Plate I. 





[ বঙ্গ সাহিত্য পরিচয় ] 


VANGA SAHITYA PARICHAYA 


OR 


Selections from the Bengali Literature 


From the earliest times 


TO THE 


Middle of the Nineteenth Century 


With Illustrations 


RY 
Rai Shahib Dinesh Chandra Sen, B.A. 


FELLOW, READER AND RESEARCH-FRLLOW oF CALCUTTA UNIVERSITY; ASSOCIATE MR&MBER 
OF THE ASIATIC SOCIETY OF BENGAL; HONY. MEMBER OF THE INDIAN RESEARCH 
SOCIETY ; ACTHOR OF “ History oF BENGALI LANGUAGE AND LITERATURE,” 


“Wanca Boasa O 5 17547) “Rawavyantl KATHA.” 
7 ৬ 
£ BEAULA.” “Sati” ETC.. ETC. 


Published by the 
University of Calcutta 


1918 


উই: 


PRINTED BY 
ATULCHANDRA BHATTACHARYYA 
AT THE 


CALCUTTA UNIVERSITY PRESS 


Senate House, Calcutta 


সপ উর 


DEDICATED 
TO 


Sir Asufosh BWlookeriee, kt, CSI, 
SARASWATI, SHASTRAVACHASPATI, 


M.A, D.L, D.Sc, F.R.A.S., F.R.S. E., 


VICE-CHANCELLOR OF CALCUTTA UNIVERSITY, 
AND 


A TRUE FRIEND OF 


THE BENGALI LITERATURE 
WITH 
THE PROFOUND ESTEEM AND GRA'TITUDE 


OF 


THE AUTHOR 


INTRODUCTION. 
l. A brief survey of Bengali Anthology. 


When examining a collection of old Bengali MSS., we often come 
Anthology in onr old €ross volumes, more or less of an anthological character, 
literature. containing choice passages from standard authors on 
a particular subject. In the days when printing was unknown, it was a 
saving of time and labour to the copyists to compile selections instead 
of transcribing the poems of individual writers in their entirety. 
For, mediocre poets had passages of occasional brilliancy, while the 
most favoured ones grew dull at times ; and the copyists naturally preferred 
to select good passages and reject the dull and uninteresting ones, when 
preparing fair copies of a Ramayana—a Mahabhbdrata—a Bhagavata or a 
Manasar-Bhasana—subjects upon which so many Bengali poets have written 
at various epochs of our literature. Anthology has therefore been a recog- 
nised branch of study and culture in Bengali Literature from very early 
times. The book ‘Twenty-two poets on Manas& Devi” published by Pandit 
Chandrakanta Chakravarti from Chittagong about twenty years ago, is a 
typical work of its kind. Among heaps of old Bengali MSS., written 
between the 15th and 18th centuries, we find numerous works of an antho- 
logical nature compiled by unassuming scholars who did not claim the 
distiction of compilers but subscribed their names at the end of the poems 
as mere copyists. 


In the hands of Vaisnava writers, however, anthology became a cons- 
_ cious and studied art. In the collection of old poems 
Ita development in | 
the hands of the they showed a discernment and power of classification, 
বগিতে which, based as they were on the works of the 
masters of Rhetoric, evinced wonderful subtlety in the analysis of poetical 
beauty and the finer emotions of the human heart. In the Bhaktiratnakara, 
a Bengali work written by Narahari Chakravarti between 1614-1625 A.D., 
we find 360 different kinds of love-emotions classified and defined in all their 
delicate shades. This clasification was of course based on the earlier 
Sanskrit works of Rupa and Sanatana, written during the first 
half of the 16th century. The songs of the Pada-Kartés were 
arranged in the works of the Vaisnava compilers according to 
this minute classification. The first great selection of Vaisnava- 
songs, now no longer extant, is said to have been compiled by the 
venerable Baba Aul Manohara Das towards the end of the 16th century. 


2 INTRODUCTION. 


This selection was called the Pada-Samudra which, it is said, comprised 
15000 songs. Many years ago the late Pandit Hārādhana Datta Bhaktinidhi 
of Badanganj—Hughli, showed me stray pages of this collection. But the 
complete MS. said to have been in his possession’ seems now to be lost. 
It was too bulky to be copied or used for ordinary purposes. The 
next collection of the Vaisnava songs, entitled the ‘Padachintamanimala’, was 
made by Prasada Das, one of the disciplesof Shrinivasa Acharya—the great 
Vaisnava apostle of Bengal in the 16th century. Far more valuable is 
the ‘Padamrita Samudra’ another well-known collection of old Bengali songs 
compiled about 1710 A. D. by Radhimohana Thikura, a descendant of Shrini- 
visa Acharya. The Bengali songs in this collection were annotated in 
Sanskrit by the learned compiler, and his annotation was named the 
‘Mahabhabanusarini’ or ‘the interpreter of great emotions.’ After Radha- 
mohana Thakura, down to the end of the 19th century, we find innumerable 
song-anthologies, such as the ‘Gitachintamani’ by Hariballabha Das, ‘the 
Gitachandrodaya’ by Narahari, the “Padakalpalatika’ by Gaurimohana 
Das, and the ‘Rasa-manjari’ by Pitamvara Das, besides the ‘Pandarnava- 
saravali,’ the ‘Lila Samudra’, the ‘Chamatkar-chandrk@’, the ‘Gita-ka}patarw’ 
and many others. Some of these are anonymous. 


But by far the most important anthology of Vaisnava songs in Bengali 
was made by Vaisnava Das of Teyafi-Vadyapur in the district of 
Burdwan, This name he had adopted as a Vaisnava with conventional 
humility, his real name being Gokulananda Sen. He was born about 
the year 1688 A. D. There are altogether 3001 songs in this important 
compilation which was named the ‘Pada-kalpataru’. In the prefatory verses 
of this book, he thus writes about his efforts to collect old songs :— 


“Radhamohbana Thakura descended from the great Shrinivasa Acharya, 
was possessesed of great qualities which it is impossible to praise in adequate 
language. He made a collection of old songs and named it the ‘Padamrita- 
Samudra’ (an ocean of song-nectar), My interest was roused by sing- 
ing these songs, and I determined to make a new collection. With this 
object in view I travelled a good deal, gathering together old songs. Those 
already found in the Padamrita-Samudra were included in my compilation 
which is based on them. But the present work contains a large number of 


old songs not to be found elsewhere.” 


The credit of collecting old poems in comparatively modern times must 
rest with the poet Iswara chandra Gupta, whose in- 

oe Sonny defatigable labour and sacrifice in this field are 
touchingly narrated by him in the preface to his edi- 


tion of Bharata chandra’s Vidyvasundara published in-1854 and quoted in this 


INTRODUCTION. 3 


book on pp. 1809-1815. Iswara chandra was charmed with the old poems of 
Bengal and he made a vigorous search to recover them between 1840-50. 
The poems he collected were published in his magazine ‘the Sambada 
Prabhakara’, in the January numbers of 1852 and 1853. But his 
labours were mainly restricted to the period of Bengali literature 
between the middle of the 18th and the beginning of the 19th century. 
The next collection made by Babu Mahendranath Ray and published by 
the Sanskrit Press in 1852 comprised, besides some poems of Bharata chandra, 
a considerable portion of those of Mukundarama, who was a contemporary 
of Akbar. The collection was complete in two parts, (Demy 176 pages,) and 
Babu Mahendranath wrote thus in his preface: “I hope that this selection may 
safely be placed in the hands of our boys; for there is nothing in it which. 
may not be read aloud by a youngman in the presence of his elders.” The 
compiler then takes considerable pains to prove that poetry is a subject 
worth studying. He attempts to refute the view held by learned 
men of his time, chiefly those who studied Logic in Bengal, that 
“poetry is a subject which can only amuse children. Far from having 
any edifying influence of its own, it only serves to dull the edge of intelli- 
gence.” Bharata chandra, Mukundarama, Nidhu Babu, Haru Thakura and 
a few other Kavzwalas* were, it appears, the only poets of the old school,. 
whom the educated people of the country seemed to recognise in the earlier 
half of the 19th century. 


Our best poetry of the old school, however, belonged undoubtedly to the: 
Vaisnavas. But these were viewed with great disfavour by educated Bengalis. 
in the early years of the English influence which engendered 10 our young 
men an austere puritanic taste and an almost morbid idea of decency. In. 
the Tatwabodhini Patrika which was the organ of the educated young men 
of Bengal at that time, we frequently come across invectives and abuses 
levelled against the worship of Krisna as promulgated by the Bhagavata. 


It was therefore an epoch-making event in the history of the Vernacular 
literature of Bengal when Babu Jagatbandhu Bhadra, then a teacher 
in a Government School, with the help of Babu Umacharan Das, who was 
a prodigy of English learning among Bengalis in those days, brought out 
an editiou of the songs of Vidyapati and Chandidas in the year 1872. 
Though Jagatbandhu Babu made use of the Pada-kalpataru which was 
already printed by some of the presses of Battala in Calcutta, he also 
collected a considerable number of songs written by these two poets, not 
hitherto published. He writes in a half-humorous style in his preface :— 





* Professional mincstrels who sang songs mainly descriptive of the incidents in the life 
of Krigna and sometimes composed eatempore verses before large audiences. (Vide 
History of Bengali Language and Literature, pp. 696-712). 


4, INTRODUCTION. 


“ For the purpose of collecting these songs, how often have 1 had to seek 
the favour of many long-bearded Vaisnava mendicants and after strenuous 
efforts to please these village worthies, succeeded in securing some old songs 
from them.” 


Unfortunately at that period the old Bengali MSS., lying in count- 
less numbers mainly in the homes of the peasants, were unknown to 
educated Bengalis, and consequently Babu Jagatbandhu Bhadra had to 
appeal to Vaisnava Babajees who, however, did not supply him with much 
material. 


After Jagatbandhu Bhadra’s collection had been published, educated 
Bengalis seemed to be attracted a little by the beauty of Vaisnava poetry, 
and as a result the late Babu Rajkrislina Mukherjee initiated a research in 
the field of old Vaisnava poems, his discoveries about Vidydpati being 
published in the ‘Vangadarshana’ in the year 1874. Babu Saradacharan 
Mitra published an edition of Vidyāpati in 1876, and 6 years later 
Sir George Grierson published 80 songs of Vidyapati in an article 
in the Asiatic Society’s Journal entitled ‘An introduction to the Maithili 
Language of North Behar, containing a Grammar, Chrestomathy and 
Vocabulary’. Other workers were now gradually attracted to the field, 
and about this time Babu Aksayakumar Sarkar of Chinsurah, Hughhi, 
published his selections from old Bengali poems called the ‘Prachina 
Kavya Sangraha’, Shortly afterwards, Babus Rabindranath Tagore and 
Shrishchandra Majumdar jointly brought out an edition of ‘Selections 
from Vai nava Songs’. The latest attempt in this field was made by the 
proprietors of the Bangabasi Press, Calcutta. They have presented in one 
portly volume a considerable number of old and new Bengali songs. 


2. The difficulties of recovering Bengali MSS. and a history of the 


present compilation, 


Up to this time, however, no search for old Bengali manuscripts had 
begun, and the main sources from which the compilers constantly 
drew were the stocks of printed books published by the Battata Presses 
of Calcutta. Babu Ramgati Nydyaratna in the preface to his treatise on 
the Bengali Language and Literature published in 1873, admitted this 
in the following words :— 


“One naturally becomes desirous of reading a book of which he has 
seen a notice. But the criticism of unpublished manuscripts, not available 
to the public, cannot satisfy such curiosity. So we have restricted 
our review only to those books which have been printed and Have 


INTRODUCTION. 5 


purposely avoided dwelling upon all unpublished works, however high 
merits some of them might possess.” 


The Asiatic Society of Bengal was at the time making vigorous 
Search for Bengali Search for old Sanskrit manuscripts; but no attempt 
MBB. was made to recover ancient Bengali MSS. till 1878, 
when Sir George Grierson published the ballads of King Manik- 
chandra in the Journal of the Asiatic Society of Bengal in Deva Nagn 
characters with notes and an English translation. In 1892 the Peace 
Association of Calcutta announced a prize for the best essay on the origin 
and growth of the Bengali Language. While engaged in writing an essay 
for this competition, I happened by chance to come across an ancient 
manuscript of the poem Mrigalubdha by the poet Rati Deva of Chakrashala 
in Chittagong, and on further enquiries I learned from reliable sources that 
many such ancient books, mostly ill-preserved, were to be found throughout 
the villages of Eastern Bengal buried away in the houses of the rustics. As 
I found it impossible to collect these valuable works unaided, I applied to 
Dr. Heernle for advice in the matter. He instructed Mahamahopadhyaya 
Haraprasad Shastri to render me all possible assistance from the Asiatic 
Society of Bengal in my search for manuscripts. Accordingly Pandit 
Binodbihari Kavyatirtha of that Society was appointed to assist me, and he 
came to Tippera for this purpose in 1893. By the year 1894 I was in 
possession of quite an unexpected treasure of old MSS. collected from 
various parts of Bengal—mostly from Eastern Bengal. The existence of these 
was absolutely unknown to the educated people of the present generation. 
Gradually an increasing number of such MSS. was discovered, and after 
the publication of my History of the Bengali Language and Literature in 
Bengali in the year 1896, a lively interest was taken by the educated 
community in the subject and vigorous measures were adopted to recover 
these precious works. It became clear to all that unless the contents 
of these ill-preserved MSS. could be saved by means of printing them, 
the bulk of such valuable materials must be ultimately lost. Mahāmaho- 
padhyaya Haraprasdd Shastri collected on behalf of the Asiatic Society 
nearly 800 of them and about an equal number is now in possession of the 
Sahitya Parisat of Calcutta. Munsi Abdul Karim of Chittagong, Babus 
Shivaratan Mitra and Nilratan Mukherjee of Birbhum, Babus Haragopal 
Kundu and Surendranarayan Roy of Rangpur, Babus Basantaranjan Roy 
and Haridas Palit of Bankura, and Babu Akrurchandra Sen of Manikganj, 
Dacca, Babus Shivachandra Shil and Haradhana Datta of Hughli and Babu 
Achyutchandra Chandhuri of Maina, Kanaibazar, Sylhet, have laboured hard 
in their search for old Bengali MSS. They have, I am afraid, received but 
little recognition for their disinterested labours. In at least two cases that 


0 INTRODUCTION. 


I know of, want of encouragement has well-mgh quenched the enthusiasm 
of earnest workers. Munsi Abdul Karim, whose indefatigable labour in the 
field entitles him to be ranked as no mean scholar, struggled hard with 
poverty as a school master in a Chittagong M. V. school for many 
years. Failing in his attempts to secure a suitable post in Calcutta 
where he could be in touch with some good libraries, he has practically 

retired from the -field of research and must now 
টন go un- 196 content with his humble berth in the office of the 

Inspector of Schools, Chittagong. The duties of his 
present position leave him but little leisure or opportunity to conduct the 
research so earnestly begun. Such has also been the lot of Babu Shivaratan 
Mitra who is now a clerk in the office of the District Magistrate of Birbhum, 
and whose repeated attempts to settle in Calcutta for the purpose of con- 
ducting his researches, have met with failure. Yet these men are of approved 
worth and it will be difficult to find their equals in this department. The 
recovery of old Bengali MSS. is a task which requires special ability, 
tact and industry, and efficient men in this line are not easily available. 


There is a unique treasure of old MSS. lying in all parts of Bengal, 
even a hundredth part of which has not yet seen the light. They com- 
prise works on a great variety of subjects important to all students of Indian 
History. The literature of the Sahajiyd-cult of the Vaisnavas discloses 
startling facts showing on the one hand the degeneracy of the Buddhist 
Tantriks, and on the other, the spiritualizing influence of the Vai-navas who 
Importance of these attempted to mould the old religious doctrines into a 
old MSS. new form on the basis of their emotional creed. The 
Dharmamangala-poems give glimpses of the pre-Mahomedan Bengal; and 
the innumerable biographies of the Vaisnavas give graphie accounts of the 
social history of this country in the fifteenth and sixteenth centuries. 
Many other interesting matters lie hidden in our old literature, and 
these will be touched upon later on in the preface. Here, I want only to 
impress on my readers the importance of the subject. These 
works are indeed a rich mine of historical, philological and literary 
information. It is by no means an easy thing to secure them. Year by 
year a large number of these works is consigned to the Ganges or to some 
other river by their owners. For if the latter think that they cannot preserve 
them with due care, they consider it an act of virtue to throw them 
into some river; but they are not, generally speaking, inclined to part with 
these books in favour of any individual seeking them. It is always 
therefore a very hard thing to secure them from these superstitious people. 
All direct questionings as to whether there are old manuscripts in a 
particular house are looked upon with suspicion by’ illiterate rustics, as 


INTRODUCTION. 7 


they apprehend such an enquiry to be the precursor of some oppression. 
In several instances the owners of old MSS., when they came to learn 
es that I had sure knowledge of their possession, fell 
The unwillingness o . : A 
the owners to part prostrate at my feet with tears in their eyes and 
উন implored me not to impose an income tax on them 
for keeping these books! It was difficult on my part to convince them 
of the reason why I wanted the MSS. The rustic villagers of Eastern 
Bengal especially I found very unwilling to part with the books in 
their possession. In the village of Rajbari in Tipperah I found a whole 
poem of Mahābhārata by Nityadnanda Ghosh, the reputed predecessor 
of Kashi Das, copied about three hundred years ago, lying in the house 
of an illiterate washerman. I offered him a reasonably large sum for the 
book, but he declined to sell it. A fortnight after this refusal, his house was 
burnt and the rare old MS. with it ! 

While Sanskrit MSS. gererally bear bark covers, the bulk of Bengali 
MSS. are found inside wooden covers decorated with various artistic 
engravings or with paintings and designs showing Pauranic models. They 
are tied with strong twine and I often came across MSS. from two to 
three hundred years old, with no sign of having been opened for a century 
and a half. The yellow paper, on which the books were written was 
specially prepared with arsenic and other ingredients as a preventive against 

The story of anold insects. In a village on the border-land of Sylhet, 
women sud ber Ma. fatigued by a walk of 18 miles without food, I 
approached the house of a milkman where it had been reported there 
was an old MS. One of her near relations introduced me to the old woman 
of the house who was the owner of the book and she agreed to show it to 
me. I found it under a heap of flowers and Bel leaves, for it used to be 
worshipped daily in the house. I showed the old woman my sacred 
thread and gained permission to touch the book. While I was untying the 
cover, the old woman was clamouring at the highest pitch of her voice, 
warning me to be careful and expressing her doubt that I would be able 
to tie the covers again as tightly as they were before. I did not pay any 
heed to her words, but opened the MS. and took my notes from it. 
When, however, I had finished my work and was about to fasten 
it again, the old woman cried out that the binding was not tight 
enough. I applied all my might, but the ancient milkman 
who had tied it more than a century before, must have been 
a veritable rustic Samson, as the impression of the cord on the wooden 
covers of the book indicated ; and how could I, a frail mortal, cope with that 
giant’s might and fit the cord on his lines! ‘It is loose’, ‘it is loose’, she 
eried, till she became fierce, and my palms were torn and bleeding in 


8 INTRODUCTION. 


several places as I drew the cord round the book with my utmost 


streneth. 


Such were my experiences. The Sanskrit MSS. preserved mainly in 
the houses of the educated Brahmin community afford far less difficulty 
in this way than the old vernacular books. Itis neither convenient nor 
acreeable to visit the straw-roofed sheds and mud-hovels of the poor and 
superstitious artisans who are generally their custodians, and the distant 
villages of Bengal are not always easy of access. A journey to them is 
often attended with considerable hardship and risk. I recollect how one 

night I and my companion, Kalikanta Barman, were 
Ono night's experience. 1 ovidentially saved from death while returning after 
a fruitless search for old MSS. from the village of Gailara in the distriet 
of Tipperah. We lost our way in the dead of night and wandered for 
many long hours in the dense forest of the hilly land infested with snakes 
and tigers, while violent storm and rain raged around and an impenetrable 
darkness encircled us. It should be stated here that force is of no avail in 
collecting old books. If violence or coercion of any kind is to be 
employed, the villagers will often shut their doors and deny that they 


possess any MS. 


By far the largest collection of old Bengali MSS. is tobe found in 
Mr. N. Vasu’s library the library of Mr. Nagendranath Vasu, the editor 
of MSS. of the Bengali Encyclopedia, ‘the Vishvakosa’, and 
I am proud of the fact that I was of some help to this scholar in collec- 
ting them. In August 1897, I was living at No. 14 Rajabagan Street, 
Calcutta, and was very seriously ill. A man named Ramkumar Datta, a 
native of Patrasiar in the district of Birbhum, was employed by me at 
the time as a servant in my house. I trained this man in the art of 
collecting Bengali MSS. and sent him to Visnupur and other places 
several times during the year for the purpose. Some of the MSS. 
he collected under my instructions and guidance were important and rare. 
But as I was in great pecuniary straits at the time, and could ill afford 
to pay for the MSS. and the expenses of 13500107055 trips to the Mofussil, 
I advised Mr. Vasu to utilize the trained services of this man 
and he readily complied with my suggestion. Ramkumar was 
thus transferred to his service and for a period of more than 
ten years collected old MSS. from various parts of Bengal, Mr. Vasu 
sparing neither pains nor money to replenish his library with this valuable 


collection of books. His library now contains more than 1500 old Bengali 


MSS. I studied most of these at the time they were collected, so 


they have been of great help in compiling the present: work. 


INTRODUCTION, 9 


The great problem that confronts all lovers of Bengali literature is how 
to make this important find easily accessible to the 
public. Unless this is done, no research by individual 
writers can be put to a scientific test by the scrutiny 
of the literary critics. It is true that some of these old works have 
been printed at Battala, and the late Ramnarayana Vidyaratna of 
Berhampur, with the munificent donation of a lakh of Rupees from the late 
Maharaja Bir Chandra Manikya of Tipperah, published a number of Sanskrit 
and Bengali works of the Vaignavas. The Sahitya Parisats of Calcutta 
and Rangpur have also published some old poems with notes. But I am 
of the opinion that the time for editing old books which the Parisats and 
other literary bodies have taken upon themselves to accomplish, has not yet 
arrived. A very large number of these books still lie unpublished. When 
these are collated and carefully studied, it will then be safe and proper to 
edit individual works. All premature attempts to edit a book when sufficient 
materials bearing upon it have not been examined, is sure to lead to wrong 
conclusions. So I once suggested that instead of wasting time and 
money on editing individual books which necessarily retard the progress 
of the publication of the whole, the MSS. already secured by the Sahitya 
Parisat of Calcutta might be at first rapidly published; so that in two or 
three years we might actually possess a considerable number of published 
old books; and when this result was achieved, experts might be employed 
to edit or annotate important individual works. But my suggestion was 
not accepted. The number of old Bengali works already printed at Battala 
and elsewhere is considerable; but by far the greater number of books, 
some of which are vaiuable and important are still, as I have said, lying in 
the shape of MSS. exposed to the risk of being ultimately lost. 


The importance of publishing these MSS. was greatly felt by 
Mr. Rabindranath Tagore, who about four years ago, 

এন ancellor in consultation with his nephew, Mr. Gaganendranath 
Tagore, proposed that a lakh of Rupees should 

be raised by subscription from a few enlightened zemindars of this 
province, provided the compiler of the present work could undertake the 
sole charge of printing and publishing them. Owing to ill-health, I 
declined to undertake this huge task, and Mr. Rabindranath Tagore sought 
the opinion of Sir Asutosh Mookerjee as to whether the University of Calcutta 
could undertake to do so. The Vice-Chancellor, whose zeal in the cause of 
the vernacular language is well-known, at once realised the importance of 
the matter, but for the present he thought it better to have ‘Typical 
Selections from the Old Bengali Literature’ compiled on a somewhat large 
scale, than try to bring out the whole mass of old writing, which would 


2 


How to preserve these 
works ? 


10 INTRODUCTION. 


necessarily involve a very considerable expenditure, In September, 1910, 
I was employed by the Syndicate 


The present compila- 


os to prepare this compilation. This is, in brief, the 


history of the origin of the present work. 


J. The need of a Bengali anthology felt by European 09774212949. 


It is noteworthy that the Orientalists of Europe have also felt the need 
of a compilation of this sort. The Times of London while reviewing my 
History of Bengali Language and Literature in its issue of the 20th, June 
1912) wrote: “If we may be allowed to make the suggestion, the University of 
Calcutta might now employ Mr. Senin preparing an anthology of characteris- 
tic passages from ancient authors, with a running commentary and literal 
prose translation into modern Bengali. The extracts should be made rather 
with a view to the linguistic interest of the passages chosen than to their 
literary merit. Such a work would be invaluable to European students of 
the language and might incidentally show educated Bengalis, often 
culpably careless of their own literature, how much of old world charm still 
lives in the work of rustic but happily inspired bards.” M. Jules 
Bloch of Paris, who is now enthusiastically engaged in studying the Indian 
vernaculars, complains (in his letter to me, dated 22nd March, 1912) that 
the meanings of old and obsolete words given in my History help him but 
little as he has no opportunity to go back to the text itself. Mr. J. D. 
Anderson, a retired civilian and Professor of Bengali in the University of 
Cambridge, has strongly urged in several letters the need of a Bengali 
scholar taking upon himself the task of compiling an anthology of the old 
literature of Bengal. But these scholars did not know then that the Vice- 
Chancellor of the Calcutta University had already anticipated the import- 
ance of the subject and made arrangement for the publication of a work of 
this nature. The literal translation of ancient poetry into modern Bengali 
prose recommended by the Times does not appear to be a necessary 
thing, as a large portion of old poetry is intelligible by itself and, where 
necessary, notes have been appended to explain difficulties. But some of 
the earlier writings, especially those of a sectarian character, such as the 
songs of the Sahajiyās and descriptions of the rituals of the Dharma-cult, 
have baffled all attempts of the compiler at satisfactory interpretation. 
Still he has given short extracts from them in the hope that there may be 
found among the readers of the book some men more competent than he to 
solve the knotty problems raised by the mystic writings. 


I cannot help alluding with permissible pride to the gracious mention of 
this book by His Excellency the Chancellor of the Calcutta University in his 


INTRODUCTION. 11 


Convocation address delivered on the 16th March, 1912. These are His 
Excellency’s words :— 

“Mr. Sen is about to supplement his History of Bengali Language 
and Literature by another contribution to the history of one of the most 
important vernaculars in this country. May I express the hope that this 
example will be followed elsewhere, and that critical schools may be estab- 
lished for the vernacular languages of India, which have not as yet received 
the attention that they deserve.” 


4, The intrinsic worth of our past literature and its high claims admitted 
by European scholars. 


An opinion still seems to prevail in some quarters that afterall there may’ 
not be anything worth preserving in the old Bengali literature. Fortunately 
such a view is restricted only to a few anglicised Bengalis, who seem to be 
ashamed of the soil of their birth and would, if they could, drown it for 
ever in the Ganges. They have caught the echo of the remarks of the 
contemporaries of Eben Betuta that the country is a “blissful hell” from 
the European scholars of the old school who did not know anything of 
the past history of our race. Itis a matter of some gratification that 
modern European scholars have just began to realise the umportance of our 
language. Men like Dr. Kern, Sir George Grierson, and M. Sylvain Lévi 
have recognised the high claims of the Indian Vernaculars and 
especially of Bengali which heads the list in the width of its scope 
and in the wealth of its literary productions. As far back as 1801 
William Carey had made the pronouncement in the preface to his Bengali 
Grammar that the Bengali language “current through an extent of country 
nearly equal to Great Britain, when properly cultivated, will be inferior to 
none in elegance and perspicuity”. Mr. F. H. Skrine, late of the Indian 
Civil Service, says in one of his letters that “ Bengali unites the mellifluous- 
ness of Italian with the power possessed by German of rendering complex 
ideas”. Mr. J. D. Anderson remarks that, ‘ The really interesting thing 
about Bengali is its extraord'nary resemblance to French. I have a strong 
feeling that the extraordinary and most expressive richness of Bengali in 
the compound verb (a clumsy term) is due to the fact that the indigenous 
castes once used agglutinstive verbs”. In the year 1850 P. S. Dorazario 
and Co., Tank Square, Calcutta, published “An introduction to the 
Bengali Language, adapted to students who know English”. In the 
preface to this work we find the following remark (on p. v) : “Bengali is truly 
a noble language even in its present state, able to convey almost any idea 
with precision, force and elegance. Words may be compounded with such 


12 INTRODUCTION. 


facility and to so great an extent, that any scientific or technical term of 
any language may be rendered by an exact equivalent, an advantage which 
among the dead and living languages of Europe is only possessed by 
Greek and German.” 


We may go on quoting similar opinions from scholars who speak with 
authority on the subject, advancing high claims for Bengali. But it is 
hardly necessary to increase the length of this preface with such extracts. 
What I urge is that this beautiful language of ours, spoken by millions of 
people dwelling in the lower Gangetic valley, possesses a literature which 
any nation may well be proud of. It is true that the old Bengali literature 
in its primitive stages is permeated by a rustic element; but no 
apology, I think, is needed on our part for this. This is true of 
all other literary languages of the world in the early periods of 
their growth. If some of the earlier Bengali poems occasionally show a 
coarse humour, because this old literature of ours has sprung from 
the masses, it also possesses the real poetry of the race, being an 
expression of hearts that beat with the true emotion of the country- 
folk. While the higher class of people in the early stages of our 
vernacular literature wrote in Sanskmt and pardered to the taste prevalent 
in the Hindu and Mahomedan courts, the country-people composed songs 
and ballads, which possess a far more representative character and with all 
their faults have a charm which must appeal strongly at least to the 
Bengali race. 

With the advent of Chaitanya Deva, this literature at once shook off 
all its coarse elements and flourished in all the genuine wealth of true 
poetry and learning. Scholars reputed far and wide for their learning 
in Sanskrit began to write books in Bengali, and Bengali poems 
were found of such merit and elegance that learned pandits came 
forward to annotate them in Sanskrit. Works showing extraordinary 
erudition and wealth of material were undertaken by veteran scholars in 
Bengali. Such for instance is the Chaitanya-Charitamrita written by 
Krisnadas Kaviréja who had devoted his whole life to the study of 
theology, living as a bachelor and recluse in Brind&’bana. He commenced 
to write his books in his 87th year, finishing it in 10 years m 1615 A. D. 
Of almost equal merit and learning is also the monumental work, the 
Bhaktiratnakara, by Narahari Chakravarti, written between 1614 and 
1625 A D. As for the Vaisnava songs it will be found difficult 
to find their parallel in any language or any country. A gifted 
European disciple of the late Swami Vivekananda once told me that 
the Swami used to say that “the Vaisnavas of- Bengal had exhausted 


INTRODUCTION. 13 


all resources of tender emotions”. Says Mr. S. K. Ratcliff, in the paper, 
‘India’, published from London in its issue of the 15th March, 1912 

“The English reader is used to being told that the Western convention 
of romantic love between youth and maid is entirely foreign to Eastern 
habits of feeling”, but a study of “Chandidas and his successors should 
cause him to abandon that view, for he will find there not only love- 
poetry indistinguishable in essence from that of Europe, but proof 
of the existence in India of a fashion precisely similar to that of the 
medieval courts of love”. M. Sylvain Lévi in the Revue Critique, 
D’ Histoire et De Littérature (January 18, 1913), speaks enthusiastically 
of “the songs of passionate love of Chandidas”; and May Sinclair 
in a recent issue of the North American Review* quotes abundantly 
from the old Bengali songs of the Vaisnavas showing their high degree 
of excellence. Sir George Grierson praises “the matchless sonnets of 
Vidyapati” in his History of the Literature of Hindusthan, and he says 
elsewhere “the glowing stanzas of Vidyapati are read by the devout Hindu 
with as little of the baser part of human sensuousness as the song of Solo- 
mon is by the Christian priest”. “They (Vidyapati’s songs) became great 
favourites of the more modern Vaisnava reformer of Bengal—Chaitanya— 
and through him songs purporting to be by Vidyapati have become as well- 
known in Bengali households as the Bible is in an English one.” It is not 
merely the Vaisrava poems that have attracted the attention of European 
scholars, the late Professor E. B. Cowell of Cambridge had a great admira- 
tion for the Shakta poet, Mukundardina, a considerable portion of whose 
poems was translated by him into English verse. He compared 
the Bengali poet to Chaucer and Crabbet and used to recite passages 
from the poem to Bengal gentlemen who paid a visit to him. 
Miss Noble} speaks thus of Ramprasada Sen, another Shakta poet of Bengal, 
in her beautiful booklet entitled “Mother Kali.” “No flattery could 
touch a nature so unapproachable in its simplicity. For in these writings 
we have perhaps alone in literature the spectacle of a great poet whose 
genius is spent in realising the emotions of a child. William 
Blake in our own poetry strikes the note that is nearest his, and Blake 
is by no means his peer. Robert Burns in his splendid indifference to 
rank and Whitman in his glorification of common things have points of 
kinship with him. But to such a radiant white hcat of childlikeness, it 
would be impossible to find a perfect counterpart. His years do nothing 








* Quoted by the Amrita Bazar Patrika in its issue of the 23rd July, 1913. 


t See Preface to the revised edition of “Literature of Bengal” by R. C. Dutta, p- IV, 
(1895) and of the “Three episodes af Chandi," translated by E. B. Cowell, p. V, (1902). 


t Sister Nivedita. 


l4 INTRODUCTION. 


to spoil his quality. They only serve to give him self-confidence and poise. 
Like a child he is now grave, now gay, sometimes petulant, sometimes 
despairing. But in the child all this is purposeless. In Rāmprasāda there 
is a deep intensity of purpose. Every sentence he has uttered is design- 
ed to sing the glory of his mother.” As yet the works of our 
early poets have not been translated into English and made known to 
European Scholars, except in stray cases where they have elicited well- 
merited admiration. When these works are better known, they will, 
I confidently hope, draw a large number of admirers from all parts of 
the enlightened world. Mysticism in literature is justly receiving a tribute 
of praise from European scholars at the present moment, and this element 
predominates in our early poems—especially in those of the Vaisnavas. 


Mr. F. H. Skrine in a letter regretfully says, “if a tithe of the pains 
given by the Bengalis to acquire a smattering of English had been devoted 
to their mother tongue, they would long since have ceased to merit the 
reproach of producing little or no original work”. 


It is a note-worthy fact that while our poets sang and scholars 
laboured in the cause of the Vernacular Literature, the aristocracy of the 
country, both Hindu and Mahomedan, were not slow in rendering active 
support towards its development. Great sacrifices of time and money were 
made by munificent noblemen of the country for preparing translations of 
the Sanskrit epics and other religious works. They were anxious to enlighten 
the popular mind, and made free gifts to the poets towards this end. 
The reader is referred to the enormous costs borne by Raja Jay Narayana 
and the pains he took for translating the Kasi-Khanda, mentioned 
in my History of Bengali Language and Literature (pp. 782-787). 
Raja Jaychandra of Chittagong in the eighteenth century engaged a 
pundit named Bhabaninath for translating a Sanskrit Purana on a pay of 
Rs. 300 a month. The value of this amount was much higher than now 
and it will be curious to note in this connection that even at a much later 
period Warren Hastings used to draw Rs. 900 a month as a member of 
the Council and in 1767 the local Government had to submit an explanation 
to the Directors of the East India Company for paying Rs. 300 a month to 
Major Rannell as Surveyor General of India—the amount being considered 
too high a pay for that officer! The patronage accorded by the Mahomedan 
Emperors of Gour to the Vernacular Literature in the 15th and 16th 
centuries, marks an epoch in its history, and the bounty of Raja 
Krisnachandra of Navadwip and other Hindu noblemen in its cause 
at a later period is too well known to need a more than passing 
mention here. Not only the poets but even the copyists of vernacular 


INTRODUCTION. 15 


poems were highly rewarded by their patrons. One of the striking 
illustrations of munificent gifts made toa copyist is mentioned in my History 
of Bengali Language and Literature (p. 104). Enumerable instances of 
liberal gifts conferred on the poets may be cited. Occasionally, however, 
we meet with glorious examples of self-denial and true Brahmanie pride in 
the poets themselves. When an Emperor of Gour in the beginning of the 
fifteenth century offered to give Krittivasa whatever he might seek as reward 
for translating the Ramayana, he said, “I do not accept any money 
from any oue. Whatever I do, I do for glory alone”. The Vaisnava. poets 
lived in the heaven of their own consummate bliss and emotional felicity and 
sang without any thought of earthly reward. 


The joint hands of the rich and the gifted contributed to the develop- 
ment of our past Literature and it ill becomes us to overlook this precious 
heirloom. If we do not bestir ourselves by taking vigorous steps to preserve 
these works by publishing their contents, they will ere long be doomed to 
inevitable destruction. We must develop the resources of our know- 
ledge by an intimate aquaintance with this valuable heritage, lest 
in the march of civilization we are found wanting, and awake late only 
to discover that our treasure is lost owing to inadvertence and folly. 
Surely there is great force in the words of Justice J. G. Woodroffe who 
says, “Those who can find nothing worth remembering or keeping of their 
own, had better write themselves out from the list of peoples”. 


5. The arrangement followed in this book and its contents. 


This book contains sufficient material for ordinary purposes. There are, 
however, many works in our old literature each of which is of greater 
dimension than the present compilation. The Brihat Sarabali alone 
contains 95000 verses. The smaller works count by hundreds. So the 
extracts given in this book, though enough to create curiosity and interest 
in the subject, are inadequate for the purpose of a critical and special 
study of our past literature from the historical, philolegical or literary 
points of view. But for the present if itis proved by this work that the 
subject is of sufficient interest, it will, I hope, draw workers into the field 
and it this result is achieved, the purpose of the present compilation will be 
served. 


Something should be said about the arrangement of the poems and 
other writings contained in this book. The entire past literature of Bengal 
has not been viewed and treated as a whole from a chronological point of 
view. The writings belonging to particular subjects and reiigious cults 
have been classified and grouped together, and chronology has been observed 


16 INTRODUCTION, 


in regard to each of such groups. The classification has been made as 


follows :— 
1. The Buddhistie age 8th-12th century. 
2. The Songs of Shiva 10th-18th j 
3. The Song of the Sun-God 10th 3d 
4. Poems on Manasa Devi 12th-18th j 
5. Poems on Chandi 13th-18th ‘i 
6. Poems on Dharma 15th-18th n 
7. The Ramayana 14th-19th j 
8. The Mahābhārata l4th-18th i 
9. The Bhagavata 15th-19th 
10. The Vaisnava Padas 14th-18th F 
11. The biographical works of the Vaignavas 16th-19th ‘a 
12. Miscellaneous translations 16th-18th 3 
13. Miscellaneous poems 15th-19th ‘i 
14. The Age of Raja Krisnachandra 18th j 
15. Old songs 1811) 3 
16. The Sahajiyã literature 14th-18th Ps 
17. Old prose 14th-19th i 


18. The supplement. 


I have already said that many of the old Bengali poems lay 
forgotten for centuries, while only a few of them were published at 
various times by the Battala presses ; this small number of books claimed 
a precedence over others sometimes by their own intrinsic merit but 
oftener by sheer good fortune. The poems, thus favoured, became known 
to the public while others, often more meritorious than they, lay 
unrecognised and unknown, pining in the cold shade of popular 
nec lect. 

The song of Shiva by Rameswara written about 1750 A.D. is the 
only work of the Shaiva literature that is known to the people. Out of 
a very considerable number of Shaivait poems that have come to light 
quite recently, I have given extracts from the writings of the following :— 


1-3. Three sets of ‘manuals of Shaiva worship called the Gazan 
composed probably in the 10th century with subsequent 
interpolations and changes in them, collected from 
Maldah, Burdwan and Backergunj Districts. 
4. Song of Shiva by Ramai Pandit 
Ramkrisna 
Jivana Maitra 


Shaiva Literature. 


10th century. 
17th century. 
1744 A.D. 

about 1750 A,D. 


3) 32 22 33 


22) 3) 


~} G Qr 
z 
চি 


292 23 29 23 Rameshwara 


INTRODUCTION. 


17 


Among the poets of Manas’ Mangala the names of Narayana Deva, 
Vijaya Gupta and Ketaka Das Ksemananda are generally 


Manasa Mangala. 
known. 


Sixty authors, however, bave up to now been 


discovered who wrote such poems. Out of these I have given extracts 


from the following:-— 


Manasa Mangala by Hari Datta 
» Narayana Deva 


1 

2 32 22 

3. 3) 33 22 

4 33 33 39 

5 7 J} 33 23 

6. 3) 23 33 

7. 33 29 22 

8. 33 3) 3) 

9. 33 33 37 
l 0. 32 3} ?3 


Vijaya Gupta 1478 A.D. 
Vanshivadana 1575 A.D. 
Sashtivara 16th century. 
Gangadas Sen রি 
Ketakadas Ksemananda 1650 A.D. 
Jagajivana . M 
Ramavinoda a 3 
Dwija Rasika m j 


12th century. 
13th century. 


I could not secure a copy of Mayurbhatta’s poem which is the earliest 


work on Dharma. 


Dharma mangala. 


given extracts from the following poems :— 


1. Dharma Mangala by Govinda Bandyopadhyaya 


23 #3 


sO Ot RE & NM 
wa 
e 


33 3} 


The Bangabasi press of Calcutta 
published some years ago Ghanaram’s Dharma Mangala 


written in 1713 A.D.; so this book has been popularised. I have here 


15th century. 


Ruprama 33 23 
Mamk Ganguli 1547 A.D. 
Sitarama Das 1597 A. D. 


Ramchandra Banerji 
Ramnarayana ys 
Ghanarama 


17th century. 


4) 


1713 A. D. 


Krittivasa is admittedly the best and the earliest writer of the Ramayana 


in Bengali. 


Ramayana. 


generally forgotten. 


the Ramayana in my History of 


But other poets who adopted the popular 
story of Rama and wrote poems on it have been 

I have mentioned twenty eight Bengali authors of 
Bengali language and Literature. 


Here is a list of works on the subject from which I have given extracts 


in this book :— 
1. Ramayana by Krittivasa 14th century. 
2, i » Shankara Kavichandra 16th century. 
3. » » Dwija Madhukantha is p 
4. m » Ghanashyama Das j m 
5. j » Dayaraima 17th century. 


18 INTRODUCTION. 


6. Ramayana by Krisna Das 17th century. 

7. i » Ramshankara Dutta 1665 A.D. 

8. ঠা » Advutaécharya 1742 A.D. 

9. 5 » Dwija Bhawani About 1750 A.D. 
10. j „ Jagatrāma i e 
11. i »  Raghunandana ... 1785 A.D. 
12. i » Ramamohana 1738 A.D. 


In the region of the Mahabharata-tales Kasidas alone holds the field in 

the popular estimation. I mentioned thirty one authors 

Mahabharata. of the Bengali Mahabharata in my History of 

Bengali Language and Literature. I have quoted 

from the poems of twenty-four authors here of whom the following deserve 
prominent mention :— 


1. Mahabharata by Sanjaya 14th century. 
2, j »  Kavindra Parameshawara 15th century. 
3. 3 » Abhirama, Bs দি 
4. > » Shrikarana Nandi 16th century. 
5. p » Ghanashyama e j 
6. e »  Rajendradas ` R 
7. ‘i »  Nityadnanda Ghosh ay j 
৪. $ » Kasi Das j re 
9. m », Gangādās Sen 3 S 
10. i » Chandana Das m = 
ll; PA » Shrinatha 17th centnry 
12. j ১১ Sārala S 5 
18. 3 ১ Nandarama 1660 A.D. 
14, PP » Dwaipayana Das 17th century. 
15. ফি „ Ananta Mishra j N 
16. F » Krisnarama 2 bi 
17. Pe » Laksmana Bandyopadhyaya About 1750 A.D. 


The name ef Maladhara Vasu is generally known in connection with 
বর the Bengali version of Bhagavata in the old literature. 
arpavaeta. . : à 
£ I have, however, given extracts in this book from the 


following poems among others on the subject :— 


l. Bhagavata by Maladhara Vasu 1472 A.D. 

2. i » Madhavacharva About 1520 A.D. 
3. i » ohyama Das 16th century. 

4. = » Narahari Das Y ঠা 

5. 3 » Abhirāma Das... 1701) century. 

6. j », Narasinha m 5 


INTRODUCTION. 19 


7. Bhagavata by Achyuta Das 17th century. 
8. ».  » Rajarama Datta i Ss 
9. x »  Gangadhara Das j 5 
10. a „  Parasurama re oP 
lì. j » Sankara Das 18th century. 
12. 5 „ Jīvana Chakravarti jj 29 
13. 7 »  Bbabananda Sen 5 5 
14. 5 »  Uddhabdnanda 3 ” 
15. ji » Radhamadhava Ghosh j P 
16. js „ Ishwar Sarkar Earlier part of the 
19th century. 
17. = »  Radhakrisna Das n i 


Mukudarama’s Chandi Kavya (translated by the late Prof. E. B. 
Cowell into English verse) is the only work with 
which Battala has made our people familiar. Twelve 
authors of Chandi are mentioned in my History of Bengali Language 
and Literature. I have given here extracts from the following poems :— 


Chandi Kavyas. 


1, Chandi by Manik Datta 13th century. 

2. » » Harirama 16th century. 

3. »» 99 Mabhavacharya 1579 A.D. 

4 » » Kavikankaņa Mukundarāma 1589 A.D. 

5. » »„» Kamalalochana 1609-1630 A.D. 
6. » » Jayandrayana About 1752 A.D. 


Regarding a large variety of other subjects treated in old Bengali 
works I refer my readers to the Table of Contents. 


I have given extracts from the works of about three hundred authors. It 
should be stated here that the age ascribed to the early poets of each of 
these groups does not generally indicate when a particular section of our 
hterature was first composed. The earliest authors in most cases have not 
yet been recovered. But a vigorous search for old MSS. may ere long 
unearth at least some of them. 


6. The earliest Bengali poems had a circulation alt over India. The 
historical and other questions involved in them. 


It is, however, almost certain that some of the earliest Bengali ballads 
and songs used to be sung throughout a large part of the Arydvarta and 
even in the Maharatta country in the 10th and llth centuries. The 
song of Bebula, the bride of Laksmindra, is still sung in Bhagalpur and the 


20 INTRODUCTION, 


adjacent districts of Western India. I have secured one of the old Hindi 
versions of the tale “ revised and corrected by Pundit Vinduprasada Mishra 
Sāraswata” and printed at the Kalpataru Press, Benares, and I have 
obtained information of another version published from Allahabad. Babus 
Bhagabati Sahaya, M.A., B.L., and Vaidyanatha Narayana Singha, M.A., 
B.L., members of the Calcutta University, declare that these poems were 
once very popular in the villages of Bhagalpur and in still remoter places 
Hindi & Urdu versions, Of Upper India, where parties of minstrels used to 
wander about the country singing the songs. There 
can be no doubt that the original home of these songs was Bengal. In the 
Hindi verston too we find descriptions of Chand, the merchant king of 
Champa, of Behula the daughter of Saha the merchant, and of Sanak4, the 
queen of Chand. That these songs were imported from Bengalis not 
only indicated by the localities of the incidents described in the 
poems, but also by the fact that the Hindi poems themselves were frequently 
required to be sung “in Bangal Raga” or the tune prevalent in Bengal. There 
is also a frequent mention in these poems of that favourite tune of the 
Bengali rusties, the Bhatiyal Rag, with which our village people are so 
familiar. The poems must once have been sung with great pomp at 
Magadha and other capital cities of Bengal from which they made 
a triumphant march westward and caught the fancy of our Hindusthani 
brethren. (pp. 172-74) We certainly miss the pathos of the tale in the Hindi 
version and the great poetry with which it was endowed by the Bengali 
writers in the 16th century. These songs of Bengal must have travelled 
to distant countries in their comparatively earlier stages and they bear a 
greater affinity to the earliest poems of Bengal than to the later ones. I have 
found one passage in the Hindi version in which the description of Manasa 
Devi’s ornaments tallies almost exactly with that found in the poem of Hari 
Datta, the earliest known Bengali poet of the Manasa cult. 
Not only the songs of Manas@ Devi, but those of the Pal kings 
composed to celebrate their heroic deeds and specially 
nee ene. oP সি Raji Gopi Chandra’s embracing the  ascetic’s 
vow, are found in various parts of India. In the 
Hindi version of the poem by Laksman Das, the king Gopichand of Bengal 
and his mother Mainamati (written as Mainabati in Hindi), and the religious 
teachers Jalendhara and Goraknatha are mentioned almost in the same way 
asin the Bengali poems recovered from Northern Bengal. The Uniya 
version which bears a greater affinity to the Bengali ones and which was 
recovered by Mr. Nagendranath Basu from a MS. 200 years old, found in 
Mayurbhanja, has been quoted in part in the present compilation (pp. 85-94). 
But this song was not restricted to upper India alone. The pathos 


INTRODUCTION. 91 


created by King Gopichand’s adopting the vow of Sannyds, when he 
was in the heyday of his youthful glory, was so great that these ballads 
found ready response everywhere throughout the whole of the Indian 
Peninsula. Kaviraja Durganarayana Shastri of Calcutta has collected a 
number of songs in Hindi and Urdu, from the Punjab, dealing with 
Gopichandra’s deserting his palace. Poems and dramas are still written in 
the Maharatta country of which the subject is the embracing of the ascetic’s 
vow by Gopichandra, the king of Bengal. As a further evidence of this still 
surviving interest in the incidents of the Bengali Prince’s life, we refer our 
readers to the excellent picture showing the pathetic parting of Raja 
Gopichandra from his wives Adunā and Paduna, drawn by the artist Ravi 
Varma of Poona and sold all over India. 
The question now is how to account for the fact that these old songs of 
The Suzerain power Bengal found access to all parts of Hindusthan in a 
ore er ee comparatively early age. It is evident that they did 
so when these songs were in their rude early stage. None of the subsequent 
embellishments given to some of them by the Bengali poets of a later age 
have, as I have already said, been incorporated in the Hindi, Urdu and 
Uriya versions. The songs travelled to other parts of India about 
the 10th century and have since been cut off from all connection 
with the main source from which they originally flowed. This 
undoubtedly brings us to the time of the Pal kings when some 
of them held suzerain power over a large part of India. The capital of these 
great monarchs was naturally the central place from which fashions and 
amusements were imitated in other parts of India. These songs must have 
gone to different countries at that early age, but with the curtailing of the 
political powers of Bengal monarchs during the time of the Sens, all channels 
that had connected Bengal with other parts of India giving her the proud 
position of a suzerain power, became closed. This accounts for the fact 
that the foreign versions of the tale were deprived of the rich embellishments 
contributed to the stories by the later Bengali poets. 
The renunciation of Gopichand, which formed the subject of so many 
The reason of Gopi- poems and was of such wide spread interest, was 
টিবি i ase. accomplished by the wish of his mother Maynaémati— 
the dowager queen, and wife of Raja Manikchandra. What led the mother 
to send her only son away from the palace, to wander forth as an ascetic in 
the forest for twelve years, is a matter which seems shrouded in a mystery. 
On p. 100 of this book there is distinct mention of an intrigue between 
Maynamati and the Sidhu Harisiddhy#, made by Gopichand who openly 
charged his mother with infidelity to his deceased father King Manikchandra. 
He even accused Maynamati of having poisoned her husband at the 


292 INTRODUCTION. 


instigation of the Sadhu, and attributed her determination that he should be- 
come a Sannyāsi to her foul design of enjoying the kingdom with the so- 
called Sadhu, after having cleared all obstacles from her path. He said 
“Were youa chaste woman you would have ascended the funeral pyre 
of my father and proved your fidelity as a Sati” (p. 101). But how far this 
allegation was true cannot be positively said. The characteristic spirit of these 
songs is a sentiment of regard breathed throughout the poems for Mayna- 
mati. Had her character been as depraved as is suggested in this passage, the 
country-bards would not possibly have been so full of enthusiastic admiration 
for her. It is also certain that Aduna and Padunā, wives of King Gopi- 
chandra, deeply mortified at the sannyas of their husband by the will of his 
mother, maligned her in every possible manner. And it is not unlikely that 
they invented stories to which Gopichand himself, distressed at the thought 
of deserting his kingdom, lent a credulous ear for a time. The other ver- 
sions of the story explain the reason in a different way. The astrologers had 
told the dowager queen that Gopichandra was destined to die in his 19th 
year, but that this fate could be averted if he led the ascetic’s life for a 
term of twelvé years. The affectionate mother was thus compelled to send 
her only son away as a Sannyasi, thus sacrificing her own happiness for the 
sake of saving of his life. When 00197011510 had made the foul allega- 
tion, she gave him a well merited indignant reply which ill disguised her 
feeling of great disappointment at this treatment from her only son. She 
said that the Sadhu was a disciple of Gorakhnatha as she herself was and 
therefore stood in the relation of a brother to her. 


The Uriya version describes a beautiful discourse between the mother and 
the son on the eve of his Sannyas. Gopichind stands before a looking glass 
and feels proud of the great beauty of his person reflected in it. The 
mother here approaches and discourses on the fleeting nature of youth, allu- 
ding to the fact that her husband was admired for his handsome appearance, 
all the. world over, but yet he, a mighty king, could not resist the call of 
death. Her arguments have a convincing effect on Gopichand who ceases 
to be frightened by the idea of renunciation. 


These songs, though full of exaggeration and the crude ideas of their ‘rustic 
The purity of moral bards, give us occasional glimpses of the Hindu court 
life. and the purity of Hindu life. Gopichand on the eve 
of his departure said to his queen Aduna that whenever he saw a fair 
woman he would be reminded of his faithful wife and weep for her. But 
he added that he would respect these women as mothers and if required to 
talk with them, he would do so with down-cast eyes (p. 51). The way in 
which he preserved the integrity of his moral character when Hira the 


INTRODUCTION. 23 


harlot sought his love shows that he had not made a vain promise to 


his queen. (p. 72). 


7. The Song of the Sun-god. 


On pp. 164-171 a very early song of the Son-god is given. This song I 
have collected from Backerganj in Eastern Bengal. It possesses unique 
value. The Sun-god was the original hero of our nursery songs, and many 
of those attributes which have been latterly ascribed to Shiva and Krispa, 
originally belonged to the God of the Day as is proved by this song. 
It acquired its present form probably in the 10th century A.D. or even 
later. But it embodies the traditions of a much earlier age. 


Gauri, the reputed spouse of Shiva, is here described as the bride of the 
Sun-god. Krisna figures latterly as a boatman, and 
the milkmaids are described as taking refuge in 
Him when His boat is overtaken by storm in the 
Jumna. Here we find that the Sun-god is in the boat, and Vish- 
wakarma is the boatman trying to create false alarm by pretending to 
sink the boat (p. 167.) This recalls the incidents of Shri Krisna’s boat-trips 
with the Gopis. The Gopis again instead of being described as companions 
and lovers of Shri Krisna seem to stand in a similar relation to Shiva (p. 167). 
It also appears from the songs that at one time the Sun-god was worshipped 
in every important village of Bengal, where songs in his honour used to be 
sung by the rural people (p. 167). Weare far away from the times when the 
Sun-god was the central figure in the pantheon of our mythological deities. 


The historial aspects 
of the song. 


A large number of most artistically finished images of this god are now 
being unearthed in different parts of the country, attestine to the age 
not very much later than the 10th century, when the country people 
sang songs in his honour. The worship of the image of the Sun-god 
wearing boots and standing in a chariot drawn by seven horses has 
completely passed away from the country, though at one time temples 
possessed of far-famed artistic and sculptural beauty like that of Kanarak 
were dedicated to him. 


The song posseses the happy inspiration of its rustic bard. The pathos 
of our rural life has been preserved in the unassuming 
simplicity of its descriptions. The heroine of the song 
is a girl less than twelve years old. Separated from the home of her parents 
she sets out with her husband for her new home, in a boat. In vain did she 
implore her mother not to send her away. The mother regrets her helpless- 
ness in the matter with tears in her eyes, saying that as she is a wife now, 
she must go to her husband’s home. Deserted by her parents and other 


The bride’s fears. 


24, INTRODUCTION. 


inmates of the home, she implores the boatmen to row the boat slowly so 
that she may yet for a little while hear from a gradually widening distance 
the wail of her mother lamenting the separation (p. 171). 

The simple fears of the little wife freely expressed to her lord and his 
great tenderness for her and anxiety to give her all comforts in his power 
are shown in the following dialogue. It gives the rustic bard’s conception 
of the nuptial bond, and though my translation will lack the simple and 
unassuming beauty of the original, it will, I trust, show what the woman’s 
place in a Hindu joint family is. The bridegroom here is the Great God 
Surya, and the bride, his queen Gauri. But the rural poet, while depicting 
them, opens a chapter from the home-life of his own people under the garb 
of mythology. 

“T shall go to your country, my husband, but ill will it fare with me 
when I am in need of apparel.” 

“Tn my fair cities a colony of weavers will I found for you.” 

“I shall go with you, my husband, ill will it fare with me when I want 
shell-bracelets for my hands.” 

“In my fair cities will I make the bracelet-makers dwell, who will cut 
shells to adorn your hands.” 

“T shall go to vour country, my husband, but where shall I get vermi- 
lion for my brow.” 

“From the adjacent countries will I import Bantas to my fair cities to 
sell vermilion to you.” 

“I shall go to your country, my husband, but where will a supply of 
rice come from ?” 

“In my fair cities the ploughmen will be busy reaping harvests for you, 
my love.” 

“T shall go with you, my husband, but who will be my mother there.” 

«I have a mother and she will be mother to you.” 

©) shall go with you, my husband, but who will be my father there? ” 

“My father will be your father as well”. 

«I shall go with you, my husband, but who will be my brothers and 


sisters there ? ” 
‘My brothers and sisters will, my darling, be brothers and sisters unto 


you,” 
Read this little poem, composed probably 1200 years ago, side by side with 
the following description which a venerable lady of high 
À llel . : : , : : 4 
1565 society has given of her childhood m the middle of 


the 19th century (pp. 1777-78). This will show that mythology and 


INTRODUCTION. 25 


real history in our literature, in their crude and elegant forms, are both taken 
from life. Rasasundari, from whose autobiography the following extract is 
taken, was only twelve years old when she was married. She had enjoyed her 
own marriage festivities thoughtlessly, as her companions had done, and had 
never anticipated that the bridegroom’s party would carry her away to her 
husband’s home. 


“In the morning they asked my mother, if the (bridegoom’s) party 
would leave the place that very day. I thought that the new-comers 
would now be going away. I was very happy and walked gaily with my 
mother in the compound. A short while after the new-comers again 
entered the inner apartment. I saw then that some of the inmates of the 
house were weeping. When I saw this I was greatly alarmed. My 
mother, aunts and elder brothers embraced me in turn at this time and 
began to weep. At this I sobbed and cried alond. I was now convinced 
that my mother would be giving me to the new-comers. I caught her arms 
tightly and told her ‘Mamma, do not give me away to these people.’ 
When my relations heard this and saw how greatly frightened 
I was, they were all moved and spoke soothing words tome. My 
mother took me in her arms and began to say many kind things. She 
said, ‘Do not cry, my darling, what is it that ails you? God will be with 
you everywhere. I will bring you again a short while after.’ I was so 
frightened at that time that my limbs began to quake and I could 
not utter a word. Anyhow I controlled myself a little and said crying— 
‘Mamma, will God accompany me there?’ She said—‘Yes why not? 
God will go with you and protect you child. Do not ery.” 


The young bride came in a boat to her new home, weeping all the way,— 


desperate at her forlornness. She describes next her first experience in her 
husband’s home. 


“ I began to call on God from my innermost heart while my eyes swam 
in tears. My mother-in-law came in and affectionately took me in her 
arms and tried with gentle and kind words to assuage my grief. 0001 how 
thankful am I to God! How perfect is His arrangement all premeditated 
in love! How artfully does He make the bark of one tree fit another! As 
she embraced me I felt her arms as tender as those of my own mother. 
Her words were affectionate and kind; and as I heard them I thought 
that my mother was speaking to me. Yet her outward form was not 
like that of my mother, who was very handsome and fair-coloured. My 
mother-in-law was not so. There were many other points of dissimilarity. 
Yet when she sweetly embraced me I shut my eye in joy and thought 
that I was in the arms of my own mother.” 


+ 


26 INTRODUCTION. 


8. The Literature of the Sahajryas. 


The Literature of the Sahajiyad-cult dealt with under group 16, the 
spirit of which is breathed in Chandidas’ poems, quoted on pp. 997-1002 
shows a curious and interesting phase cf Buddhistie doctrines. It is clearly 
Buddhistie in its origin and though latterly the sect identified itself with 
and was merged in the Vaisnava community it has retained under 
the flag of Vaisnavism some old forms and ideas which ill disguise the 
creed of Buddbist Tantries of the Mahayana school. 


The Vaisnavas were well-satisfied if a class of people admitted Chaitanya 
and Nityananda as incarnations of the Deity, and they opened the portals 
of their society to all such people without scrutinising their views. It is 
well known that the Sufis amongst Mahomedans, who became 
converts from Buddhism, have retained the philosophy of their original 
ereed veneered with faith in a personal God enjoined by Islam. The 
theology of the Sahajiyas is Buddhistic in the like manner. Not 
only is its hostile attitude towards the Brahmanic religion well 
PON marked in the various treatises propounding their 
Shahajiyas attack the , ক | | 
worship of Krigna’s doctrines, but even towards Vaisnavism itself which 
umage, sets so much importance on the worship of the image 
ot Krisna. Such worship is uncompromisingly attacked by some of the 
Sahajiya writers though they outwardly profess the Vaisnavite creed. I 
quote below an interesting passage from a book called ‘Jnanadi Sadhana’ 
written by a Sahajiya, extracts from which will be found on pp. 1690- 


1637 of this book :— 


“The child, as soon as he is born, forgets the true nature of the soul, 
It hostile attitudeto- 22d is caught in the snares of illusion created by the 
wards Brahmaniem. false Brahmins of india, and becomes accustomed 
later on to their ways of thought. Under their false advice he takes tne 
sacred thread at the dawn of youth, and goes on performing evening and 
morning rites as prescribed in the Vedas. Then in the hope of obtaining 
four-fold blessings, viz. spiritual reward, wealth, satisfaction of desires and 
emancipation from earthly bonds, he goes on praying to God and 
worshipping Him under the instructions of his religious preceptor. But 
he never sees the God he worships. He reads in his false and unreliable 
Shastras that Krisna dwells in the so-called heaven called the Baikuntha, 
and without seeing such a Deity he makes His image in stone and clay 
and worships it. The false Brahmins tell him on the authority of the 
false Vedas, that if he can perform the Ashvamedha and other sacrifices, 
and make gifts of cows (to the Brahmins), he will have a place in heaven 
after death. He does as he is bidden, but not knowing the true nature of 


INTRODUCTION. 27 


God and merely performing the acts recommended in the false Vedas he 
does not advance a step, but suffers from repeated agonies of births and 
deaths by passing through a never-ceasing cycle of births. 


“The Sadhu asks the Inquirer—‘How do you obtain a knowledge of the 
Deity ? 

“ The Inquirer says—‘I obtain a knowledge of my god Krişna through 
my mind.’ 


“ The Sadhu— When the mind acts in concord with the five senses, such 
as the ear, the eye, the tongue ete., then only can it perceive sounds, objects 
of sight and taste ete. When the mind does not join with the senses, it 
cannot percieve the external objects. Tell me then how without the relative 
action of the five senses, can you perceive God by your mind alone.’ 


“The Inquirer—‘ I now understand that without the help of the five 
The existence of Gog SENSES the mind alone can have no conception of the 
unreal, Deity. I understand it quite well now but beg to 

submit my reasons here. When the mind acts with 
the help of the ear, it becomes cognisant of sound which is the virtue of 
the sky. So through the ear the mind cannot realise God. When the mind 
acts with the help of the skin it becomes aware of touch which is the 
virtue of the air. But this does not give one any conception of the Deity. 
And soon. I now fully understand that the five senses cannot help in the 
realization of Divine quality. I therefore feel that I am without any 
knowledge of God and that to me therefore the existence of God is unreal.’ 


“ The Sādhu— If a child after coming to this earth from his mother’s 
womb has never heard a sound owing to his deafness, can he read the 
letters Ka, Kha, Gha ete., when he is in his 25th year? Or can he call his 
father and mother by the usuals terms papa and mamma? I also want to 
know from you whether a man who is born blind can contemplate the dark- 
blue colour ascribed to Krisna, which, as they say, is like that of the newly- 
formed cloud.’ 


“The Inquirer— The man who is born deaf and has never heard Ka, 
Kha, Ga, Gha etc. and papa and mamma uttered by others can never 
read Kh, Kha, Ga, Gha, as we do, nor call his parents papa and mamma 
like us. And one who has never seen any object of dark-blue colour 
like that of a newly-formed cloud can never contemplate the dark-blue 
colour attributed to Krişna.’ 


“The Sadhu—‘How then did you say that without the help of the senses 
one could realize Krisna, the god of the universe? A man born deaf cannot 
read the letters nor call his parents and friends by the terms by which they 


28 INTRODUCTION. 


are called, and a man born blind cannot contemplate the dark-blue colour of 
Krisna like that of a new-formed cloud. So one who has not a true know- 
ledge of the Deity within him cannot realize God by his mind alone which 
is the receptacle of the impressions produced by the five senses. Now tell 
me whether you do possess a knowledge of God or not?’ 


“The Inquirer— I am without any knowledge of God. I never heard 
God speak to me, nor ever felt His touch on my person, nor did I touch the 
food partaken first by Him. My nose never smelt the sweet scent emanat- 
ing from His person. And now I understand that the existence of Krisna 
is unreal to me.’ 


«The Sadhu— You had formerly heard that the Vedas originated from 
the mouth of God and that in them is written what is good and what is evil. 
Tell me if you consider the Vedas to be true.’ 

“The Inquirer—‘ As Krişna, the god of the universe, is now unreal to me, 
the Vedas which are said to have emanated from him are necessarily unreal. 
So are the definitions of vice and virtue given in them. It is written in 
the Shastras of the Brahmins themselves that vice and virtue are unreal and 
so are father, mother, and one’s own self, and all that one says and does. 
Now I should be silent and speak no more. I only want to hear what your 
Holiness will be pleased to say.’ 

“The Sadhu—‘ Tell me when does a man become silent for ever in 
this world ?? 

“The Inquirer—* When a man dies he becomes silent for ever.’ 

“The Sadhu— As you profess yourself to be silent, tell me whether you 
are living or dead ?” 

“The Inquirer—‘ I have not been able to realise God by my five senses, 
so you may take me for dead.’ 

“The Sadhu— Now the life of your ignorance is dead, and now forget 
Are you living or for ever those false doctrines which you read in your 
dead ? false Shastras. You will now be born anew with true 
knowledge which I am going to give you.’ 

In the above extracts the reader will see the attacks made on Brahma- 
nism and even on Vaisnavism itself which the Sahajiya-writer outwardly 


professes. 


The Kartabhajis, who are a sect of Sahajiyds, also hold strange theories 
which upset the whole moral fabric of our society. In the supplement I have 
appended some songs by Lal Shashi, a Kartabhaja. These are of a mystic 
nature and unintelligible, except to the initiated. The literature of this sect 
is a field worth exploring, for it undoubtedly shows Buddhistic elements though 


INTRODUCTION. 29 


under a thin outward coating of the Vaisnava religion. In Nepal the Buddhists 
call themselves ‘Gubhajus’ which is a contraction of the word ‘Gurubhajas’ or 
‘the worshippers of the Guru,’ while the Hindus call themselves Debhajus or 
the worshippers of the Devas.* The Kartabhaja and the Gurubhaja have an 
identical meaning, the word Karta and the Guru both signifying a religious 
preceptor. They are, as I have said, a sect of the Sahajiyas, and the views 
of this class of men will be found in the songs of Chandidas who was one 
of them, and in the writings of many others who called themselves 
Vaisnavas. 

When dealing with the ideal of romantic love of the Sahajiyas, we 
must always bear in mind that it is a part of their religious creed and is 
not a factor of the social evolution of the Hindus. The Sahajiyas 
themselves seem to entertain and excuse this ideal merely as a means to 
attain salvation—as a adhana and condemn it in a man of society. 
They accordingly keep their views strictly secret, and reveal them 
only to the initiated after they have passed through a number of tests. 
They believe that a man’s proper advancement and progress in the 

The creed of the Spiritual world must be by those means which 
Sahajiyas. are available to every one. God should be approached 
by love alone, but no one can realize this love without first loving 
a human being. The Sahajiyds maintain that the highest form of love is to 
be attained, not by shunning the company of women but by worshipping 
and loving them. Love between man and woman is the sahaja 
or the natural path; and by suppressing this holy flame that God 
has given to us, it is impossible to illuminate our spiritual path. They 
recommend that one should cultivate the feeling of devotion and the selfless 
spirit of sacrifice by loving another man’s wife. This is called Parakzya. They 
are not prepared to accept the orthodox standard of wifely fidelity as a 
true test of love. The true wife is applauded in society and she is given 
the promise of reward in the next world. These considerations must have 
led many a Sati to burn herself on the funeral pyre of her husband. How 
far a Sita or a Savitri, reputed for devotion to husband, was guided 
by love alone in her career of wifely fidelity remains to be determined. The 
applause of her own kith and kin, and her glorification by society as a chaste 
woman and a martyr, might have played an important pert in making her 
undergo the sacrifices that she did. It is difficult to separnte the alloy from 
the gold in these cases. It is only when a woman loves a man other than 
her husband and sticks to him with steadfast devotion, that she can be said to 
pass the true test. The society in which she lives abandons her. She has 
nothing but infamy and contempt from her own people. Even her parents 








* Bee M. Hara Prasad Shastri’s preface to “Modern Buddhism" by Nageondranath Vasu, 


36) INTRODUCTION. 


would sbut their gate against her and her very touch would be avoided by her 
friends as that of a leper. Here she stands a martyr for love alone. So 
Parakiya, or love for one other than one’s husband, is by far a truer test 
of selflessness than fidelity and sacrifices undergone in a nuptial cause. 


The Sahajiyas say that it is casy to worship a stone or wooden image of 
God. It is agreeably non-interfering. But to love a man or a woman 
with a whole-hearted devotion is very difficult. One must never murmur, 
never cross the person whom one adores in the spirit of true worship but 
must bear all ills from him or her without grumbling. It is only when dis- 
interested love has been cultivated in this way, that the portals of love’s 
heaven will be opened toa person. He will then and then only be fit to realize 
the love of God. This is surely 1s a dangerous theory to practise. So the 
Sahajiyas and Kartabhajas, as I have stated, keep their doctrines strictly secret 
The victory of the tO all except the initiated. In the Hindu Society, 
Sahajiyas in Bengal. where the married couple have no choice in mutual 
selection, Parakiya is a rebellious and daring off-shoot of Nature repressed. 
It is a violent retribution for the compulsion of unchosen and romanceless 
wedded life. In the fifteenth and sixteenth centuries of the Christian era, 
the country was so full of these ideas that Chaitanya Deva had to be 
unusually hard upon those of his followers who showed the least tendency 
towards romantic love. This explains his severe attitude towards junior 
Haridās. To Ram Roy, who asked him why he so scrupulously avoided 
the company of women—he being God incarnate, his reply was :— 
“IJ ama man and belong: to the Holy Order of Sannyasis. So I must 
be pure in thought, in action and speech. Just as a dark spot, however 
small, becomes prominent in a piece of white cloth, so even a small 
fault of a Sannydsi becomes great in people’s eyes.”—But a century 
and a half after Chaitanya Deva passed away, the Sahajiyas again 
gained ground in the Vaisnava Society. It will be interesting to read 
the two documents quoted on pp. 1638—1643 which announce the 
defeat of those scholars who advocated orthodox principles in sexual 
morality and had a controversy with the Sahajiyas for a period of six 
months. Nearly all the best scholars among the Vaisnavas in the first half of 
the 18th century in Bengal, Benares and Jaypur took part in the discussion, 
enlisting themselves on one side or the other, before a regular court 
presided over by high officers deputed by Nawab Ali Vardi Khan. The 
victory of the Sahajiyās not only meant an intellectual triumph but a subs- 
tantial increase in their income as they obtained the disciples claimed by 
the other party and this was a great wordly gain to them. These two 
documents were registered in Nawab Ali Vardi’s court in 1717 A.D. 
They enforeed extremely humiliating conditions to which the supporters of 


INTRODUCTION. sl 


orthodox opinion had to subscribe, acknowledging their defeat in an un- 
hesitating language. 

The origin of the Sahajiya idea of love must be traced to some primitive 
institution in society where men and women mixed freely without restraint 
and without any respect for sexual morality. This developed in time to 
Madana-Utsava where the god Madana figured as a sort of Indian Belial 
sanctioning debaucheries in his worshippers. 


The Buddhists living in monasteries in later times adopted these orgiastic 
ceremonies and took an active part in them. This was even as the great 
Buddha had apprehended many centuries before, when after having twice 
refused to open the portals of his Holy Order to women, he was compelled to 
do so in favour of Mahaprajapati by the repeated prayers of his favourite 
disciple Ananda. He regretted the fact, and said that as the white ants 
Shevtasthika destroyed full-grown crops, the Holy Order would be destroyed 
in future by the mixing of men and women in monasteries. To guard 
against this, he had enacted strict and wholesome lawst but the depravities 
he had apprehended gradually came in, and the ‘Ne¢a-Necies,’ or ‘the shaven 
couple’ as the Buddhist Bhiksus and Bhiksunis were called, earned the con- 
tempt of society by their unholy lives. 


Yet these men and women living in monasteries where the precepts of 
a great religion still sounded in their ear, did not fall without a struggle. 
Like Dona Julia of Byron, they were at first full of noble intentions. The 
Tantrics among them wanted to subdue animal passion by facing the 
temptations, and the more romantic of them indulged in an ideal love, such 
as the Sahajiyas still practise, and which has been described in a foregoing 
paragraph. All these methods, it should be stated, were adopted originally 
as means to lead them to the gate-way of heaven. 


The Madana-Utsabha developed into the Dola-Lila of Krisna. And from 
the 10th to the 14th century, the realistic features of this festivity were 
gradually idealised, and in Chandidas this idealised form found its highest 
expression. Chaitanya Deva turned the channel altogether to a new 
direction and the Parakiya as interpreted by him became the symbol of 
bliss from which the sexual feature was entirely eliminated except as an 
allegory. This Sahajiya creed, therefore, touches the highest heaven of bliss 
and selflessness, when we have for its interpreter Chaitanya Deva or even 
Chandidas. But its grossly realistic feature is also present in society 
together with all the shades of the Tantric doctrines of the Mahayana school 
of Buddhism. 


* Vinaya Pitaka, Chulla Varga, 10, 1, 1-5, and 10, 1, 6. 
+ Vinaya Pitaka, Pati Moksha and Sutta Bibhanga, 21-30, 


32 INTRODUCTION. 


9. Some favourite subjects of the Bengali poets. 


The Table of Contents will show the details of subjects included in this 
work and I need not repeat them here. One point that will strike the 
reader is that the Bengali genius has always occupied itself with treating 
certain poetical subjects again and again. Not only do we find 
innumerable poets dwelling on the stories of the Ramayana, the Mahā- 
bharata, the Bhagavata ete., each according to his own power and 
many improving upon the work of their predecessors, but these writers 
have been particularly fond of describing the same poetical situations 
or incidents, vying with one another for excellence. Such for instance 
ous is the Varamasi, or a description of the twelve 
The Varamasis. i : : i 

months. The seasons in this tropical clime of ours are 
well-marked, and its home-staying people have many opportunities of 
closely studying the peculiarities of each of the twelve months which consti- 
tute the year—associated, as they are, with the particular joys and sorrows 
of their home-life. Nature brings her offerings of particular flowers and 
fruit to their doors each month; but we do not meet gay flowers, sweet 
fruit and sun-shine always. There are the rainy months with their floods, 
bringing down the thatched walls of straw-built sheds and 
making their mud-hovels crumble—reducing the poor dwellers to 
the verge of starvation. The Varamiasis, given by various poets, graphi- 
cally portray these months with their joys and sorrows. The most remarka- 
ble of these were written by Kavi Kankana whose intimate knowledge of 
the life of the poor gives to his accounts a dismal and almost pessimistic 
aspect. I quote below some passages from Cowell’s translation of Chandi 


by Kavi Kankana :— 


From the Varamasit of Fullara—the hunter’s wife. 


Next comes Asacdh,* to soak the fields and roads; 
And e’en the rich in their well-stocked abodes 
Feel, as they watch their stored provisions fail, 
The ills which all the year the poor assail. 

I trudge to sell my goods from door to door, 
Thankful for refuse rice, nor hope for more. 

The leeches bite me as I wade the plains ; 
Would’t were a serpent’s bite to end my pains! 


¥ ¥ * * * 


* Half May and June, 


INTRODUCTION. 33 


Ashwin* is Chandi’s month,t and everywhere 
Rams, buffaloes, and goats are slain to her. 

All woman put their finest dresses on, 

All except me; poor Phullara alone 

Must rack her brains for food, or famished 019) 
With all these victims, who my goods will buy ? 


* * * * * 


In Chaitra’s t month the soft south breezes blow, 
In the sweet jasmine flowers the bees hum low; 
And with the spring’s soft influence in their heart 
Maidens and youths are love-sick, though apart ; 
All joy save me, but I for some old sin 

Must think of hunger’s ravening pangs within.” 


With this description of the life of the poor may be contrasted “the sweet 
Juice of mangoes and the fine grains of Shali nce” in Jaistha (p. 366) ; the 
blooming of gay flowers in rich men’s gardens, where women dressed in their 
best attire scented with perfume indulge in the play of swinging in the 
month of Phalguna (p. 368) ; and “the spreading of the Mallika and the 
Malati flowers on couches of love and the drinking of wine and the indulging 
in dance and songs in Chaitra” (p. 368) together with “the lotus 
blooming by the touch of the bees in Asadha” (p. 803} and many 
other descriptions of this nature. 


The reader will find Varamasis by various authors quoted on pp. 322, 
335, 366, 376, 801, 856, 1050, 1052, 1058, 1085, 1102, 1103 and 1104. 
These by no means exhaust the list. They are only afew typical ones 
selected from a great variety of such descriptions. 


Besides the Vāramāsī, there were also several other favourite subjects 
of these Bengali poets. It is curious that the fire of the 
kitchen, with its soot and smoke, has frequently shot 
forth rays supplying poetic inspiration. The poetry of cooking may be 
called in question, but it will certainly interest a large number of readers 
who appreciate good food more than good poetry. The skilful preparations 
of indigenous food have now been mostly forgotten. But considering that 
the Bengali women were once specially trained to excel in the culinary art, 
it may be worth while to revive a taste for these indigenous preparations. 
The descriptions are written in poetry and used to be sung; they related 
to a subject which was the special province of Hindu women who apprecia- 
ted these writings very much. The high class Bengali women used to 


The culinary Art. 


* Half September and October. 
+ Chandi or Durga is worshipped in the month of Ashwin. 
$ Half March and April. 


5 


34 INTRODUCTION, 


worship the Fire by offering incense and ghee before touching the cooking 
pots (p. 196). Though the subject is a matter-of-fact one, the poets 
occasionally enlivened it by poetic touches such as in the passage—“ While 
stooping low, stirring the curry with the ladle so that the froth 
gathered at the top might subside, her golden ear-drops moved to 
and fro.” This calls up a lovely familiar picture of the Hindu house- 
hold. Golden plates were abundantly used in serving food (p.198); various 
kinds of plates and cups used for ordinary purposes are described 
on p. 245. It is curious to note that the flesh of the tortoise was a favourite 
food. The way in which it used to be prepared is mentioned on p. 224. 
Descriptions given on pp. 4, 197, 221, 222, 333, 479 and 1301 include a 
large variety of preparations of meat, fish, vegetables, fruit and sweets. 
The artistic dressing of the cocoanut fruit and the preparations of sweets 
with it as described by Jadunandana Das (p. 1301) is very interesting. We 
may also feel some curiosity in examining whether there is any truth in the 
exaggerated account of Dak who wrote in the 10th century A.D. that 
the lobster fried with oil and asafetida, if taken regularly, gives a man 
vision for eight miles (p. 4). 

The dress of women was another favourite subject of the old 
The costumes of Bengali poets. The reader will find typical descrip- 
women. tions on pp. 210, 227, 260, 286, 334, 335, 372, 385, 
886, 667, 829, 907, 910, 1228, 1291, 1293, 1294, 1295, 1519, 1520, 1521, 
and 1794. The quality of cloth worn by women was so fine that we find a 
17th century poet mentioning the fact that threads weighing a tola 
used to be sold for Rs. 50, which in those days carried a much higher 
value than now (p. 289). The most artistic female costumes are 
described in the passage quoted on p. 1290-95. The account here is so 
graphic and the ornaments and clothes worn by women in the medieval 
ages are described with such a superior esthetic sense as to call up a perfect 
vision of a princess’s toilet-room, and lovers of Indian art will be deligh- 
ted to find in them some of those costumes and ornaments with which the 
stone-images in the Indian sculpture-galleries are found to be decorated. 


The dancing of women is described on pp. 225, 229, 285, 286, and 

1116. The poets exaggerate the skill shown in the 
নি performances. But it is plain that the aim of the 
dancers was often to produce an illusion of equilibrium and rest by the 
extreme quickness of the movements. I quote from pp. 1116 :— 


Krisna’s conditions for Radhia’s dance. 


“Oh moon-faced one, dance to this tune—(here the tune ts given). 


INTRODUCTION. 35 


“So nimbly should thy feet move, that the anklets must not sound. 
‘The ornaments shall not jingle nor the Sari rustle, 
“To this bow-shaped spot your dancing must be confined. 


“If you fail, your Beshara (nose-ornament) and your richly embroidered 
Kunchali (bodice) will be at stake. 
“But if you succeed, my beloved, my own dear flute will be yours.” 


Radha’s conditions. 
“You are to dance Krigna to this tune—(heére the tune ts given). 


“Your head and neck must not move, nor the anklets make a jingling 
sound. 

“The garland of field-Howers on your neck must remain steady and so 
we shall know your worth. 


“Your eye-balls, the small diamond-drops on your ears, and the bright 
pearl hanging from your nese must remain motionless. 


“Lalita will play on the violin and Bisakha on the Mridanga ; Suchitra 
will play on the seven-stringed lyre—the Saptaswara, and I will enjoy the 
fun of it. Do thou, O Tunga Devi, play on the Kapilas and let Ranga Devi 
occupy herself with the Tambura, and Indulekha play on the Pinaka and 
Sudevi, on the cymbols. If your dancing mars the harmony of the music, 
we will seize your flute and crown, and cry shame upon you.” 


Agriculture was, as it is now, the chief pursuit of the Bengal peasantry. 
Agriculture and des- In the olden times when the peasants were themselves 
criptions of rural life. the authors, it was very natural that agricultural 
experiences should be recorded in the songs. The wise sayings and 
aphorisms of Dak and Khana are replete with the wisdom acquired in 
fields. I have given some extracts from this class of writing in my History 
of Bengali Language and Literature.* The peasants of Bengal were a 
settled and contented class of people, industrious in their habits, having 
confidence in their king and full of home-instincts. The plots of land they 
tilled and their cow-sheds used to be close to their homes. “None but a mad 
man will have the cow-shed and the home at a distance from each other’— 
says Dak (p.5). The people were home-stayers and wanted a king to 
protect them. “It is always safe to make a home where there is a king. 
There we can acquire position, wealth and power and can have the opportu- 
nity of paying homage to the king”—-sang the wise peasant of Bengal in 
the 10th century (p. 5). This stay-at-home element engendered in them a 


০ পপি সপ « 





+ Pp. 17-24, 


36 INTRODUCTION. 


love for village-life, subject to all the spiritualizing influences of the 
Brahmanie and Buddhist religions. They were keenly alive to the sanctity 
of home-life, and the canons of morality laid down by Dak and Khana 
for the conduct of women attest to the people’s full appreciation of purity 
in domestic life. The Bengal peasants do not possess the courage of more 
enterprising races or of the nomadic tribes. If they have to leave home 
even temporarily, they will seek the astrologer’s aid to ascertain if their 
journey will be an auspicious one. Thus in the rustic literature of the 10th 
century astrology plays a prominent part. The people anxious for the 
safety of their little homes, which were exposed to frequent incursions of 
foreigners, took to reading their fortune and propitiating the evil planets. 


A list of bad omens for a journey will be found on pp. 119, 120, 257, 
and 795. But people in high position often attached but little eredit to the 
astrologer’s prognostications. We find in the poem of Chandi, Dhanapati the 
merchant insulting the astrologer who had the courage to say that the 
day fixed by the merchant far going on a sea-voyage was not auspicious. 
The astronomical calculations were wonderfully precise, and it is curious 
that even the village-folk of the 10th century knew the secret of a lunar 
eclipse by such simple calculations as :—“If the moon occupies the seventh 
place from the sign of the Zodiac appropriate to the month, and if there be a 
full man that day, it is certain there will be a lunar eclipse” (p. 12). In the 
Shivayana by Rameshwara quoted on (pp. 130-137) the mode of agricultural 
operations and the preventives used against insects are graphically des- 
eribed. The names of various kinds of grass given there are now mostly 
unknown to us. For the right identification of them we must seek the help of 
the rustic people of the locality where the poet was born. On pp. 116, 117, 
136, and 137, various classes of rice have been enumerated. The descriptions 
of the finer ones among them remind us of the loving care with which they 
were grown. The names of rice are often poetic, and suggest the 
purpose for which they were used. Such for instance are the ‘Durga- 
Bhoga’—the meal of the goddess Durga-the ‘Nagar, Vuan’ —the 
nourisher of young heroes, the ‘Mou-Kalasa’—the cup of honey, the ‘Kumara- 
Bhoga’—the prince’s meal, the ‘Mahipala’—the nourisher of the earth, 
and the ‘Kanaka-Chuda’—the gold-crested. The names of trees with which 
our forests abound will be found on pp. 212, 213, 214, 574, 623 and 
the names of the birds that gaily fly in the sky of Bengal on pp. 86 and 321. 
Some of the writers have urged that the orange was imported from China to 
India in comparatively recent times, but this does not appear true from the 
description of the orange on p. 1301. The names of flowers are given on 
page 209 and of various indigenous spices on 245, In fact, throughout 
this old literature of ours the rustic element appears again and again, 


INTRODUCTION. 37 


sometimes in its coarse aud vulgar aspect, but oftener in lovely descrip- 
tions of rural life and picturesque scenery which gives Bengal one of her 
greatest charms. 


10. The Dharma-mangala Poems. 


The Dharma-mangala poems are full of glimpses of the Bengal of the 
pre-Mahammadan days. The ruins of Lau Sen’s palace at Maynāgarh in 
the district of Midnapore and of the fort of Ichhai Ghosh at Dhekur on 
the Ajaya in the District of Burdwan, still attest to the historical 
authenticity of the subject treated in these poems. It is true that 
the crude imagination of the rustic poets has distorted many 
facts but there can be no question as to the ground-work of these poems 
being historical. The poems declare Ichhai Ghosh to be a Goālā or milkman 
by caste. The surname Ghosh is common amongst the milkmen of our 
day. Recently a copper-plate grant made by Ishwar Ghosh in the 10th 
century has been discovered and reproduced im a recent issue of the 
Bengali journal Sahitya. This Ishwar Ghosh issues the copper-plate- 
grant from a place called “Dhekkuri” and we find Dhekur mentioned 
in all the Dharma-mangala poems as the capital city of Ichhai Ghosh. 
Ishwar Ghosh is the Sanskrit form of a name which would be naturally 
pronounced as Icchai Ghosh by the rustic bards. And as there is an 
agreement in point of time also, it appears that Ichhai Ghosh and 
Ishwar Ghosh were indentical. Even if this was not so, there is little 
doubt that they belonged to the same family. Of course all that is stated in 
these poems about the chief is not reliable. The temple of Shyamarupa, the 
Deity worshipped by Ichhai Ghosh, is still to be seen in a deserted woody 
place on the hills near Dhekur. 


The literature in honour of the god Dharma was originally Buddhistie. 
Dharma occupies the second place in the Buddhistic group comprised of 
Buddha, Dharma and Sangha. The Doms, who were originally the worship- 
pers of Dharma, discharged priestly functions in the Buddhistic temples. 
These people are unclean in the eyes of the Hindus, but they have 
still retained the priestly position in the worship of Dharma. The Brahmins 
at first would have nothing to do with the worship of this Deity. In the year 
1547A.D. Manik Ganguli, a good Brahmin, while writing a poem on the god 
Dharma was afraid lest he should lose his caste by doing so. That Buddha 
was transformed to Dharma in popular belief has been proved by Mahamaho- 
padhyaya Haraprasada Shastri in his pamphlet on Living Buddhism in 
Bengal, and his conclusions on this point have been supported by later 
researches in this field of Bengali literature. Dharma is sometimes named 


38 INTRODUCTION. 


‘Lalitavatara’ in the Bengali Shunya-purana, a book written in the 10th cen- 
tury. This reminds us of the Lalita-Vistara—the earliest standard biography 
of the Buddha. The Shunya-purana states that, “The god Dharama is greatly 
honoured in Ceylon”. Dharma is represented as protesting against 
the Vedic sacrifices. Curiously this line of the 7১০01 -প্ধন্মরাজ যজ্ঞ 
নিন্দা @tq”—accords exactly with the one in the hymn to Buddha by Jaydeva 
in his Gita-Govinda. The theory of the Void—*y4{q¥—which was propounded 
by Nagarjuna in the lst century A.D. is also the favourite creed of the 
worshippers of Dharma and in the Shunya-purina and Dharma-mangala 
poems one will constantly come accross these Buddhistie doctrines. As I 
have fully stated all these in my History of Bengali Language and 
Literature, I refrain from repeating here other arguments in favour of the 
conclusions arrived at by Mahamahopadhyaya Haraprasida Shastri and 
now accepted by other scholars. 


11. The Bhakts-Cult. 


The revival of Hinduism in Bengal dates from the 8th century when a 
Bengal monarch found it necessary to bring into his country five good Brah- 
mins versed in the Vedas from Kanoja. The country was at the time full of 
Tantric worship and Buddhistic ideas, the Buddha having been transformed, 
as I have already stated, to the god Dharma. Songs and festivities in 
honour of Dharma were the craze of the rural people. The “Dharmer 
Gājana” was one of the great festivities of these worshippers. On pp. 156- 
161, I have given extracts from the manuals that expound the rituals of the 
“Gajana” which in later times had often put Shiva in the place of Dharma. 
When an institution degenerates, the rituals and outward forms 
of worship carry an exaggerated value, as the ideas that ruled them 
gradually fall into the back ground. The revival of Hinduism warred against 
these forms of worship, and gave precedence to faith and to the sentiment of 
worship. They sometimes overdid their part; it is a common thing to find 
in the Pauranic literature, which undertook to expound Brahmanic views 
on religion after the Hindu revival, such sentiments as,—“If a man utters 
the name of God in reverent faith even once, that will expiate all the sins 
committed by him in his whole life”, “If a man bathes in the Ganges but 
once, no sin will remain in his body.” These ideas only prove that the reviva- 
lists emphasised Bhakti or the spiritual sentiment of worship in the place of 
outward forms and rituals which had hitherto found much favour with the 
populace. But the ideas took a long time in fixing their roots in the lower 
stratum of society. By the end of the 14th century the people had accepted 
them, and Buddhism had evidently fallen into disfavour and showed a marked 
decadence. The translations of the epics and many Sanskrit works of the 


INTRODUCTION. 39 


Pauranic literature began in the earlier part of the 15th century. The 
country had by this time been awakened to a full appreciation of the Bhakti- 
cult. The Buddhist temples had already given flickering lights of 
it from amidst the clouds of their pompous ceremonies. The Mahiayanists had 
sown the seeds of Bhakti*, but it was reserved for the revivalists of Hinduism 
to reap its rich harvests. 


The revivalists spread their religious propaganda throughout the country 
Bhakti in our Litera. by Various means. The Bhakti-cult was accepted by 
ture. the people with enthusiasm. The literature of this 
age is full of passages emphasising Bhakti. In the Bengali versions of the 
Ramayana and the Mahabharata an under-current of Bhakti was introduced, 
and for this apparently there seems to be no justification. The original epics 
did not supply any data. The Rakshasas who were great enemies to Rama 

An indigenous figured in the Bengali versions of the Ramayana as 

growth. his great Bhaktas. The genius of the Bengali race 
shaped Sanskrit models in the light of the predominent idea that ruled the 
people, and unless one knows the country intimately, tbis old world-charm 
will not be rightly appreciated. These epics and other poems of 
Bengal used to be sung before thousands of people. Each line of the poets 
thus called forth distinct images which superficial readers are sure to miss 
in a cursory reading. The country became fully charged with poetical ideas. 
The Mangal-songs created an atmosphere for the right appreciation of the 
poems and helped the spread of poetic and spiritual ideas among the people. 
Their minds were impressed with every word of a good poet, and thus his 
works possessed a truly representative character. Divested of the old 
Yatras, the Kirtanas, the Kathakatas, the Mangal-gans, and the Rayanis— 
the atmosphere in which the poems grew and were nourished—they look 
like relics of some great temples or of stone-images which used to be 
worshipped there, and imperfectly convey the effect once produced by them 
in the midst of their right environment. The mere poems would 
not indicate the great poetic beauties developed through these popular 
institutions, any more than Ganot’s Physics would give an idea of 
the scientific laboratories of Europe. The hereditary bands of ministrels 
who sing these poems are still to be found in the country side. The 
Chandi of Kavi Kankana, the Ramayana, the Mahabharata and even the 
Dhbarma-mangalas are still sung before the rural people. This explains 
why a lakh of copies of the Ramayana of Krittivasd are sold every 
Kear to the people. Without advertisement the Battala presses sell 
hundreds of copies of the Mahabharata, the Chandi and other works 








* See Kern’s manual of Buddhism p. 124, 


40 INTRODUCTION. 


among the masses. The large sale of these books may be coveted by 
many authors who have distinguished themselves in our modern literary 
circles. The whole literature of the past is an indigenous growth. The 
same idea that is imaged in clay in the temples, that permeates the 
religious processions and festivities of rural homes, that the priests repeat in 
their sacred hymns and children hear in the nursery songs—pervades our 
past literature, which is m perfect and harmonious accord with the ruling 
sentiments of the race. The study of this literature will be a study of the 
people, whereas the ideas imported from outside in our modern literature 
may please the fancy of those foreign scholars who are amused by finding 
an echo of their own sentiments in our books; but the original—the 
indigenous elements of the soil will interest those who are far better 
critics aud possess a really historical frame of mind. 


This literature is, as I have said, permeated by the sentiment of Bhakti, 
particularly that portion of it which has been contributed to by the 
Bengali Vaisnavas who have shown this element in their mystic writings 
in a far more conspicuous way than any other people m the world. 


12. The dominant idea of the Fatsnava literature and Chaitanya 
as tts interpreter. 


I have written at some length on the Vaisnava literature in my 
History of Bengali Language and Literature, and I need not, within 
the short space of this introduction, dwell upon the subject again in detail. 
But let me here make one or two passing remarks. The Sahajiya- 
cult, as I have stated, required a lover to worship the object of love 
with all the ardour of the soul. Love beyond the matrimonial pale was the 
special point of culture with these people. It was somewhat of the nature of 

A comparative the romantic love prevalent in Europe in the medieval 
ইটা, ages about which Hallam writes, “The violation of 
marriage vows passes for an incontestable privilege of the brave and fair.” 
That such love, with all the platonic vows made in its preliminary stages, 
was a dangerous game to play is evident to all; and in this Europe and Asia 
had an equal share of evil consequences. Says Hallam, “The gallantry of 
these ages which was very often adulterous have no right to profane the 
name of religion’—“The morals of chivalry we cannot deny were not 
pure.”* In Bengal too the Sahajiyas by their profligacies had earned the 
well-merited contempt of the people. In Europe there no doubt was a 
religious side in this matter, but with us it had become entirely devotional. 
I again quote Hallam, “The love of God and the ladies was enjoinod as a 





* The Student’s Middle ages (1907), p. 580, 


INTRODUCTION. 41 


single duty.”* “The characteristic virtues of chivalries bear so much 
resemblance to those which Eastern writers of the same period extol, that 
I am a little disposed to suspect Europe of having derived some improve- 
ment from imitation of Asia.”t This sort of love-romance appears to be 
most congenial to our tropical clime, where a luxuriant imagination ìs the 
characteristic of the people. The oriental by his very nature and environment 
is prone to carry such sentiments to an excess till the secular is given the. 
footing of the spiritual. Love between man and woman, according to 
Chandidas, was the door-way to heaven, for, as he says,—“He that pervades 
the universe, unseen by all, is approachable only by him who knows the 
secret of pure love between man and woman.” ‘The orthodox standard of 
nuptial love is trampled under foot. (01091001055 says, “Far higher than 
what the Vedas say and the canons cf our theology sanction is the 
region of this love” (p. 998). He addresses Rami, the woman whom 
he adores, “Thon art my Gayatri” (p. 996). Chandidas was a 
Brahmin and Rami was a washer-woman. The difference in social status 
between the two was the difference between heaven and earth. Yet this 
Brahmin calls her his “Gavatri”—the great hymn—the highest and the most 
sacred thing with a Brahmin, which it would be sacrilegious on his part to 
compare with anything of the earth. But the lover has become a mystic 
and risen far higher than Brahminic traditions. Rami to him is adorable “as 
the goddess Parvati, the consort of Siva,—as Saraswati, the goddess of 
speech” (p. 996). “There is not the least particle of sensuousness in this love 
of mine”, he. says (p. 996). He has himself ascended the highest point in the 
scale ; but no one knows the danger of the Sahajiya ideal of love better than the 
poet himself. He says, “in a million there may be found 
one who can purify himself by this love.” The rest, 
he repeatedly says, will roll in the mire— victims to animal passion. 


His love for Rami. 


There were undoubtedly many ignominious Chandidases who, in their 
A step gained in spiri- attempts to try heroic feats in love, degraded them- 
tual experience. selves in society and became out-castes. But as they 
had a high ideal before them, their failure, though ignoble, was not with- 
out a redeeming feature. It is true that many of them succumbed to the 
influence of the flesh, but sensuality was not the point from which they had at 
first started and they had made great sacrifices for love. They thus made 
a step forward in their spiritual experience and became fit to realize the 
divine love inspite of their failures. 





——— শশী সপ শপ শি $n A পাশপাশি 


* The Student’s Middle Ages,—p. 580. 
t Do. —p. 583. 


4:9 INTRODUCTION. 


Chaitanva Deva came at this stage and in the place of human love 
preached the love of God and adopted the phraseology 
of human love merely as a symbol to denote the mystic 
yearnings of the soul for God. 


Chaitanya. 


With his advent the spiritual night that had enshrouded Bengal during 
these days came to an end. The Tantrics used to sit on the dead bodies 
of the Chandals, all alone, for whole nights in the dismal funeral grounds, 
drink from human skulls and pass through unheard-of hardships; 
while the school of romantic love demanded the greatest sacrifices 
for its ideal. Often through culpable rites and misdirected and even 
hideous practices, the earnest amongst these people had tried to get 
glimpses of a higher life. They were panting for God’s grace, to 
assuage all grief and sanctify the heart. It was the healing balm 
of the soul that they wanted; it was beauty idealized that they strove 
to touch and feel. They wanted to see a Poet and not merely read poetry. 
Chaitanya came as the living Poet among them, holding before their sight 
the superb beauty of spiritual life in full bloom. 


The country was at the time full of songs of Radha and Krisna. 
23 The song of Jayadeva, first sung in the court of 
হি ই তি wage Laksmana Sen in the 12th century, was echoed im 
remote villages of Bengal. The favourite bard of the court of Shiva Sinha, 
king of Mithila, sang the love of Radha and Krisna in a new strain, and the 
rural villages of Bengal and Bihar resounded with his song in the 14th century. 
Chandidās sang in a still higher strain, unmistakably pointing out that 
the songs of Radha-Krisna had a symbolical significance for man’s love 
for God. Here Chaitanya appeared as an interpreter. He rejected the theory 
of love between man and woman as leading to a high spiritual plane, 
acknowledging the value of human love-literature merely as a symbol. He 
was not a preacher or a reformer—not a religious recluse, or a devotee who 
had developed certain feelings within himself in order to give them a 
poetic expression. He loved God with that ardour and warmth 
of the soul which no one had ever before felt for the Unseen. When with 
open arms he ran to embrace the Tamala tree which produced in him an 
illusion of Krişna, none of the vast assembly that witnessed his frenzied 
eestasies had the heart to stop him; it was a romance of the highest order 
which they dared not disturb, When with tears in his eyes he spoke to 
the cloud decorated with a rainbow—mistaking it for his Krisna, when 
with startled looks he listened to the chirp of birds as if it was the sound 
of Krisna’s flute—when in a trance he broke off half-way in the midst of 
দিতি of hymns and fell on the ground senseless, the multitude that saw 
him realised the truest poetry in hfe, His whole life was a record of such 


INTRODUCTION. 43 


fine frenzies and poetic visions. When, however, he spoke, people would 
melt into tears and realise the god-vision themselves. 


Unless Chaitanya’s life is fully understood, the import of the Padas—the 
His relation to the Valava songs—will lose much of its force. In the 
Radha-Krisna-songs. = Kirtan songs, the Head singer begins with preliminary 
verses in praise of Chaitanya. These verses which are called the 
Gaura-Chandrika embody the very essence of devotion and mysticism. 
The audience follow the spirit of these verses in the Radba-Krisna- 
songs which are subsequently introduced. Radha’s love for Kmsna 
with its passionate ecstasies and a hundred delicate shades all arise 
in the secular but reach the spiritual plane. In the great personality 
of Chaitanya, these songs, romantic in the highest degree, had 
their realistic fulfilment. Nowhere else have songs of a high order 
been found in such perfect harmony with the poetic life that inspired 
them for the most part. Says M. Sylvain Lévi, “Around the apostle who 
preached the cult of Kri-ca—the new ideal of a religion of love free to all— 
sprang up a rich growth of hymns, recitations and poems.” 

The whole country rose like one man in adoration of the 
The great admiration divine man. Vasudeva Sarvabhauma, the hoary-headed 
for Chaitanya, scholar—the greatest logician of India in the 15th 
century—once said, “If all my property be destroyed and even if my 
sons die, that can be borne, but not that any one should blaspheme Chaitanya.” 
“The people gathered sacred dust trodden by the feet of Chaitanya in such 
quantities that the track of his passage could be followed out overa large 
stretch of country.”* Junior Haridās committed suicide as Chaitanya refused 
to admit him to his presence because he had accosted Madhavi Devi—a 
beautiful damsel—in a manner inconsistent with the asceticism that he pro- 
fessed. King Rudrapati of Travancore and Pratapa Rudra of Orissa and 
many other great chiefs of India paid the same homage of worship to 
Chaitanya as they did to their tutelary gods. Sakara Mallik and Dabir 
Khas, two brothers— ministers in the court of Hussain Shah, the Emperor of 
Gaura,—deserted the capital and renounced their vast property in order to 
lead the ascetic’s life as followers of Chaitanya. The younger brother 
left first, and when Hussain Shah saw that the elder one had also a similar 
design in his head, he commanded that the minister should be thrown into 
prison. The latter bribed the Jail Superintendent with a lakh of Rupees, and 
fled and joined the Holy Order. It is well known how Raghunath 
Das, the only son of Gobardhana Das of Satgaon, whose landed property 
yeilded an annual income of 19 lakhs of Rupees in those days, frustrated all 


* Chaitanya Bhagavata, Madhya Khanda. 


Ah INTRODUCTION, 


attempts of his father to keep him at home and deserted it for ever in order 
to be a disciple of Chaitanya. Ishana Niagara, a Brahmin follower, was 
doing some menial work for Chaitanya who remonstrated. But the devoted 
follower said, “If my status in society as a Brahmin debars me from doing 
some duties that I consider sacred, here do I disown my birth-privilege.” 
And so saying he tore away the sacred thread in order to do this work. 
Haridais, the Mahomedan convert to Vaisnavism, was carried into 22 
different market-places by the order of the Mahomedan Kazi and subjected 
to inhuman cruelties being whipped in each of these, till he was well- 
nigh dead. And all this he gladly suffered out of his devotion to 
Chaitanya. He triumphed over these persecutions and adhered to the great 
Master. The touching account of his death in the presence of Chaitanya 
19 given on pp. 1224-27. The interview of Sakar Mallik with Chaitanya, full 
of equal pathos, is described in the Chaitanya-Charitamrita and quoted on 
pp. 1210-23. The harlot Varamukhiand the unfortunate Muraris, the ruffians 
Jagai and Madhai, the robbers Bhilpantha and WNaroji of Southern 
India felt the irresistible charm of his influence and changed their lives. 
He was a poor Brahmin scholar, but is held dearer in Bengal than all her 
other sons. It is a very simple song which rural Bengal is accustomed 
to hear from the Vaisnava singers every morning: “Ye people, adore 
Chaitanya and love him. He that utters Chaitanya’s name is dearer to me 
than life.” In the villages of Bengal and Orissa his image is worshipped by 
thousands, and children in Hindu homes are given those names by which he 
used to be called, ezz., Nimai, Gauranga, Gaurhari, Nader Chand and so 
forth. 

This admiration for him is due to the fact that in him the spiritual hfe 
of India had reached its mature beauty—its very flowering point. He was 
at once a romance and a reality—an ideal realised and the religious mission 
of India fulfilled. 

Europe with her inborn political genius justly glories in a Nelson, ina 
Bismarck and in a Napoleon Bonaparte. But when we make too much of 
our village chiefs like Pratapaditya, Sitaram and Udayaditya and hold their 
anniversaries, we only want to prove that Bengalis and Europeans are exactly 
similar in all respects. This is pseudo-patriotism, as in thefury of imitation 
we undervalue our own position of strength exaggerating the virtues in 
which we have but little share. Let not Bosora be ashamed of her roses 
regretting that she does not produce the Himalayan pine. 


In India religions do not grow by the spasmodic efforts of men. The whole 
atmosphere is charged with the ideas which develop in their proper time. 
When a religion is in full bloom in this country, it represents the beauty of 
the life of the people. Elsewhere the secular and the spiritual may be 


INTRODUCTION. 42) 


separated by a line of demarcation, but here the one merges in the other. 
Even politics here have sometimes risen to the level of religion as in the 
edicts of Ashoka. 

A Bengali Melo-drama. 

With the above remarks on the life of Chaitanya Deva and its bearing 
on the Vai nava songs, I shall introduce my foreign readers who are not 
acquainted with Bengali to the following translation of a Bengali work 
written by Krisnakamala Goswami, born in 1810 A.D. Nearly the whole 
of the text translated here will be found on pages 1592-1620. For the 
sake of brevity I have omitted some passages of the original in my transla- 
tion. The book is called the “Divyonmada” or the “Divine Frenzy”. 
The author thus refers to the extensive popularity of this book in the preface 
to his poem the “Vichitra-Vilasa”—“It seems to me that the public 
were well pleased with the two works—the Svapna-Vilasa and the 
Divyonmada; otherwise how is it to be explained that more than 20,000 
copies of these books were sold within a very short time of their publication?” 
Thirty years ago there was hardly a man or woman in the Hindu 
communities of Eastern Bengal who could not reproduce from memory at 
least some songs from the Divyonmada. 

This melo-drama which reads like a romantic tale of love, with all 
exuberance of the imagination of the Orient is not exactly what is seems 
to be, but is curiously enough an attempt to retell the story of Chaitanya’s 
trances, which was more like a dream—too far removed from the materialis- 
tie world, to be appreciated by the purely rational mind. Radha is no 
Haidee dying of separation from Juan—no Dido expressing her agcnies in 
a poetic language at being deserted by Æneas. She is the poetic symbol of 
spiritual experiences of a peculiar type which the Bengali Vaisnavas had 
developed iu the 16th century. For the right understanding of the illusion 
created in the mind of Radha by the sight of a cloud, the reader is referred 
to the ecstasies of Madhavendra Puri, a devout Vaisnava, described 
in the Chaitanya Bhagavata as follows :—“The story of Madhavendra Puri 
is a marvel. He used to fall into a trance at the sight of a cloud.” Many 
of the mad utterances of Radha, to be found in the book, sound like the 
very sayings of Chaitanya Deva in his frenzied condition. For instance, 
on p. 56, where Radha attempts to name Krisna, and she falters after 
uttering the first letter, the passage is bodily imported from Chaitanya- 
Charitamrita* On p. 56 Bisākhā says that Radha while enthusiastically 
telling the story of her great love, suddenly breaks off and falls into a 





trance. There are many songs in Bengali describing how Chaitanya Deva, 
while speaking of Krisna to Swarupa Damodara suddenly stopped in 








পো? d 








* Tho most authoritative biography of Chaitanyu Deva. 


46 INTRODUCTION. 


great emotion and fell into a trance. The lamentation of Radha at the 
sight of a cloud or a Tamala tree may appear too visionary. But 
with the Vaisnavas in this country, it is far from being such. 
Chaitanya, during his tour in southern India, seeing a Tamala tree at 
a village named Chandipur embraced it in ecstasy, and lay in a 
trance for a long time. ‘The ripple of the sea, the chirp of a bird, the 
dark-blue waves of a river all made him delirious with joy and heightened 
in him a desire for communion with his God whom he saw symbolised 
in every object of sense. That this melo-drama is only a tale of the life of 
the Great Master is indicated in the Gaura Chandrika, the preliminary verses 
in praise of Gaura Chandra (Chaitanya). It is an index of the contents of 
the book. When we lose ourselves in the enjoyment of communion with 
the Deity and become one with Him, we have an experience of the non- 
dualistic aspect in religion. In the dualistic aspect we yearn for Him and 
bewail our separation from Him. Both these dualistic and non-dualistic 
aspects are co-mingled in Chaitanya. The Vaisnavas say that it is 
god’s cry for communion with himself—to taste the joys that are within 
him, that takes the form of Chaianya Deva. On p. 65, we have it again that 
Krisna himself, whose colour is dark, promises to assume the fair-colour of 
Radha. This is merely an expression of the general belief of the Vaisnavas 
that Krisna was incarnated in Chaitanya for the sole object of realizing 
the joys of Radha’s ecstasies, and in fulfilment of a promise to her he 
adopted her colour. The religious aspect of the poem is again emphasised 
on p. 66, where the author appears on the scene himself and interprets the 
Radha-Krisna love. Krisna is always present in the devotee’s soul. When 
the latter vividly realises His presence, he thinks that He 15 in the Vrinda 
groves with him, but when the vision fades away he thinks that He has 
gone to Mathura. The book is full of passages from the authoritative 
works on Vaisnavism, assimilated into the happy poetic language of our 
author. Those who are versed in the Chaitanya-lore will, when reading 
this drama, forget all about princess Radha, and follow the tale as one of 
Chaitanya’s fine frenzies. The lines on p. 56, in praise of love for Krisna 
as typified in Radha, is a repetition of what Chaitanya Deva said to Ray 
Ramananda.* 
The dark-blue colour is the craze of the Vaisnavas and there seems 
to be a historical reason for this attachment for the 
০০০ dark-blue. The images of Vasudeva (Krisna) in 
Bengal were generally made in black stone with a bluish tint. The supply 
of this stone came from the Raj Mahendri hills in North Bengal and 
Nilgiri hills of Orissa. In other parts of India statues were generally 


* See Chaitanya-Charitamrita, Madhya Khanda. 


INTRODUCTION. 47 


made in white marble, granite and sand-stone. But here in Bengal 
the images, with a very few exceptions, were, as has been stated, all made 
in black-stone. The faces of the images often show that spiritual bliss 
which is the struggle and the goal of the whole of Indian philosophy. 
When the face of a Vasudeva is decorated with Alaka and Tilaka and five 
lights are waved before the image by the priest, it appears, through the 
scented smoke and the lights, no material object, but a living joy at the 
altar of which the devotee is prepared to sacrifice every thing that is dear 
to him. The great temples dedicated to these deities had endowments of 
extensive lands for their maintenance; villages were turned into gardens 
to supply flowers for worship ; when the bell of Arati rung in the evening, 
princes bent their crowned heads at their altars. When these images 
were mutilated and destroyed and their temples desecrated by profane 
hands, many bled to death to stop this scourge, but all in vain. 


To the Hindus of those days the loss of the household deity was what 
loss of all his treasure is to the miser. They remembered the dark-blue 
images of Vasudeva which no longer adorned their temples, till the colour 
itself became a symbol to remind them of their god and fill their minds 
with a maddening grief. It became a sore point in their memory, and their 
deep-rooted sorrow found solace in association with everything that bore 
that colour. The dark clouds, the collyrium Anjana, the dark blue waves of 
the Jumna, were a reminder to them, and hence dark-blue is a sacred 
colour with the Vaisnavas of the present day. The reader will often find 
that this dark-blue colour was the object of passionate panegyric with our 
poet. He is not alone ineulogising the colour. All our Vaisnava poets, 
from Vidyadpati and 01080019755 downwards, have done so. The dark colour 
of Krisza is no doubt mentioned in the earliar Sanskrit works. But no- 
where else in the literature of India is there such lavish praise bestowed on 
it as we find in the Bengali poems of the Vaisnavas after the advent of the 
Mahomedans. 


The Vaisnavas have tried to interpret the dark blue in a metaphysical 
way, as is the wont of the Hindus, disregarding the obvious historical 
facts. This, they say, is the pervading colour of the Universe, of the 
azure, of the sea and generally speaking of the landscape. As the main 
colour of the Universe this has been, they say, made the symbol of the 
Deity. There is a crown of peacock feathers on the head of Krisna which 
indicates a combination of other colours that decorate the main dark blue 
of the world. Others seem to maintain that the dark colour symboliges 
the mystery which enshrouds the Unseen and the Unknowable. Hence it 
is sacred with the Vaiznavas. For praises offered to this colour the reader is 
referred to pp. 52, 53, and 66 of this poem. 


48 INTRODUCTION. 


The original Bengali poetry contained in this remarkable drama is so 
exquisitely beautiful that I can hardly speak of my translation on other 
than an apologetic tone. However tedious the poem may appear, as the 
melufluousness of the original Bengali has but been poorly preserved in 
these pages, the reader will on a careful perusal realize the spirit of the 
Chaitanva-religion in this book better than in many theological works of 


the Vai-nava sect in Bengal. 


The Divine Frenzy.* 


Gaura-chandrika or Preliminary verses in praise of 


Gaurachandra (Chaitanya). 


In order to taste the sweetness that is within Himself did He forego 
His own qualities adopting those of Radha and incarnating Himself as 
Chaitanya in Navadwipa. Lo! See, how Krisna weeps at the supposed 
separation from Himself, and cries ʻO Krisna, where art thou gone?’ 
Tears flow from his eyes; grief-stricken he weeps and says, ‘Show me, if 
only once, the darling of my soul. Else I cannot bear this life? Sometimes 
Chaitanya falls into a divine frenzy and feeling the presence of Krisna 
everywhere, seeks communion with Him in a trance. 


(A scene in the Frindt-groves—deserted by Krisna). 


Enter Subala, Sudāma and other cow-herds—the companions of Krişna. 


Subala—Towards the close of yester-night, when the thought of 
Krisna caused an aching pain in my heart and, for a 
moment, I slept, I dreamt that he came tome. From 
behind me with his hands did he cover my eyes and 
softly whisper in my ear, ‘Say Subala who am I’; then 
while my eyes were darkened by his hands I touched him, 
and I found the contact soft and sweet, and said, ‘You are 





* The whole of this melo-drama in the original is in songs, sung in that charming 


INTRODUCTION, 49 


Krisna dear and none other’. Then he came before 
me and embraced me warmly and asked, ‘How fared 
you all in the Vrinda-groves during my absence?’ At 
that very moment my sleep fled and I saw him no more. 
But the dream was so vivid that methought it real, 
and that Krisna, after seeing me, had gone to see 
other friends of ours. Thus did I ask you in the 
morning if you had seen him. Oh! How foolish was 
I to inquire thus! 


Sudama—Fortunate are you no doubt. You were his dearest friend, 
thus graciously did he visit you if only in a dream; you 
have again tasted his sweet embrace. Happy are you. 
Come near us, we shall touch you. This will soothe 
us, yearning for a touch of him. If ever he be so kind 
as to come again to us, some of us will hold him by the 
hands, and others will fall at his lotus-feet and there remain, 
till he promises never to leave us and the Vrinda-groves. 


Shridima—O brother Subala, say if for our familiar ways and slights 
he has left us! We never knew he was so great and 
showed him no respect. At the time of play we often 
quarrelled with him. Did he take all these slights to 
heart and therefore sever his connection with us? Oh! 
how often did we beat him in sport! We climbed on his 
shoulders as he did on ours. We took our food and gave 
him the remnants. The language we used to him was 
rude for we never suspected him to be so great. 

Ezit. 
The Scene—A room in Radha’s palace. 

Enter Radha and Lalita, Bisakha, Chitra, Ranga Devi and other maids 

of Radha. 

Bisakha—It may be that he is still in the Vrinda-groves. Often for 
the sake of fun, he does hide himself behind tall 
trees entwined with flowering creepers. Let us search 
through these groves, and perchance we may find him. 

(Here follows a conversation and Radha thinks that thes may be quite 

probable, and, though weak and emaciated by her separation from Krisna, 
takes the lead, and they all go to search the grores.) 


The maids—Dear Radha, go not so fast, lessen your speed, faint and 
weak are you, and your limhs tremble as you walk, 


7 


INTRODUCTION. 


Though you walk faster than we, your chance of meeting 
Krisna is no greater. O Radha, the way is thorny, walk 
with care, lest the thorns pierce your tender feet. 
Venomous snakes in the way may bite you; and our 
tears have made the ground wet and slippery. 
Go not so fast, rest your arms on ours and walking 
slowly peer into the path. 


Radha—Little do I care for the thorns. When love dawned in my heart, 
I thought within myself what might I not have to do for 
his sake | He is a cow-herd and the thorny snake-infested 
wood-laud path and the muddy slippery ground would I 
have to tread with him. For, how could I rest at 
home when his flute gave the signal and called me? 
So in my court-yard did I pour out water to make it 
wet and learnt how to walk on slippery ground. On 
dark nights did I cover the paths with thorns, and learnt 
how best to tread the thorny wood-lands. From snake- 
charmers I learned charms to guard myself against the 
bites of snakes. O what did I not suffer for him? 
But all this has gone for nought, I see! 


They enter the bowers. 


Radha—Look at these groves, dear maids, deserted by Krisna they have 
turned to wilderness. These groves were once renowned 
for beauty. The creepers with their foliage are 
withered, the flowers do not bloom, the dried leaves fall 
to the ground. It was Krisna that gave them his own 
loveliness and with him that is gone. Stop! The Bakul- 
bower is here. Where are those creepers laden with 
flowers—the home of bees—which once resounded with 
the cuckoo’s sweetest notes? Look there, the birds Sari and 
Suka, mute with grief, sing no more. Grief-stricken 
stands the bower. Alas, to whom will I go for the 
tidings of my love! Here stands the Bata-tree, dear to 
the heart of Krisna. Men call it the flute-tree, for here 
he used to play on his flute. Ye, Tamala, Sala, Hintala, 
Dhaba, and Sinsapa trees, tell me where my love is 
gone. You dwellers of this shrine, surely you will help 
one suffering as I do. Ye Jasmine and Malati, have you 
seen my love go by this way? What look like dew-drops 


INTRODUCTION. 51 


on your leaves, are they not your tears of joy that ye have 
met him? Alas my maids, my sufferings they see, yet it 
excites no pity in their hearts! Let us go to the Kadamva- 
trees bedecked with flowers. Charmingly they look. 
Perchance there we may have some tidings of him. 


The maids—(aside) Her brain is frenzied. See how she talks with 


creepers and trees as though they were animate beings. 
Is this the reward of love for Knsna? 


Radha—Here are we at last, in this Kadamva-bower. Here Krişna 


was wont to play on his flute. Then would the cows, 
hearing the sound, playfully gather round him. Here 
I used to come as often as he sang my name on his 
flute. Oh! how happy was I then! Upon a friend he 
lovingly would lean and stand in that half-bent favourite 
attitude of his. His comrades—the cow-herds—would 
decorate him with flowers and leaves, and then Krisna 
would play on his flute calling Radha—Radha— 
Radha! Whenever I heard that sound, sense left 
me, and all in haste I came, and if in the darkness 
a snake coiled round my feet, fain would I take it 
for an anklet of gold scorning to look at it. One day 
the sight of a champaka flower full-blown reminded 
him of my complexion. Then like a man insane he 
cried, ʻO where is my Radha!’ and fainted in the 
height of emotion. Then Suvala came to his aid. 
But when with all his care, the faint continued, in all 
haste did Suvala come to tell me of it. And when I 
heard of it, I knew not what todo. Then I devised 
a way. My jewels I made over to Suvala who looked so 
much like me,* and took his dress and in his guise 
came quickly to the spot. There saw I Krisna lying 
unconscious on the naked earth, and covered him 
with my embrace wipping away the dust. At my touch 
his sense came back to him, and looking at me he 
said, ‘Tell me, Suvala, where is Radha—my soul’s joy’. 
Whereat I—‘Am I not she whom you seek, obedient to 
your wish, my love?’ And then he smiled and looked me 
in his arms for joy. The bower, whither so often we 
wended, shines yonder. He is gone but the lovely spot 





+ uvala wasa young lad and had a girlish appearance. 


52 


INTRODUCTION. 


is brimful of his memory. There he used to sit, and with 
what eagerness and words of endearment he would ask 
me to sit by him! With a comb would he arrange 
my hair and make braids which he bound into a 
knot circling it with a garland of Malati flowers. 
O with what care would he adorn me! Then as he 
looked at my face, tears of joy flowed from his eyes ! 
It was his wont to gather flowers with tender care and 
make a bed with them, for me 





yea, all for me—my maids. 
Our nights would pass in eestasies. He would not close 
his eyes even for a little space ! Now I have lost him and 
what pity that death comes not even yet. 


She stops here and stands 
suddenly with a startled look. 


Lalita—What has become of Radha? Her words were flowing freely ; 


what is it that suddenly stops her? Oh what pain has 
seized her, that her eager look she fixes on the air ? 


Bisakha—It is a trance, or it may be that she has mistaken the chirp of 


the bird Sarasa in the air for the sound of Krisna’s flute. 


Radha—Do you not hear, my maids, from far away there floates the 


music of his flute. Listen! 7’Tis that, and nothing else. 
My name I distinctly hear in the sound of the flute. 
Oh! now let us go—all of us go. How long will my 
beloved play on the flute and call me to him! We should 
not make him tarry. If owing to fear of scandal you 
hesitate, do so. I fear not fora moment. I must go alone. 
For if I do not go, my life will surely fade. If you care 
for family-ties, then must it be so. I care not for them. 
I own no other ties than his. No more delay. I go 
in quest of him. 


Lalita—She again stops and fixes her gaze madly on the clouds. 


Bisakha—lIt is that fine frenzy which only those that love Krişna reveal. 


The new cloud in the sky she has mistaken for Krisna. 
The rain-bow she takes for the crown of peacock-feathers 
on his head. The cranes look in the distance like the 
necklace of white pearls on his breast, and the lightning’s 
flash has the look of his yellow draparies in her eyes. Oh! 
Look, how in an attitude of worship she stands. A great 
emotion makes her frame tremble. Forgetting everything 


INTRODUCTION. 53 


else she fixes her gaze on the cloud, and is as motionless as 
a Woman in a picture. 


Radha—Come now ye maids! He has come without our seeking. 
Providence assuredly has brought him so near us. Oh! 
let us all go to him. He, for whom we are lamenting in 
this wilderness, has out of his great love himself come 
to meet us. Oh! what good hap that he has again visited 
the Vrinda-groves! The night of our sorrow is past 
and the auspicious morning of joy has dawned. He 
has come home back—a victor. We must give him 
fitting welcome. Jars must be filled with water and 
placed before him. Red powder must be spread, and 
the earth should be decorated with the Alipanag paintings. 
But see, there is no time to lose. Our rounded breasts 
will serve as the jars, the pearl-necklace will be 
like the paintings, and for red powder our Aumkuma 
will proclaim the weleome. In our very heart of hearts 
shall we give him his royal seat, and we shall wash his 
lotus-feet with our tears, and wipe them again with 
our flowing tresses. Look ! how like the collyrium 
anjana or like a rain-cloud with darkish tint he looks ! 
A beautiful pearl necklace hangs on his breast! Oh 
what a likeness it bears to the rows of cranes that fly in 
the bosom of distant clouds! His crown of peacock- 
feathers resembles the rain-bow, and his yellow garments 
dazzle the eyes like the lightning’s flash. 


With her gaze still fixed on the cloud. 


O come thou, soul of our soul. Hast thou remembered 
us, loved one, after all this weary time. Assuredly it is 
strange that with our great sufferings we are still alive. 
Our life hangs but on the hope of seeing you once more. 


The cloud does not move. 


Why, O loved one, why dost thou stand thus? Come, 
if only for a moment, to this pleasant bower. If thou 
comest here, thou wilt thyself behold our great 
sufferings. Wert thou well all this while ? It is good that 
thou hast come now. For, if thou hadst come a little 
later we should not have met. My life would have gone 
out. Many a woman like myself yearns to offer her heart 


54, 


Art 


INTRODUCTION. 


to thee. But to me there is none but thee, just as the 
sun has many a lily, but the hhes only one sun. There 
was a time when thou wouldst miss me if for a moment 
I were not by thee, and how couldst thou permit this long 
separation? But we have met now. No vain regret for 
the past. I will not speak of thy indifference. Place 
thy lotus-feet on my breast, and stay here, if only for 
a little while. Though my heart burns with the fever of 
long separation, it will be made cool by a touch of 
thy lotus-feet. 


Receiving no reply. 


thou angry with me? Dost thou still remember that 
occasion on which I caused thee pain by my silence 
when thou didst even touch my feet and say, ‘Relent, my 
dearest Radha, and have mercy on me? Here fall I 
prostrate at thy feet. 

The cloud passes away. 


O my maids, he is gone. He has slighted my entreaties 


and gone away. Why should I live any longer in this 
world? Oh! had I the wings of a bird I would 
follow him! Stay !—stay, if only for a moment. Go 
not thus away. Does he whose protection is sought kill 
her who seeks it—thus ? If thou hast no liking for us, 
beloved, go away. But bear with me for a moment. We 
know yet where love is not, tears cannot engender it. If I 
die now—what matters? I say—let me die, as my ill-hap 
will have it. Where was itever heard that an unwilling 
one was detained by entreaties ? Thou wilt surely go. Only 
wait till thou hearest a word that I would say. I die; that 
matters not. Yet, alack! that our love will be stained! 
People will say the milk-maid died because she loved Krisna. 
One word more. Our mutual feelings were sincere. They 
are no longer so, because thou art indifferent. Pity it 
is that none will henceforth value aright this love which 
is pure gold. They will all condemn it. My last appeal 
to thee is this: when thou didst go to Mathura, thou 
promisedest to return quickly. My life has so long hung 
on that thread of promise. Only say now that what thou 
toldest was not true, so that the thread may break and I 


INTRODUCTION. 55 


may die of despair. The end has come. I beeseech 
thee, stay till thou seeest my death for love. 
She swoons away. 
The maids—We entreat you, dear Radha, have patience. Look 
and see, it is not Krisna but a cloud. Why shed 
tears for an illusion? You are dying as a mad woman 
would. But how can we allow you to do so? O 
frenzied one, all your appeal has gone for nought. 
You have addressed a cloud. Krisna has not come. 
Oh! why did we bring you to these bowers! If you 
die, we will die with you for grief. 
Lalita—Soft ! She has swooned away. What can we do now to bring 
her back to consciousness. 
Bisakha—] will recite the name of Krishna in her ears, and do you all 
sing praises of him. 
All— (in chorus) 
Open your eyes, O Radha! And see that your beloved 
Krişna has come, 


She 1s in the arms of her maid Rupamanjari, and, at the mention of 
Krisna’s name, gradually recovers her senses. 
Radha—Who are you all here sitting by me ? 


The maids—What say you? We are your friends. Do you not 
know us ? 


Radha—Who am I that lie in your arms ? 


The maids—Why do you not know yourself? You are Radha, beloved 
of us all. 


Radha—Help my memory, I cannot recall. What Radha do you mean ? 
The maids—You are our princess Radha, the daughter of king Brisa- 
Bhanu. 

Radha—Why am I in this wood-land, and I a princess ? 
The maids—You came here in quest of Krişna. 
Raidha—O misery! Where is my beloved gone ? 

She swoons away again. 
The maids—Her condition is serious this time. May hap she will 


not live. Her garments are all loose, her ornaments have 
fallen off, her teeth are clenched, and the tongue is 


56 INTRODUCTION. 


dry. The emaciated body trembles, and unconscious tears 
fall from her eyes. She cannot speak. In her attempts 
to name Krisna, only the first letter comes from her 
lips. O pity ! we cannot bear to see her beautiful pale 
face. Her colour, bright as the ray of the morning sun, 
has lost its lustre. Her eyes are closed. O what pain ! 
Is she dying ? 

Lalita—Open your eyes, O Radha. Will the joys of the Vrinda-groves 
end for ever ? 

Bisakha—In an evil hour did Akrura come and take away Krisna. 
Arise Radha. See your precious body is lying in the dust. 


Chitra—Tell us again, our darling, all that you suffered for Krix<na. 
Why have you stopped so suddenly ? 


Rangadevi—See she gasps. Oh! what shall we all do now? 


Chitra—Will not Krisna come again to these groves and stand by the 
side of Radha to our heart’s joy ? Shall we not make 
garlands with field-flowers for the twain, locked in 
each other’s arms ? 


Bisakha—Before her nostrils I have placed the fine threads of lotus-bud, 
they do not move. No breath is perceptible. Her pulse 
I cannot feel. How can we hope that she will live? 


Lalitā—So much misery was in store for us ! We did not know that we 
should have to witness the death of Radha! 


In great grief they become prostrate on the earth, and le there in a half- 
unconscious state, having no power to rise or do anything. Here enters 
Chandra—the rival of Radha in Krisna’s love. 


Chandra—Oh ! what is this I see! The beautiful damsels all 1:09 
figures of gold lie unconscious in the bower! Like 
a forest of gold-coloured plantain trees under a great 
storm, they lie on the bare earth! Alas Radha! whose 
beauty is envied by the goddess Parvati—whose good 
fortune in having secured the love of the Highest is 
coveted by Arundhuti—from whom the maids of the 
Vrinda-groves have their lessons in the love of Krisna— 
Radha—who is the crown of woman-kind—lies thus 
neglected and on the verge of death! Alas! at the 
sight of her condition who will not be moved to 
compassion! Oh! how beautiful is she! As my rival I 
never cared to look at her so closely as I do now. When 


INTRODUCTION, 57 


she would stand by Krişna and smile and speak, how 
lovely did that smile seem ! She who is now flung in the dust 
was the very necklace of Krisna’s breast. That colour of 
hers, which would give shame to the Aunda flower, has 
grown dark. Is it from thought of her dark-blue 
god? Her eyes playful as those of the Khanjana bird— 
those eyes which captivated Krisna’s heart—are motionless. 
Her feet, incomparably tender and beautiful, Krsna used 
to dye with red Alté. These feet of Radha, softer than 
lotus-buds, would tmp over the wood-land paths to 
meet Krisna. Fain then would one have wished to give 
her bare bosom as a path for Radha’s feet. 


Chandra here calls aloud the maids of Radha—Suchitra, Bisakha 
Champakalatika, Rangadevi, and others—who were lying on the ground stupified 
with grief. They now gently open their eyes as they hear Chandra’s voice. 
They describe Radha’s condition to her,—how at the sight of a cloud she 
had a trance which has developed into her present condition, and they ask 
Chandra what should be done to restore her to consctousness. 


Chandra—This do I suggest. Bring an artist and havea portrait of 
Krisna drawn and then place it before Radha. A sweet- 
scented blue lotus put near her. This will again create 
an illusion of Krisna. I will in the meantime whisper in 
her ear the name of Krişna, Thus she may gain her 
consciousness. In the weakness of her mind the portrait 
will be taken by her as the real Krişna. 


They all do as instructed. Chandra wispers in Radha’s ear the name of 
Kresna. 


The maids ( ¢ chorus )— 
Hail O Krisna, lord of Radha’s heart art thou. 


Radha slowly regains her consciousness and looks helplessly around as if 


an a trance. 


Radha—Oh where—where—where—O Bisakha, show me—show me, O 
friend, my love. When shall I see his face, O Bisakha, 
if I do not, my end will come. Oh Lalita, Suchitra, 
Rangadevi and Champakalatika, I pray ask him to touch 
me once. I will revive at that touch of his. 


They bring the portrait nearer, 


58 INTRODUCTION. 


Ridha—O friends, the day has auspiciously dawned on me. I have 
seen him. 


Addressing the potrait. 


If thou hast been so good as to come here I shall keep thee 
within my heart of hearts. My eyes will keep the watch. 
Kansa’s* messenger will have no entrance there. My very 
ribs will have to be torn out before they dare touch thee. 
There is in my heart, sweet friend, a bed of flowers. 
Thou wilt be there and I shall worship thy lotus-feet all 
alone ; thou art to me what wealth is to a miser or the 
jewel in the hood is to the serpent.t This time I will not 
let thee leave me. 


She touches the portartt. 


Alas, it is not he. Ido not feel the influence of that life- 
giving touch. It isa portrait. You have only deceived me. 


Chandra—Lose not your wits again, O Radha. We will devise means 
to bring Krisna up here. 


Radha—lI will be a Yogint and go about begging alms, till I find him. 


Chandra—Don’t say so, dear, you are our pride. You are a princess. 
Why should you go asa Yoginz. I undertake to go to 
Mathura, and I will bring him. Wait only till I do so. 


Radha—Go, I beseech you friend. Waste not a moment. 


Chandra—Be not impatient. I will go and search every town, every 
village and every house. Ere long he will be brought 
here, I promise. But before I start, O princess, O our 
beloved one, smile but once. Your smile will be the 
auspicious sign of my starting. For a long time have 
we not seen that sweet smile adorn your face. 


Radha (smiling forcedly )}— 


Go now Chandra, do not delay. 
Exit Chandra. 
Re-enters Chandra. 
Radhi—W hat makes you come back, Chandra ? 


Chandra—I am just reminded that at the dawn of love Krsna was so 
infatuated that we wanted him to execute a bond, before 


* Kansa’s messenger Akrura came to the Vrinda-groves and took away Krigna to Mathura. 


+ The popular notion is that the serpent dies when it loses the jewel it is supposed to 
bear in its hood, 


INTRODUCTION. 59 


allowing him to enter these bowers, that he would be 
your slave for life. I want that bond. 


Radha— What will you do with it ? 

Chandra—I will take it with me and if gentle words fail to persuade 
him, I will have him bound in chains as a run-away and 
bring him here. He isa monarch now—that matters not. 
The law of the land he cannot disobey. If people ask 
me—‘Why do you bind our king ?” Proudly will I say— 
‘Your king is the run-away-slave of our queen. Here, 
see this bond. Let him be the king of Mathura, what 
of that !’ 

The maids give her the bond. 


Exit Chandra. 
Radha (to Chitra)—Do please call Chandra back. 


Exit Chitra and after a time she re-enters with Chandra. 


Radha (tn a whispering tone to Chandra)— 


Do thou, O Chandra, go to Mathura. Seek and find 
him out by all means. One thing promise me and this 
you must. Do not bind him. Do not speak rough words, 
If you reproach him, his face will be pale—that sweet 
face of his which a smile inimitably adorns,—and as 
I think of it, my heart breaks. 

Chandra—You wish me not to allude to his wickedness. Do you want 
me to fall at his feet and submit my prayer ? 


Radha—Not that either. Reproach him not, nor lose your dignity. 
Only tell him of our condition, and his heart will melt. 


Chandra—Very well princess, I will do what I should think proper at 
the time. 


The scene—A street in Mathura. 


Enter some women with pitchers to be filled with water from the Jumna. 
They sing in chorus. 

Oh let us go and fill our pitchers with water from the Jumna— 
from the dark-blue Jumna. None— none need we fear 
in the street. Our king is powerful. We will not 
allow any one to stare at our faces wickedly. If we meet 
any such, we shall draw our veils and turn aside. 


60 INTRODUCTION. 
First woman (Seeing Chandra coming towards them)— 


Just look my friends. Oh, how beautiful that woman is! 
She belongs not to this town. Her presence seems to be 
like a flash of lightnine—so gloriously beautiful is 
she ! Is she the celestial nymph Urvasi ? 


(To her companion) 
Do please ask who she is. 
Second woman (approaching Chandra)— 


Who are you, good woman’ Where is your home and 
why come you here? Your eyes look sad; they seem 
to float in tears. Your movement betrays a deep-seated 
anxiety of the heart. You look like a deer that is 
alarmed when fire breaks out in a forest. From your 
beauty and grace, fain do we take you for a princess. 

Chandra—No princess am I, my friend, only the servant of a princess; 
and her beauty excels that of any other woman. She 
suffers from a malady which none can diagnose. I have 
come in quest of some cure available here. 

First woman—That princess whose servant you are must needs be 
beautiful beyond words. 

Third woman— Where do you expect to find the cure in this town ? 

Chandra—It is with your king. 

Third woman—Our king is no physician. How can you expect 
medicine from him ? 

Chandra—If he is not a physician how could he cure Kubza of her 
deformity ?* 

The first woman (to her friends )— 

Yes, it is but too true. How does she know of it? 

Chandra—Now, will you, good women, help me by telling how I can 
gain access to your king ” 

First woman—-Do not enter by any of the seven front-gates. The 
guards will not allow you entrance. There are some gates 


to the inner-palace. There you will find hundreds of 
maid-servants coming and going. Mix in their company 





* Kubza was one of the maid-servants of Kanse whom Krigna killed—she had a hump 
which Krigna cured by his touch when he made her his queen. 


INTRODUCTION. 61 


and forsooth you will ere long be in the pmsence of the 
king. Erit. 


Chandri—Then good-bye. I go as you (1760, 
The palace as Mathurā. 
The scene—A room in the tnner palace. 
Krisna seated on a throne. 
Enters Chandra. 
Chandra (as:de)— 
There he is seated. It is good there is none about him. 
I shall not go direct to his presence. Let me first see if 
he remembers us. I shall here hide myself behind this 
door and name Radha, and watch what effect it produces 
on his mind. (Aloud) Blessed is Radha, the princess of 
the Vrinda-groves. 


Krisna (with a startled look descending from the throne)— 


What do I hear? Who in this Mathura names my 
beloved Radha? Oh, sweet name! It sheds life-giving 
drops in the desert of my heart. Who is it that has 
poured ambrosia into my ears? My senses are delirious 
with joy! The very name gives me a heaven of delight. 
The Vrinda-groves now vividly appear before my inner 
sight. Oh, where is my beloved Radha! Where are my 
father Nanda, my doting mother 85008 and my 
comrades? How cruel am I to have forgotten them! 
Fie upon my desire to rule a kingdom! Fie upon this 
throne! Once more my soul yearns for the sweet joys 
of the Vrinda-groves. Who is it that has named her? 
There is nought I cannot offer to reward the person. 

Chandra (asede)— 
Good. I am convinced he has not forgotten her. 
Approaches Krigna. 
Krisna—My poor woman, you look so sad. What is your name ? 
Where is your home and wherefore do you come to me? 
Chandra—I once knew, but now remember not my name. Oh, where 
is my native village? That too I have forgotten. And 
also the name of my king—the mission that brings me 
to this palace—all—all I seem to have forgotten. Let 
me recall, No, my memory is so bad: But Iam a poor 


62 


INTRODUCTION. 


ও woman and thou art a monarch. Trouble not yourself 
about me. 


Krisna-—So strange, my poor woman, that you have forgotten everything 
on coming to this place! If one goes from one place to 
another, does one forget all about oneself ? 


Chandra—Yes, O King, this is but too true. The town of Mathura 
has surely some oblivious effect on one’s memory. One 
forgets everything about one’s former self by coming 
here. 


Kri na—Let that pass. I will ask you one question. Why did you 
repeat the name of Radha? How could you know her? 


Chandra—Thou must know, O King, that we are all worshippers of 
Radha. 

Krisna—Very well, good woman, I am pleased with you. Ask some 
reward of me. What you seek will be yours. 


Chandra—W hat gifts would Your Majesty want to offer me? 
Krisna— Why, I can reward you with gold, silver and precious stones. 


Chandra—People of the place where I live count not gold, silver 
or stones as precious at all. The Tree of Plenty grows 
in my native place. There things, highly valued else- 
where, are obtained at the mere asking. We are not 
wont to seek for wealth, save one very precious jewel 
of ours that is lost, and about this I have come to appeal 
to thee, O King. 


Krisna—Say what it is. 

Chandra— Our princess had purchased a precious jewel. She wore 
it on her bosom, and valued it above her life. A man 
from Kansa’s court went one day and robbed her of it. 
The princess is almost mad with grief. She has sent me 
to thee that thou mayest help to bring the thief to justice. 


Krisna—lf the thief is in my kingdom and the article is proved to be 
yours, surely you will get it. 


Chandra—We know not for certain, where the thief is now, but he was 
once caught and executed a bond that is with me. The 
maker of this bond is probably here. If I can find him 
out, what help may I expect from thee, O King ? 


Krisna—Forsooth, I shall extract the value of the loss from him even if 
I needs must sell all his goods to do so. 


INTRODUCTION. 63 


Chandra—But by selling his property, if the value be not secured, 
what then ? 


Krisna— Why ? he shall be sent to prison. 


Chandra—I pray thee, O King, for pardon that I have troubled thee so 
much. If the thief is of the royal house, what then ? 


Krisna—Mind it not, good woman. Even if it be my own self, the 
Law of the country must take its course. 


Chandra—One word more. From bebind the door I saw thee shedding 
tears at the mention of Radha’s name. Why, may I ask, 
why didst thou do so ? 

Krisna—’Tis very strange that you should question thus! Familiar your 
face seems to me. But I cannot distinctly recollect who 
you may be. 


Chandra—Why shouldest thou know me now ? That happy day is gone. 
Some charmer here, probably Kubza, may have thrown 
magic dust in thine eyes. It may be strange that thou 
knowest not us—poor women—once your favourites. 
(Here she produces the bond). My gracious sovereign, see 
here this bond. Canst thou tell whose signature this is. 


Krisna—Now there is no mistake. You are Chandra and none other. 
O my heart’s friend, Chandra, tell me I pray you how fare 
they in the Vrinda-groves. My. father Nanda, so kind- 
hearted and good, is he sorely overcome with grief ? 
How is my mother Jasoda—tenderness itself is she! 
How does she live without me? If she missed me 
for a moment, she used to wander in the forest with 
tearful eyes, seeking me like a cow that has lost its 
young one. How are my dear friends, the cow-herds, in 
whose sweet company I tended the cows? Oh, how 
fondly they were attached to me! They used to hold 
up tomy mouth the sweet fruit they had themselves 
partaken of. The maids of the Vrindad-groves, how are 
they all? Do they not miss me still ? And now tell me 
of Radha, a necklace of gold was she, adorning my 
breast. Oh, tell me how is she ! 


Chandra—Kindness itself! There is no need of all these frothy words ; 
speak not of these things, they are so delicate. Every- 
thing thou hast forgotten of the Vrinda-groves. Only 
because I am here, thou dost remember them. But thou 


INTRODUCTION, 


needest not show this mercy. Some one may have lost 
her social place for thee, may have lost her loveliness 
and beauty and may now stand on the verge of death, 
thinking of thee! But what is that to thee? If the 
trader makes profit in five different places, losing only in 
one, does he stop to regret it ? The joy of the Vrinda- 
groves is that one place in thy heart. Once the master 
of a few cows, now there are numberless elephants and 
steeds in thy stalls! There only a yellow-coloured cloth 
about the waist, and here all this gorgeous dress! And 
the head, that once bent so low, seeking Radha’s grace, 
wears the proudest crown of the world now! A cow-herd 
turned a monarch! Thy memory must needs be dull, 
O king ! 

Krigna—Dear Chandrā, please cease, no more. Tell me how my own 
people fare in the Vrinda-groves. 


Chandra—Bear with me then a moment, O crnel-hearted one. The 
Vrinda-groves are like a forest burnt by fire. Even the 
birds and beasts there seem to be struck dumb with 
sorrow. What shall I say of the people? Thy father 
Nanda mingles not in society. He is blind with weeping 
and seldom leaves his room. Thy mother talks and acts 
like one insane. Sometimes she thinks that thou art 
there and prepares meals for thee and at other times she 
fixes her eyes on the vacant air and swoons away. Thy 
friends—the cow-herds go no more to the pastures with 
their herds. The cows themselves will not take any food 
when it is offered. They look wistfully towards Mathura, 
as if, to catch the sound of thy flute. About the maids 
of Radha, I need say little. They neither take their 
meals, nor sleep. Weeping they look at the princess, 
and share her agony. The Vrinda-groves, sunny and 
ever-cheerful, are overcast with gloom. The cry of 
grief arises on all sides. If this was‘in thy mind, thou 
shouldest not have shown so much love. 

Krisna—But you have said nought about my Radha. Tell me of her 
who is my most beloved. 

Chandra—What shall I say of her! Words cannot express her sad estate. 
It breaks one’s heart to tell of her grief. Oh thou 
loved of us all—why hast thou caused such pain to 


INTRODUCTION. 65 


her without a fault? Like the lotus when the rays of the 
sun are gone she pines away. That beauty which once 
put to shame the lightning’s flash is seen no more. The 
plight in which I left her is pitiable. I doubt if there is 
still life in her. A maid holds before her nose the fine 
thread of the lotus plant, for witness if there still be breath. 
When her own hand she sees, she takes it fora lotus, 
and it reminds her of thee. Then she covers her hand, and 
in doing so, the bracelets make a sound which she mistakes 
for the humming of the bees—reminding her again of 
thee. And the wailing, that she involuntarily utters 
is re-echoed, and this she takes for the cuckoo’s cooings. 
This too reminds her of thee. The whole world brings 
the memory of thee back to her and whatever she beholds 
throws her into a trance. Providence made tnee a verita- 
ble thunder-bolt to crush a soft lily. Ifit is thy wish 
to have a sight of her yet while she is living, accompany 
me to the Vrinda-groves. 


Krisna—No need of any further talk, dear Chandra. Within a day or 
two I go to your groves. 


Chandra—Say precisely when thou wilt go. 

Krisna—To morrow positively. 

Chandra—Such a promise thou once gavest us, but how can we 
rely on it ? 


Krisna—Chandra, wicked woman, do you think I have no heart and 
cannot feel ? 


Chandra—I doubt if thou hast a heart. Thou lookest the more glorious 
now with thy dark-blue colour. There is no sign of grief 
in thee. Hear me! You are dark; and if vour dark would 
change to fair, then and then only could we believe 
that the thonght of the fair one has worked through 
your flesh. 


Krisna—In my mind the thought of the fair one is uppermost. 
My dark colour will I change, Iassure you.* This 
will be so. 


Chandra—We shall see. Now say again when thou wilt go. 


* The future incarnation of Krigna as Chaitanya who was of a fair colour is pro- 
phesied here, 


9 


66 INTRODUCTION. 


Krisna—(Arises) Do not doubt me. I shall come. Ere long you will 
see me there. 


Chandra— Then adieu, Krişna. 
(Erit Krisna and Chandra). 


The Authors Interpretation, 


adha hears that Krisna will soon come. Tears of joy are in her 
eyes. Various are the emotions that arise in her mind. All of a sudden 
she sees Krişna at the gate of the bower. (Goswami* interprets that 
Krişna is always in the Vrinda-groves which represent the soul of the 
devotee. Why then, you ask, is it that the milk-maids suffer so much ? It 
is to taste the joys and sorrows of that love which is within one. When 
the god-vision is vivid in the devotee’s soul he supposes that Krisna is in 
the Vrinda-groves. And when the vision fades, he supposes him to have 
gone to Mathura. 


A scene in the Frinda-groves, 


Radha (to her maids seeing Krisna at the gate of the bower)— 
Oh Bisākhā look. Who is it that stands at the gate 
of these bowers? Has he come back, or is it merely a 
lovely cloud new-formed in the sky? I cannot trust 
my senses. Has he come back home? Can you assure 
me of this? Is it the crown adorned with peacock-plumes 
or a mere rain-bow that over-tops a cloud? Tell me, may 
I take it to be real, Bisakha? Are these the rows of 
cranes that fly a wavy course m the distant sky or may 
I trust them to be the necklace of large pearls that 
Krisna wears on his breast? Oh may I trust my good 
fortune, my maids? Is it a vision—an illusion that I 
have so often seen, or has he really come again? What is 
it that is gaily waving there? Is it his purple-coloured 
cloth, or but a flash of lightning in the clouds? Is it 
the joyous chirp of the bird Chakora at the sight of 
a cloud, or the real sound of his flute? I wistnot if I am 
to believe what I behold. (She stands in a sort 

of trance and weeps.) 


Bisakha—Do thou, Oh Krisna, come in, and standing at her side soothe 
her by thy touch. 





* Goswami i. e, Krigna Kamal Goswami, the anthor of the book who here speaks 
of himself in the third person, 


INTRODUCTION. 67 
13. A bird’s eye view of the whole. 


If we should attempt merely to name the many interesting things to be 
found in this work, that would itself be an arduous task requiring us to 
traverse an extensive field. But this book represents only an infinitesimal 
portion of the whole of our past literature, the exploration of which will 
undoubtedly lead to results of immensely greater value. I shall here indicate 
only some of the interesting subjects, out of many to be found in this work, 
and hope that they will be sufficient to attract the curiosity of my readers 
to this important find. Though the descriptions are sometimes exaggerated 
and manifest the crude notions of rustic bards, the old world of Bengal 
is here,—so the value of the references herein indicated should not be 
ignored. 


On p. 98 the court of a Hindu king (llth century) is deseribed which 
may be contrasted with auother stamped with Mahomedan influence 
mentioned on p. 1487. War is described on pp. 323, 408-409, 413, and 
406 ; war-implements on p. 413; the dress of soldiers on pp. 413; war-music 
on p. 412; the head-dress of a warrior on p. 392; the war-dress of an 
independent chief on pp. 436-437; war-dress of a general on p. 431 ; diserip- 
tion of a great hero fully dressed on pp. 429-430. It is curious to note in 
this connection that even a mighty hero used to wear velvet shoes when 
marching to the battle-field (p. 392). Description of a fortified city will 
be found on p. 403, that of a capital city on p. 334, and of a war chariot 
on p. 306. Soldiers were recruited from all castes including the Brahmins 
(pp. 327-328). We also find that Telegu soldiers were often employed in 
large numbers in the Bengal army (p. 252). The oppressions of the police 
and the way in which they used to manufacture cases are described on 
pp. 399-400 ; the system of espionage is described fully by Bharatchandra 
aud 13500119550 Sen*. The oppressions by Mahomedans are described on 
p. 189. Von Neor in his life of Akbar quotes a section of the Mahomedan 
Law authorising the Mahomedan collectors to spit into the mouths of the 
Hindu subjects when collecting rents. On p. 189 we find Mahomedans 
spitting into the mouths of the Hindus, particularly Brahmins, who had 
sacred Tulsi leaves on their hair or otherwise looked holy. The way in 
which the Mahomedans desecrated Hindu temples will be found on p. 217. 
They used to carry away Hindu women and marry them (p. 192). The 
‘mild Hindu’, when he had opportunities was not slow to retaliate. On 
p. 215, we find the Goalas tying the neck of a Maulvi with a cord made 
of goat-skin and besmearing his face with ‘goat’s blood. The independent 
chiefs sometimes employed hired bandits to commit robberies on the way- 
farers (p. 1248). The structure and other particulars of a prison house and 





* Sce History of Bengali Langnage and Literature pp. 647-648. 


68 INTRODUCTION. 


the rigour to which prisoners were subjected are described on p. 463. The 
country in the early years of Mahomedan conquest was so full of unrest that 
the people were fnghtened if they saw any armed men near their village 
(pp. 253-256). Descriptions of the twelve sub-lords, popularly known as the 
Barabhuyas and the functions they had to discharge will be found on 
pp. 412 and 414. 


The descriptions referred to above, at least the greater part of them, 
belong to the Hindu period of Indian History. But as they were written 
by the poets who lived in the 15th and 16th centuries, the earlier 
traditions were undoubtedly changed to a considerable extent by the 
environment and circumstances of the subsequent period in which the poets 
lived. But the proud mention of the Emperor of Gaur as “Pancha 
Gaureshwara’”’ or the ‘head of the kings of Aryyavarta,’ on page 388 and in 
many other places in Bengali Literature, referred to in my work Vanga 
Vasa-O-Sahitya,* certainly indicates the suzerain power once held by the 
Bengali monarchs, though in the passages where this title occurs in 
Bengali Literature, it seems to have been reduced to a mere form of tradi- 
tional courtesy. This title reminds us of that of “Bretwalda” of the Saxon 
Heptarchy in early English history. We frequently find mention of 
নবলক্ষসৈন্ত_an army consisting of 900,000 soldiers—belonging to the 
Emperor of Gaur. (pp.91, 380, 412,432,481). Though we cannot attach 
any historical value to this figure with regard to the cases mentioned 
by the bards, it is certain that the tradition of this numerical strength 
of the Emperor of Gaur’s army was not altogether imaginery. All the 
poets emphasise this particular number whenever they have occasion to 
speak of the army of the Emperor of Gaur. It is not therefore unlikely 
that this number once actually represented the numerical strength of 
the army of the Emperors of Gaur, when they were real “Pancha 
Gaureshwaras.” On p. 383 there is a description of a war-horse named 
Andir-pathar and on p. 1489 a horse with signs indicating bad luck is 
described. Dogs are now considered unclean by the Hindus buton p. 61 
and elsewhere we find that trained dogs were kept in the palaces of the 
Hindu kings of the 11th century. 


The Darmamangal-poems give us a fairly accurate picture of the Hindu 
soldier. He is ever ready to sacrifice his life in the service of his king. 
He is not an abstract moralist, but will seldom tell a lie or deviate from the 
righteous course, because his notion is that if he goes astray morally, his sin 
will bring some danger on his king. A deep-seated loyalty inspires all his 

actions. The death of the Dom soldier Kalu for the fulfilment of a vow that 





i — =. 








ee আশি 
-— —.-- 


* Page 122, 


INTRODUCTION. 69 


he had made to a man of the enemy’s camp is a striking and characteristic 
example of this fidelity. His wife Lakha’s conduct is equally glorious 
and reveals the same loyal sentiments (p.443). With all his noble 
qualities, however, the Dom soldier shares the common flaws and foibles of 
a soldier’s nature. The scene of drunkenness described on page 481 illustrates 
this remark. A glimpse of the administration of Hastings given in a 
street, song will be found on p. 1430-1432 and the inroads made into Bengal 
by Maharattas are described on pp. 1419-1420, 1421-1425. 


A poet of the 16th century describes how ships were built (p. 220.) 
Other particulars about the great sea-going’ vessels are mentioned on 
p. 230. The rites observed by merchants before undertaking a sea- 
voyage are described on p. 230 and the commodities with which the ships 
were loaded are enumerated in full detail on p. 243. We find that during 
the rule of a good king in the Hindu period even the peasants were so 
rich that their children played with golden balls and a man of ordinary 
means in those days could keep an elephant in his house for travelling 
purposes (pp. 29, 96). The opposite picture is also given on pp. 29, 96, 
when the rigour of bad administration obliged the peasants to sell their babies 
in order to enable them to pay their rents. Itis a very common thing to 
find in a description of the nobility the statement that they used to sleep on 
couches of gold and rest their feet on silver foot-stools (p. 52). Golden 
plates were frequently used in serving food (p. 198). A grand marriage 
procession described by Bijoy Gupta on p. 205 shows the immense 
resources of a Bengali merchant of those days. This is also indicated again 
on pp. 252-253, 1479. The architectural style and other particulars about 
the construction of temples are described on pp. 308, and 405, and the 
plan of building a garden house with separate compounds reserved for 
fruit-trees, flower-plants and medicinal herbs is indicated on p. 212. 
The architectural peculiarities of the Bengali buildings will be seen again 
on pp. 203-204 where the building of a steel house is described at 
some Iength. It was built in the fashion of a bungalow with curvilineal 
roofing. This according to Fergusson is the special style of Bengah 
architecture, which originated in Bengal during the Hindu period and 
has since been imitated all the world over. The varieties of cotton 
fabrics with or without stripes are described on pp. 244, 259 and 288. 
The details of figures woven with golden threads on women’s bodices 
and on fans are described on pp. 271, 387 and 1345. The cotton 
industry and various classes of Benares silk are described on pp. 1518- 
1515. “Megha-dumbar” cloth used for umbrellas and female-dress seems 
to have been once in high favour (p. 251), and mention is made of 
various qualities of blankets some of which were manufactured in Bhutan 


70 INTRODUCTION. 


(pp. 72, 252). *The price of a pearl necklace is calculated in minute detail 
by a poet who wrote about 1750 A.D. on pp. 482-483; a vivid account of 
the grocer Murari Shil and the way in which he transacted business is to be 
found in Mukundaram's poem p. 348. An earlier poet describes a black-smith 
named ‘Tarapati who was a great constructive genius (p. 202.) His yellow 
hair marks him out as an alien though it appears that he was a domiciled 
Bengali. It is quite possible that some of the artizan classes did not 
originally belong to the Hindu community, as up to now the water touched 
by them has remained undrinkable by the higher classes. 


lf seems that the Brahmins of Bengal before the period of the Hindu 
Renaissance did not always wear the sacred thread, which is now compulsory 
for them. This is indicated on pp 58 and 72. In the genealogical work of 
a class of Brahmins, it is clearly mentioned that they had once abandoned the 
secred thread under Buddhistic influence but adopted it again with the per- 
mission of the Vaidics. Various castes and their respective duties are men- 
tioned on pp 315-320. A yogini in her dress as such is deseribed on p 274. 
How marriage negotiations and the selection of brides used to be made in the 
15th century will be found on pp 248-249. Marriage expenses are mention- 
ed on pp 1680-1682. Marriage rites are described on pp 418, 419 and 
942, It appears to have been customary in the 10th century to give away 
along with a princess, her sisters and many other maidens to the bridegroom 
as a part of dowry at his marriage (p 78). Polyandry is indicated on 
p 240. Various musical instruments are named on p 259. The style in 
which women lived in high society is narrated on p 389. Village amuse- 
ments at the birth of a rich man’s son are described on p 373. Education 
of young men, the sports and amusements they indulged in and the dramatic 
performances they held are described on pp 368, 1678, 1696 and 1853-1854. 
On pp 211 and 1456 will be found very picturesque descriptions of two 
Indian sages and their conduct in society. Prices of articles of food about 
the year 1720 will be found on p 98. Quarrels between a husband and wife 
are described with great force on pp 1432-1435, 1453, 1451-1452 and 1453. 


14. The Vaisnava Padas. 


I shall not attempt to translate any of the padas of the great Vaisnava 
song-masters. The delicate shades of emotions couched in the melodious 
language of these gifted poets will but be ill-conveyed in a translation and 
I abstain from taking such a task upon myself. Those who are privileged 
to read and understand the Bengali originals will find in these lyries the 
bloom and the highest perfection of tender thought. Bengal was once 
famous for the wonderful fabrics known as Dacca muslin. But these 





* Sec Banga Bhaga-o-Sahitya (1908) p 673. 


INTRODUCTION. 71 


lyrics of Bengal are finer than her muslin and drawing, as they do, 
their beauty, elegance and spiritual sweetness from the fountain of saintly 
lives of the Vaisnava devotees, they possess a realistic interest even in their 
highest romantic flights. I have given some of these songs in the present 
compilation on pp. 963-1164. 


It is well-known to the students of the Vai:nava padas that Jnanadas 
and Govindadas, the two contemporary poets of the 16th century imitated 
Chandidas and Vidyapati respectively. Some of the songs of Chandidas 
paraphrased and elaborated by Jnānadās now pass in the latter's name in 
the collections of Vaisnava songs. For instance the famous song সুখের 
লাগিয়া, এ ঘর বাধিন্, আগুনে পুড়িয়া গেল, 8০. attributed in the Padakalpataru to 
Jnanadas and reproduced as such in this book on p. 1059, is really Chandidas’s 
composition. In the old MSS. of the padas preserved in the houses of 
hereditary singers of Birbhum—the birth place of Chandidas—the song 
has his 67742) and the reading of the song we have lately received from 
Babu Jyotishchandra Chatterjee seems to be a reliable one. He copied it 
more than 20 years ago, from an old MS. belonging to the late Nikunjabihari 
Mitrathakura of the village Mainadal, Birbhum. He compared this reading 
with those found in the houses of other hereditary singers of the padas and 
was satisfied as to its accuracy. Jyotish Babu’s proficiency in the Vaisnava 
literature and specially in Vaisnava padas is well-known, and we are obliged 
to him for supplying us with the reliable versions of some Vai:nava padas. 
The song mentioned above as found in Jyotish Babu’s collection is given 
below. This may be compared with the one given on p. 1059 and the 
difference noted. 


সুখের লাগিয়া এ ঘর বীধিনু আগুনে পুড়িয়া গেল। 
অমিয়! সাগরে সিনান করিতে সকলি গরল ভেল ॥ 
সখি কি মোর কপালে লেখি। 
শীতল বলিয়া চাদ সেবিনু, ভাঙ্গুর কিরণ দেখি ॥ 
উচল বলিয়া, অচলে চড়িন্ু, পড়িন্ত অগাধ জলে। 
লছমি চাহিতে দারিদ্র বাঢ়ল, মানিক হারাম্থ হেলে ॥ 
নগর বসালেম, সাগর ছেঁচিলাম মানিক পাবার আশে । 
সাগর শুকাল, মানিক লুকাল, অভাগী করম দোষে ॥ 
পিয়াস লাগিয়া; জলদ সেবিন্থ, বজর পড়িয়া গেল। 
কহে চণ্ডীদাস, শ্যামের পীরিতি, মরমে রহিল শেল n 
In the collections extant a very beautiful pada of Chandidas has been 


marred—a part of it being dovetailed with a pada of Jnanadas, The song 
begins with the line “কহিবে কানুরে সই কহিবে কাঁনুরে” (p. 1060). I have 


INTRODUCTION, 


omitted an inelegant line introduced by Jnanadas (Padakalpataru No, 1144 
and p. 1060 of this book). The high moral tone of Chandidas’s master- 
peice is clearly inconsistent with the vulgar taste of the latter part of the 


poem composed by Jnanadas. The reading in Jyotish Babu’s collection is 


beantiful and consistent throughout ; here it 1s. 


a 


একথা কহিবে সখি, একথা কহিবে। 
অবলা এতেক তপ করিয়াছে কৰে II 
পুরুষ পরশ মণি * নন্দের কুমার | 

কি লাগিয়া ধরে + সখি চরণে আমার । 
আমি যাই আমি যাই বলে তিন বোল। 
কতনা চুম্বন দেই কত দেই কোল ॥ 

পদ আধ যায় পিয়া যায় পালটিয়া | 

বয়ান নিরখে কত কাতর হইয়া ॥ 

করে কর ধরি পিয়া শপথি দেয় মোরে। 
পুন দরশন লাগি কত চাট বোলে | 
নিগুঢ় পীরিতি পিয়ার আরতি বহু। 
চগ্ডিদাস কহে আমার Aq মাঝারে AF ॥ 


I take from the same collection the following reading of the famous 
pada of Chandidas, beginning with the line “শুন রজকিনী রামি” (p. 995). 


x পরশ হয়ে (another reading). 


শুন রজকিনী রামি। 
ও ছুটি চরণ শীতল জানিয়া 
শরণ লইলাম আমি। 
শুন রজকিনী রামি। 
কোন খানে ছিলে, কোন খানে এলে 
আমার কারণে তুমি । 
তুমি বাণাদিনী, হরের ঘরণী, 
তুমি সে ইন্দ্রানী সতী | 
তুমি সে কমলা, সরলা অবলা 
তুমি কাম-হীন! রতি ॥ 
রজকিনী রূপ কিশোরী স্বরূপ 
কাম গন্ধ নাহি তায়। 
ঘুরিয়া ঘুরিয় মানস ভ্রমর! 
তথাপি তোমাতে ধায়। 


-= e i ee ee 


+ কি ধন লাগিয়। ধরে (another reading). 


INTRODUCTION. 13 


ধীরি ধীরি করে হাতটি ধরিয়া 
মোরে উঠাইয়! লও | 

চরণ সরোজে, রহিম লাগিয়া 
চণ্ডিদাসে যাহ! কও ॥ 


This reading omits some good lines to be found in the one quoted on 
p. 995, and gives some new and excellent lines instead. One of the 
most facinating padas, popularly known as Vidydpati’s, riz: “জনম অবধি হাম 
রূপ নেহারিনু, নয়ন না তিরপিত ভেল” &০.১ is attributed to ‘Kavi Vallava’ in 
Jyotish Babu’s collection. This pada was not, so far as we know, found 
in the exhaustive collection of Vidyapati’s songs, made by Babu Nagendra- 
nath Gupta from Durbhanga—the native district of Vidyapati. Nagendra 
Babu gave it in bis edition of Vidyapati because its authorship is ascribed to 
that poet in some of the Bengali anthologies of Vaisnava songs. But we 
cannot say with confidence whether ‘Kavivallava’ is to be identified with 
Vidyapati. We are, on the other hand, in possession of certain facts which 
make the question a doubtful one. 


15. Folk-songs. 


Ihave given extracts from some of our folk-songs, an interesting 
specimen of which is the tale of Sakhi Sena or Sashi Senā, as sometimes she 
is called,—described by the poet Phakirrama Kavi Bhusana about three 
hundred years ago. The existence of this song was only recently known, 
but at one time like the touching story of Madhumala the tale had caught the 
fancy of the rustic folk and many versions of it were extant in our 
old literature. It is a noteworthy fact that this tale was based upon some 
historical facts to which popular imagination gave a poetic shape. “About 
two miles to the north of Dantan, which some of our historians have identified 
with the ancient Dantapur of Orissa, lies the village of Moghulmari where 
in olden times a king named Vikramajit reigned. Sakhi Senā was his 
only child. A portion of this romantic story has heen quoted on pp. 1352-1365 
of which I subjoin below an English translation. I had only two old 
manuscripts of this poem, one copied about the middle of the 17th and the 
other in the 18th century. But both these MSS. are generally 
illegible towards the latter part. Hence I could not give greater extracts 
from the poem. I have, however, followed the narrative to the end. Sakhi 
Sens and her lover Kumara, after where the narrative breaks in the follow- 
Thè sequel of the ing extracts, were overtaken by seven robbers. Kumara 
Story: (Kotoral’s son) killed six of them but as the seventh 
implored pardon in a piteous manner, our hero granted him life. The 


robber only sought an opportunity of wreaking vengeance on Kumara 
10 


74 INTRODUCTION, 


and in an unguarded moment when our hero least suspected any foul 
play, the miscreant killed him by a stroke of his sword. Sakhi Sena 
implored the mercy of the goddess Chandi who was pleased with her 
devotion and restored her husband to life. But Sakhi Sena’s troubles did 
not end here. Kumara had left her in a forest, greatly fatigued as she 
was, in order to seek a market-place where he might buy articles of food. 
On his way back he was transformed into a lamb by the witcheraft of a woman 
named Hira. In her forlorn condition, Sakhi Senā was carried away by a 
king named Naradhwaja, who proposed to marry her. Sakhi Sena promised 
to marry this king if within a year her husband did not return, and Naradhwaja 
the king granted her request as he saw from the attitude of the 
princess that force would be of no avail with her. At the end of the 
year, which our lovely heroine spent in penances and austerities with a 
view to please Chandi, the goddess appeared to her in a dream and related to 
her the condition to which her unfortunate husband had been reduced by Hira. 
She also told her the secret by which he would be restored to his former 
self. Sakhi Sena told king Naradhwaja that she should now 
perform a religious ceremony before giving consent to marry him; and 
Naradhwaja, overjoyed at the prospect, made arrangement for the ceremony. 
The princess, however, required that a particular lamb which Hira the 
flower-woman living in the city, kept concealed in her room, should be 
produced before her, and the king commanded Hira to offer the lamb for 
the purpose of the ceremony. Hira at first denied the possession of the 
lamb but was at last forcibly made to give it up. The Princess sprinkled 
holy water on the lamb uttering the Mantra taught her by Chandi, and she 
was once more in the embrace of her dear husband. Naradhwaja saw in the 
transformation of a lamb to a man the mercy of the goddess Chandi and un- 
grudgingly shared in the joy of the couple who had met after long years of 
hard separation. The old king Vikramajit had by this time heard of the 
coming of Sakhi Senā to a neighbouring kingdom, and he himself came 
to take the couple back to his city. Thus the days of woe and trouble 
were over, and Sakhi Sena lived a long life of happiness inheriting the 
kingdom of her father at his death. | 


The school-room where Sakhi Sena gave the promise to the ‘otowal’s 
son, Kumara, now reduced to a mound of earth full of debris, is still pointed 
out at Moghalmari and is called Sakhi Sena’s Pathshala. In the extracts 
given below the reader will see that it was the compulsion of a moral 
pledge that made the princess leave the palace with Kumara and not the 
ordinary feelings of lovers. This is only an index of the pure ideal of the 
folk-lore which throughout retains a lofty standard of fidelity and spiritual 
resignation, 


INTRODUCTION. 75 


The song of Madanamohana (pp. 1419-1421) relates the sorrows of the 
people of Visnupur (Dt. Bankura), at their being deprived of a sight of the 
stone-image of that god, once installed in one of the finest of the Raja’s temples. 
This stone image possesses special sanctity. During a critical hour when the 
town of Visnupur was attacked by Bhaskara Pandit, the Marhatta general, 
about the middle of the 18th century, the king of the place found himself 
quite powerless to resist the foe, and asked the people who sought his 
‘help to rely on Madanmohana. Instead of making preparations for 
war, he called in parties of singers to his palace and ordered them to sing 
the praises of that deity. At the dead of night the people heard the 
roar of cannons and the residents of the town attested to having 
seen a stalwart black soldier riding through the streets. In the morning 
they found that the Marhattas had mysteriously disappeared, leaving many 
dead on the field. And the priest of the temple of Madanmohana 
came before the king with the strange news that the hands of the 
image of that deity showed marks of gun-powder and its feet were 
full of the dust of the war ground. The king and the people went 
to the temple and found the account of the priest true. It was then že 
who had saved them from the crisis, and they fell prostrate before him 
with tearful eyes of gratitude. This is the story related in the poem by 
one who believed it. The stone; image was mortgaged by one of the 
Visnupur Rajas to Gokul Mitra of Bagh-bazar, Calcutta for a lakh of 
Rupees and it so happened that the Raja af Visnupur could not secure the 
image again. Though our readers may not share in the beliefs of the 
unassuming country bards, the devotional fervour which characterises these 
writings cannot but appeal to the heart. 


16. Song of Sakhi Sena. 


(1) 


When the son of the Kotowal spoke thus to the princess Sakhi-sena, 
it seemed as if a thunder-bolt had fallen on her head and in great rage did 
she reply. 


“You would elope with me, vile fellow! For this object did you 
extort a pledge from me! Our teacher is not present, and thus you escape 
punishment to-day ! Your action is like that of a lame man wishing to ascend 
to the top of a mountain ! You would quarrel witha crocodile and still live 
safely in the depth of a river? You are like a dwarf stretching his hands to 
touch the Moon! Fie that a sense of shame did not stop you in 
making such a roposall! If I tell the king—my father, your body will no 


76 INTRODUCTION. 


longer bear the burden of your head! ” Says the poet, Phakira Rama “ The 
words of the princess made the lad tremble.” 


( 2) 

The Kotowal’s son “In the gallery of the school-room your seat is above 
mine. You were joking with me and let fall your pen on the ground—not 
once, but thrice you did so. And thrice did I pick it up from the ground 
for you. Each time you smiled and promised that you would give me 
whatever I might seek as a reward for my pains. Encouraged thus by 
you, I made my plain proposal. If I have done you wrong, pray pardon me. 
I will not offend this way again. Because you have nct fulfilled your 
promise you will be henceforward but untrustworthy and degraded in 
my eyes.” Says the poet Phakira Rama “Even if one has to forfeit life 
he cannot escape the obligations of a promise thus solemnly made.” 


(3 ) 

“King Dasharatha was bound bya promise and had to banish his 
dearest son Rāma to the forest that he might fulfil the promise he gave. The 
shock was too great for him, and the old king died of grief. Yet 
did he not violate his promise. And even Rāma, the pure hearted, killed 
Vali in a questionable manner, only that he might fulfil the promise he had 
given to Sugriva. Rama was again promise-bound to Bibhisana and true to 
his word gave him the kingdom of Lanka after slaying Ravana.” Says the 
poet, Phakira Rama, “One who gives a promise and fulfils it not, creates 
within himself a hell—the hell of remorse.” 


(4) 

The princess :—“ In what an evil moment did I come to School to-day! 
Unknowingly I find myself entrapped by a pledge. And is this then so 
inviolable ? I have drunk poison with my own hand and hurled a thunder- 
bolt on my own head. I am a princess and sole heir am I to this vast 
kingdom. How shall I leave the palace and all this wealth and pomp ? 
A hundred queens in the Zenana cherish me as the apple of their eye. How 
can I leave them all and go? In this the dawn of my youth how shall 
I go to a strange land? Oh what a reward have I reaped after studying so 
many books all these years! The single boat of hope—the treasure of a 
hundred queens, my mothers, I have unwittingly sunk in the depth of 
the sea of despair.’ Says the poet Phakira Rama “What is the good of 
remorse after you have taken poison of your own making ?”’ 


(5) 
The queens “Why this delay, fair daughter, in returning from school 
to-day ? You look agitated and sad. A moment of separation seems like an 


INTRODUCTION. Vi 


age to us. We make a great sacrifice when we deprive ourselves of your 
company during the hours of school. For all this time, we keep watching 
the path from expectation of your return. Just as a serpent pines away 
when deprived of the jewel that adorns its hood, or a miser when he loses his 
most precious diamond, so do we, during our separation. But no more 
of this! Henceforth you need not go to school again. Why, dearest, should 
we feel all this aching pain needlessly! Stay here, and give us the joy 
of your constant company.” Says the poet Phakira Rama “You need not 
say anything further to her, good queens, her school days are of themselves 
at an end for ever.” 
( 6 ) 

The Kotowal’s son: “The princess asked me in school to wait for 
her under the Vakula tree. The night is far spent now, and I am weary 
of waiting. Surely affection for home-life has seized her. The love of the 
queens has doubtless wrought a change on her resolve. Fair princess, you 
have pledged your honour, and have not fulfilled your vow. If the sweetness 
of home-life has kept you from fulfilment, why did you give me the 
promise at all. It matters not, I feel relieved. I have played my 
part but you have not played yours. The pleasure and sorrows of this 
world are nothing as compared with those of the next.” Says the poet 
Phakira Rama “ Verily it is so, my lad.” 

( 7 ) 

The Princess: “ My love, wait only a few moments more under the 
Vakula tree. My maids are constantly with me. Wherever I happen 
to go, they accompany me. How, for shame, can I come out? The 
hundred queens will not leave my side for a moment. No sleep visits 
They are not in the their eyes. They watch me, as if I were a 
least sleepy. precious jewel. Before me, behind me, and on every 
side they move about. Like the bird Chakora thirsting for nectar they 
seem to drink deep the joys they find in my words and company. Some 
cover me with the hem of their garments; some fan me and some wave 
the soft Chāmara. One offers me betel and another kisses me 
with great love, and a third calls my attention by such words as ‘hear 
me, my dearest child, I will tell you a story.” And yet another, weaves 
a floral wreath for me, and asks me if I would like it. I am but 
mortal, how can I cut off all these tender ties at once? But rest assured 
that when I have given my word I will keep it.” Sings the poet, 
Phakira Rama, “Kumar’s* anxiety was removed by these words of 
the princess.” 





“Kuméra is the name of the Kotowāl's son. 


( 8 ) 

(The queens asleep. The princess bids adieu to them:) “Oh my 
mothers, may your blessings fall on me. Here do I bow down at your 
feet. Henceforth we shall meet no more. Like a boat trusting itself 
to the current, I trust my youth to fate. Do not weep dear 
queens, when you miss me—your hapless child. Have that solace which 
one gets within oneself. Throw away my royal umbrella and the 
sceptre which I wield as a princess. Burn my throne and royal 
couch, for they will torment your eyes. Offer all the books lying in heaps 
in my chamber as a present to the Brahmins. Forbear to enter my 
apartment, it will grieve you over much. My golden plates and 
cups and vessels adorned with precious stones, distribute among the poor. 
My jewels and ornaments send to the royal treasury and adieu queens—my 
mothers—adieu for life.” Says the poet Phakira Rama “Why do you 
embrace this life, Oh Princess, when you have so great a sacrifice to make 
for it.” 


( 9 ) 


The princess (meeting her preceptor who dissuades her from the path 
she has chosen). 


“How can I now return to the palace, oh my revered preceptor? 
Pray do not advise me thus. With what face shall I appear before my 
parents? How shall I bear life there, despised, where I was once so 
loved ? Such is the lot of a woman, Oh preceptor, the touch of man outside 
destroys her prospect for ever! Being a woman of the Zenana I have come 
out. And where once I was as dear as life to all, I shall be an eye-sore, 
and how can I bear that? Do you not recall the washerman’s wife 
in Ajodhya, described in the Ramayana? Her husband refused her a 
place in his home. From my father’s home have I come out for ever.” 
Says Phakira Rama. “It is like the case of exiled Sit& once again.” 


( 10 ) 


“Tell my father, the king, Oh my revered preceptor, that never more 
will he see his beloved daughter. Or if you like, you may tell him that she 
is dead. If he is sad, try to soothe him with soft words. Is it ever heard 
that a daughter stays in her father’s home for ever? A daughter is owned 
by her father for a short time only. As soon as she is married, 
she goes to another family. Draupadi was dear to her father as life 
itself, but being married in to the Pandava family she went to her new 
home for ever. It is written in the holy books, that a father is a daughter’s 
guardian only when she isa child. In her youth she is cared for by her 


INTRODUCTION. 79 


husband, and when aged she places herself under the guardianship of her 
sons. Says the poet Phakira Rama: “ This is the lot of woman.” 


(11) 
(The Palace. The apartment of the queens.) 


The Chief Queen: “Oh where is our fair daughter Sakhi-Sen& gone? 
The world seems dark without you! For what fault are we deprived of 
the sight of your moon-like face? The memory of your beauty and excellence 
pierces our hearts like ashaft. Will you not gratify out thirsty ears with 
the nectar of your sweet words and seek your meals from us in your 
affectionate way any more ?” 


The hundred queens roll in the dust with grief, and strike their 
breasts with their bracelets. The very elephants and steeds in the king’s 
stalls stand dumb with grief. The birds and the cattle of the palace are 
moved by an unknown pang. Through the whole city, and in the market- 
places, and on the roads there is but one subject of talk, and even the 
guards and menials shed tears crying ‘alas’ ‘alas’! The poet Phakira Rama 
says. £ Rid yourself of your grief. Bring some Brahmin scholars. They 
will convince you of the nothingness of the world by quoting slokas from 
their holy books.” 


(12) 
The princess (seeing in the forest a cow that had lost tts young.) 


“ Just see, my love, how madly that cow wanders in quest of her young : 
She is bellowing with grief and the moisture flows from her eyes. She 
is unable to bear the loss of her young. How will the hundred queens 
endure life after my loss? I was to them what his staff is to a blind man. 
© pain, never more shall I be allowed to see them!” Says the poet 
Phakira Rama. “ This was written in your fate.” 


(13) 
The advent of Spring. 


Spring, the prince of seasons, has but now begun. The trees, with their 
leaves all dried, looked like mere skeletons. Now see what luxuriant 
foliage covers them! The soft new leaves adorn the trees whose flowers 
are sought incessantly by swarms of humming bees, in search of honey. The 
high note of the cuckoo is heard, and the peacocks dance in great joy. The 
soft breeze carries on its wings the scent of sandal-trees and soft dreams 
possess the mind. When the lovers see this, they delight in each other's 
company forgetting their old sorrows fora time. Says the poet Phakira 


80 INTRODUCTION. 


Rama “This season calls forth in the hearts of men and women strange 
desires, difficult to resist,” 


(14) 


Nature had given her a form of surpassing beauty. Now the dawn of 
youth made her a marvel. Her colour exceeds the lustre of gold. And 
when she stands, her flowing tresses touch her very ankles. Her face is 
like the full-moon and her eyes are soft and playful like those of the 
gazelle. Her feet have the beauty of lotus buds. Thrice blessed is that art 
of the Creator which can mould to such a shape the human form. She 
binds her dark hair into a knot in such a way that it looks like the 
flower Kanera. Ringlets of hair cluster round her ears, and a golden 
jhapa tied to a braid hangs behind her. The vermilion-mark on her 
forehead decorated with a/aka shines softly like the moon. The diamond 
ear-drops from behind the hair look as though the sun were peeping 
through the clouds. A recklace of large-sized pearls adorns her breast, and 
her bracelets are studded with diamonds. She looks like a flash of 
lightning surrounded by clouds ; for with a blue coloured sari she covers 
herself. Says the poet Phakira Rama “ Even a Yogi will find all the toil 
of his life and his asceticism gone for naught, when he beholds such a 
lovely thing.” 


(15) 


The clouds thickly overcast the sky and the whole land becomes dark at 
the hour of noon. With great speed they rattled and marched and the 
lightning flashed, unveiling the world for a moment. “hura”? “hura” 
“guru” was the sound of the storm that blew—driving the clouds, 
smashing the straw-roofs of the poor and raising foamy waves on the 
sea. Old houses fell with shutters and windows blown down And 
even the big temples quaked as the great wind passed over them. Truly it 
was a cyclone. The trees of Cuttack were carried down to Hinglat. 
The very pinnacles of the temples were blown off. Goats and 
cows were forced to fly on the high air like winged things. Hail-stones 
big as palm-fruits rattled down. The Kotowal’s son and the fair princess 
were in the wilderness at the time. Says Phakira Rama “ they prayed to 
Shiva to save them from the danger from which they themselves could find 


no escape.” 
(16) 
Seldom from her palace did the princess walk abroad on foot, and when 


from one room to another she passed, the maids spread a rich carpet on the 
court-yard. Shoes embroidered with gold and jewels she wore, and when 


INTRODUCTION. ৪] 


walking in the sun, a guard held a golden umbrella over her head. If she 
perspired, four maids, each with a precious Chamara fanned her all the time. 
If the dew drops fell while she walked, the golden umbrella was again 
unfurled to protect her head. And now the hail-stones are beating 
incessantly against her head, and it seems at each stroke her very skull will 
break. Says the poet Phakira Rama, “ Hear me, oh princess, what next 
is in store for you no one can tell,” 


(17) 

“Oh my love, what will Lecome of us? From the storm, the rain, the 
hail-stones, no- escape I see. What path should we follow? The 
thick hail-stones will ere long kill us both. Thelightning’s flash frightens 
my steed, and the striking of his hoofs on the rocky ground produces fire. 
The storm suffocates me and I feel as if the breath of life itself would cease. 
Says Phakira Rama, “ What next will follow ?” 


(18) 
The Cooking. 


She was the pet child in the house, the darling of a hundred queens. 
Her beauty and noble qualities were the admiration of the palace. She never 
had passed the threshold of a kitchen. And if her hair was untied, with her 
own hands never did she adjust it, but her maids for her. Never had 
she learnt to blow the fire of the hearth with her breath. And as she does 
it now, the smoke of the wet fuel makes her face pale and sad. The smoke 
stifles her breath and the fire of the hearth well-nigh burns her skin. Alas! 
Once even the heat of a lJamp-light was too much for her: with 
the smoke and the fire of the hearth she continues her struggle to cook 
a humble meal. Says the poet Phakira Rama, “Continually does she 
perspire, and her eyes soft as the lotus float in tears.” 

7a, 
17. Notes on Language. 

The Aryans settled in Bengal in a remote age when there was already 
a large non-Aryan population inhabiting the country. The new settlers 
gradually merged in the people as did the Roman settlers in Gaul, 
gradually identifying themselves with the Celtic tmbes. The composite 
race in Bengal evolved a Prakrit in which the peculiarities of the speech of the 
indigenous people are still traceable. So far we should all agree. Mr. J. D. 
Anderson suggests that there are certain peculiarities of Bengali accen- 
tuation, the origin of which may perhaps be traced to the now lost language 
of the Chandalas and other aboriginals, who originally dwelt in the country 

11 


82 INTRODUCTION. 


before “the Brahmins, Vaidyas and Kéayasthas brought an Indo-European 
language into Bengal.” The peculiarity of Bengali accentuation, according 
to Mr. Anderson, is to be seen in the tendency to throw the accent forward, 
whereas the words in Hindi are stressed on the second and sometimes on 
the final syllable. Such for instance are the words Kharab, Panjabi, 
Mofassil, Adalat, Dewani, Faujdiri, Maharaj, Kumar, Bangala, 
Hindusthani, Chitrarékha, Dakhal etc., all stressed on the second or final 
syllable, whereas these very words, which are also common to Bengali, when 
used in a Bengali sentence have an initial accent. “Not only is the first 
syllable of a separate word accented in Bengali,” says Mr. Anderson “ but 
is not the first syllable of a clause still more strongly accented eg, গাছকে 
আমরা উদ্ভিদ বলি-_কা”রণ ইহা মৃত্তিকা ভে”দ করিয়া উঠে? There are subsidiary 
accents of course, but are not the initial accents following pauses, dominantly 
audible?” The language which preceded Bengali in this country was, 
Mr. Anderson supposes, “either Dravidian or Tibeto-Burman Koch. 
Koch has a long agglutinative verb which is pronounced with a strong 
anacrusis or ‘start-off? accent. This may have been the origin of the Bengali 
initial accent.” He further observes :—“ The Bengali accent differs from 
the Hindi or Mahratti accent very much as the French accent differs from 
the English or German accent, whereas most modern languages in India 
and Europe have a strong word-stress. That is why so few foreigners can 
talk French or Bengali like natives. In French the tonic accent precedes 
and announces a pause or (in verse) cæsura. In Bengali it seems to be 
an initial anacrusis accent, after a pause, at the beginning, that is, of a 
vocal unit of utterance. In Hindi, English, Mahratti, Italian, German 
etc., there is a stress on the word which does not vary according 
to the position of the word. In French and in Bengali the incidence of 
the accent does vary according to the place a word occupies in a phrase.” 


“The Bengali payār is like the French heroic metre, the Alexandrine. 
It would be very difficult to write such verses in English, Hindi, or in any 
other language in which frequent word-stresses are the characteristic 
audible feature of the language.” Mr. Anderson has written a few lines 
of doggerel in English payar by putting stresses where the tonic accents 
seem to fall in Bengali ; here they are :— 
“This is the melo’dious the de“licately chi ‘ming 
Me"tre of Benga’'li, in its pa”uses and its rhy’ming. 
Tripping to the mea’sure of the da’nce of little feet ; 
P”erilously si’mple, like the ji”ngle of the sweet 
Be” IIs upon the a’nkles of the da”ncers as they po’se ; 
Bells upon their a’nkles, yes, and ri”ngs upon their to’es.” 


On this point he says “Observe that the stresses here are much 


INTRODUCTION. 83 


further apart than they would be in normal English verse or prose, and that 
I have had to choose many small atonic words to separate them. In French 
and in Bengali the poet has no such difficulty, since in prose the accents are 
further apart than in English or Hindi, being phrase-accents, not 
word-stresses.”’ 


There may be some truth in these speculations, but a good deal of 
research is necessary to establish them on a scientific basis, as Mr. Anderson 
himself admits. Bengali being nearer to Sanskrit than other Indian 
vernaculars, there is a preponderance of double letters (সংযুক্তবর্ণ ), in our 
language, and what are these double-letters but instances (in many cases) 
of fixed word-stresses abounding in our speech? The accent due to the 
doubling of a letter or compounding two or more of them is fixed and does 
not vary according to the position of a word in a sentence.* In the loose 
Prakrit form of Hindi the absence of double letters is marked, whereas 
in Bengali not only Sanskritie words have retained the সংযুক্তবর্ণ but even 
words that are still in their crude Praknt forms show innumerable instances 
of double letters, such as যাচ্ছে, খাচ্ছে, হচ্ছে, ধোর্ব, CATH, পার্ক, সববাই, বড্ড ete. 
In all these word-stress is fixed and is not liable to variation according to 
the place of the word in a sentence. The colloquial dialect of Eastern Bengal 
has সগ্গোল for সকল, ছোট্র for ছোট, afe for মধ্য, সাধিব for সাধ্য, ats for এত, 
w3 for দর্প ete. In regard to the views of Mr. Anderson on the Bengali 
payar I have stated elsewhere that as this class of verse like all other kinds in 
old Bengali poetry used to be chanted, the vowel sound of the final syllable 
before a cæsura, which occurs regularly after the 8th and the 14th letter 
in the payar, was lengthened for the sake of the musical effect. The 
accents fall on syllables in asong according to rules of music and do not truly 
indicate the dominant audible quality of a language. In reply he says “ There 
is, as you rightly say, the difficulty that the Bengali verse was chanted. Hence 
as you say, the final syllable before the cæsura and specially the rhymed 





* Before putting this portion of the Introduction into print 1 showed it to Mr. J. D. 
Anderson who thus comments on my remarks :— 


“On one point l think you have misunderstood me a little. You say that the 
preponderance of RJE বর্ণ shows that there isa word-stress in Bengali. I do not deny 
the existence of a word-stress in Bengali. In all languages, the three qualities of 
accent of force (stress), accent of height of sound (pitch) and quantity exist. The question 
in any given language is, which of these qualities is so dominantly audible as to 
be the basis of metre ? It is theoretically possible that more than one of them may be so 
used, though I confess I do not think it is likely. English metre consists of the regular 
recurrence of stress. It is obvious that some of the syllables thus stressed are also 
pronounced in a raised pitch. But this is accidental, and is not necessary to the metre, 
though the poet may be conscious of it, may use it to heighten his metrical effects. In 
French the dominant audible quantity is what they call the accent tonique, which is 


84, INTRODUCTION. 


syllable at the end (the syllable which carries the rhyme) are emphasised. 
I do not deny that. But don’t you also hear the initial accent in the verses 
you quote?’ On discussing this point at some length and giving a 
careful attention to Mr. Anderson’s various arguments, I am inclined to 
support the view held by him that there is in both Bengali prose and poetry 
an initial accent, but whether this peculiarity is the survival of the 
non-Aryan way of accentuation in the language is apparently a matter of 
mere guess-work in the present state of our knowledge. The speculation is 
ingenious and interesting, but is hardly capable of precise proof. Still the 
faintest clues and least hopeful suggestions are worth examining. I have 
referred to this matter simply in order to draw the attention of the Bengali 
student to those syntactical forms and other peculiarities of our language 
which may possibly be helpful in throwing light on the much debated 
problem of the origin of Bengali. The present work I trust will supply 
ample materials for research in this unexplored field. Already European 
Orientalists have commenced a study of Indian Vernaculars from this point 
of view. I may mention in this connection the name of M. Jules Bloch of 
Paris who is studying the Dravidian, Bengali and Maratha languages from 
the point of view of their phonetic peculiarities. 


The Bengali Suffixes and Verbs. 


Before the revival of Hinduism which I have called the Pauranic 
renaissance, the language of Bengal was loose Prakrit, traces of which will 


dominantly a rise of pitch. There may be also a stresson the vocalised syllable, but that 
again, is accidental. Take a word common to both languages. Take ‘signification.’ In 
English this is pronounced সিগ্রিফিকে”ষণ, and the stress is on কে wherever the word comes in &. 
sentence. In French the same word is সিন্িফিকাসিয়ো1” with a rise of the voice on the final 
syllable, which is even more audible if the word comes at the end of a phrase. There is, 
I think also the same stress, if not so strong, as on the penultimate in English. 


I suggest that the initial accent in Bengali is stronger when the word comes at the 
beginning of a vocal unit, e.g. take the sentence ata একটি ব্যয় _ল“ক্ষ করিবার আছে । Are you 
not conscious of a change of tone and stress on the syllables marked ? But alter the order 
and say বি"ষয়টা 42 and will not the accentuation be altered? In Hindi the words would 
keep their own word-stress. As to the origin of this pecularity in French and Bengali I 
merely suggest that it may be a survival from some vanished Dravidian or Tibeto-Burman 
speech. Mr. R. W. Fraser, a good Dravidian scholar, tells me that an initial accont is 
common in the Dravidian languages. It would be interesting to see how a Madrasi 
pronounces words common to Bengaliand Tamil. 


It may interest you to know that Welshmen pronounce English with an initia! tonic 
accent. Irishmen, on the other hand, don’t. 

What I venture to suggest is that though the vocabulary of Bengali has become iighly 
Sanskritized, yet it retains its indigenous tone of voice. This must affect metre, and 
hence it is in metre that we may get some clne. The fact that verse is chanted gives 


quantity a chance of being heard.” 


INTRODUCTION. 85 


be abundantly found in our earlier ballads and poems. ‘Sometimes the 
verbs sound strange in our ears, displaying a greater affinity to quaint 
Prakrita forms than to current Bengali, asin the lines “AtA CAN বিষ পেষ 
চারিযুগে মুঞি aya” (p. 195) and “বনে বনে খেল! CATA ক্ষণেক বাঘেতে Hara” (p. 196) 
Examples of archaic verbal forms as দেখন্ত, (p. 70) #48, (p. 643) ভৈলন্ত, 
(p. 1829) খাইম, (p. 151) মরবু, (p. 58) মরো-মরিব, (p. 68) করম, (p. 65) 
বুঝিলেন্ত (p. 631) পারোম, মরোষ, চাহোম (pp. 631-32) করোষি, (p. 652) 
লভো-লাত করিতে পারি (p. 1329) পারোড (p. 1417) are numerous. These 
have passed out of popular use, (a few of them only linger in the ০০011001094 
dialects of the more backward villages of Bengal) thus proving Bengali to 
be a true daughter of Praknt though our language has now assumed a 
highly Sanskritic vocabulary. The old poems abound in the loose Praknt 
forms of all kinds of words—not merely verbs. The mode of spelling the 
words, too, 1s generally on the lines of Prakrit orthography. The reader 
will come across innumerable instances of such throughout the book. A 
few only are shown below :— 

পে! আতি, ছে fren, fired (p. 4) তৈন-ভগিনী (p. 183) ইসা ইচ্ছা, (p. 552) 
আউদর, (p. 549) কেক্কে-ুকেন (p. 614) তন= স্তন, (p. 967) সেঠুটে=দে স্থানে 
(p. 1416) দুঙ্ধ = দুঃখ (p. 1417) সিগাল, (p. 659) 38t, (p. 21) "a (p. 20.) 

In the Vaisnava Padas the poets used to soften the words by disintegra- 
ting compound letters. Such as সুমরি and সোডরি for afa (pp. 1016,1032, 
1048) খীর for ক্ষীর (p. 1011) পবার for প্রবাল (p. 1011) দারিদ for দরিদ্র 
(p. 109) থল for স্থল (p. 1032) বজর for qe, পতিবরতা for পতিব্রতা 
(p. 1064) দুরজন for JEA (p. 1049) কটাখ for কটাক্ষ (p. 1008) দরপন for দর্পণ 
(p. 1050) বিছুরিল for frye হইল (p. 1049) শাঙন for শ্রাবণ (p. 8053) আঘণ 
for অগ্রহায়ণ (p. 1054) লেহ্‌ for নেহ (p. 1056). 

A great number of archaic and now obsolete forms of pronouns are 
found in the different cases. Some of these are shown below :— 


First Person, Nom. 9119৮. মো p. 8. 
5 5 35 » আন্ধি 576, 579, 614, 632, 633, 646, 647, 651, 
652, 653, 657, 692. 
i » » মুঞি pp 620, 682, 654, 647, 704. 
Do. plu. আঙ্গরা (p. 648) আমা আদি (p. 622). 
Accusative, Sing. Spal pp. 647, 650, আমাক pp. 56, 708, 1702, মোক 


pp. 38, 602. মোকে and মোরে of course occur 
very frequently. 


Do. Genitive sing আন্ধার pp. 179, 579, 589, 614, 616, 617, 650, 652, 
657. 


Do. মোহর pp. 617, 646, 966. 


86 INTRODUCTION. 


Second Person Nom. Sing. ota pp. 577, 579, 615, 620, 632, 646, 647, 
652, 653, 657. 

5১ plu. Coral oe = তোমরা দুইজন p- 617. 
5 re Accusative C5{"l pp. 579, 610, 651, তোহ্মাত 
p. 648, তোমাক pp 41, 49, 100, 701, 708. 
Genitive gaya pp. 19, 20, তোন্গা p 652, তোন্ধারে pp. 609, 652, cotata 
IP. 576, 611, 632, 633, 649, 650, 652, 658, 698. 
Third person, Sing, nom সি p. 5, fetal p. 678, plu ওয়ার p. 184, 
Accusative Sing. তাক pp 8742, 618, 702. ঞকহারে p 655, ইহাক p 702. 
Sf pp. 4, 6, 8, তোক p. 31, ওক p. 69. 

Gen. তোহর p. 89, তান p. 16, তাহানঙ্ক p. 610. 
We have also a large variety of postpositions to denote the cases 
in nouns, The nominative in old poems is generally indicated by the 
suffix “এ? which seems to be a survival of the Sanskrit instrumental এন. 


The dative and the accusative cases in these poems are generally 
indicated by the postposition ক, which we believe to be the pleonastic ক of 
Sanskrit. Examples of this are numerous in latter-day Sanskrit and in the 
Gatha languages. The following passage from the Lalita Vistara chosen 
at random will show how largely the pleonastic ক was used in the Pali and 
other cognate languages. 


“সুবসন্তকে খতুবরে আগতকে | 
রতিমো প্রিয়া ফুলিত পাদপকে ॥ 
বশবত্তি সুলক্ষণ কো বিচিত্রিতকো। 
তব রূপ VHT স্থশোভনকো ॥ 

Me জাত সুজাত স্থুসংস্থিতিকাঃ। 

স্থথ কারণ দেব নারায়ণ বসন্ততিকাঃ ॥ 
fa লঘু পরিভুজ্জ সুযৌবনকং 

gas বোধি নিবর্তয় মানসকম্‌ ॥৮ 


In the earlier specimens of Prakrit we even find the modern accusative 
suffix কে exactly as in Bengali for instance “পালি ও আহু দাসীএ we দলিদ্দ চালু- 
Watts gas” Mrichhakatic, Act 8. 

Sir George Grierson, who is now the greatest authority on all questions 
relating to the comparative study of the modern Indian vernaculars, writes 
to me: 


“As regards the postposition 4é@ of the dative case in Bengali, it is, 
I am sure, impossible to connect it with the pleonastic suffix 4 to 


INTRODUCTION. 87 


which you refer. The postposition occurs in nearly all Indo-Aryan 
languages. Thus, in various languages, we have 4a, kē, kai, kahi, 
kahū, kati, kō, and other similar words. All these have certainly a common 
origin. The oldest forms are kakī and kau, and these are survivals 
from Apabhrarhsa Prakrit, in which they also occur. Kakz and kakū are 
simply the Prakrit forms of the Sanskrit /Arté, for, just as the genitive 
postpositions—er, kar, 15) kz, k, and so on are all derived from the 
Sanskrit fértah, which in Buddhist Sanskrit e. g. Mahavastu, is regularly 
used to mean ‘of’, as in udayana-krta-asana, the seats of the garden.” 


Sir G. Grierson has dealt with this point elaborately in an article 
entitled “On certain suffixes in the modern Indo-Aryan vernaculars” 
published in Zeitschrift Fur Vergleichende Sprachforschung Auf Dem 
Gebiete Der Indogermanischen Sprachen. But with due deference to his 
opinion I take the liberty to refer my readers to the suffix as used in the 
dative and accusative cases on pp. 36, 37, 40, 42, 43, 44, 53, 68, 71, 98, 
617, 618, 633, 701, 705, 709 and 710, and solve the problem for themself. 
This suffix I still hold to be of a pleonastic origin. Mr. Anderson writes 
on this point :— 

“It may interest you to know that Koch and Kachan have an objective 
in c4, which is curiously like the Hindi. Now Koch and Kachari were 
agglutinative till quite recent times and certainly borowed their inflections 
from some Aryan language. The only Aryan language with which they 
have been in contact has been the বঙ্গভাষা, Is it not curious that they 
should have taken the objective in খো? Take again Assamese which has 
an objective in কৃ, মাহক =to the man.” 


The form কে in Bengali was originally ক and the খো! in Koch and 
Kachari mentioned by Mr. Anderson is certainly derived from this source. 
The মানুভকৃ of Assamese is to be traced to the old Bengali form মানুষক, 
and all these I am inclined to connect with the pleonastic ক, As far as 
the dative is ccncerned I find from the table given in the article of Sir 
George Grierson, already referred to, that the apabhrarhsa dialects as well as 
nearly all of the modern Indian vernaculars such as Old Gujarati, Mod. 
Gujarati, Marwari, Jaipuri, Naipali, Danga, Braj Bhakha, Standard Hindi, 
Panjabi, Kasmiri, Indus Kohistan, Lohndā Sindhi, Oriya, Bengali 
(Marathi), Assamese, Behari and Eastern Hindi, have similar postpositions ; 
all of these should evidently be traced to a common origin. This may 
either be the pleonastic ক as I hold, or the word কৃতে as Sir George 
Grierson has supposed. There is much truth in what Mr. Anderson says 
in this connection. “The subject is one that requires more investigation, 
and in investigating we ought not to neglect the languages on the Bengal 


border.” 


88 INTRODUCTION. 


The postposition ক is often used as the genitive suffix in old Bengali; 
in such cases it is followed by the word লাগিয়া as বাড়ীক লাগিয়া (p. 89) রাজাঁক 
লাগিয়া (0. 69) মহলক লাগিয়া (pp. 54, 58). In some cases, however, the word 

[লাগিয়া is missed, as in নৃপতিক রক্ষক (p. 632). In the Vaisnava padas 
written in the Braja Bhas& লাগিয়া does not necessarily follow a word in the 
genitive case with the suffix $. But whether with or without the word 
লাগিয়া that generally follows it, this does not seem to us to be the sign 
of the genitive case, as equivalent to ‘of’. The pleonastic has seldom 
any meaning of its own. In a few cases only does it give to a word merely 
a diminutive sense. In the words মানক লাগি, (p. 1015) নুপতিক রক্ষক, 
(p. 632) গৃহকসার, দেহক ATIT, পাখীক পাখ, মীনক পানি, নয়নক অঞ্জন (p. 1023). 
the postposition does not either alter the sense or emphasise the case 
in any way. The suffix therefore seems to us to be the Sanskrit pleonastic 
ক in the genitive case also. Sometimes we have the genitive forms as মহলর 
লাগিয়া (pp. 54, 55) and মহলত লাগিয়া (p. 41). 

The real genitive suffix in Bengali is 4র. This in old literature was 
merely র (pp. 21, 25, 29, 07, 44, 52, 53, 54, 66, 708). 

The locative suffix তে was originally merely ত (pp. 44, 55, 56, 76, 78, 70, 
84, 611, 650, 652). This ত 15 sometimes used as the suffix of the dative and 
ablative (pp. 659 and 703) and even of the nominative case (pp. 554 and 659). 


The modern suffix টি as in একটি, দুইটি &c. is derived from গুটি (pp. 301). 
The original form of S, as in কোথাও, was হ (pp. 151 and 1633). 

I refer to a few points only in connection with the philological and 
linguistic materials which abound in the works comprised in the present 
selection. The reader will find many points to engage his attention for the 
purpose of research. 

The influence of Sanskrit on our language is to be traced from the 
beginning of the Pauranic Renaissance when the Sanskrit epics were first 
translated. It reached its climax in the age of Raja Krisnachandra, 
and especially in the works of Bharatachandra, whose Bengali poems were 
so highly Sanskritised that sometimes they might pass for Sanskrit as well ; 
and if written in the Devanagari characters the Pandits of other parts of 
India might take them to be Sanskrit, without any suspicion that they 
are Bengali. Imitation of Sanskritic figures marred the simple grace of 
those Bengali poems which were written directly under Court influence in 
the eighteenth century. A morbid imaginativeness and passion for wire- 
drawn similies after Sanskrit and Persian models became the characteristic 
of such poems. The prolific use of poetic figures in them reminds us of 
the attempts of Hudibras 

“For Rhetoric he could not ope 
His mouth, but out flew a trope” 


INTRODUCTION, 89 


The extravagant and almost absurd metaphors used by these poets may 
also find their parallel in those used by Butler in deseribing his hero’s 
beard. ‘The strained alliterations and puns on words, however greatly they 
may tax the reader’s patience, may be excused in poetry, but they become 
unbearable in prose as in the passages (1) “দৃষ্টি বৃষ্টির সাষ্ট করিয়া মানস ক্ষেত্রে 
তুষ্টির বীজ বপন করুন।” (2) পাঠক মহাশয় এই দৌষকর প্রভাকর প্রকাশকের প্রতি 
ক্রোধাকর al হই ক্ষমাকর ও PAFA হইবেন।” (p. 1816). 


On pages 1723 & 1785 the reader will find some of the abstrusest 
specimens of Bengali prose in the eighteenth century. There will be no 
difficulty in understanding why the average Bengali reader understood 
Bengali poetry better than such prose, and why therefore Raja Rama- 
mohana Roy took pains to explain the rules of prose construction as a guide to 
his readers before introducing the subject-matter in his prose works (p. 1753.) 
The Nava Babu Vilāsa written by Pramatha Sharma in 1823 is a work 
with brilliant flashes of humour, which undoubtedly served as the model 
of the celebrated আলালের ঘরের gata (pp. 1734—1740). 


The earliest specimens of Bengali prose, (those belonging to the 10th 
eentury) will be found on p. 20, 


18. A iewly recovered song of Goprchand. 


A very interesting song of Gopichand, named “the song of Mainamati’’ 
after his mother, has lately been brought to light by the efforts of a few 
scholars of Eastern Bengal. Two old MSS. of the said song have been 
recovered from Tippera and it is being edited by Babu Nalinikanta Bhatta- 
shali, M.A., and Baikunthanath Datta. The ‘Prativa’ for Shravana and 
Bhadra, 1320 B. S. has published a portion of this song, and I regret that I 
had no opportunity of securing it in time to be able to incorporate selections 
from it in the present compilation or in its supplement. I, however, give 
below an extract from this song.* It was composed by the poet Bhabani 
Das, and the archaic and unadorned expressions used in it attest to the early 
age of its composition. This song-will take a prominent place among 
the poetical tributes paid by the rural people of this country to the memory 
of Raja Gopichand, of which we have already given some interesting 
specimens in this work (pp. 27-110). 





* With the kind permission of the editor of the “ Prativa” and of the Secretary, Dacca 
Sahitva-Parizat. 


12 


90 INTRODUCTION. 


The condition of the people during the reign of Raja Manikchand, father of 
Gomehand, described to him by his mother Mainaméti. 


বড় পুণ্যের লাগি দিল দীঘি আর জাঙ্গাল। 
সোণ! রূপা এ গড়াগড়ি না ছিল কাঙ্গাল ॥ 
হিরামন মাণিক্য লোকে তলিতে শুখাইত। 
কাঁহার পুক্কণীর জল কেহ না খাইত ॥ 
কাহার বাটীতে কেহ উদার না চাইত। 
সোণার coal লৈয়া বাল্লকে খেলাইত ॥ 
হাড়াইলে ঢেপুয়া পুনি না চাইত আর। 
এমতে গোআইল লোকে হরিষ অপার ॥ 
মেহারকুল বেড়ি ছিল মুলিবাঁশের বেড়া। 
গৃহস্থের পরিদান সোণার পাছরা ॥ 

গরীবে চড়িয়া ফিরে খাসা তাজী ঘোড়া | 
ফকীরের গায়ে দিত খাসা কাপড় জোড়া ॥ 
তোমার বাপের কালের সব ছিল ধনী। 
সোণার কলসী ভরি লোকে খাইত পানী ॥ 
রূপার কলসী করি বিধবাএ জল খাইত। 
কেব রাজ! কেবা প্রজা চিনন না যাইত ॥ 
Taft করিতে যাএ আরঙ্গি ছত্র মাথে। 
ব্সিতে লইয়া যাএ সোণার পীড়িতে ॥ 
তবে সেইজন জান মজুরিতে Be | 
একদিন মজুরি করিলে ছএ Sal পাএ | 
ছুই পহর মজুরি করে গৃহস্থের ঘরে । 

এক ALT দৌড়ায় ঘোড়া ময়দান পাথারে ॥ 
যার যেই নিতিকর্ম্ম এড়ান না ate | 

অশ্ব আরোহিয়৷ সেই মজুরির করি হএ ॥ 
দেড় বুরি caret ছিল কানী ভূঞির কর। 
চৌদ্দ বুরি ফৌড়ি ছিল তঙ্কার মোকর ॥ 
দশ তঙ্কার বাড়ী থাইত দেড় বুরি firs | 
বার মাস ভয়িয়া বছরের খাজনা নিত ॥ 
তোমার বাপের সৈত্য তুমি লৈল। লাড়ি। 
ভুঞি পিছে ধরি লৈলা এক পোন কোড়ি ॥ 


INTRODUCTION. 91 


Gopichand protests again his proposed Sannyas and narrates to his 
mother his great pawer and riches which he is 


required tu give up. 


এহিমত কৈল যদি মৈনাম্তী মাএ। 
ষোরহস্তে নিবেদিল গোপীচাদ রাজা এ ॥ 
আমি রাজা যোগী হৈব তার অধিক নাই। 
age সম্পদ আমি এড়িমু কার ঠাই ॥ 
কার কাছে এড়ি যাউৰ হঙ্গসরাজ ঘোড়া। 
কার ঠাঞি এড়ি যাইমু গাএর খাসা জোড়া ॥ 
HQ বাণ কথাতে এড়িমু লাকে লাকে। 
তীর SY বাণ কাতে এড়িমু ঝাকে ঝাকে ॥ 
গাঙ্গেত এড়িয়। যাইমু বত্যিস কাহুন নাও | 
পুরী মধ্যে এড়ি যাইমু তুমি হেন মাও ॥ 
পিলঘরে এড়ি যাইমু আশী হাজার হাতী | 
বৈদেশে গমন কালে কে ধরিবে ছাতি ॥ 
পাইঘরে এড়ি ফাইমু নএলাক ঘোড়া । 
যোড় মন্দিরে এড়ি যাইমু সাহে মাণিক দোল! ॥ 
পুরী মাঝে এড়ি যাইমু পঞ্চ পাত্র বর | 
পান ষোগানী এড়ি যাবে উন শত নফর ॥ 
শ্বেত বান্ধা এড়ি যামু হারিয়| ছোহর | 
aan পুন! এড়ি যাইমু কার ঘর ॥ 
দাফাতে এড়িয়া যাবে সত্তৈর কায়ন CTS | 
গোঞালে এড়িয়া যাবে গাই বারশত ॥ 
এহি সব এড়ি যাবে আপনে জানিয়া | 
নএয়ান গড় এড়ি যাবে উনশত বাণিয়া ॥ 
বাপের মিরাশ এড়ি যাইমু গৈরর AZA | 
দাদার মিরাশ যাবেক কামলাক নগড় ॥ 
তুদ্ধি মাএর যত বাড়ী কনিকা নগর | 
আদ্গি বাড়ী বান্দিয়াছি মেহারকুল সহর ॥ 
চল্লিশ রাজাএ কর দেহ SATA গোচর | 
আন্ধা হৈতে কোন জন আছয়ে OHA ॥ 
সাজ সাজ করি রাজা দিল এক ডাক | 
একডাকে সাজি আইলা বাশৈত্তের লাক ॥ 


92 


INTRODUCTION. 


হস্তী ঘোড়া সাজে আর মহা মহাবীর | 
সাজিল অপার সৈম্ত আট্রার উজীর ॥ 
বাষটি নাজীর সাজে ত্রিষটি সিগদার | 

হস্তে ঢাল CHa সাজে বিরাশী হাজার ॥ 
নএ হাজার Hate সাজে গুণ টক্কারিয়া। 
বন্দুকী সাজিয়া আইল সলিতা হাতে লৈয়া ॥ 
হস্তী ঘোড়া সৈন্য সাজি ধরিল যোগান | 
তা দেখিয়া মৈনামতী বুলিল বচন ॥ 

শুনএ রসিক জন এক চিত্ত মন। 

কহেন ভবানীদাঁসে অপূর্ব কথন ॥ 


The Dowager Queen Mainimati speaks on the vanity of human 
aspirations and on the fleeting nature of 
carthly possessions. 

WET যাইব! বাপু রে HANA হইয়!। 
সোণামএ রত্বপুরী আন্ধার করিয়া ॥ 
এমত বসেতে রাজা সন্যাসী কিবা ধর্ম্ম। 
আপনা sacs বসি সাধ নিজ কৰ্ম্ম ॥ ঘোষা ॥ 
মৈনামতী বোলে বাছ! কিছু নহে সার | 
দুই চক্ষু মুদি দেখ সংসার আন্ধার ॥ 

ইষ্ট মিত্র বাপ ভাই কেহ নহে কার। 

পুত্র কন্যা সঙ্গে রাজা না যাইব তোহ্মার ॥ 
কাএয়া মাঞা সব ছারি বলে ধরি faa | 
এমন সুন্দর SY কাকেত মিশাইব ॥ 

ধন জন দেখিআ আপনা বোল তারে । 

এ SF আপনা নহে coal ফির যারে ॥ 
কোন Sf হেতু রাজা দেহ CHA পাত 
কি বুলি জোয়াৰ দিবা স্বামীর সাক্ষাৎ ॥ 
আসিতে লেঙ্গটা রাজা যাইতে যাবা শূন্য । 
সঙ্গে করি নিয়া সাবে পাপ আর পুণ্য ॥ 


INTRODUCTION. 93 


She deseribes how she hitherto defeated all efforts of Yama to take away 
her sows (Gomchand’s) life. 


একদিন বধুসঙ্গে আপনা মন্দিরে | 

পাশা খেলিতেছিল টঙ্গীর উপরে ॥ 
হেনকালে আইল যম তোঙ্গারে নিবার । 
ফিরাইয়া দিল যম বাড়ীর বাহের ॥ 
ভেটঘাট দিয়া আমি ফিরাইল মেরে | 
বহু স্তুতি করি পুত্র রাখিল তোদ্ষারে ॥ 
আর দিন আইল যম প্রতিজ্ঞা করিয়া | 
তোক্ষার চরণ ঘোড়া দিলুম দেখাইয়া ॥ 
সে ঘোড়া পড়িয়া মৈল পাইশাল ভিতরে | 
তোহ্মারে নিবারে যম নিত্য বাউর পারে ॥ 
আর দিন আইল যম মহাক্রোধ হৈয়া | 
apace এড়িয়া cota নিবারে ধরিয়া ॥ * 
তবে মায় মরি যাবে পুত্রশোগী হইয়া | 
পুত্র পুত্র করি মাএ মরিব ঝুরিয়া ॥. 


The King refers to his great wealth and power by which he hopes to subdue 
Yama, aud the Dowager Queen points out the foolishness of 


such an dea. 


রাজাএ বোলে শুন মাগ মৈনামতি আই। 
এক নিবেদন করি তুঙ্গি মাএর ঠাঞি॥ 
বাপের কালের আছে চৌদ্দ রাজার ধন। 
তুঞি মাএর জোলা আছে হিরামণ রতন ॥ 
আমার কামাই আছে রজত কাঞ্চন। 
চারি বধূর জোলা আছে চারি গোলা ধন n 
সর্ধধন দিব ভেট AAT গোচরে | 

ধন পাইলে বমরাজ এডি যাবে মোরে ॥ 
মএনামতী বোলে গুন রাজা গোবিন্দাই। 
আর এক বাত মাহে তোহ্মারে বুঝাই ॥ 
ধন দিয়া যম যদি ফিরাইতে পারে । 

তৰে কেন বড় রাজ! তোহ্মার পিত! মরে ॥ 


94 


INTRODUCTION. 


ধনের কাতর নহে সেই মহাজন | 
রাত্রিদিন ভ্রমে সেই এ তিন ভুবন ॥ 
রাত্রিকালে আইসে যম দিনে চারিবারে | 
না জানি পাপিষ্ঠ যম কারে আসি ধরে ॥ 
রাত্রি দিনে অষ্ট বার নিত্যই গমন করে। 
না জানি কঠিন যম লই যাঁএ তোঙ্গারে ॥ 


রাজাএ বোলে শুন মাগ মএনামতী আই। 
আর এক কথ! কহি তুঙ্গি মারের ঠাঞি ॥ 
সাচানি আসিব যম বাড়ীর ভিতর | 
লোহার বাদ্ধিমু ঘর লোহার বাসর ॥ 
লোহার জাল তুলি দিমু পুরীর ভিতর | 
আশী হাজার সৈন্য দিমু শিয়রে পশর ॥ 
হস্তে খড়া লৈয়। মুহি থাকিবে জাগিয়৷ | 
শিয়রে যাইতে যম ফেলিমু কাটিয়া ॥ 

লাল টঙ্গীর wal দিয়া যমেরে দিমু শাল। 
মারিয়া যমেতে নিবে বার হাজার মাল ॥ 
পলাইয়া যাবে যম পাই তহেঙ্কার | 
সেই যম আম! নিতে না আসিবে আর ॥ 


মৈনামতী বোলে বাপু কি বুঝিছ মনে | 
আর এক কথা মাত্র কহি CoM স্থানে ॥ 
আসিবে সেই যম রনদখা CHT | 
কেমতে কাটিবা যম লোহার অস্ত্র দিয়া ॥ 
চিলরূপে আইসে যম সাচানরূপে চাএ। 
মাছিরূপ ধরি যম ঘরেতে সামা এ ॥ 
কত দিনের আএউ তারে গণি চাও | 
যার যে লিখন দিয়া যমে লৈয়া যাএ ॥ 
ইষ্ট মিএ বাপ ভাই থাকেএ বসিয়া | 
তাহাকে পাপিষ্ঠ যমে লই যাএ ধরিয়া ॥ 
শুনহে রসিক জন একচিত্ত মন। 
মএনামতী কহে বাক্য মধুর বচন ॥ 


INTRODUCTION. 


The lamentations of Gopichand’s Queen Aduna at his sannyas. 


রাগ পঞয়ার ছন্দ | 


কান্দএ অদুনা নারী কান্দয়ে AGA | 
কান্দএ রতন মালা আর কাঞ্চসোণা ॥ 
অদুনার কান্দনে গাবীর গাব ছারে | 
পদুনার কান্দনে সমুদ্র উজান ধরে ॥ 

রতন মালার কান্দনে প্রাণ নহে স্থির | 
পদ্মমালার কান্দনে মেদিনী ata চির ॥ 
চারি নারী কান্দে atata চরণে ধরিয়!। 
মৈনামতী বোলে তুমি যাইবা যুগী হৈয়া ॥ 
যে দেশে যাইবা প্রিয় সে দেশে যাইব | 
ধরিয়া যুগীর বেশ সঙ্গতি থাকিব ॥ 

তুমি সে যুগিয়া রাজা আদ্ছিত যুগিনী । 
ঘরে ঘরে মাগিমু fetal রান্দি দিব Sts | 
ছাড়িয়া না দিমু coral শোন প্রাণনাথ n 
এক সৈন্দা রান্দি ভাত দুই সৈন্দা খাওাইমু। 
হাটিতে নারিল রাজা কোলে করি লইমু ॥ 


রাজ! বলে কি প্রকারে হাটিয়! যাইবা | 
সে পন্থে বাঘের তয় দেখি ডরাইবা ॥ 
খাউক বনের বাঘে তারে নাহি ডর। 
Coral আগে মৈলে হৈব সাফল্য মোহর ॥ 
যে দিন আছিন্ব শিশু বাপ মাএর ঘরে | 
সে দিন ন! গেলা প্রিয়! দূর দেশান্তরে ॥ 
অখন যৌবন হৈল তোমা বিদ্যমান | 

তুষি যুগী হৈলে প্ৰভু তেজিব পরাণ ॥ 
যথনে বাপের বাড়ী ষাইতে চাইল আন্ধি। 
চুলে ধরি মারিবারে মোরে চাইলা তুঙ্গি n 
যে দিন অদুনার মাথে ছোট ছিল চুল। 
সে দিন তোহ্ধার মাএ নিল পাণ ফুল ॥ 
এক বছরের কালে নিত্য আইল গেল। 
পঞ্চ বছরের কালে দেখি যোড় দিল ॥ 


95 


96 


INTRODUCTION. 


সপ্তম বছয়ের কালে জানি বিভা কৈলা। 
নবম বছরের কালে মন্দিরেতে নিলা ॥ 
তুন্ধি সাত আদ্গি-এমত কালের বিয়া। 
হীরামণ মাণিক্য মুক্তা লৈক্ষ দান দিয়া ॥. 
মোর বৈন পছুনারে পাইল! বেভার | 
ধনরত্র মোর বাপের আছিল অপার ॥ 
সকল ছাড়িয়া আনিলা ভগ্নীরে আমার। 
ছোট কালের বন্ধু মোর] জানিয় তোহ্মার ॥ 
আপনার হস্তে প্রভু তৈল গিল! দিলা | 
আবের কঙ্কই দিয়! কেশ বিনাটিলা ॥ 
লৈক্ষ তঙ্কার জাদ দিলা চুল বান্ধিবার | 
লৈক্ষ তঙ্কার খোপা দোলে পিষ্ঠের উপর ॥ 
পিন্দিবারে দিল! প্রভু মেঘনাল শাড়ী | 
যেই শাড়ীর মূল্য ছিল বাইশ কাহন কৌড়ী ॥ 
পাঁএতে পিন্দাইলে রাজ! সোণার নেপুর | 
হাঁটাতে চলিতে রাজ! ঝামুর জুমুর ॥ 

নিজ হস্তে কাম সিন্দুর কপাল ভরি দিলা। 
are মন্দির ঘরে নিয়া রূপ রঙ্গ চাইলা ॥ 
এ হেন দএয়ার বন্ধু কি দোষে ছাঁড়িলা। 
হেন প্রিয়া ছাড়ি কেন বিদেশে চলিলা ॥ 
তোঙ্ষার আন্মার নষ্ট কৈল যেই জন। 

নষ্ট কউরুক তার প্রভু নিরঞ্জন ॥ 


আহে প্ৰভু গুণনিধি কি বলিল! at | 
শুনিতে বিদরে বুক না রহে পরাণী ॥ 

বনে থাকে হরিণী বনে ঘরবাড়ী। 

প্রেমের কারণে কাকে কেহ না যাএ ছারি ॥ 
FARA চর! করে বনের ভিতর | 
সৈন্দাকালে চলি যাঁও আপন! WAT: | 
হরিণা যাএ আগে হরিণী যাঁঞএ পাছে। 
সর্ধহুঃখ পাসরএ স্বামী থাকে কাছে ॥ 

সেই tes বুদ্ধি তুন্দি রাজার ঠাই। 
এতবারে আদ্গি নারী রাজ! তোহ্মারে বুঝাই ॥ 


INTRODUCTION. 97 


আটার বছর হইল তুমি অধিকায়ী। 

এ বার বছর হৈল মোরা চারি নারী ॥ 

এ বুলিয়া চারি বধু পুরী প্রবেশিল। 

ঘরে গিয়া! চারি বধু যুক্তি বিমশিল ॥ 
SHANG বোলে বইনগ AHA সুন্দর । 
সাত কাইতের বুঝ আমার ধরের ভিতর ॥ 


19. Coneluding remarks. 


By far the greater portion of the present compilation has been taken 
from old MSS. written between the 16th and 18th centuries, though there 
were printed books available in some cases. I got some help from late 
Babu Ramanimohan Mullick’s editions of the songs of the Vaisnava-masters. 
The Vaizsnava songs, in the old MSS. in my possession, were occasionally 
revised by me on a comparison with the readings given in Ramani Babu’s 
collections. I had also to consult frequently the excellent and erudite 
edition of Vidyapati, edited by Babu Nagendranath Gupta and published 
at the cost of Babu Säradācharan Mitra, whose earlier edition of Vidyapati, 
( published in 1876) first popularised the poet among the educated 
people of Bengal. But whether we should altogether do away with the 
Bengalicised forms of these poems extant in this country, preferring 
their Maithil originals, is a question which ought seriously to be considered. 
Some of the padas of Vidyapati have undoubtedly gained in richness 
and flow of style in their Bengali form. This is no doubt due to the 
existence of a devotional flavour lent to them by the followers of Chaitanya. 
Should these be altogether abandoned because we have found their 
originals ? There are numerous editions of Krittivasa’s Ramayana 
and Kasidasa’s Mahabharata available in the market. I have not, 
however, depended upon these. The extracts given in this work from the 
above-named authors were taken from MSS. two to three hundred 
years old. It should be noted here that I have not included in my 
compilation some of the choicest passages to be found in the Ramayana 
of Krittivdsa published from Bat-tala, as I believe these to be later 
interpolations. For instance I find from comparing numerous old 
MSS. of the Ramayana that Krittivdsa’s version of the lamentations of 
Rama when Sita was carried away is quite different from the popular 
reading of the passage to be found in the current editions of Bat-tala. The 
Raibar or the embassy of Angada, the humour of which was so highly 
extolled by former generations of the Bengalis, is found in the earlier 
MSS. with the colophon distinctly mentioning Kavichandra as its author. 
I have accordingly included it in the extracts from higecomposition. 

I had to study about 2000 MSS. for the purpose of making the present 
selection and most of these, as I have already mentioned, belonged to the 


13 


95 INTRODUCTION. 


library of Babu Nagendranath Vasu. As the MSS. in his library bore 
no number I could not give any for the purpose of reference. The 
University of Calcutta has very recently purchased this library and the 
publie will now have access to them. 

On pp. 102-110 a portion of the song of Govindachandra by the poet 
Durlava Mallik has been quoted. This song was published some years ago 
by Babu Shibchandra Shil with copious notes. But I could not find it in 
time and had to take my extracts from a copy which I found in Nagendra 
Babu’s library, and which, I understand, was made prior to the publication 
of the song. I find that the readings are slightly different though the 
copies were taken from the same original. 

Regarding the date of Krittivāsa I had a good deal of correspondence 
of a controversial nature with Mr. H. E. Stapleton, M.A., B.Sc., Inspector 
of Schools, Dacea. His concluding remarks in the Dacca Review, have, I 
trust, settled the question finally. He says “I now conclude that Krittivasa 
was born not later than 1980 A.D..a not very different date to the one 
given by Dines Babu in his reply to my criticism.’’* 

The tradition of the country is that it was Husen Shaha who gave 
the title of Gunaraj Khan to Maladhara Vasu, the earliest translator of 
the Bhagabata, but l now agree with Mr. Stapleton in holding that 
this tradition is incorrect. On this point he says, “From the clear 
reference to the time occupied in the work (A.D. 1473 to 1480 ) it 
would appear that the king who conferred on Maladhara Vasu the title 
of Gunaraj Khan was Shamsuddin Yusuff Shaha who according to 
Blochman (J. A. S. B. 1883, p. 309 ) reigned from A.D. 1478 to 1481. 
In the Riya-Zu-S-Salatin (Abu-S-Salam’s translation p. 120) he is said 
to have been a sovereign of gentle temperament, solicitous for the welfare 
of his subjects, virtuous, learned and pious” +t; so it does not seem 
improbable that he patronised Maladhara’s translation. 

The date of the composition of Vijay Gupta’s Manasa Mangala, I 
found in some old MSS. indicated in the lines: 


“চায়া শুন্য রবি শশী পরিমিত শক। 
সনাতন হুসেন সাহ নুপতি তিলক ॥” 


Now the year mentioned in the above couplet does not agree with the 
dates of Husen Saha’s reign, and a great difficulty presented itself in 
reconciling the discrepancy. I tried all possible interpretations, some of 
which werc necessarily of a strained character { but the difficulty, says Mr. 
Stapleton, “is removed by another reading of the first half of the first 


* Vol. II, No. X1I, March, 1913, p. 455, + Dacca Review, March, 1913, p. 457. 
t Dacca Review, March, 1913, p. 42. 





INTRODUCTION. 99 


line, viz “ag বেদশশী” which is to be found in the older MSS. of 
which one was shown me at Gaila, the poet’s birth place, some years ago. 
As there are six seasons ( যড়খতু ), one Moon ( শশী ) and four Vedas the 
date is 1416 Saka ( A. D. 1494.) i. e. the year after the date, I showed in 
the Asiatic Society of Bengal for April, 1910 ( p. 166 ) to be the accession 
year of Husen Saha. I was further given to understand at the time 
I saw the MS. that the year 1416 Saka for the writing of Manasa 
Mangala agrees with the author’s statement that the goddess ordered him to 
compose the work on the Sunday after the full moon of Shravana, which was 
Sunday.” * 

The present Gaila and Fullashri ( the birth place of Vijaya Gupta ) 
in the district of Backerganj once formed the same village; so the MSS. 
of Vijay Gupta’s poems found there are more reliable than those found 
elsewhere, especially in regard to those passages which mention localities 
and dates in which copyists are generally found to commit errors. 

I am indebted to Babus Haragopala Daskundu, Haridas Palit, 
Basantaranjan Ray, Sibratan Mitra, Akrurchandra Sen and Anandanath 
Ray for supplying me with extracts from some of the poems which I 
could not secure here. 

I must here acknowledge my deep indebtedness to Babu Nagendranath 
Vasu, Prachyavidyamaharnava, without whose friendly aid, the preparation 
of the present compilation would have presented difficulties, which in my 
weak state of health, I could hardly have expected to cope with. My thanks 
are due to Mr. Allan Cameron, M. A., Professor of the Scottish Churches 
College, Calcutta, for kindly revising some of the proofs of this introduction 
with care. But as changes and additions were subsequently made, I am 
alone responsible for any errors that may be found in it. and I am painfully 
conscious that there are such errors, as owing to my bad health, I could 
not always do my best in respect of proof-reading. 

In conclusion my greatest thanks are due to Sir Asutosh Mookerjee, 
Vice-Chancellor of the University of Caleutta, without whose constant 
encouragement and help, this work would not have been completed. If 
the book is found to possess any merit, my highest reward will be the 
joy of proving worthy of his great kindness. 


BAGHBAZAR, CALCUTTA. DINESH CHANDRA SEN. 


19, Kaxta PtktR Lang, 
The 25th January 1914. | 


* Dacca Review, March, 1913, p. 457. 








LIST OF ILLUSTRATIONS (with notes). 


Facing page 


Plate 1.— Mahisa-Mardiniz or the goddess who destroyed the 
demon Mahisa. For particulars about this goddess 
the reader is referred to my History of Bengali 
Language and Literature, pp. 225-228. The original 
picture from which this is reproduced measures 


4 ft. by 24 ft. Frontispiece. 


Plate II.—Falarāīma (brother of Krişna). The original picture 
measures 14 ft. by 1% ft. 

Plate II1I.—Gaznesha-Jananit or the goddess Durga with her 
child Ganesha. The original picture measures 3? ft. 
by 24 ft. 


Plate IV.— The two great Vaisnava apostles of the sixteenth 
century—Adva:ta and Hartdasa, The original paint- 
ing measures 24 ft. by 14 ft. 


Plate V.—Jugala-Milana or the union of Radha and Krisna, 
the maids of Radha welcoming them. The original 
picture measures 2% ft. by 2 ft. 


Plate VI.—From a book cover taken from the District of Birbhum. 
The pictures were painted in lacquer on wooden board, 
early 17th century. The parting scene —Krisna and 
Valarāma are taken to Mathura. Akrura, Kamsa’s 
Messenger, serving as charioteer. The miulkmaids are 
in great grief. Radha swoons away in the arms of one 
of her maids. For particulars about the subject, see 
p. 544 of my History of Bengali Language and 
Literature. The panel containing the original painting 
measures l ft. by 4 ft. 

Plate VII.—Contains 3 pictures. 

(a) Kéliya-Damana or the suppression of the snake ‘Kaliya’ 
by Krisna. For particulars about the subject, 
see p. 521 of my History of Bengali Language 
and Literature and pp. 790-800 of this book. 

(b) The Nari-Kifiyara or the Elephant-show produced 
by nine maids of the Vrind&-groves. Krisna 


308 


757 


762 
796 


il LIST OF ILLUSTRATIONS. 


while grieving his separation from Radha and 
wandering in the forest in the darkness of night, 
meets this elephant and taking it to be a real one 
rides it. Within a few minutes the elephant 
loses its form and dissolves, and Kri:na finds 
himself surrounded by nine merry girls of the 
Vrinda-groves, Radha being the chief of them. 


(c). Baka-Badha—The killing of the Crane-demon by 
Krisna (described in the 13178020269), 


Plate VII containing the above three pictures is reproduced 
from a painting measuring 84 ft. 3% ft. 

Plate VIII.—Sańkīrtana or the religious procession of Chaitanya. 
Reproduced from paintings in lacquer on wooden board 
measuring 14 ft. by 4 ft. meant tobe a book cover, 
dated 1665 A.D. The two central figures are of 
Chaitanya and Nityananda. The head-dresses of 


their companions show them mostly to be Jain 
merchants. 1146 


Plate 1X.—Bala-Gopala or the Child Krisna. Krisna is kept 
bound to a pillar on the right side of the picture 
on account of his mischief-making. But the divine 
child mysteriously appears on the left side to eat 
from a sacred plate which a sage (the guest of his 
mother) dedicates to his god. Krisna really was the 
god whom the sage worshipped not recognising Him 
in the child before him. The other figures in the 
picture are those of JaSoda, Krisna’s mother, and her 
maids. The original painting measures 84 ft. by 
3? ft. 1170 

Plate X.— Tila dande Krişna or Krişna weighed with a Tulasi 
leaf. 92052121505) queen of Krisna, thought of her 
riches and was proud of them. Narada, the sage, came 
to her palace once and wanted a gift. The queen 
promised him whatever he would seek. Narada wanted 
Krisna himself. The queen was alarmed at this, 
but Narada relented at her importunities saying 
that he would release Krisna if his weight in gold 
be offered+ by the queen. The queen gladly agreed 
to this, but to her alarm she found that all the 
tiches of her treasury fell short of the weight of 


LIST OF ILLUSTRATIONS. ni 


Krista, who grew mysteriously heavy at the time. 

When in this dilemma she was instructed to write the 

name of Krisna on a sacred Tulasi leaf and weigh it 

with Krisna. This done, it was found that Krg a’s 

weight fell short of that of the sacred leaf, which the 

sage took on his head with great reverence, and 

disappeared. The original painting measures 8} ft. 

by 34 ft. 1223 
Plate XI—Govardhana Dharana or the raising up of the hill 

Govarddhana. For particulars about the subject of this 

picture the reader is referred to p. 221 of my 

History of Bengali Language and Literature and 

p. 1122 of this book. The original picture measures 

84 ft. by 3% ft. 1294 


Plate XII.—Xrigna-Kalz.—or Krisna transformed to the goddess 

Kali. At one time Krisna was enjoying the company 

of Radha accompanied by her maids, when Abhimanyu, 

the husband’of Radha, was informed of her conduct by 

her mother-in-law—Jatila and sister-in-law—Kutila. 

The infuriated husband accompanied by his mother, 

sister and some neighbours went to the groves of Vrind& 

with a drawn sword to punish the wife. Radha came 

to know of the danger that was imminent, and prayed 

Krisna for devising some means to escape it. All on 

a sudden Krisna assumed the form of the goddess 

Kali and Radha fell at her feet in the attitude of wor- 

ship. This story sets at rest the old quarrel 

between the Saktas and the Vaisnavas proving the 

identity of Krişna and Kali. When Abhimanyu saw 

that his wife was worshipping Kali, he was highly 

pleased as he was himself a devout worshipper of Kali. 

The original picture measures 84 ft. by 3} ft. 1504 
Plate XITI.—Mathura scene—Krisna with his new wife Kubja. 

The picture was painted on lacquer on wooden board, 

early 17th century. The board measures 14 ftby 4 ft. 1551 
Plate XIV.—Radhi-Krigna—The original painting measures 4} 

ft. by 24 ft. 1618 

Plates I, II, III, V and XIV are reproduced from old paintings 

preserved in the house of Babu Krishnachandra Basu of Shyambazar, 
Calcutta. They were all, except the picture on plate IX, prepared by 


iv LIST OF ILLUSTRATIONS. 


Krishnaram Basu or his son.. The present representative of their family 
Babu Krishnachandra Basu is 6th in descent from Krishnaram Basu and is 
about 55 years old now. The paintings are therefore over 150 years 
old. The picture on plate IX is, however, of a comparatively later date 
being a hundred years old. 


Plates VII, IX, X, XI and XII are reproductions’ from old paintings 
in the house of late Babu Satkari Mitra, 32 Maniktala Street, Calcutta. 
His son Babu Mathuranath Mitra thus writes to me about the pictures :~ 


“l owe an apology for not being able to write to you about the 
pictures before. I have only been able to gather a little information 
about them and these are that the pictures were prepared by my 
grandfather, late Kunjabihari Mitra. They were painted by one Sasi 
Kayal who used to live in Chasadhobapara in Simla (Calcutta) and he 
was a one-eyed man. The pictures are more than 100 years old but 
they were thoroughly overhauled about 15 years ago. I think this will 
do for your purpose.” 


The pictures were prepared long before the birth of Rabu Satkan 
Mitra, Mathur Babu’s father, who died last year at the age of 82. 


Plate IV is reproduced from an old painting in the house of Babu 
Kshetranath Mookerjee of Bagbazar, Calcutta. 


The thanks of the author of the ‘present work are due to the 
Proprietors of these paintings for their kind. permission to publish them 
and for the: help they rendered to Messrs. K. V. Seyne & Bros. in 
taking the photographs. Babu Haranath Basu’s kind services should also 
be thankfully acknowledged in this connection. 


FDP | 


স্পা ভারা 


প্রথম খণ্ড | 


(১৯৫৯ পৃষ্ঠা ৷ ) 
বৌদ্ধযুগ ১১১০ পৃঃ | 


ডাক ( খৃঃ ৮ম--১২শ শতাব্দী ) ১--১০ পৃঃ। খনা (খৃঃ ৮ম--১২শ শতাব্দী ) 
১০-১৫ পৃঃ। রামাই পণ্ডিত ( খৃঃ ১০ম__১১শ শতাব্দী ) ১৬--২৭ পৃঃ । মাণিকচন্দ্ 
রাজার গান ( খৃঃ ১১শ-_১২শ শতাব্দী ) ২৭-৮৪ পৃঃ । ময়ূরভঞ্জ হইতে প্রাপ্ত গোবিন্দ- 
চন্দের গীত ( খৃঃ ১১শ-_১২শ শতাব্দী ) ৮৫-৯৪ As) ময়নামতীর গান ( খৃঃ ১১--১২শ 
শতাব্দী ) ৯৫__১০১ পৃঃ। ছুলর্ভ মল্লিক কৃত গোবিন্দচন্দের গান ১০২--১১০ পৃঃ। 


শিবের গান ১১১--১৬১ পূঃ | 


রামাই পণ্ডিত কৃত শিবের গান ( খৃঃ ১৭ম--১১শ শতাব্দী ) ১১১--১১৭ পৃঃ। 
রামকৃষ্জের শিবায়ন ( খৃঃ ১৭শ শতাব্দী) ১১৭--১২৮ পৃঃ। জীবন মৈত্রের প্রণীত শিবায়ন 
(১৭৪৪ খৃঃ) ১২৯ পৃঃ। রামেশ্বর ভট্রাচার্যের শিবাদ্ন ( ১৭৫০ Ys) ১২৯--১৩৭ FAs} 
দ্বিজ কালিদাস কৃত শিবের গান ( ১৮শ শতাব্দী ) ১৩৭__১৫৫ পৃঃ। শিবের গানের 
পরিশিষ্ট: মালদহের গাজন ১৫৬-_১৫৭ পৃঃ; বদ্ধমানের গাজন ১৫৭--১৫৯ পৃঃ; 
বরিশালের গাজন ১৫৯-১১5১ Fe | 


প্রাচীন সুর্য্যের গান ১৬২--১৭১ পৃঃ | 
বরিশাল জেলার FHA গ্রামে প্রাপ্ত হধ্যের গান ১৬২--১৭১ পৃঃ । 
মনসা-মঙ্গল ১৭২--২৯৯ Fe | 

কাণাহরি দত্ত প্রণীত মনসা-মঙ্গল (১২শ শতাব্দী ) ১৭৪-_-১৭৬ পৃঃ। নারায়ণ দেব 
প্রণীত মনসা-মঙ্গল ( খৃঃ ১৩শ শতাব্দী ) ১ ৬--১৮৪ পৃঃ। বিজয় গুপ্ত কৃত মনসা-নঙ্গল 
( খৃঃ ১৫শ শতাব্দী) ১৮৫-২০৭ পৃঃ। দ্বিজ বংশীবদনের মনসা-মঙ্গল € ১৫৭৫ খৃঃ) 
২৯৭__২৪৯ পৃঃ। ষষ্ঠীবরের মনসা-মঙ্গল ( খৃঃ ১৬শ শতাব্দী ) ২৫*_-২৫৭ পৃঃ। গঙ্গাদাস 
সেনের মনসা-মঙ্গল ( খৃঃ ১৬শ শতাব্দী ) ২৫৮ পৃঃ। কেতকাদাস ক্ষেমানন্দ কৃত মনসা-মঙগল 


oe সূচীপত্র | 


(১৬৫০ খৃঃ ) ২৫৯--২৮৫ পৃঃ। জাঁনকীনাথ শিবরাম প্রভৃতি কবির ভণিতাযুক্ত মনসা-মঙ্গল 
২৮৫__২৮৬ পৃঃ। জগজ্জীবন ঘোষাল-প্রণীত মনসা-মঙ্গল (খৃঃ ১৭শ শতান্দী) ২৮৬৩-২৮৯ পৃঃ | 
রাঁমবিনোদের মনসা-মঙ্গল ( খৃঃ ১৭শ শতাব্দী ) ২৮৯-_২৯২ পৃঃ। দ্বিজ রসিকের মনসা-মঙ্গল 
(খৃঃ ১৮শ শতাব্দী ) ২৯২-_২৯৭ পৃঃ। বৈদ্য জগন্নাথ ও কবি জীবন মৈত্রেয়ের মনসা-মঙ্গল 
২৯৭-_-২৯৯ পৃঃ | 


চণ্তী-কাব্য ৩০০_-৩৭৮ পুঃ। 

মাণিক দত্তের চণ্ডীকাব্য ( ১৩শ শতাব্দী ) ৩০০-৩০১ পৃঃ। মুক্তীরাম সেনের চণ্ডীকাব্য 
(১৪৪৭ খৃঃ) ৩০২ A) ভবানীপ্রসাদ কর কৃত চণ্ডীর অনুবাদ ( ১৬৫০ Ys) ৩০২-_ 
৩০৫ পৃঃ। দ্বিজ কমললোচনের চণ্ডিকা-বিজয় ( ১৬০৯-_-১৬৩০ খৃঃ) ৩০৫-__-৩০৯ পৃঃ | 
দ্বিজ হরিরামের চণ্ডী-মঙ্গল ( খৃঃ ১৬শ শতাব্দী ) ৩১০__৩২২ Al মাঁধবাচার্যের চণ্তীকাব্য 
(১৫৭৯ খৃঃ ) ৩২২--৩৩৭ পৃঃ। কবিকঙ্কণ-চণ্ডী ( ১৫৭৭_-১৫৮৯ Ye) ৩৩৮--৩৬৮ পৃঃ | 
কৃষ্ণকিশোর রায়ের সঙ্কলিত চণ্ডীকাব্য ( খুঃ ১৭শ শতাব্দী ) ৩৬৯-__৩৭০ Ao, ভবানীশঙ্কর 
দাসের চণ্তীকাব্য ( ১৭৭৯ খৃঃ) ৩৭০-_-৩৭৭ পৃঃ । জয়নারাঁয়ণ সেনের চণ্ডীকাব্য ( খৃঃ ১৮শ 
শতাব্দী ) ৩৭৭-৩৭৮ পৃঃ | 

CHACHA গীত ৩৭৯--৪৮৫ পুঃ | 

গোবিন্দরাম বন্দ্যোপাধ্যায় রচিত etary (খৃঃ ১৫শ শতাব্দী) ৩৭৯--৩৮৪ % | 
রূপরামের CT ( খৃঃ ১৫শ শতাব্দী ) ৩৮৫-_-৩৯১ পৃঃ। মাণিক গান্গুলীর ধর্ন্মমঙ্গল 
(১৫৪৭ থুঃ) ৩৯১--৪০২ পৃঃ। সীতারাম দাসের ধর্ম্মমঙ্গল ( ১৫৯৭ খৃঃ) ৪০৩--৪১১ পৃঃ। 
রামচন্দ্র বাড়ুষ্যার a ১৭শ শতাব্দী ) ৪১১--৪২০ পৃঃ। রামনারায়ণের ঢেকুর-বিজয় 
(১৭শ শতাব্দী) ৪২১__৪৩৬ পৃঃ। ঘনরাম চক্রবর্তীর শ্রীধর্শমঙল (১৭১৩ খৃঃ) 
৪৩৬--৪৫৫ পৃঃ। নরসিংহ বস্তুর ধর্ম্মমঙ্গল (১৭৩৭ খৃঃ) ৪৫৬_-৪৮১ পৃঃ) সহদেব 
চক্রবর্তীর ধর্ম্মমঙ্গল ( ১৭৪০ খৃঃ ) ৪৮২--৪৮৫ পৃঃ | 


রামায়ণের অনুবাদ ৪৮৬-_৬০৬ পুঃ | 

কৃত্তিবাসী রামায়ণ (খৃঃ ১৪শ শতাব্দী ৪৮৬-৫২৪ পৃঃ । শঙ্কর কবিচন্দ্র কৃত অঙ্গদ-রায়বার 
( খৃঃ ১৬শ শতাব্দী ) ৫২৪--৫৩৯ পৃঃ। দ্বিজ মধুকণ্ডের রামায়ণ ( খৃঃ ১৬শ শতাবী ) ৫৩৯ 
৫৪১ পৃঃ। ঘনশ্যাম দাসের সীতার বনবাস ( খৃঃ ১৬শ শতাব্দী ) ৫৪১--৫৪৯ পৃঃ। দ্বিজ 
দয়ারাম রচিত তরণীসেনের যুদ্ধ ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৫৪৯-_৫৫২ পৃঃ। PEA পণ্ডিতের 
সংক্ষিপ্ত রামায়ণ ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৫৫৩-_৫৫৮ পৃঃ। পাবনার কবি অদ্ভুতাচার্য্যের রামায়ণ 
(১৭৪২ খৃঃ) ৫৫৯-৫৬৮ Ao) দ্বিজ লক্ষণ কৃত রামায়ণ (খৃঃ ১৮শ শতাব্দী) ৫৬৯-৫৭৩ পৃঃ 
দ্বিজ ভবানী কৃত রামায়ণ A ১৮শ শতাব্দী ) ৫৭৩-_-৫৮৩ Ae) জগদ্রাম রায়ের রামায়ণ 
(খৃঃ ১৮শ শতাব্দী ) ৫৮৪_-৫৯৪ পৃঃ। রঘুনন্দন গোস্বামীর রাম-রসায়ন ( ১৭৮৫ খৃঃ) 
৫৯৫-_৬০৬,পঠ। 


সূচীপত্র | gfe 


মহাভারত ৬০৭-৭৫৬ পুঃ | 

সঞ্জয়-র চিত মহাভারত ( খৃঃ ১৪শ শতাব্দী ) ৬০৭-_৬১৬ Ael ale পরমেশ্বরের 
মহাভারত (১৪৯৫__-১৫০০ খৃঃ ) ৬১৬--৬২০ পৃঃ। fa অতিরামের মহাভারত ( খৃঃ ১৫শ 
শতাব্দী) ৬২১-৬২৭ পৃঃ | শ্রীকরণ নন্দীর মহাভারত ( খৃঃ ১৫শ শতাব্দী) ৬২৮-৬৩৩ পৃঃ | 
ঘনশ্যাম দাসের মহাভারত ( খৃঃ ১৬শ শতাব্দী ) ৬৩৩-_৬৪০ পৃঃ। রাজেন্দ্র দাসের মহাভারত 
( খৃঃ ১৬শ “otal ) ৩৪০__৬৫৮ পৃঃ । নিত্যানন্দ ঘোষের মহাভারত (খৃঃ ১৬শ শতাব্দী) 
৬৫৯-৬৬৩ পৃঃ । কাশীদাসী মহাভারত ( খৃঃ ১৬শ শতাব্দী ) ৬৬৪--৬৯০ পৃঃ। গঙ্গাদাস 
সেনের মহাভারত ( খৃঃ ১৬শ শতাব্দী ) vac—vao পৃঃ । চন্দনদাস মওলের মহাভারত 
( খৃঃ ১৬শ শতাব্দী ) ৬৯৪-__৬৯৯ পৃঃ । বিশারদের বিরাট-পর্ব (১৬১২ খৃঃ) ৬৯৯_-৭০৪ পৃঃ। 
Dara AACA মহাভারত ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৭০৪-_-৭০৭ পৃঃ। বাসুদেব আচার্ধ্যের মহা- 
ভারত ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৭০৭--৭১০ পৃঃ । নন্দরাম দাসের মহাভারত (১৬৬০ খৃঃ) ৭১১-_ 
৭১৬ পৃঃ । সারল কবির মহাভারত ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৭১৭-_-৭২৬ পৃঃ। ক্ৃষ্ণানন্দ TT 
মহাভারত ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৭২৬-৭২৯ পৃঃ । দ্বেপায়ন দাসের মহাভারত ( খৃঃ ১৭শ 
শতাব্দী ) ৭২৯-৭৩১ পৃঃ। অনন্ত মিশ্রের মহাভারত ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৭৩১-_৭৩৪ পৃঃ | 
রামচন্দ্র খার মহাভারত ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৭৩৫-৭৩৮ পৃঃ । দ্বিজ কৃষ্ণরামের মহাতারত 
(১৭শ শতাব্দী ) ৭৩৯__৭৪২ পুঃ। ত্ৰিলোচন চক্রবর্তীর মহাভারত ৭৪২ পৃঃ। রামেশ্বর 
নন্দীর মহাভারত ৭৪৩ Al লক্ষণ বন্যোপাধ্যায়ের নহাভারত (১৮০৪ খৃঃ) 
৭৪৩-৭৫৩৬ P: | 


ভাগবত ৭৫৭__৯৫৯ পৃঃ। 


গুণরাজ খান মালাধর বস্থুর ভাগবত ( খৃঃ ১৫শ শতাব্দী ) ৭৫৭__৭৭৬ As মাঁধবাচার্যের 
ভাগবত (খৃঃ ১৬শ শতাব্দী ) ৭৭৬ __৭৮৭ পৃঃ। কবিচন্দ্রের ভাগবত ( খৃঃ ১৬শ শতাব্দী )৭৮৮-_ 
৭৮৯ পৃঃ। শ্তামদাসের ভাগবত ( খৃঃ ১৬শ শতাব্দী ) ৭৯*-_-৮০৩ পৃঃ। রঘুনাথের ভাগবত 
( খৃঃ ১৫১০-১৫১৫ ) ৮০৩--৮০৬ পৃঃ। রামকান্তের ভাগবত ( খৃঃ ১৬শ শতাব্দী ) ৮০৬__ 
৮০৮ পৃঃ। গৌরাঙ্গদাসের ভাগবত ( ১৭৬৮ খৃঃ ) ৮৯-৮১১ পৃঃ। নরহরিদাসের ভাগবত 
( খৃঃ ১৬শ শতাব্দী ) ৮১১--৮৩৫ পৃঃ। কৰিশেখরের কৃষ্ণমঙ্গল ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৮৩৫ 
৮৩৭ পৃঃ। হরিদাসের মুকুন্দ-মঙ্গল ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৮৩৮-৮৪০ Asl দৈবকীনন্দনের 
গোপাল-বিজয় ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৮৪০-৮৪৬ পৃঃ। অভিরাম দাসের গোবিন্দ-বিজয় 
( খৃঃ ১৭শ শতাব্দী )৮৪৬ _৮৪৯ পৃঃ। নরসিংহ দাসের হংসদূত ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৮৫০ 
৮৬০ পৃঃ। অচ্যুতদাসের FLA ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৮৬০-৮৬৮ পৃঃ। রাজারাম 
দত্তের ভাগবত ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৮৬৯-৮৯২ পৃঃ। গদাধর দাসের জগয়াথ-মঙ্গল 
( খৃঃ ১৭শ শতাব্দী ) ৮৯২--৮৯৭ পূঃ । দ্বিজ পরশুরামের ভাগবত ( খৃঃ ১৭শ শতাব্দী ) ৮৯৭ 
৯০৭ পৃঃ। শঙ্কর দাসের ভাগবত ( খৃঃ ১৮শ শতাব্দী ) ৯*৮--৯১০ পৃঃ। জীবন চক্রবর্তীর 
ভাগবত ( খৃঃ ১৮শ শতাব্দী ) ৯১০-_-৯২০ পৃঃ । তবানন্দ সেনের ভাগবত ( খৃঃ ১৮শ শতাব্দী ) 


le সূচীপত্র । 


৯২১--৯২৩ পৃঃ। ডউদ্ধবানন্দের রাধিকা-মঙ্গল ৯২৩--৯২৪ পৃঃ। ঈশ্বরচন্দ্র সরকারের 
প্রভাস-খণ্ড ( খৃঃ ১৯শ শতাব্দী ) ৯২৪--৯৩০ পৃঃ। AFE দাসের ভাগবত ( খৃঃ ১৯শ 
শতাব্দী ) ৯৩০--৯৫৯ পৃঃ | 


দ্বিতীয় খণ্ড | 
(৯৬১-১৮১৯ পৃষ্ঠা ৷ ) 


পদাবলী ৯৬৩-১১৪৬ পৃঃ | 


চণ্ডিদাসের শ্রীকুষ্চ-কীর্ভন ( খৃঃ ১৪শ শতাব্দী ) ৯৬৩-৯৬৮ পৃঃ। চণ্ডিদাসের পদাবলী 
(খৃঃ ১৪শ শতাব্দী ) ৯৬৮--১০০২ yey রামমণির পদাবলী ( খৃঃ ১৪শ শতাব্দী ) ১০০২ 
১০০৪ পৃঃ। বিদ্ভাপতির পদাবলী (খু ১৪-১৫শ শতাব্দী ) ১০০৫__-১০২৬ পৃঃ। গোবিন্দ- 
দাসের পদাবলী ( খৃঃ ১৬শ শতাব্দী) ১০২৬-_-১০৫২ পৃঃ । গোবিন্দ চক্রবর্তীর পদাবলী 
(খুঃ ১৬শ শনাব্দী ) ১০৫২--১০৫৫ পৃঃ। জ্ঞানদাসের পদাবলী (খুঃ ১৬শ শতাব্দী ) 
১০৫৫__-১০৬৪ Yal বলরাম দাসের পদাবলী ( খৃঃ ১৬-১৭শ শতাব্দী ) ১০৬৫-__-১০৭৪ Ae | 
ঘনশ্যাম দাসের পদাবলী (খৃঃ ১৭শ শতাব্দী) ১০৭৫__-১০৮৯ Moy অপরাপর প্রাচীন কবিগণের__ 
যথা, যুরারি we, সনাতন, বান্থদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, নরহরি, রামানন্দ, বৃন্দাবন 
দাস, রথুনাথ দাস, বংশীবদন, অনন্ত দাস, লোচন দাস, রায় বসন্ত, যছুনন্দন, IATA দাস, 
যাদবেন্্র, শ্রীদাম দাস, পুরুষোত্তম, কবিরঞ্জন, প্রেমদাস, জগন্নাথ দাস, রাধামোহন, নরসিংহ দাস, 
দ্বিজ মাধব, দুখিনী, জ্ঞান-হরিদাস, দ্বিজ ভীম, acaten দাস, faa হরিদাস, gafo সিংহ, বীর 
aria, উদ্ধব দাস, শ্ঠামানন্দ, জগদানন্দ, মাধব, কবিশেখর, রায়শেখর-চন্ত্রশেখর-শশিশেখর, 
দ্বিজ শ্তামদাস, রামচন্দ্র, কামদেব দাস, গোপীরমণ, রাজা নুসিংহদেব, মাধবী দাসী, প্রেমদাস, 
BASH দাস, রথুনন্দন গোস্বামী, মুসলমান বৈষ্ণব-পদকর্ত! আলওয়াল, অলিরাজা, সাহ আকবর, 
নসির মামুদ, হবিব, সালবেগ, কবীর, সেখ লাল, ফতন, ভিখন ও সৈয়দ মর্ভজার পদাবলী 
(খৃঃ ১৫-১৮শ শতাব্দী ) ১০৯০_-১১৪৬ পৃঃ | 


বৈষ্ণব-চরিতাখ্যান ১১৪৭--১২৮০ পুঃ | 
গোবিন্দদামের কড়চা ( ১৫১০--১৫১১ খৃঃ ) ১১৪৭-_-১১৬৩ পৃঃ । জয়ানন্দের চৈতন্ত-মঙগল 
(১৫৪০ খৃঃ) ১১৬৩-১১৭০ পৃঃ | বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য-ভাগবত ( ১৫০৭-১৫৮৯ খৃঃ ) 
১১৭১--১১৯০ Al লোচনদাসের চৈতন্-মঙ্গল (১৫৩৭ খৃঃ) ১১৯০--১১৯৬ পৃঃ। 
নিত্যানন্দের প্রেমবিলাস ( ১৬শ শতাব্দী ) ১১৯৭--১২০৫ পৃঃ। ঈশান নাগরের অদ্বেত- 


সূচীপত্র | ve 


প্রকাশ (১৫৬০ খৃঃ) ১২০৫_-১২০৬ পৃঃ। FATA কবিরাজের চৈতন্ত-চরিতামৃত (১৬৯৬ 
১৬১৫ খৃঃ) ১২০৬_-১২৩০ পুঃ। ক্বষ্ণদাসের ভক্তমাল ( ১৭শ শতাব্দী ) ১২৩০---১২৩৬ পৃঃ। 
নরহরি চক্রবর্তীর নরোত্রম-বিলাস ( ১৬১৪-_-১৬২৫ খৃঃ) ১২৩৬--১২৪৬ পৃঃ। নরহরি 
চক্রবর্তীর তক্তি-রদ্বাকর ( ১৬১৪-১৬২৫ খৃঃ ) ১২৪৬-_-১২৬৪ পৃঃ। হরিচরণ দাসের অদ্বৈত- 
মঙ্গল ( ১৬৫০ খৃঃ ) ২২৬৪--১২৬৫ পৃঃ প্রেমদাসের চৈতন্ত-চন্দোদয়-কোমুদী (১৭১২ খৃঃ) 
১২৬৫--১২৭৭ পৃঃ। আনন্দচন্দ্ৰ দাস-রচিত চৈতন্ত-পার্ষদ জগদীশ-পণ্ডিত-চরিত ( ১৮১৫ খৃঃ ) 
১২৭৮-১২৮০ Ae | 


বিবিধ অনুবাদ ১২৮১--১৩৫০ পৃঃ | 

পীতাম্বরের মার্কণ্ডেয় পুরাণ (১৫৪৫ -১৫৫৪ খৃঃ ) ১২৮১__১২৮৪ পৃঃ ॥ যদুনন্দন দাসের 
কষ্চকর্ণামৃত ( খৃঃ ১৬শ শতাব্দী ) ১২৮৫--১২৯০ পুঃ । ষছুনন্দন দাসের গোবিন্দ-লীলামৃত 
( খৃঃ ১৬শ শতাব্দী ) ১২৯১--১৩০৬ পৃঃ । আলাওয়ালের পদ্মাবৎ (১৬১৮ খৃঃ) ১৩০৭ 
১৩২৩ A) গোপাল দাসের রাধাকৃষ্ণরস-কল্পলতা ( ১৫৯০ খৃঃ) ১৩২৩--১৩২৮ পৃঃ 
গোবিন্দ মিশ্রের গীতা । ( ১৬৩৫ খৃঃ ) ১৩২৮-_১৩৩১ পৃঃ। দেবাইয়ের বৃহরারদীয় পুরাণ 
(১৬৬৯ খৃঃ) ১৩৩১--১৩৩৭ পৃঃ । qaaa দাসের গীতগোবিন্দ ১৩৩৭--১৩৩৮ পৃঃ | 
গিরিধরের গীতগোবিন্দ ( ১৬৩৬ খৃঃ) ১৩৩৯--১৩৪১ পৃঃ । অকিঞ্চন-কৃত জগন্নাথবল্লভ- 
নাটকানুবাদ ( খৃঃ ১৭শ শতাব্দী )১৩৪২--১৩৪৪ পূঃ । দ্বিজ তবানন্দের হরিবংশ ( খৃঃ ১৮শ 
শতাব্দী ) ১৩৪৪-১৩৪৩৬ পৃঃ । FERAI নারদ-পুরাণ ১৩৪৭-_-১৩৪৯ পৃঃ । গোবিন্দদাসের 
গরুড়-পুরাণ ( খৃঃ ১৮শ শতাবা ) ১৩৪৯--১৩৫০ পৃঃ। 


বিবিধ ১৩৫:-_১৪৪০ পূঃ | 


CCHIT ও বাণেশ্বরের রাজমাল! ( ১৪০৭---১৪৩৯ খৃঃ ) ১৩৫১-১৩৫২ পৃঃ । ফকীররাম 
কবিহৃষণের সখীসেনা ( খৃঃ ১৭শ শতাব্দী ) ১৩৫২--১৩৬৫ পৃঃ। কৃষ্চরামের রায়মঙ্গল 
(১৬৮৬--১৬৮৭ খৃঃ) ১৩৬৫--১৩৭২ পৃঃ । বিএমাদিত্য-কালিদাস-প্রসঙ্গ ( খৃঃ ১৭শ শতাব্দী ) 
১৩৭২--১৩৭৯ পৃঃ । দামোদরের AH ( ১৬৭৩ খৃঃ) ১৩৮০--১৩৮২ পৃঃ । দয়ারাম-প্রণত 
সারদা-মঙ্গল ( বৃঃ ১৭শ শতাব্দী ) ১৩৮৩-১৪০৩ পৃঃ। রাধাকৃষ দাসের গোসানী-মঙ্গল 
(১৩৯৮ খৃঃ) ১৪০৪-১৪০৭ পৃঃ। সমসের গাজির গান ১৪০৭-১৪০৮ পৃঃ। গোরাকান্ত 
দাসের BFS ( খৃঃ ১৮শ শতাব্দী) ১৪০৮-১৪১২ Al রতিরাম কৃত দেবী-সিংহের 
উৎপীড়ন ( খৃঃ ১৮শ শতাব্দী ) ১৪১৩-১৪১৮ Al জয়কৃষ্ণ দাসের মদনমোহ্ন-বন্দন! 
১৪১৯--১৪২১ YS] AMARA মহারাষ্ট্র-পুরাণ ( বৃঃ ১৮শ শতাব্দী ) ১৪২১-১৪২৫ Y: | 
বৈ্ধগ্রন্থ ( Ys ১৮শ শতাব্দী ) ১৪২৬-১৪২৭ পৃঃ । জীবন মৈত্ৰেয়ের উষা-হরণ ( খৃঃ ১৮শ 
শতাব্দী ) ১৪২৭--১৪২৯ পৃঃ। মদনমোহন-রচিত রাস্তার করিতা (১৮৩৬ |) ১৪৩০ 
১৪৩২ পৃঃ। কুলানের সদ্বন্ধ-নির্ণয় ( খৃঃ ১৯শ শতাব্দী ) ১৪৩২-১৪৩৫ পৃঃ। ঈশ্বর গুপ্তের 
বোধেন্ু-বিকাশ ( খৃঃ ১৯শ শতাব্দী ) ১৪৩৫--১৪৪০ পৃঃ। 


1%০ সূচীপত্র | 


কৃষ্ণচন্দ্রীয় যুগ ১৪৪১--১৫২১ পৃঃ | 
রামপ্রসাদ সেনের বিদ্যাস্সন্দর ( ১৭১৮-_-১৭৭৪ খৃঃ ) 5885—9883 পৃঃ| ভারতচন্দ্রের 
অন্নদামঙ্গল ( ১৭১২-_-১৭৬০ খৃঃ) ১৪৪৯-_-১৪৬৭ পৃঃ । ভারতচন্দ্রের বিদ্যান্ছন্দর ( ১৭১২ 
১৭৬০ খৃঃ ) ১৪৬৮-__১৪৭৬ পৃঃ। জয়নারায়ণ সেনের হরিলীলা (খুঃ ১৮শ শতাব্দী ) ১৪৭৭-_ 
১৫১২ পৃঃ। জয়নারায়ণের কাশীবর্ণনা! ( ১৮০০ খৃঃ ) ১৫১২--১৫২১ পৃঃ | 


প্রাচীন সঙ্গীত ১৫২২-__-১৬২৯ A | 


রামপ্রসাদী গান (১৭১৮--১৮০৪ খৃঃ ) ১৫২২--১৫৩৮ পৃঃ । আজু গৌসাই (১৭১৮ 
১৮০৪ খৃঃ) ১৫৩৮--১৫৩৯ পৃঃ। নিধু বাবুর গান (১৭৩৮--১৮২৫ খৃঃ) ১৫৩৯ 
১৫৪৭ পৃঃ। কবির গান £ রঘু মুচি ( খৃঃ ১৭শ শতাব্দী ) ১৫৪৮-__-১৫৪৯ পৃঃ; ary নৃসিংহ 
( খৃঃ ১৭শ শতাব্দী ) ১৫৪৯-__১৫৫১ পৃঃ) CHAM গু ই ( খৃঃ ১৭শ শতাব্দী ) ১৫৫১ পৃঃ) 
কেষ্টা মুচি ( খৃঃ ১৭শ শতাব্দী ) ১৫৫১--১৫৫২ পৃঃ ; হরু ঠাকুরের গান ( ১৭৩৮--১৮১৩ খৃঃ ) 
১৫৫২--১৫৫৮ পৃঃ ; নিত্যানন্দ বৈরাগীর গান (১৭৫১--১৮২১ খৃঃ ) ১৫৫৮--১৫৫৯ পৃঃ) 
রাম TAM গান ( ১৭৮৬--১৮২৮ খৃঃ) ১৫৫৯-১৫৬৩ পৃঃ; যজ্ঞেশ্বরী ( খৃঃ ২০শ শতাব্দী ) 
১৫৬৩--১৫৬৪ পৃঃ; আন্টুনি সাহেবের গান ( খৃঃ ২০শ শতাব্দী ) ১৫৬৪--১৫৬৬ পৃঃ) 
গদাধর মুখোপাধ্যায়ের গান ( খৃঃ ২০শ শতাব্দী ) ১৫৬৬-_-১৫৬৯ পৃঃ) কৃষ্ণমোহন ভট্টাচার্য্যের 
গান (খৃঃ ২০শ শতাব্দী) ১৫৬৯ পৃঃ। দাশরথি রায়ের পীচালী (১৮০৪ খৃঃ) ১৫৭০-১৫৭৭ পৃঃ | 
গোবিন্দ অধিকারীর গান (১৭৯৭ খৃঃ) ১৫৭৭--১৫৮৬ Ae) কৃষ্ণকমল গোস্বামী (১৮১০ থুঃ) 
১৫৮৬--১৬২০ পৃঃ। AYALA রায়ের গান €(১৭৫০--১৮৩৬ খৃঃ) ১৬২০--১৬২১ পুঠ। 
রাজ! রামমোহন রায়ের গান (১৭৭৪-_-১৮৩৩ খৃঃ) ১৬২১--১৬২২ পৃঃ । দেওয়ান রামছুলালের 
গান (১৭৮৫--১৮৫১ খৃঃ) ১৬২৩ পৃঃ। রাধাঁমোহন সেনের সঙ্গীত-তরঙ্গ ( ১৯শ শতাব্দী ) 
১৬২৩__-১৬২৫ পৃঃ। গোপাল উড়ে (১৭৯৭ খৃঃ ) ১৬২৬--১৬২৯ পৃঃ | 


সহজিয়া-সাহিত্য ১৬৩০-_-১৬৭১ পুঃ | 

জ্ঞানাদি-সাধনা ( খৃঃ ১৭শ শতাব্দী ) ১৬৩০-__১৬৩৭ পৃঃ। প্রাচীন দলিল £-_ প্রথম দলিল 
(১৭১৭ খৃঃ) ১৬৩৮--১৬৪০ পৃঃ; দ্বিতীয় দলিল (১৭৩২ খৃঃ) ১৬৪১--১৬৪৩ Pe | 
নরেশ্বর দাসের চম্পক-কলিকা ( খৃঃ ১৮শ শতাব্দী ) ১৬৪৪-__১৬৪৯ পৃঃ । অকিঞ্চন দাসের 
বিবর্ত-বিলাস (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৪৯-__-১৬৫৫ Al রাধাবল্লভ দাসের সহজ-তত্ব (খৃঃ ১৮শ 
শতাব্দী) ১৬৫৫-_-১৬৫৮ পৃঃ | চেতন্তদাস-কৃত রসভক্তি-চন্দ্রিকা বা আশ্রয়-নির্ণয় ( খৃঃ ১৮শ 
শতাব্দী ) ১৬৫৮-_-১৬৬১ পৃঃ। যুগল কিশোর দাস-রচিত প্রেম-বিলাস ( খৃঃ ১৮শ শতাব্দী ) 
১৬৬১-__১৬৬৭ পৃঃ । রাধা-রস-কারিক1 ( খৃঃ ১৮শ শতাব্দী ) ১৬৬৭__১৬৭১ পৃঃ। 


প্রাচীন গগ্ভ-দাহিত্য ১৬৭২__-১৮১৯ পুঃ। 
একখানি প্রাচীন পত্র (১৫৫৫ খৃঃ) ১৬৭২ পৃঃ। আদালতের mafa ( ১৬৮৮ খৃঃ ) 
১৬৭৩ পৃঃ। আদালতের আরজি (১৬৮৯ খৃঃ) ১৬৭৩ পৃঃ। বৃন্দাবন-পরিক্রম! (খৃঃ ১৮শ 


সূচীপত্র | 1/০ 


শতাব্দী) ১৬৭৪-__১৬৭৫ পৃঃ। কুলজী-পটা-ব্যাখ্যা ( খৃঃ ১৮শ শতাব্দী ) ১৬৭৫__-১৬৭৭ পৃঃ | 
জয়নাথ ঘোষের রাজোপাখ্যান (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৭৭___১৬৭৯ পৃঃ। কেরি-কৃত কথোপকথন 
(১৮০১ খৃঃ) ১৬৭৯-_-১৬৮২ পৃঃ।  রামরাম বস্থুর রচিত রাজা প্রতাপাদিত্য-চরিত্র 
(১৮০১ খৃঃ) ১৬৮২-_১৬৯৮ পৃঃ । রাজীব লোচনের কষ্ণচন্দ্র-চরিত (১৮১১ খৃঃ ) ১৬৯৮ 
১৭০০ পৃঃ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রবোধ-চন্দ্রিকা (১৮১৩ খৃঃ) ১৭**--১৭২২ পৃঃ | 
ফিলিক্স কেরির ইংলগ্ডের ইতিহাস € ১৮১৯ খৃঃ) ১৭২২--১৭২৭ পৃঃ। রাজ-বিবরণ 
(১৮২০ খৃঃ) ১৭২৭--১৭৩৪ পৃঃ । শ্ৰীপ্ৰমথনাথ শৰ্শ্মণের নব-বাবু-বিলাস ( ১৮২৩ খৃঃ ) 
১৭৩৪-১৭৪০ পৃঃ। ভারতবর্ষে ইংগ্রণ্ডীয়ের দের রাজ-বিবরণ (১৮৩১ খৃঃ) ১৭৪০-১৭৫৩ Hs | 
রাজা রামমোহন রায়ের বাঙ্গলা রচনা ( ১৭৭৪-১৮৩৩ খৃঃ ) ১৭৫৩-১৭৬৪ Yel MALWA 
জীবনী (খৃঃ ১৯শ শতাব্দী) ১৭৬৪__১৭৮৫ পৃঃ । গোলোকনাথ site হিতোপদেশ (১৮০১ খৃঃ) 
১৭৮৫-১৭৮৭ পৃঃ। মৃত্যুপ্রয় ita হিতোপদেশ (১৮০১ খৃঃ) ১৭৮৭--১৭৮৯ As | 
সদ্গুণ ও বীর্যের ইতিহাস ১৭৮৯_-১৭৯১ পৃঃ। সাধুভাষায় ব্যাকরণ-সার-সপ্গ্রহ 
(১৮৪০ খৃঃ) ১৭৯১-_-১৭৯৩ পৃঃ। বাঙ্গলা ব্যাকরণ ( ১৯৫০ Ys) ১৭৯৩ ১৭৯৬ পৃঃ I 
মহর্ষি দেবেন্রনাথের জীবনী (খৃঃ ১৯শ শতাব্দী) ১৭৯৬--১৮৭৮ পৃঃ। কালীকমল 
সার্কভৌম-প্রণীত বগুড়া-বৃত্তান্ত ( খৃঃ ১৯শ শতাব্দী ) ১৮০৮---১৮০৯ পূঃ | ঈশ্বরচন্দ্র গুপ্তের 
বাঙ্গাল! গস্ত (১৮১১ খৃঃ) ১৮০৯--১৮১৬ পৃঃ। অক্ষয় কুমার দতের স্ত্রীশিক্ষার প্রয়োজন 
( খৃঃ ১৯শ শতাব্দী ) ১৮১৬--১৮১৯ % | 


পরিশিষ্ট ১৮২১--১৯০৪ পৃঃ | 

রামশঙ্কর দত্তের রামায়ণ ( ১৬৬৫ খৃঃ) ১৮২১--১৮২৫ পৃঃ। জয়কৃষ্ণ দাসের বৈষ্ণব- 
দিগ্দর্শন (খৃঃ ১৭শ শতাব্দী) ১৮২৫-__-১৮২৯ পৃঃ । তত্র প্রথম সপিগাদি বিচার-প্রবৃত্তি (খৃঃ ১৭শ 
শতাব্দী ) ১৮২৯--১৮৩৪ পৃঃ। লালশশী-বিরচিত কর্তাতজাদের গান ( খৃঃ ১৮শ শতাব্দী ) 
১৮৩৪-১৮৫০ খৃঃ। সমসের গাজির পুথি ( খৃঃ ১৮শ শতাব্দী ) ১৮৫০__-১৮৬০ পৃঃ। atal- 
তিমির-চন্দ্রিকা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৮৬০-১৮৭২ পৃঃ । আনন্দময়ী (খৃঃ ১৮শ শতাব্দী) ১৮৭২-_ 
১৮৭৪ পৃঃ। গঙ্গামণি দেবী ( খৃঃ ১৯শ শৃতাব্দী ) ১৮৭৪ পৃঃ। উজ্জ্ল-চন্দ্ৰিকা ( ১৭৮৫ খৃঃ ) 
১৮৭৫-১৮৮৫ Ar রাধামাধব ঘোষ-রচিত বৃহৎ সারাবলী ( খৃঃ ১৮শ শতাব্দী ) ১৮৮৫ 
১৮৯৪ পূঃ। বিবিধ গান £__কৃষক-কবি কাবেল-কামিনী ( খৃঃ ১৯শ শতাব্দী ) ১৮৯৪-_ 
১৮৯৫ পৃঃ; পাগলা কানাই (খৃঃ ১৯শ শতাব্দী ) ১৮৯৫-১৮৯৬ পৃঃ । বিবিধ প্ৰাচীন 
গান ১৮৯৬-_১৮৯৯ পৃঃ fagta প্রাচীন গান ১৮৯৯--১৯০৪। 

অনুক্ৰমণিকা ১৯০৫-১৯৬৩ পৃঃ | 

দুরূহ শব্দার্থ-সুচী ১৯৬৪-১৪৭৪ As | 





বঙ্গ-সাহিত্য পরিচয় । 


ডাকের বচন'। 





বৌদ্বযুগ-_ডাঁক_ খ্ঃ ৮ম-১২শ শতাব্দী । 


আসামের বড়পেটার ৬৭ মুইল দক্ষিণে বাউদী পরগণার মধ্যে লোহ 
নামক একখানি গ্রাম আছে। বড়পেটার লোৱকরা এই গ্রামকে "ডাকের 
গ্রাম’ নামে অভিহিত করিয়া থাকে । আসামে প্রচলিত ডাকের বচনে এই 
কয়েক পংক্তি পাওয়া যায়, 
হি 

«লোহিডাঙ্গর! ডাকের গাওঁ 1] 

তিনিশ ষাটিটি পুখুরীর নাও ॥ 
ne * ক্ৰ + + 


সেই Has উপজিল ডাক ॥” 


আসামবাসীরা বলিয়া থাকেন, এই ‘লোহ’ই সেই প্রাচীন “লোহি- 
ডাঙ্গর/' নামের রূপাস্তর। CHINA এখনও ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি 
পৃ্ধ'র্ণা আছে এবং সেই সকল পুষ্করিণীর পাড়ে প্রাচীন বসতির চিহ্ন দেখা 
যায়। এক সময় যে এই গ্রাম বিশেষ সমৃদ্ধ ছিল, এবং একটা বড় রাস্তা 
এস্থান হইতে.ক্লোচরিহার পর্যন্ত বিস্তৃত ছিল, এখনও তাহার চিহ্ন আছে। 
কথিত.আছে, ডাকের পিতা জাতিতে কুস্তকার ছিলেন। প্রথমে তাহার 
সন্তান ছিল না। কিছুদিন পরে মিহির নামক জ্ঞোতির্বিদ্‌ কামাধ্যা 
দর্শনার্থ কামরূপ যাইবার পথে এই লোহ্গ্রামে উপস্থিত হন। ডাকের 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


মাত৷ শাশুড়ীর আদেশে পুক্রকীমা Va তাহার সেবা করেন। মিহির 
সেবায় তুষ্ট হইয় পুত্রবর দিয় চলিয়া যান। যথাকালে ডাক ভূমিষ্ঠ হন। 
প্রবাদ এই, ডাক জন্মিয়াই মাতাকে OF দিয়! নবপ্রস্থতি ও Aer 
সন্তানের লালন-পালন সম্বন্ধে উপদেশ করেন-_এই নিমিত্ত তাহার নাম 
ডাক’ BF | 

“উপজিয়ে মাঁয়কো দিলে ডাক | 

সেই সে কারণে তার নাম থৈলা ডাক ॥” 


মিহির আর একবার লোহিডাঙ্গর! গ্রামে আগমন করেন এবং 
ডাকের অসাধারণ প্রতিভার পরিচয় পাইয়া পরম প্রীত হন। প্রবাদ 
এই যে, ডাক অল্প বয়সেই জলে vita মারা যান। ডাকের বচনে 
নিম্নলিখিত বিষয়গুলি আছে: _নীতি-প্রকরণ, রন্ধন-প্রকরণ, জ্যোতিষ- 
প্রকরণ, ক্ষেত্র-প্রকরণ, গৃহিণী-লক্ষণ, কৃষি-লক্ষণ, বুষ-লক্ষণ, বর্ষা-লক্ষণ, 
পরিত্যাগ-কথন। 

আসাম-প্রচলিত ডাকের জন্ম-সন্বন্ধীয়্ প্রবাদগুলি কতদূর বিশ্বাস- 
যোগ্য তৎ্সন্বন্ধে আলোচনা করা উচিত। জ্যোতিষ-সম্বন্ধে কৃতিত্বের 
নিমিত্ত ডাককে বরাহমিহিরের সঙ্গে সংশ্লিষ্ট করিয়া জনসাধারণের প্রবাদ 
রচনা করা আশ্চর্য্য নহে। খনার সম্বন্ধেও সেইরূপ প্রবাদ প্রচলিত আছে | 
প্রধান শিবভক্তকে শঙ্করে্র অবতার, FLOTTE চৈতন্তের অবতার 
প্রতিপন্ন করিয়া! বহু কাহিনী এদেশে রচিত হইয়াছে । জ্যোতিষ সম্বন্ধেও 
ডাককে সেইরূপ বরাহমিহিরের অবতার কল্পনা করা অসম্ভব নহে। 
আসামী ভাষা ও সাহিত্যের ইতিহাস লেখক শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ বেজবড়ূ যা 
এই সমস্ত উপাখ্যান নির্বিচারে বিশ্বাস করিয়া বরাহমিহিরের সময়ানুসারে 
ডাকের সময়ও খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দী বলিয়া নির্দেশ করিয়াছেন। বরাহ- 
মিহিরের সময় সন্বদ্ধে বিস্তর মতভেদ আছে। জ্যোতির্কিদাভরণের সময়- 
নির্দেশ অনুসারে তিনি ২৪ বিক্রম-সম্বতে বিদ্যমান ছিলেন। পৃথুস্বামি- 
কৃত ব্রহ্ধগুপ্তের টীকাঁয় লিখিত আছে ৫০৯ শকে বরাহমিহির স্বর্গীরোহণ 
করিয়াছেন | হলমঞ্জরীতে বরাহমিহিরের সময় দ্বিতীয় বিক্রম-সম্বং 
বলিয়া উল্লিখিত হইয়াছে । fea বরাহমিহির স্বয়ং তাহার বৃহজ্জাতকে 
যে সময় নির্দেশ করিয়াছেন আমরা তাহাই গ্রাহ মনে করি। ৪২৭ শকের 
es প্রতিপদ মঙ্গলবার ধরিয়া তিনি অহর্গণ স্থির করিয়াছেন। ইহাই 
সম্ভবতঃ তাহার বৃহজ্জাতক রচনার সময় | অতএব উহা ৫০৫ Ay হইল। 
ডাক যদি সত্য সত্যই ইহার বর-পুক্র হইয়া থাকেন, তবে তাহার সময় 
খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীর প্রথম ভাগ দাড়ায় । কিন্তু আমর! পূর্বেই বলিয়াছি, 


বৌদ্ধযুগ-_-ডাক__খ্বঃ ৮ম-১২শ শতাব্দী । 


এই উপাখ্যান আমরা বিশেষ প্রমাণ ব্যতীত গ্রহণ করিতে প্রস্তুত নহি। 
শাকছীপি-ব্রা্ণগণের এক শাখার উপাধি মিহির fer) এই মিহির 
হইতে উদ্ভূত “মির” ও “মের” এই ছুই উপাধিই এখনও তাঁহাদের মধ্যে 
প্রচলিত দেখা যায়। মিহির নামক জ্যোতির্বিদি পাইলেই যে আমরা 
তাহাকে বরাহমিহির বলিয়া! মনে করিব, তাহার কোন কারণ নাই। 
পরবর্তী লোকেরা বরাহমিহির এবং এই উপাখ্যানোক্ত মিহিরকে অভিন্ন- 
ব্যক্তি বলিয়া কল্পনা করিয়াছে; বিশেষ প্রমাণাভাবে তাহ! কখনই atta 
হইতে পারে না। বিশেষতঃ এই উপাখ্যানে ডাককে কুস্তকার জাতীয় 
বলা হইয়াছে; অথচ বাঙ্গালায় প্রচলিত প্রবচনে অনেক স্থানে “ফুট 
ভাষে ডাক গোয়ালে” এই পদ দৃষ্ট হয়। নেপালে ষে “ডাকার্ণৰ 
তন্ত্র ও “বজ্রডাক তন্ত্র প্রভৃতি তন্ত্র প্রাপ্ত হওয়া গিয়াছে এবং যাহাতে 
ডাকের বচনের অনুরূপ প্রবচনমালা উদ্ধত পাওয়া যায়, তাহা ডাকিনী 
তন্ত্রের মতই বজ্রডাক সম্প্রদায়ের রচিত বলিয়া মনে হয়। ডাক শব্দ 
ডাকিনী শব্দের পুংলিঙ্গ এবং ডাক ও ডাকিনী বৌদ্ধ তাস্ত্রিকের শ্রেণী- 
বিশেষ হওয়াই অধিক সম্ভবপর । ডাক যদি প্রকৃতই কোন oie 
বিশেষের নাম হইয়া থাকে, তবে তাহার জন্মস্থান বড়পেট! হওয়া 
আশ্চর্য্য নহে। প্রাচীন কালে জলপাইগুড়ী হইতে ব্রহ্মদেশের সীমান্ত 
"TS বিস্তৃত জনপদ প্রাগ্জ্যো তিষপুরের অন্তর্গত ছিল, সুতরাং বর্তমান 
বঙ্গদেশের অনেকাংশ প্রাগ্জ্যোতিষপুরের মধ্যবর্তী ছিল। ডাকের 
বচন বাঙ্গালার ঘরে ঘরে প্রচলিত। পাল-রাজাদের সময় কামরূপ 
বঙ্গদেশেরই অন্তর্গত ছিল; পাল-রাজগণের প্রতিনিধি-রাজপুরুষের 
তাত্রশাসন এঁ দেশ হইতে পাওয়া গিয়াছে। এই কারণে ডাককে বঙ্গীয় 
মনীধিগণের মধ্যে গ্রহণ করায় কোন আপত্তি হইতে পারে না। চাদ 
সওদাগরের বাসস্থান বঙ্গদেশ এবং আসামের বহুসংখ্যক গ্রামে নিদিষ্ট 
হইতে আমর! দেখিতে পাই,_ সেই সেই গ্রামে এখনও তৎসংক্রান্ত বহু 
প্রবাদ প্রচলিত আছে। ডাকের জন্মভূমি-সংক্রান্ত প্রবাদ সেইরূপ 
কল্পনা-মূলক কিন! তাহা বল! ষায় না, কিন্ত যখন ডাকের জন্মস্থান বলিয়া 
অপর কোন গ্রাম এখনও দাবী করে নাই, তখন লোহগ্রামকে 
সেই গৌরব দিতে আমাদের আপত্তি নাই। কিন্তু এতদ্দেশের ভিন্ন 
ভিন্ন স্থানে তদ্রপ sate কি কি কাহিনী প্রচলিত আছে তাহা 
না জানা পর্যন্ত আমরা নিঃসংশয় হইতে পারি নাই। বরাহমিহিরের 
উপাখ্যান সম্বন্ধে আমাদের আপত্তি আছে। ভাবার নমুনা দেখিয়া ডাক ও 
খনার বচনকে আমরা! YA ৮ম-১২শ শতাব্দীর রচনা বলিয়৷ মনে করিয়াছি | 
( বঙ্ষভাষ! ও সাহিত্য, oF সং, ৭৮-৮৫ পৃষ্ঠা দ্রষ্টব্য )। এই মত পরিবর্তন 


গন্তান-জন্মের পর। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


করিবার যথেষ্ট কারণ এখনও পাই নাই। ডাকের বচনের অনেকাংশ 


অত্যন্ত দুর্কোধ, যথা := 


“আদি অস্ত ভুঝসি। 

ইষ্ট দেবতা যেহ পূজসি ॥ 
মরণের যদি ডর বাসসি। 
অসম্ভব কভু না খায়সি ॥* 


“ বুনা। বুঝিয়া এড়িব ae | 
আগল হৈলে নিবারিব তুণ্ড ॥” ইত্যাদি । 


ডাক ও খনার বচন শুধু বঙ্গদেশে নহে, এখনও উড়িষ্যায়ও প্রচলিত 
আছে। বহু-প্রচলন-হেতু ইহাদের ভাষা পরবর্তী কালে যে অনেকটা 
পরিবর্তিত হইয়াছে, তাহা অস্বীকার করিবার উপায় নাই; তবে আদিম 
রচনার চিহ্ন এখনও অনেক স্থলে বিদ্যমান আছে। 


জন্মমাত্র বলে ডাক | 

পো এড়িয়া পোআতি রাখ ॥ (১) 
ধুইআ পৌচ্ছআ fire কোলে। 
যবে ফুল NPIS ভালে ॥ 
নাড়ি ছেদিআ fre জয়। 

ডাক বলে এই হয় ॥ 


অথ ধন্ম-প্রকরণ | 
ধর্ম করিতে যে জন জানি। 
পুখর দিআ রাখিও পানি ॥ 
অশ্বথ রোপে বড় PH | 
মণ্ডপ দেএ অশেষ CF | 
অন্ন বিন্ন (২) নাহি দান। 
ইহার পর ধর্ম্ম নাহি আন ॥ 


অথ বন্ধন-প্রকরণ। 


নিমপাতা কাসন্দির ঝোল। 
তেলের ওপর দিয়া তোল ॥ 


(১) সন্তানকে ত্যাগ করিয়া প্রস্থতির প্রতি মনোযোগী ae | 
(৩) সাছ-সাঁচা-সত্য। 


(২) বিনা। 


পলতা শাক রুহি মাছ। 
বলে ডাক বেঞ্জন সাছ (৩) ॥ 
AST মত্ত দাএ কুটিয়া। 
হিঙ্গ আদা লবণ দিয়া ॥ 

তেল হলদি তাহাতে দিব। 
বলে ডাক AJA খাব ॥ 
পোনা মাছ জামিরের রসে। 
কাসন্দি দিআ যে জন পরশে ॥ 
তাহা খাইলে অরচ্য পালাএ। 
আছুক মানবের কথা 
দেবের লোভ যাএ ॥ 

ইচিল! (8) মাছ Cora ভাজিয়া। 
পাতি লেবু তাতে দিয়া ॥ 
যাহাতে দেই তাতে মেলে। 
fey মরিচ দিহ ঝোলে ॥ 
চালু fre যত তত। 

পানী দিহ তিন যত ॥ (৫) 


(৪) চিংড়ী। 


(৫) চাউল যত দিবে তাহার তিন গুণ জল দেওয়া উচিত। 


বৌদ্ধযুগ__ডাক_ঃ ৮ম-১২শ শতাব্দী | t 


ভাত উতলাইলে দিহ কাটী। রৌদ্রের বেলা বুনি আইসে। 
তবে দিহ আল ভাটী ॥ (১) আমন ভাত কাসন্দি চোষে ॥ 
বড় ইতিল! দাএ কুটি। পোড়া মাছে লবণ প্রচুর । 
হিঙ্গ দিয়া তেলে wife n আর AIA পেলাহ দূর ॥ 
উলটি পালটি দিহ পীট | পাকা তেতলি বৃদ্ধ বোয়াল। 
হই খাইলে যোজন দিট ॥ (২) অধিক করিআ দিহ জাল ॥ 
কাটী fred করিহ caret | 
খাবার বেলা মাথা নাহি তোল ॥ 


বাপে পোয়ে কন্দল বাজে | পিতা-পুত্রের কলহ। 
তা বিচারে অবুধ রাজে ॥ 


au যদি ব্ৰাহ্মণ মারে | ব্ৰাহ্মণ-শুদ্রের বিচার। 
কোন্‌ মুড়ে তা বিচারে ॥ (৩) 


সজ্জন যবে AF ATA | প্রায়শ্চিত্ত I 
পরের নারী স্থাপ্য হরে N 

বার বৎসর ভিক্ষা মাগে। 

শেষে ভ্ৰমিয়া নাহে গাঙ্গে ॥ 

প্রায়শ্চিত্ত করিয়া! যায় । 

যাহার পাপ তাকে সি (৪) পায় ॥ 


অথ বসতি-প্রকরণ | 


আনহি বসত আনহি চাষ। যথা রাজা পালে। 
বলে ডাক তাহার বিনাশ ॥ (৫) তথা বসতি ভালে ॥ 
রাজার কাজ যে না বোঝে। ধন সম্পদ ঠাকুরাল পাই। 
সেই জন আপনি মজে ॥ নিত্য রাজা সেৰিতে চাই।' 


(১) তখন জাল একটু হাস করিবে। 

(২) এইরূপ হইলে, অর্থাৎ এই ভাবে প্রস্তুত হইলে, তাহা খাইলে 
চক্ষের দৃষ্টি এক যোজন পর্য্যন্ত যায়, অর্থাৎ চক্ষু তাল হয়। 

(৩) বুদ্ধিহীন রাজাই পিতা-পুভ্রের কলহের বিচার করিতে TA 
শৃদ্র যদি ত্রান্গণকে প্রহার করে, তবে এরূপ গুরুতর অপরাধ হয় যে, তাহ 
পার্থিব কোন বিচারকের পক্ষে বিচার করিতে stew মূর্খতা, অথবা বিচার 
না করিয়াই শ্রবণমাত্র তাহার শাস্তি দেওয়া উচিত। (৪) সি-সে। 

(৫) এক স্থানে বাড়ী এবং অপর স্থানে SACHA হইলে কৃষক নষ্ট হয়। 


বঙ্গসাহিত্য-পরিচয় | 


রাজ! সেবিব এক মনে | আনহি বসতি আনহি গোয়ালি। 
যেন রাজা ভাল জানে ॥ হেন বসতের কি বাউলি (>) 
যেন রাজা যেন দেশ। রাজ-কাঁজ যে না বুঝে। 
তা দেখিয়া করিহ ভেশ ॥ তা না পাঠাব দেওয়ানের মাঝে ॥(২) 

মনে যদি লই কসর। 

পোঁখরি পাহাড়ে (৩) তুলিও ঘর ॥ 

অথ গৃহিণী-লক্ষণ। 
fas রান্ধে সরুআ কাটে | (8) ফুট ভাষে ডাক গোয়ালে। 
সে গৃহিণীতে ঘর না টুটে ॥ এ গৃহিণীতে ঘর না টলে ॥ 
যে কিছু মধুর TA | চড়ক! পীড়ি চড়ক ধুতী | 
স্বামীর বোল শিরে ধরে ॥ রান্ধে বাড়ে গায় না লাগে কালী ॥ 
সুশীল! শুদ্ধ বংশে উৎপত্তি। স্বামীর সেবা সাজে AHS | 
fas বোল স্বামীতে ভকতি 4 বলে ডাক লক্ষ্মীর স্থিতি ॥ 
আয় ব্যয় করে শাশুড়ীকে পূজে। আতিথ্য দেখিয়| মরে লাজে। 
eo + = 8 তবু তার পূজায় লাগে ॥ 
সর্বকাল স্বামীকে ACH | অল্পে অল্পে লোক তুঞ্জায়ে। 
তাহাকে ধৰ্ম্ম আপনি যুঝে ॥ (৫) ₹ সস ঈ 
রোদ্রে কাটাকুটায় রান্ধে। কাখে কলসী পানীকে যায়। 
খড় কাঠ বর্ষাকে বান্ধে ॥ (৬) হেট মুণ্ডে কাকেহো না চায় ॥ 

যেন যায় তেন আইসে। 

বলে ডাক গৃহিণী সেই সে॥ 


(১) এক স্থানে বাস করিবার খর এবং অন্ত স্থানে গোয়াল, ইহ! 
পাগলের বাস করিবার উপযুক্ত! অর্থাৎ নিজের ঘরের নিকট গৃহস্থ 
গোয়াল রাখিবে। 

(২) তাহাকে রাজসভায় পাঠাইতে নাই। 

(৩) পাড়ে। 

(8) সরুআ=সরু। যে গৃহিণী ছোট ছোট কাঠে অর্থাৎ অতি অল্প 
কাঠ খরচ করিয়া সুমিষ্ট রন্ধন করিতে পারেন। 

(৫) wf তাহার হইয়! যুদ্ধ করেন, অর্থাৎ তাহার পক্ষ আশ্রয় 
করেন। 

(৬) বর্ষধাকেবর্ধার জন্য | 
রাখে। 


বর্ষাকালের জন্য খড় কাঠ তুলিয়া 


বৌদ্ধযুগ__ডাক_ঞ্নঃ ৮ম-১২শ শতাব্দী । 


অথ কুগৃহিণী-লক্ষণ | 
গৃহিণী হইয়া রোষে বোলে। এ নারীতে যাহার বাস। 
স্বামীর পীড়ি পায় টালে॥ তাহার কেন জীবনের আশ ॥ 
ঘর নাশে অল্প কালে। অতিথি দেখিয়া কোপ-মনে। 
ফুট ভাষে ডাক গোর়ালে ॥ গালি দেয় অতিথ শুনে ॥ 
প্রভাত কালে নিদ্রা যায়। তাল দ্রব্য আপনে ATF | 
বাসি শয্যা সর্ধ্য পায় ॥ * * * * 
উদয় হৈলে ছড়া (>) যে গৃহিণী আয় ব্যয় না বুঝে | 
সীজ হৈলে ভাড়া (২)। বোল বলিতে উত্তর যুজে ॥ 
তা গৃহিণীর ধরিয়া মুখ পোড়া ॥ তাল বলিতে রোষ করে। 
ষে গৃহিণী আমুদড় (৩) PST | তাহার স্বামী কেন থাকে ঘরে ॥ 
খায় দায় না পালে হাণ্ডী (৪) ॥ রৌদ্রে রান্ধে FICS ATH | 
ফেলায় খায় সব প্রচুর । বর্ষাকালে চাল আচড়ে ॥ (৮) 
বলে ডাক নিকলহ দূর ॥ = >» ক >à 
হেন স্ত্রীয়ে যাহার বাস। তথা PR ছাড়েন তখন ॥ 
খায় দায় উজাড়ে বাস ॥ এক বলিতে ছুবোল বলে। 
উচিত বলিতে পাড়ে গালি। স্বামীর শয্যা পায় টালে ॥ 
পোয়ে ঝিয়ে (৫)হয় বে-আলি (৬)॥ কিছু বলিতে পাড়ে গালি। 
কান্দনা শুনিয়া বাহির হয় । (৭) তাহার স্বামী কেনে 
নাটে গীতে ধাইয়া যায় ॥ নহে ভিখারী ॥ 


(১) কৃুর্য্যোদয়ের পরে ছড়া দেওয়া | 


(২) ধান ভানা। 


(৩) আযুদড়, আউদড় = আনুলায়িত ৷ 


আয়ুদড় শব্দ হইতে যদি 


উদ্‌লা শব্দ আসিয়া থাকে তবে তাহার অর্থ--অনাবৃত। 
(৪) হাওী পালন না করে অর্থাৎ যত্বপূর্বক হীড়ীরক্ষা না 


PTA | 


(৫) পোয়ে বিয়ে-পুত্র এবং কন্তার প্রতি | 


(৬) বে-আলি-বিরুদ্ধ। 


(৭) স্থশীলা রমণী কান্না 


আসিবেন না। 


শুনিয়া উৎস্থকভাবে বাহিরে 


(৮) কাঠ খড় রৌদ্রের সময় পোড়াইয়া বর্ষাকালে যে গৃহিণী 


চালের খড় ater রাধে। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


অথ স্ত্রীদোষ-লক্ষণ | 

অতি দীঘলী হয় রাণী (>) | যথা কলা কাপাদে বাড়ী 
নিদ্ধন হয়ে নাণডা-মুণ্ডী (২) ॥ Sal লুব্ধ বহু ঝিয়ারী ॥ 
পিঙ্গল আখি চপল মতি | ফুট ভাষে ডাক গোয়ালে। 
ওঠ (৩) ডাগর অলক্ষণ জাতি ॥ + ক * * 
পেট পীঠ উচ ললাট। যাহার বহু ঝি দূর যাস্তি। 
তী দেখিয়া ছাড়িহ বাট ॥ তাহার নিকটে বসে অসতী ॥ 
CHAT বধে স্বামী মারে | ঘরে আখা বাহিরে ACH | 
বলে ডাক আর কিবা করে ॥ অন্ন কেশ ফুলাইয়৷ বান্ধে ৷ 


নাক বাজে যার নিদ্রা গেলে। 
সবাকে রুষিয়া বোল বলে ॥ 


ঘন ঘন চাহে উলটিয়া ঘাড়। 
বলে ডাক এ নারী ঘর উজার ॥ 


ভূমি কাপে যার পাঁএর ঘায়। পানী ফেলিয়া পানীকে যায়। (৫) 
আছুক স্বামীর কাজ * খায় ॥ পরপুরুষ পানে আড় চক্ষে চায় ॥ 
ঘরে স্বামী বাহিরে বৈসে। বাতি বুলে গীত গায়। 

চারি পানে চাহে মুচকি হাসে ॥ + * ঈ* 

হেন স্ত্রীয়ে যাহার বাস। ওড়ন(৬) কাড়ে) বলে সানে৮্)। 
তাহার কেন জীবনের আশ ॥ তাক লইয়া ঘর কেনে ॥ 

যাহার ঘরে নাহি টেকি মুষল। যে নারী দিনে নিদ্রা যায়। 

সে বহু বির নাহিক কুশল ॥ গালি দিলে cata করিয়া যায় ॥ 
বলে ডাক শুন সার। চিড়িপো (৯) কাহাকে না পুছে। 
পরের ঘরে উপজে জার ॥ (৪) ডাক বলে বিভা কৈলে মিছে ॥ 
যত হয় কলা কাপাসে। নিয়ড় পোখরী দূরে যায়। (১০) 
তত হয় সরিষা মাষে ॥ পথিক দেখিয়া আড় চক্ষে চায় ॥ 


(১) রাণ্ডী =র ড়ী = বিধবা | 

(২) Bl মাথা অর্থাৎ যাহার Wala অল্প কেশ থাকায় মাথা প্রায় 
CoD | (9) ওঠ-ওষ। 

(৪) অপরের গৃহেই রমণীগণের স্বভাব নষ্ট হওয়ার ASTIA | 

(৫) পুনরায় বাহিরে যাইবার অভিপ্রায়ে তোলা জল ফেলিয়া দিয়া 
জল আনিবার ছলে বহির্গত হয়। 

(৬) ওড়ন = উত্তরীয় বসন। 

(৭) কাড়ে = বলপূৰ্বক গ্রহণ করে। 

(৮) সানে-_ ইঙ্গিতে কথা বলে। (৯) ছেলেপিলে। 

(১০) পুকুর নিকটে, তথাপি জল আনিতে দূরে যায় | 





বৌদ্ধযুগ__ডাক-_খঃ ৮ম-১২শ শতাব্দী । 





পরপুকুষকে আড় চক্ষে HiT | মে পরের ATA লাগা হয়। 
ATASA বাটে রহি ॥ ব্রাহ্মণ হইয়া! শৃত্রাণীর খায় ॥ 
এ নারী ঘরে না থুই। + * * * 
রাণ্ডী হইয়া ভোগরাই (>) ॥ বলে ডাক তার বিনাশ ॥ 
হাসিয়! চাহে আড় দৃষ্টি। CAH হইয়া লাজউলী (৫)। 
বলে ডাক সেই AT ॥ মুখ পোড়াহ তার আগুন জ্বালি ॥ 
যথা বাড়ী বাটে বাট। চোর গাই বাঝি (৬) ছাগলী । 
যুবতী হইয়ে যায় হাট ॥ ঘরে আছে gei মেহলী (৭)॥ 

+ * * + খল পড়শী পো মুরুখ | 

* * * * বলে ডাক এ বড় দুঃখ ॥ 
বরিষাতে বিনি ছাতাতে ata | বিনি চুণে eal খায়। 
পানী দেখিয়া তরাসে ধায় ॥ ভাত হৈলে রোষ করিয়া! যায় ॥ 
fam পাতে (২) খায় দুধ I ঘাট এড়িয়৷ অঘাটে ata | 
বলে ডাক সে বড় অবুধ (৩) ॥ মাগ মরলে শ্বশুর বাড়ী যায় ॥ 
যে নারী কাটন নাহি কাটে। সে কান্দিয়া রাত্রি পোহায়। 
রাতি পোহাইলে ক্ষ ক > æ 
পোপানকে সাটে (8) i এ চারিজন মৈলে নাহিক দোষ ॥ 
কিছু বলিতে যায় রোষে। ঈশ্বরের (৮) স্ত্রী সনে করে পরিহাস। 
ডাক বলে পুরুষ দোষে ॥ গাতুর বয়সে যাতে কাশ ॥ (৯) 

+ s 8 ক গরুজনকে করে উপহাস। 

=< . >% s বলে ডাক তার নাই জীবনের আশ॥ 
নৌকা থাকিতে যে সান্তরে । না থুইব (১০) A গুরু মারে। 
বলে ডাক মো কি সাধবুতারে ।॥ না থুইব যে স্ত্রী জার করে॥ 
মিছ! কাজে গাছে চড়ন। পরের বাড়ীতে যাহার বাড়ীয়ালী। 
তাহার মরণ যখন তখন ॥ দুই স্ত্রীয়ে যথা কন্দলী ॥ 

(১) ভোগী। (২) ছেড়া পাতে | 

(৩) অবোধ | 

(৪) পোপানকে -পোলাপানকে -সন্তানদিগকে । সাটে-শালন 
করে। 

(৫) লক্জাবতী । (৬) বন্ধ্যা। 

(৭) মহিলা। (x) ঈশ্বর = গুরু । 


(৯) গাতুর =যৌবন। যৌবন সময়ে যাহার কাশের ব্যারাম হয়। 


(১০) থুইৰ= রাখিব 


R 


১০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


চোর সেবক চোরা গাই। বুড়া গরু TA পুরাণ । 

থল পরশী GE ভাই ॥ চোর গাই গান্ধিচুষাধান (২) ॥ 

gel নারী AG জুয়ার (>) | যে বিচে (৩) সেই সিয়ান। 

বলে ডাক পরিহাস সার ॥ ইহা বিচিতে a পুছিব আন ॥ (৪) 
খনার বচন। 


বৌদ্ধযুগ__খন।__খুঃ ৮ম-১২শ শতাব্দী । 


ডাকের DA খনার সম্বন্ধেও অনেক প্রবাদ প্রচলিত আছে। সেই 
সকল প্রবাদ বিশ্বাসযোগ্য বলিয়া মনে হয় না। খনা মিহিরের স্ত্রী 
ছিলেন বলিয়া উক্ত আছে। যখন শাক-দ্বীপি-ব্রাঙ্মণগণের এক শাখার 
উপাধিই মিহির ছিল, তখন @ উপাধিবিশিষ্ট ব্যক্তি পাইলেই প্রসিদ্ধ 
জ্যোতির্বিদি বরাহমিহিরের সঙ্গে তাহাকে সংশ্লিষ্ট করা যুক্তিযুক্ত নহে। 
খনা-সংক্রান্ত উপাখ্যানসমূহ হইতে আমরা এই কয়েকটি তত্ব পাইতেছি — 
খনার পিতার নাম মটনাচার্ধ্য ছিল;-_এ সম্বন্ধে খনার নিঞ্জেরই বচন 
আছে 


“আমি অটনাচার্যের বেটি। 
গণতে গাথতে কারে বা আঁটি (৫৫) | 


খনার জন্মস্থান রাক্ষস-দেশ বলিয়া কথিত আছে। রাজ-তরঙ্গিণীতে 
“বঙ্গ-রাক্ষনৈ১” পদ দ্বার! প্রমাণিত হয়, বঙ্গদেশেরই এক সময়ে সেই 
প্রসিদ্ধি ছিল। খনার বচন বঙ্গভাষায় প্রাপ্ত হওয়ায় খনার মাতৃ-ভাষা 
যে বঙ্গভাষ। ছিল, তৎসঘ্বন্ধে আপত্তির কারণ দেখা যায় না। তাহার 





(>) যেভুয়া খেলে। 

(২) গান্ধিপোকায় যে ধানকে চুষিয়া সার-শূন্ত করিয়া ফেলে | 

(৩) বিচে = বেচে = বিক্রয় করে। 

(৪) ইহা বিক্রয় করিতে কাহাকেও জিজ্ঞাসা করিবার প্রয়োজন 
নাই, অর্থাৎ যত Ay বিক্ৰয় হয় ততই মঙ্গল। 

(৫) আটি_ভয় করি। 


বৌদ্ধযুগ__খনা_খঃ ৮ম-১২শ শতীব্দী। 


জন্মস্থান বঙ্গের যে কোন পল্লীতেই থাকুক না কেন, তিনি ও তাহার 
স্বামী মিহির যে এক সময়ে চন্দ্রকেতু রাজার আশ্রয়ে চন্দ্রপুর নামক স্থানে 
বহুদিন বাস করিয়াছিলেন, তৎসম্বন্ধে সন্দেহের বিশেষ কারণ নাই । এই 
চন্দ্রপুর গ্রাম এখন বিলুপ্ত-সংজ্ঞ হইয়া বৃহৎ ভগ্নাবশেষে পরিণত । বারাশত 
হইতে ৭ ক্রোশ পূর্ব্রে দেউলি নামক পল্লী বিদ্কমান আছে। এই গ্রাম 
রাজা চন্দ্রকেতুর গড়ের মধ্যেই অবস্থিত। এই স্থানে বহুদূর ব্যাপিয়া 
রাজা চন্দ্রকেতুর জাঙ্গাল দৃষ্ট হয়; ইহাই AÁ চন্ত্রপুর নামে 
অভিহিত far) রাজ-নিকেতনের তগ্নাবশেষ হইতে পশ্চিমে একটু দূরে 
৩০৩৫ হাত উচ্চ একটা মৃত্তিকা-্তপ দৃষ্ট হয়। এই স্থানে মিহির ও 
খনার আবাস-বাটা ছিল বলিয়া! এতদ্দেশীয় সকলের ধারণা | খন! ও মিহির 
সম্বন্ধে নানারূপ উপাখ্যান ও প্রবাদ এই অঞ্চলে প্রচলিত আছে। DR- 
কেতুর গড়ে প্রাপ্ত তাত্রনির্ষিত বলয়ের ছুই খণ্ড সম্প্রতি সাহিত্য-পরিষৎ- 
মন্দিরে রক্ষিত হইয়াছে । [ সাহিত্য-পরিষত-পঞ্রিকা__১৩১৮ সন- ১৪ পৃঃ 
দ্রষ্টব্য ] ডাক ও খনার বচনে ক্লষকদিগের সম্বন্ধে উপদেশই অধিক। 
বঙ্গীয় কুষকদিগের এইগুলিই প্রাচীনতম ছড়া এবং ইহ! তাহাদের নিজস্ব | 
আমরা উহাদিগকে সামসময়িক ও ৮০০-_-১২০০ খষ্টাব্দের মধ্যে রচিত বলিয়া 
অনুমান করিয়াছি (2) | কিন্ত আদি-যুগের ভাষার চিহ্ন এই সকল প্রবচনে 
faaata থাকা সব্বেও মোটের উপরে ষে ইহাদের ভাষা অনেকাংশে 
পরিবণ্তিত হইয়াছে, তাহাও আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি। প্রাচীন 
রচনার চিহ্ন যে এই সব বচনে এখনও আছে, তাহার উদাহরণস্বরূপ 
নিয়ে ছুটি অংশ উদ্ধত করিলাম | 
[> ] 
“SRS কাড়ান নাম্‌কে | 
শ্রাবণে কাড়ান ধান্‌্কে ॥ 
ভাদরে কাড়ান শীষকে | 
আশ্বিন কাড়ান fers ॥” 
[R ] 
“ আঘণে পৌটি। 
পৌষে ছেউটি ॥ 
মাঘে নাড়া | 
ফাল্তনে ফাড়া ॥” 


এই ভাষা যে কতকটা দুৰ্ব্বোধ, তাহা অবশ্যই স্বীকার করিতে ERTA | 


| 0) বঙ্গভাষা ও সাহিত্য, OF সং, ৭৮-৮১ পৃঃ | 


১১ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


লগ্ন-নির্ণয় | চক্দ্রগ্রহণ | 
কি শ্বশুর মনে গণ। যে যে মাসের যে যে ath | 
লগ্ন-মান কর দুনো | তার সপ্তমে থাকে শশী ॥ 
দণ্ডে পল পলে বিপল। সেই দিন যদি হয় পৌর্ণ-মাসী। 
চাইয়া দেখ লগ্ন সকল ॥ অবশ্য রাহ গ্রাসে শশী ॥ 
পীড়ার পরিণাম-বিচার | যাত্রী । 
আসিয়া দূত দাড়ায় কোণে। eae OU 
j স্র্যা-মগডলে দিয়া দিঠি ॥ 
কথা কহে GS নয়নে ॥ 
রবির চৌদ্দ সোমের যোল। 
শিরে পৃষ্ঠে বুকে হাত | 
পঞ্চদশ মঙ্গলের তাল ॥ 
সেই দূতে HE বাত ॥ ধ সতের গুরু আঠার 
59 রী 
খনা বলে ফুরাল আই ॥ (৯) 99045, 
এ যাত্রায় যে জন যায়। 
অশুভ বার্তা যে জন ভণে। 97558 
তাহার মুখে যে জন শুনে ॥ = Bo 
হাচি জেঠি পড়ে যার। 


তিথি বার করে এক | 
শত গুণে লভ্য হয় তার ॥ (৩) 


সাতে হরে পরমায়ু দেখ ॥ 

এক তিন থাকে বাণ। উত্তরে TB দক্ষিণে শ্রবণা | 

যম-ঘর হৈতে টেনে আন ॥ পূর্বে অশ্বিনী না কর গমন ॥ 

ছই চারি থাকে ছয়। পশ্চিমে যাইতে রোহিণী রোষে। (৪) 
অবশ্য তার মৃত্যু হয় I হরি হর ব্রহ্মা বাহুড়ে না আইসে॥(৫) 





(১) যদি সংবাদদাতা হস্তে কুট! ছিড়িয়া তাহা চর্বণ করিতে করিতে 
প্রশ্ন করে, তবে রোগীর আয়ু ফুরাইয়াছে বুঝিতে হইবে | 

(২) বার অঙ্গুলী পরিমাণ কঞ্চী বা সরু বাখাড়ী রৌদ্রের সময় দীড় 
করিয়া ধরিলে তাহার ছায়ার পরিমাণ যত অঙ্গুলী হইবে, তদনুসারে 
শুভযাত্রা বিচার্য্য। ওঁ ছায়ার পরিমাণ যখন রবিবারে চৌদ্দ অঙ্গুলী, 
সোমবারে ষোল আঙ্গুলী, মঙ্গলবারে পনেরো অঙ্গুলী ইত্যাদি হইবে, 
তখন যাত্রা শুভ বলিয়া জানিবে। 

(৩) যাত্রাকালে সাধারণতঃ হাঁচিতে বা টিকৃটিকীর শব্দে যাত্রা 
অসিদ্ধ হয়; কিন্তু পূর্কোক্তরূপে শুভ-যাত্রা স্থিরীকৃত হইলে ওঁ সমস্ত 
Bes লক্ষণ বিশেষ লাভজনক হইয়া দীড়ায়। 

(8) রোহিণী নক্ষত্রে পশ্চিমে যাত্রা নিষিদ্ধ । 

(৫) বাহুড়ে-ফিরিয়া। হরি, হর বা ব্রহ্মার ন্যায় প্রতাপশালী 
হইলেও ফিরিয়া আসে না, অর্থাৎ মৃত্যু নিশ্চিত | 








বৌদ্ধযুগ--খনা- প্লঃ ৮ম-১২শ শতাব্দী | 
ভরা হইতে BD ভাল যদি ভর্তে যায়। 
আগে হইতে পাছে ভাল যদি ডাকে মায় ॥ 
মরা হইতে তালা তাল যদি মর্তে যায় | 
বামে হইতে ডাইনে ভাল ষদি ফিরে চায় ॥ 
হাসা হইতে কাঁদা ভাল যদি কাদে বায় (১) n 
সন্তান-নির্ণয় | জন্মলগ্রের শুভাশুভ | 
ay মাসের গর্ভ নারীর 8888 
eras pana alia (8) 
বয় জন শুনে পক্ষ দিয়ে এক কর ॥ a ARA 
সাতে হরি চন্দ্র নেত্র বাপ বদি রয়। তবু সে খায় নীচের ভাত ॥ (৫) 
এতে পুত্র পরে FH লাভালাভ | 
জানিহ নিশ্চয় ॥ খাটে খাটায় লাভের গাঁতি 
হরিতে সকল অঙ্ক যদি রহে সাত। তার অর্ধেক কাধে ছাতি ॥ 
বরাহমিহিরে (২) বলে ঘরে বসে পুছে বাত। 
হয় গর্ভপাত ॥ (৩) ও তার ভাগ্যে হা ভাত ॥ (৬) 
(১) বামে। 


(২) খনার বচনের পুস্তকে আমরা বরাহমিহিরের ভণিতাযুক্ত 
কতকগুলি পদ পাইয়াছি; এটি তাহাদের অন্ততম। বরাহমিহিরের 
ন্যায় রাবণের ভণিতাযুক্ত প্রবচনও পাওয়া গিয়াছে । এই সকল ভণিতা 
AAS, তাহাতে সন্দেহ নাই । এমনও হইতে পারে যে, কেহ বরাহ- 
মিহিরের সংস্কৃত প্রবচন অনুবাদ করিয়া খনার বচনের মধ্যে সন্নিবিষ্ট 
করিয়াছেন | 

(৩) গর্ভমাসের অক্ষরের সংখ্যা, গভিণীর নামের অক্ষরের সংখ্যা 
এবং প্রশ্নোত্তরকারীর নামের অক্ষর-সংখ্যার সহিত পনেরো যোগ 
sien মোট যত সংখ্যা হইবে, তাহা সাত দিয়া হরণ করিলে, যদি age 
সংখ্যা অবশিষ্ট থাকে, তবে পুত্র এবং যদি যুগ্ন সংখ্যা অবশিষ্ট থাকে, তাহা 
হইলে কন্ঠ! হয় ; কিন্তু যদি অবশিষ্ট কিছুই না থাকে, তবে গর্ভপাত হয়। 

(s) জন্ম-লগ্নে শনি, মঙ্গল ও ate মিলিত হইলে সেই সন্তান বৃক্ষ- 
শাখায় গলায় দড়ি দিয়া মরিবে। 

(৫) যদি তাহাকে Bare রক্ষা করেন, তথাপি ইতরজাতির অন্ন 
ভোজন হইতে কেহ তাহাকে রক্ষা করিতে পারিবে F | 

(৬) ঘে নিজে খাটে এবং লোকজনকে থাটায়, তাহার পূর্ণ লাভ ; 
যে অপরকে খাটায়, কিন্ত নিজে না খাটিয়া শুধু ছাতি মাথায় দিয়া 
ai পরিদর্শন করে, তাহার অর্ধেক লাভ; কিন্তু যে ব্যক্তি নিজে মোটেই 
বি শুধু ঘরে বসিয়া সংবাদ জিজ্ঞাসা করে, তাহার ভাগ্যে 
অয নাই। 


১৩ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


FATE | শুনরে বাপু চাষার বেটা | 
মাটীর মধ্যে বেলে যেটা ॥ 
তাতে যদি বুনিস পটল | 
তাতেই তোর আশার সফল ॥ 


খনা ডেকে বলে যান। 

রোদে ধান ছায়ায় পাণ ॥ (১) 
দাতার নারিকেল বখিলের বাঁশ। 
কমে না বাড়ে না বার মাস॥ (২) খুন! বলে শুন শুন | 
দিনে রোদ রাতে জল। শরতের শেষে মূলা বুন ॥ 
তাতে বাড়ে ধানের বল ॥ 
কাতিকের উন জলে | 
Atl বলে দুন ফলে ॥ (৩) 
শুন বাপু চাষার বেটা। আগে বেধে দিবে আলি। 
বাঁশের ঝাড়ে দিও তাতে রুইয়ে 

ধানের চিটা (৪) ॥ দিবে শালি ॥ (৬) 

fool দিলে বাশের গোড়ে। তাতে যদি না হয় শালি। 
ছুই কুড়া(৫) SF বেড়বে ATS I খন! বলে পাড় গালি ॥ 


যদি না হয় অগ্রাণে বৃষ্টি । 
তবে না হয় কাঠালের VA ॥ 


রৃষ্টি-ফল। 
যদি বরে (9) আগনে | 
রাজা যান মাগনে ॥ 
যদি বরে CNA | 
কড়ি হয় তুষে ॥ 
যদি বরে মাঘের CHA | 
ধন্য রাজা পুণ্য দেশ ॥ 
যদি বরে ফাগুনে। 
চিনা কাউন দ্বিগুণে ॥ 





(১) NCH ধান এবং ছায়ায় পাণ বেশী হয়। 

(২) দাতার নারিকেল কমে না, অর্থাৎ একটি নারিকেল পাড়িলে 
তৎস্থলে আর একটি হয়। বখিলের ( কৃপণের ) বাশ বাড়ে al; 
কারণ, বাশ যতই কাটা যায় ততই বৃদ্ধি পায়। 

(৩) কার্তিক মাসে অন্ন বৃষ্টি হইলে দ্বিগুণ ফসল FF | 

(৪) চাঁউলহীন ধান। (৫) কাঠা বা কাণী। 

(৬) পূর্বে আইল বাধিয়া তৎপরে শালিধান্ত রোপণ করিলে 
ভাল হয়। 

(৭) বরে--বর্ষে = বর্ধণ করে। 


বৌদ্ধযুগ-_খনা-_খুঃ ৮ম-১২শ শতাব্দী । 


খন! বরাহেরে বলে লগ্নে আকা (৩) লগ্নে বাকা (8) | 
কোন্‌ লগ্ন দেখ। লগ্নে থাকে STROSS (৫) ॥ 
oe লগ্নের সপ্তমে অষ্টমে পাকে পাপ। 
কোন্‌ গ্রহ দেখ ॥ (১) মারে জননী পীড়ে বাপ ॥ 
আছে শনি সপ্তম ঘরে। ATA | 

অবশ্য তারে খোঁড়া করে ॥ কিসের তিথি কিসের ata | 
রবি থাকিলে ত্রমায় Sa | জম্ম-নক্ষত্র কর সার ॥ 

চন্দ্র থাকে ধরে নবদণ্ড ॥ কি কর শ্বশুর মতিহীন। 

মঙ্গল থাকে করে খণ্ড AG | পল্‌কে আয়ু বার দিন ॥ (১) 
বহার নার হার হু নরা গজা! বিশে শয়। 

বুধ থাকে বিষয় FATA | তার অর্ধ বাঁচে হয় ॥ 

গুরু শুক্র থাকে 


বাইশ বলদ! তের ছাগল! | 


বহু ধন পায় ॥ (২) তার BH বরা পাগলা ॥ (৭) 





(১) এই রকম বহু পদ আছে। yal খনার শ্বশুর যে বরাহ- 
মিহিরই ছিলেন, তাহা কল্পিত হইতে পারে। কিন্তু আমরা ACHR 
ব্লিয়াছি, এই সকল উক্তি সম্ভবতঃ পরবর্তী কালে প্রবচনগুলির মধ্যে 
eee হইয়াছে । বিশেষতঃ বঙ্গীয় প্রবাদ অনুসারে মিহির এবং বরাহকে 
ছুই AIS ব্যক্তিরূপে কল্পনা করা হইয়াছে; _তাহার একজন পিতা এবং 
অপর জন পুত্র । কিন্ত সুপ্রসিদ্ধ জ্যোতির্কিদ্‌ বরাহমিহির একই ব্যক্তি 
ছিলেন। বরাহমিহিরের সঙ্গে বঙ্গদেশের কোনরূপ সংস্রব ছিল কি না, 
তাহা আলোচনীয়। যখন নানা প্রকার জনশ্রুতি ও প্রবাদে বঙ্গদেশের 
সঙ্গে তাহার সম্বন্ধ সুচিত হইতেছে, তখন মূলে কোন এঁতিহাসিক সত্য 
থাকিলেও থাকিতে পারে | 

(২) জন্স-রাশি হইতে সপ্তমে শনি থাকিলে খোঁড়া, রবি থাকিলে 
ভ্রমণ, মঙ্গলে MANS, বুধে বিষয়, শুক্রে বহু ধন। 

(৩) আকা =অর্ক=রবি। (৪) রাহু। (৫) ভাম্ৃতম্থল = শনি। 

(৬) জন্ম-নক্ষত্রের পরিমাণ যত হইবে, তাহার প্রতি পলে ১২ দিন 
আযু | 

(৭) নরা=নর ; গজ!=গজ ; ( ইহাদের বয়স) বিশে= বিশ 
সংখ্যার সহিত; শয় এক শ; অর্থাৎ মনুষ্য ও হস্তী সাধারণতঃ ১২. 
বৎসর বাচিয়া থাকে। হয়ের অর্থাৎ অশ্বের আয়ু উহার অর্ধেক, সুতরাং 
১০ বৎসর । বলর্দের আয়ু ২২ বৎসর, ছাগলের আয়ু ১৩ বৎসর এবং 
বরাহের মায়ু ১৷০ ALAA | 


১৫ 


রামাই পণ্ডিতের শূহ্য-পুরাণ । 


বৌদ্ধযুগ__রামাই পণ্ডিত__খুঃ ১০ম-১১শ শতাব্দী | 

রামাই পণ্ডিত দ্বিতীয় ধর্্মপালের রাজত্বকালে থুষ্টীয় দশম শতাব্দীর শেষ 
ভাগে জন্ম-গ্রহণ করেন (>) | বাঙ্গালাদেশে রাঢ় অঞ্চলে দ্বারক1 নামক 
স্থানে ইহার পিতৃ-নিবাস, এবং উক্ত প্রদেশে চাপালতা ও ময়নাপুরের 
মধ্যে অবস্থিত হাকন্দ নামক স্থানে ইনি মোক্ষ লাভ করেন। ইহার পিতার 
নাম বিশ্বনাথ । ৮০ বৎসর বয়সে শুধু ধর্ম্ম-পূজা প্রচলনের অভিপ্রায়ে 
রামাই পণ্ডিত কেশবতী-নায়ী রমণীকে বিবাহ করেন। ইহাদের 
পুজের নাম ধর্মদাস (২) | রামাই পণ্ডিত বঙ্গীয় ধর্ম্ম-পূজার প্রধান 
পুরোহিত; প্রায় সকলগুলি ধর্মমঙ্গল-কাব্যেই গ্রন্থকারগণ অতি শ্রদ্ধার 
সহিত ইহার উল্লেখ করিয়াছেন। সাহিত্য-পরিষৎ হইতে শূন্ধ-পুরাণ 
মুদ্রিত হইয়াছে। কিন্তু রামাই পণ্ডিতের পদ্ধতি এখনও মুদ্রিত হয় নাই। 
আমরা উভয় পুস্তকেরই কতকাংশ উদ্ধত করিলাম। রামাই পণ্ডিত যে 
ধৰ্ম্ম পূজার প্রচলন করেন, তাহা মহাযান-মতাবলম্বী বৌদ্ধ ধর্মের বিকৃত 
রূপ। এতিহাসিকগণের মতে বুদ্ধ, ধর্ম ও meq, এই ত্রিরদ্বের অন্তর্গত 
age কালে ধৰ্ম্ম-ঠাকুররূপে পরিণত হইয়াছেন। রামাই পণ্ডিতের 
রচনার কতকগুলি অংশ অতি প্রাচীন বাঙ্গালায় রচিত; তাহার অনেকাংশ 
দুর্ব্বোধ। অপেক্ষাকৃত প্রাঞ্জল অংশগুলি সম্ভবতঃ পুথি-নকলকারগণ- 
কর্তৃক সহজ ভাষায় পরিণত হইয়াছে | 





ছিষ্টি-পত্তন । 


নহি রেক নহি রূপ নহি ছিল বন্ন চিন (৩) । 
রবি শশী নহি ছিল নহি atts দিন ॥ 
নহি ছিল জল থল নহি ছিল আকাশ | 
মেরু মন্দার ন ছিল ন ছিল কৈলাস ॥ 


(>) দ্বিতীয় ধৰ্ম্মপালের শ্যালিকা রঞ্জাবতী রামাই পণ্ডিতের নিকট 
ধর্পৃজা-সন্বন্ধে উপদেশ প্রাপ্ত হন, বঙ্গীয়, সমস্ত ধর্শমঙ্গল-কাব্যে ইহার 
উল্লেখ আছে। 

(২) বঙ্গভাষা ও সাহিত্য, OF সংস্করণ, ৬২-_-৬৭ পৃঃ, ও সাহিত্য- 
পরিষৎ হইতে মুদ্রিত শূন্ত-পুরাঁণের ভূমিকা ডুষ্টব্য । (৩) বর্ণ ও fhe | 


বৌদ্ধযুগ_ রামাই পণ্ডিত 


উদ্ধৃত অংশের বর্ণবিন্তাস কতকটা aes ব্যাকরণের অনুযায়ী, 
কিন্ত ভাষা তাদৃশ পুরাতন বলিয়! মনে হয় না; পয়ার ছন্দ বেশ শুদ্ধরূপে 
বিরচিত, এজন্ত মনে হয় এই রচনার উপর নকল-নবিসগণ বিশেষরূপে 
হস্তক্ষেপ করিয়াছেন। কিন্তু অতঃপর যে সকল অংশ উদ্ধৃত হইবে, 


A ১০ম-১১শ শতাব্দী | 


নহি ছিল ছিষ্টি (১) আর ন ছিল চলাচল (২)। 
দেহারা দেউল নহি পরবত সকল ॥ (৩) 
দেবতা দেহারা না ছিল পূজিবার দেহ। 
মহাশৃন্ঠ (8) মধ্যে ATGA (৫) আর আছে কেহ ॥ 
fafa যে তপসী নহি নহিক বাস্তন €৬)। 
পাহাড় পর্বত নহি নহিক থাবর জঙ্গম ॥ 
পুণ্য থল (৭) নহি ছিল নহি গঙ্গাজল । 

সাগর সঙ্গম নহি দেবতা সকল ॥ 

নহি ছিল fale আর নহি সুর নর | 

বস্তা বিষ্ণু ন ছিল ন ছিল মহেশ্বর ॥ 

বারবরত নহি ছিল fate যে তপসী | (৮) 
তীথ থল (৯) নহি ছিল গঙ্গা বারাণসী ॥ 
পৈরাগ মাধব নহি কি করিবু বিচার । 

সরগ ATS নহি ছিল সভি ধুন্ধকার ॥ (১০) 
দশ দিকৃপাল নহি মেঘ তারাগণ। 

আউ (১১) fire নহি ছিল যমের তাড়ন ॥ 
অধৰ্ম্ম চরণারবিন্দে করিয়া পণতি। 

AAS রামাই FA শুনরে ভারতী | 





(>) স্থষ্টি। (২) চরাচর। 


(৩) দ্বার, দেবালয় এবং পর্বত সকল ছিল না। 


শব্দের এবং দেউল “দেবালয়” শব্দের অপত্রংশ )। 


(8) 


(৯) 


এই শৃন্তবাদ মাধ্যমিক মহাধানানুষায়ী। 

প্রভুর | (৬) ams | 

পুণ্য থল = পৃণ্যস্থল = তীর্থস্থান | 

ব্ৰহ্মা, বিষ্ণু, শিব, বার-ব্রত, তপস্বী এবং খ্াধি কেহই ছিল al | 

তীর্থ স্থান। 
(১০) স্বর্গ ও মর্ত্য ছিল না, সুতরাং সমন্তই ধুত্রাকার অর্থাৎ 

শৃন্তময় ছিল। 


(১১) আউ= আযু । 


৩ 


(দেহারা ‘ছার’ 


১৭ 


১৮ 





বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তাহাদের ভাষা বিশেষ পরিবর্তিত হইয়াছে বলিয়া মনে হয় না__ এ অংশগুলি 
সাধারণতঃ ছূর্কৌধ, আমরা ইহাদের সকল স্থানের অর্থ বিচার করিতে 
সাহসী নহি, এঁতিহাসিক cereals কিছু কিছু মন্তব্য পাদ-টীকায় 
দিয়া যাইব । 


চনা পাবন। 


ছুআরিরে ভাই ধর গিআ Galt দণ্ডর নন্দন। 
পচ্চিম ছুআরে দানপতি যাঅ। 

সোণার জাঙ্গালে (১) পথ বাজ ॥ 

সহিতের দানপতি লেগেছে FATA | 

বন্গআ (২) আপুনি আইল HBS বরণর (©) চনা। 
শেতাই পণ্ডিত (৪) চারিশঅ গতি। 

চন্দ্র কোটাল (৫) নাহি ভাঙ্গ এ চনার বিবেচনা । 


(১) জাঙ্গালে = গড়ে । (২) বন্থুয়া-বান্ুকী। 
(৩) সেইত বরণর = শ্বেত বর্ণের | (8) শ্বেত পণ্তিত। 
(৫) চন্দ্রকোটাল বা চন্দ্রসেন| বৌদ্ধ-মঠের দ্বাররক্ষকস্বরূপ কল্পিত। 

এই চন্দ্রকোটাল সম্বন্ধে আমরা অনেক প্রাচীন ছড়া শুনিয়াছি। উড়িষ্যায় 

অনেকগুলি ক্ষুদ্র FU প্রস্তর-চৈত্য চন্দ্রসেনার নামে পরিচিত। (ময়ুরভঞ্জ 
সার্ভে রিপোর্ট , প্রথম ভাগ, ৪১, ৪২, ৪৩ পৃঃ) বৌদ্ধ পণ্ডিত প্রসিদ্ধ 
ন্রগোবিই শেষে জনসাধারণের মধ্যে চন্দ্রসেনা দেবতা হইয়া দীড়াইয় 
ছিলেন কিনা বিবেচ্য (ইও্ডয়ান্‌ লজিক, মিডিয়াঁভাল্‌ স্কুল, পৃঃ 

১২১--৯২৩)। 

Dr. Burgess সম্প্রতি শ্রীযুক্ত নগেন্দ্রনাথ TY মহাশয়কে চন্দ্রসেনার 
চৈত্য সম্বন্ধে যে পত্র লিখিয়াছেন, তাহার কতকাংশ নিয়ে উদ্ধত হইল। 
তাহার মতে চন্দ্রসেন| দিগন্বর জৈন তীর্থঙ্কর ।--“ Allow me to call 
your attention to No. 51 and 53 which you consider to be 
Buddhist Chaitaya. Now such sculptures are common in 
Jaina temples in Rajputana and elsewhere, and are known 
as ‘Soma Sena’ or ‘Somavasarnas’ and have figures 
seated or standing of ¢hzrthankars on four sides. These 
they name as Rashavananda, Chandrananda, Varikena 
and Vardhamana but sometimes varied and on the base of 
one of the Thirthankars is the moon—the symbol of the 
Jaina Chandra Prabha or Chandrananda. I conelude then 
that this is a Digambara Jaina Samavasarana and not a 
Chaitya.” জৈন ও বৌদ্ধ দেব-দেবীগণ শেষ সময়ে এরূপ এড মিশিয়া 
গিয়াছিলেন যে, এক সময়ে যে মু্তি জৈন-তীর্ঘস্কর-রূপে পূজিত ছিলেন, 
তাহা কালে বৌদ্ধ দেবতা কি বৌদ্ধ চৈত্যে পরিণত হওয়া বিচিত্র নহে। 








বৌদ্ধযুগ__রামাই পণ্ডিত_ এ ১০ম-১১শ শতাব্দী | 


ছআরিরে (১) ভাই ধর গিআ৷ তুঙ্গার দণ্ডর নন্দন | 
লঙ্কার দুআরে দানপতি যাঅ। 

রূপার জাঙ্গালে পথ বাজ ॥ 

সহিতের দানপতি লেগেছে ছুআরে | 

চিত্রা আপুনি নিল নীল বরণ চনা। 

নীলাই পণ্ডিত আটশএ গতি | 

তন্ুমন্ত কোটাল নাহি ভাঙ্গএ চনার বিবেচনা | 


দুআরিরে ভাই ধর গিআ Sate দণ্ডর নন্দন | 
উদঅ (২) gees দানপতি ফাঅ। 

তামার জাঙ্গালে পথ বা ॥ 

সহিতের দানপতি লেগেছে দুআরে | 

গঙ্গা আপুনি লইল কাল বরণ BA | 

কংসাই পণ্ডিতর বারশএ গতি | 

সূর্য কোটাল নাহি ভাঙ্গএ চনার বিবেচনা | 


(>) পশ্চিম দ্বারে শ্বেতাই পণ্ডিত, লঙ্কার দ্বারে ( দক্ষিণ দ্বারে ) নীল 


পণ্ডিত, প্রভৃতি ভাবে আমরা প্রতি দ্বারে সশিষ্য এক একটি প্রসিদ্ধ 
পণ্ডিত পাইতেছি। 
বৌদ্ধ সঙ্ঘারাঁমের প্রতি দ্বারে এক একটী মহাপণ্ডিত শিষ্যপরিবৃত 
হইয়। বিরাজ করিতেন। “দ্বার-পণ্ডিত” কথাটা সম্ভবতঃ এই উপলক্ষে 
সৃষ্ট হইয়াছে। বিক্রমশিলার সঙ্ঘারামে ছয়টা দ্বার ছয়টী পণ্ডিত 
কর্তৃক রক্ষিত হইত |—* The most erudite sages were appointed 
to guard the gates of the University. These were six in 
number, each of which had to be guarded by scholars 
designated ‘ gate-keepers’. During the reign of Chanaka 
(955-983 A. D.) the under-mentioned eminent logicians 
acted as gate-keepers :— 
I. At the Eastern gate—\charya Ratnakara Santi. 
II. At the Western gate—Vagiewara Kirti. 
ITI. At the Northern gate—Naropa. 
IV. At the Southern gate—Prajna Karama. 


V. At the First Central gate—Ratna Vagan. 
VI. At the Second Central gate—Sarana Sri Metra.” 


—M. Indian Log.,—P. 161. 
(২) । 


১৯ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ছুআরিরে ভাই ধর গিআ' তুক্মার দণ্ডর নন্দন | 
গাজন (১) দুআরে দানপতি যাঅ। 

তাম্বর জাঙ্গালে পথ বাঅ ॥ 

সহিতের দীনপতি লেগেছে দ্ুআরে | 

দুর্গা আপুনি নিল তাম্বর বরণ Dall | 

রামাই পণ্তিত ষোলশএ গতি | 

গরুড় কোটাল নাহি ভাঙ্গে এ চনার বিবেচনা | 


ধন্ম-স্থান | 
আইদ ভূপতি নিমার দেহারা af থা আইদ আদি স্থান। 
নবখণ্ড(২) পৃথিবী ঠেকেছে মেদিনী ধৰ্ম্মদেবতা(৩) সিংহলে বহুত সন্ধান ॥ 
চানক দিল মাণিক ভাণ্ডার পুকুর আডর উপর | 
চিত্রগড়র কামিন! fees ॥ 
চিরিআ বাঅতি পার্থ (৪) পাষাণ চিরিআ। 
কন বলিএ ধরিল! স্তর ধার (৫)। 
উত্তর দখিণ পচ্চিম ভাণ্ডার ঘর | 
পুরবে রাঁখিল ছুয়র তিন খানি | 
ঘর হইল চাল হইল কামিনা রাখিল পাছভর | 
আড়ার মাইজ খানে (৬) THA (৭) শোভা FTA | 
বিচিত্র stata ঘর ভাণ্ডার পানের স্তদ্ব লাগে চন্দনর (৮) নাদন | 
সাড়কে লাগিল জান । 
এহিনা ভাণ্ডার ঘরে wee শোভা করে 
বেরাল পাটর বাছান ॥ 


(১) চৈত্র মাসে আচগ্াঁল সকল জাতিই (প্রধানতঃ নিয়শ্রেণীর 
লোক ) শিবের প্রীতি-কামনা!য় সাময়িক সন্যাস গ্রহণ করিয়া যে একটা 
উৎসব করে তাহাকে ‘গাজন’ বলে। 

(২) জন্ুদ্বীপ__ভাঁরতবর্ষ, ইলাবুত্বর্ষ প্রভৃতি রূপে নব বর্ষে বিভক্ত 
পাকার কথা পৌরাণিক ইতিবৃত্তে পাওয়া যায়, বোধ করি সেই ay 
দ্বীপকেই পৃথিবী ধরিয়া ‘Rade’ বল! হইয়াছে। 

(৩) aistra (বুদ্ধদেব ) সিংহলে বিশেষ সন্মানিত | 

(৪) বাইতি জাতীয় পার্থ নামক শিল্পী। 

(৫) "War ধার অর্থাৎ কোণ ধারণ করিল। WAT = ROTA | 

(৬) মাইজ খানে -মধ্যস্থানে। (৭) দর্পণ । 

(৮) চন্দন-কাষ্ঠের স্তম্ভ । 





বৌদ্ধযুগ_ রামাই পণ্ডিত g: ১০ম-১১শ শতাব্দী । 
তালর কাড়ি লাগে গুয়ার বাখারি 
ছিটনি তথির (>) উপর 
বেরাল পাটার গোটা শোভা করে লাগিব সে থরে থর ॥ 
ASIF ছাইল ভাণ্ডর TA | 
বেরাল পাটর লাগে পাটে। 
পিড়া (২) শোভা করে সোণার কলস । 
তথি উড়ে নেতর zfs) 
সোণার কলস দিল নেতর পতাকা দিল যে তুলিয়া । (৩) 
টুই মুড়িআা নামএ এল বিশান্তর | 
ধর্ম চরণগুণে শ্রীযুক্ত রামাই ভণে 
হয় কবি Saag দাস। 
অর্চনা করএ ভাব YH নিরঞ্জনে 
যদি হব তব নদী পার ॥ 


বার-মাসী। 


অর্ধ্য-প্রদান | 
কোন্‌ মাসে কোন্‌ রাশি । 
চৈত্র মাসে মীন রাশি ॥ 
হে কালিন্দি জল বার তাই বার আদিত্য ॥ 
হাতপাতি লহ সেবকর অর্থ পুপ্প (৪) পানি। 
সেবক হব সুখী আমনি ধামাৎ করি ॥ (৫) 
গুরু পণ্ডিত দেউল্যা দানপতি (৬) সাংসুর ভোক্তা আমনি। 





(>) তাহার | 

(২) পিড়াঅ-_পৃষ্ঠে অর্থাৎ গৃহের উপরিভাগে | 

(৩) নেতর--নেকরার | অর্থাৎ রেসমী নেকরার পতাকা সোণার 
কলসের উপর তুলিয়া দিল। কলিকাতার জৈন মন্দিরে Gat দেখা যায়। 

(৪) পুষ্প। (৫) ‘সুখী’ পর্য্যন্ত বলিয়াই গাজন-সন্ন্যা সিগণ 
“আমনি ধামাৎ কন্নি” উচ্চারণ-পূর্ববক ধপ করিয়| পড়িয়া teas প্রণাম 
করে। (৬) দেউল্যা = দেবালয়ের অধিপতি । দানপতি_দাতা। 


২১ 


২২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
সন্যাসী গতি যাইতি tat বাএন ছুআরী দুয়ারপাল। 


ভাণ্ডারী ভাণ্ডারপাল রাজদূত কোমি কোটাল পাবে সুখ মুকতি (>) | 


এহি দেউলে পড়িব জয় জয় কার। 
দাতা দানপতির fra যাব নাশ | 


কোন্‌ মাসে কোন্‌ রাশি। 

বৈশাখ মাসে মেষ রাশি ॥ 

হে বন্থুদেব ! বার ভাই বার আদিত্য | 

হাত পাতি লহ সেবকর অর্থ Ast পানী | 

সেবক হব সুখী আমনি ধামাৎ কন্নি ॥ 

গুরু পণ্ডিত Grom দানপতি সাংস্থুর ভোক্তা আমনি। 

সন্যাসী গতি যাইতি গাঁএন বাএন ছুআরী ছুআর পাল। 
ভাণ্ডারী ভাগ্ডারপাল রাজদূত কমি কোটাল পাবেক সুখ মুকতি | 
এহি দেউলে পড়িব জয় জয় কার । 

দাতা দানপতির fag যাব apt | 


কোন্‌ মাসে কোন্‌ রাশি | 

বৈশাখ গেলে জৈঠ মাস বৃষ রাশি ॥ 

হে হরিহর বার ভাই বার আদিত্য | 

হাত পাতি লহ সেবকর অর্থ পুপ্ন পানী | 

সেবক হব সুখী আমনি ধামাৎ করি ॥ 

গুরু পণ্ডিত দেউল্যা দানপতি ates corel আমনি। 

সন্যাসী গতি যাইতি গাএন বাএন দুয়ারী দুয়ার পাল। 
ভাণ্ডারী ভাণ্ডারপাল রাজদৃত কোমি কোটাল পাব স্থখ মুকতি। 
এহি দেউলে পড়িব জয় জয় কার | 

দাতা দানপতির বিদ্ব হব নাশ । ইত্যাদি ॥ 


(১) মুক্তি | 


পরবর্তী যোজন! | 


দেবতাগণের মুসলমান-বেশ-পরিগ্রহ | 
শূন্-পুরাণের সমস্ত অংশই রামাই পণ্ডিতের রচনা লহে। মুদ্রিত 
পুস্তকে পরবর্তী যোজন! অনেক স্থলেই দৃষ্ট হয়। fago অংশ 
সহদেৰ চক্রবর্তী নামক কবি প্রায় সাড়ে তিন শত বৎসর পূর্বে লিখিয়া- 
ছিলেন। ইহাতে মুসলমানগণের আক্রমণের কথ! আছে। আমর! 
ইহ! মুদ্রিত শূন্ত-পুরাণের অন্তর্গত পাইয়াছি, সুতরাং তৎসঙ্গেই উদ্ধৃত 
করিলাম | 
জাজপুর পুরবাদি ষৌলশঅ ঘর বেদি (১) 
বেদি নয় কনর জুন। (২) 
দখিণ্যা (৩) মাগিতে যাস যার ঘরে নাহি পাঅ 
শাপ দিআ পুড়াঅ ভুবন ॥ 
মালদহে মাগে কর দিলঅ Fa জুন। 
দখিণ্যা মাগিতে যায় যার ঘরে নাঞ্ঞ পায় 
শাপ দিয় পুড়াএ ভুবন ॥ 
মালদহে লাগে কর al চিনে আপন পর 
জালের নাইক দিশ পাঁশ। 
বলিষ্ঠ হইল বড় দশ বিষ হএ জড় 
mata (৪) করএ বিনাশ ॥ 
বেদ করে উচ্চারণ বের্যায় অগ্নি ঘনে ঘন 
দেখিয়া সভাই কম্পবান। 
TAS পাইআ! TA (৫) সভে বোলে রাখ ধৰ্ম্ম (৬) 
তোমা বিনা কে করে পরিত্তান॥ 
এই রূপে দ্বিজগণ করে স্থষ্টি সংহারণ 
ই বড় হইল অবিচার | 
বৈকুণ্ঠে থাকিআ ধৰ্ম্ম TWAS পাইআ AH 
মায়াতে হোইল অন্ধকার ॥ 


(>) বৈদিক। (২) সকল বৈদিক নহে, কোন কোন জন। (৩) দক্ষিণা। 


(৪) বৌদ্ধগণ আপনাদিগকে বৌদ্ধ বলিতেন না, তাহারা আপনা- 
দিগকে ‘neal’ বলিয়া! পরিচয় দিতেন । বিনয়-পিটকে দেখা যায় বুদ্ধদেব 
স্বয়ং নিজের wits ‘ned বলিয়! অভিহিত করিতেছেন | 

(৫) মন্ম =মৰ্শ্ম, এই শব্দ “মৰ্শ্ম-কষ্ট” অর্থে ব্যবহ্ৃত। (৯) বুদ্ধ! 


ব্ৰাহ্মণপণ-কৃত 
অত্যাচার | 


২৪ 


সদ্ধন্মীদের প্রতি 
অত্যাচারের প্রতি- 
শোধার্থ দেবগণের 
যবনবেশে মরতে 
আগমন | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ধর্ম হৈল যবনরূপী মাথাএত (>) কাল টুপী 
হাতে শোভে ত্রিরুচ কামান। 

চাপিয়া উত্তম হয় ত্ৰিভুবনে লাগে ভয় 
খোদায় বলিআ৷ এক নাম ॥ 

নিরঞ্জন নিরাকার (২) হৈলা ভেম্ত অবতার 
মুখেত বলেত দম্বদার | 

যতেক দেবতাগণ ACS হয়ে একমন 
আনন্দেত পরিল ইজার ॥ 

ব্ৰহ্মা হৈল মহামদ বিষ্ণু হৈল! পেকম্বর 
আদম্ফ (৩) হৈল শূলপাণি | 

গণেশ হইলা গাজী কার্তিক হইল কাজী 
ফকীর হইল যত মুনি ৷ 

তেজিআ আপন ভেক(৪) নারদ হইলা শেখ 
পুরন্দর হইল! মল্লনা | 

চন্দ্র সূর্য্য আদি দেবে পদাতিক হয়্যা সেবে 
সভে মিলি বাজায় বাজনা ॥ 

আপুনি চণ্ডিকা দেবী coe হৈলা হাঁয়া বিবি ৫) 
পদ্মাবতী হল্য বিবি নূর | 

যতেক দেবতা গণ হয়ো AS একমন 
প্রবেশ করিল জাঁজপুর ॥ 

দেউল দেহার! ভাঙ্গে কাড়্যা (৬) Peer খায় রঙ্গে 
পাখড় পাখড় বোলে বোল। 

ধরিয়া ধর্মের পায় রামাই (৭) পণ্ডিত গায় 
ই বড় বিষম গণ্ডগোল ॥ 


(১) মাথাএত -মাথাতে। (২) নিরাকার প্রভু অর্থাৎ 
ইহাদের উপান্ত শৃন্ত-মূর্তি “cos” অর্থাৎ স্বর্গে অবতীর্ণ হইলেন | 

(৩) আদম। (৪) ভেক-বেশ। (৫) হায়া বিবি_ইভ্‌। 

(৬) কাড়িয়া অর্থাৎ বলপুর্ববক গ্রহণ করিয়া | 

(৭) রামাই পণ্ডিতের পদ্ধতির একখানি প্রাচীন পুথিতে এইরূপ আর 
একটি বিবরণ পাওয়া যাইতেছে । তাহাঁও উত্তর কালের যোজনা । 
উহাতে ye হয় রহমান, মামুদসাহী, ও খোণকার প্রভৃতি নামধেয় 
মুসলমানগণ জাজপুরের হিন্দুমন্দিরের সন্নিহিত স্বর্ণ ও রোৌপ্যের গড় 
ভাঙ্গিতেছেন। যে স্থানের মন্দিরাদি ইহারা SA করেন, তাহা অতঃপর 
‘ইহাবকবাদ’ নামে পরিচিত হয় বলিয়া বর্ণিত হইয়াছে। 


বৌদ্ধযুগ-_ রামাই পণ্ডিত খ্বঃ ১০ম-১১শ শতাব্দী | 
রামাই পণ্ডিতের ধন্মপুজ-পদ্ধতি | 


বরদ্ধদমান জেলার অন্তর্গত বিজয়পুর (বিজিপুর ) গ্রাম নিবাসী 
Achar ধর্থপ্ডিতের নিকট প্রাপ্ত তেরিজ পাতের প্রাচীন পুথি 
হইতে শ্রীযুক্ত হরিদাস পালিত মহাশয় fates অংশগুলি উদ্ধার করিয়া 
দিয়াছেন। ইহাতে ধর্ম্ম-রাজের পূজার মন্ত্রাদি ও ব্যবস্থা লিখিত আছে। 
পুথির মোট পত্র-সংখ্যা ৬০ | 


শিদ্রাভঙ্গ যাত্রাসিদ্ধি | 
প্রাতঃকালে ধৰ্ম্মরাজের মন্দিরের দ্বার মোচন করিয়া! এই az বলিতে 
বলিতে ধৰ্ম্মরাজকে শয়ন হইতে তুলিতে FA | 
যোগ নিদ্রায় কর SF, 
সবকর (১) দেখ TH, 
পরিহার তব চরণে। 
BAF সহিত ষাচ্চ, 
নিদ্রা oF 
পরণান করিব কেমনে ॥ 
কিন্ত রামাই পণ্ডিত, 
তব কর OTT | (২) 
নিদ্রাভক্গ ষাত্রাসিদ্ধি, ধর্ম রাজার জয় জয়কার ॥ 


টিকা পাবন। 


চন্দন-র্ষণের মন্ত্র। এই চন্দন দ্বারা ধর্ম্মরাজের কপালে ফোটা 
দেওয়া হয়; পুরোহিত বা ভক্তগণ হাতে চন্দন-কাষ্ঠ লইয়া চন্দন- 
পীড়িতে চন্দন ঘধিতে ঘধষিতে এই গীত গাহিয়া থাকেন, তাহা না করিলে 
চন্দন পূজায় লাগে ail | 


Tait পবিত্র পবিত্র কর টিকা। 

যাহ! হইতে হৈল প্ৰিয়ে শিবের অস্থি! | 
পাষাণের পীঠখানি, বিশ্বকর্শার নির্মাণ | 
তাহাতে চন্দন ঘষে পণ্ডিত চারিজন ॥ 


(১) সবকর-সেবকের। 
(২) ধর্মরাজার স্তব Seq | 


২৫ 


২৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
স্তব। 


সবিনয় Bis, সবিনয় স্তৃতি, করিয়ে প্রণতি 
অবনী লুটায় SF | 
এ তিন ভুবনে কে চাঁয় তোমার পানে, 
তুমি দীননাথ ঘন (>) ৷ 
আদি অন্ত নাই, ভ্রমিয়ে গৌসাঞ, 
কর পদ নাস্তি কায়া। 
নাহিক আকার, রূপ গুণ আর 
কে জানে তোমারি মায়া ॥ 
জন্ম জরা মৃত্যু কেহ নেহি সত্য 
যোগিগণ পরমাধ্যান। 
শূন্য মূর্তি দেব শূন্য অমুক (২) ধৰ্ম্মীয় নমঃ। 


আঁদ্যার বিবাহ | 


এই আছগ্ভাই চণ্ডী,__আধ্যতারা', ব্রজতার! প্রভৃতি বিবিধরূপে উপস্থিত 

হইয়াছেন বলিয়া বোধ হয়। গাজন সমাপ্তির পূর্বদিবসে এই বিবাহ 
ব্যাপার। ইহাতে পুরোহিতগণ ও সাধারণ রমণীগণ যৌতুকস্বরূপ কিছু 
অর্থাদি প্রাপ্ত হন। 

শঙ্খ বসন TH নারীগণ পরান আছর তরে | 

স্ত্রীআাচার করিয়া বরণ করিয়া ব্রাহ্মণে বেদ উচ্চারে ॥ 

কনক বারি খানি আছে নারায়ণি নিরঞ্জন সনে বিভা | 

পরেশ পাথর পাছুকায় ধর সমর্পণ যে করিয়া ॥ 

চৈদিগে যত মুনি বেদধবনি শুনে মঙ্গল উচ্চারে সুখে | 

মৃদঙ্গ SITS জগবম্প পিনাক শঙ্খধ্বনি করে পুর্ববমুখে ॥ 

দামামা দগড় মুযাবাদ্য বাজে কীসা সানিদায়ে গায় হরি। 

নারদ মুনিবরে গায়েন রে বীণা-স্বরে বেড়িয়া যত কুল-নারী ॥ 

মধ্যে নিরঞ্জন পতিত-পাবন চৈদিগে যত দেব-বধু। 

জুহার বাজনা করিয়৷ মঙ্গলা শুনিতে অতিশয় মধু ॥ 


(১) ঘন- বুদ্ধ। 
(২) এই স্থলে ‘অমুক’ অর্থে যে যে স্থানে যে যে ধর্মরাজ আছেন 
তাহার নাম করিতে হইবে | 


বোৌদ্ধযুগ _মাণিকচন্দ্র রাজার গান_খঃ ১১শ-১২শ শতাব্দী। 


মানস মনোহর ধরিয়া দ্বিজবর গ্রন্থি বনদা (>) করে । 
শঙ্খ শিক্ষায় ধ্বনি করয়ে যত মুনি বেদ গান উচ্চস্বরে ॥ 
রজত কাঞ্চন নৃপতি করে দান দ্বিজবরে যায় লয়্যা। 
কাঞ্চন পাটে ধরিয়! বসায়! মহেশ্বরে ফিরায় যতেক মেয়! (২)॥ 
শতেক যুবতি পাঁটেতে শকতি বসায়া ফিরায় সপ্তবার | 
মঙ্গল উচ্চারিয়া সপ্তবার ফিরায়া দুখনি করিল wats ॥ 
মোহন ফুল-মাল! তুলিয়। নিল বাল! দিলেন আগ্ভার গলে | 
এথায় দ্বিজবর মান্য মনোহর Stats গলায় ফেলে ॥ 
হুলুই বাজন করে পুরাগণ ধরিয়া দুখানি কল! (9) | 
ata নিরঞ্জন একোহি জীবন (8) দুহে বদালিল মালা n 
সেতাই নিলাই বংশাই রামাই এ চারি পণ্ডিত ofa | 
বিবাহ সমার্পণ করিয়া চারিজন বিচারে আগম পুথি ॥ 
ata নিরঞ্জন একোহি জীবন বসিলা একোই প্রাণী। 
রামাই পণ্ডিত শিরেতে বন্দিল বিবাহ হইল এখনি ॥ 


মাণিকচক্দ্রের গান। 


বৌদ্ধযুগ_-মাণিকচন্দ্র রাজার গান-__ 


খৃঃ ১১শ-১২শ শতাব্দী । 

১৮৭৮ সনের এসিয়াটিক্‌ সোসাইটির জার্হ্ঠালে ( প্রথম ভাগ, ৩নং, 
১৮১ পৃঃ) উদ্ধত ডাক্তার গ্রীয়ার্সন্‌ কর্তৃক সঙ্কলিত গানের অংশ। 
গোবিন্দচন্ত্র পাল ( গোবি বা গোপীচন্দ্র ) ১১শ-১২শ খৃষ্টাব্দে বঙ্গে রাজত্ব 
করিতেছিলেন। তাহার সন্যাস-গ্রহণে সমস্ত ভারতবর্ষে করুণার উদ্রেক 
করিয়াছিল। গোবিন্দচন্্রের গান তাহার রাজত্বের সামসময়িক, 
ভাষা অনেকটা রূপান্তরিত হইয়াছে । এজন্য ফার্সি শব্দ ইহাতে 


(১) বন্ধন। 

(২) মেয়া= স্ত্রীলোক, এখানে এয়োগণ | 

(৩) কল! অংশ, প্রকৃতি ও পুরুষ। 

(৪) বাস্তবিক পক্ষে প্রকৃতি ও পুরুষ একই বটে। 


২৭ 


২৮ 


বঙ্গ-নাহিত্য-পরিচয় | 


ঢুকিয়াছে। উড়িম্যায় যে গান প্রচলিত আছে, তাহ! পরে প্রদত্ত 
হইবে। 
হিন্দুস্থানী ভাষায় গোপীচন্দ্রের গান এখনও দৃষ্ট হয়। লক্ষমণ-দাস-কৃত 

হিন্দী গানে বঙ্গীয় রাজার গুরু জলম্কার যোগী, তাহার মাতা মৈনাবস্তী 
( ময়নাবতীর অপভ্রংশ ), তদীয় VF গোরক্ষনাথ প্রভৃতি বঙ্গীয় গীতোল্লিখিত 
চরিত্রবর্গের প্রায় সমন্তেরই উল্লেখ আছে। মহারাষ্রদেশে বঙ্গীয় গোপী- 
চন্দ্রের সন্যাস TSA এখনও কাব্য ও নাটক রচিত হইয়া থাকে । স্থপ্রসিদ্ধ 
চিত্রকর রাজা রবিবর্ম্মা গোপীচাদের একখানি চিত্র অঙ্কন করিয়াছেন, 
তাহা বাজারে কিনিতে পাওয়। যায়। প্রায় সহজ বৎসর পরে এখনও 
পাঁলবংশীয় রাজার সন্যাস সমস্ত ভারতবর্ষের হৃদয়ে আঘাত করিতেছে | 
এতদ্বারা এই ঘটনা যে এককালে কতদূর শোকাবহ হইয়াছিল, তাহার 
পরিচয় পাওয়া যায়। পাল-রাজগণের অধিকার এক সময়ে প্রায় সমস্ত 
আর্ধ্যাবর্ত-ব্যাপক ছিল এবং দাক্ষিণাত্যেও তাহাদের স্তাবকবৃন্দের অভাব 
ছিল না;_-এই কারণে সমস্ত ভারতবর্ষে তীহাদের গুণ-গাথা ছড়াইয়! 
পড়িয়াছিল। শ্রীযুক্ত দুর্গানারায়ণ শাস্ত্রী মহাশয় হিন্দী ও উদ ভাষায় 
বিবিধ কবির রচিত মাণিকচন্দ্র রাজার গান পাঞ্জাব হইতে সংগ্রহ করিয়! 
আনিয়াছেন | 

মাণিকচন্দ্র রাজা বঙ্গে বড় সতি। 

হাঁলখানায় মাসরা সাধে (১) দেড় বুড়ি কড়ি (২)॥ 

দেড় বুড়ি কড়ি লোকে খাজনা যোগায়। 

অষ্টমী পূজার দিনে পাঠা গোঠে (৩) লয়॥ 

খড়ী বেচা হৈয়ে যে খড়ী ভার ষোগায়। 

তার বদলী ছয় মাস পাল খায় ॥ 

পাত বেচা হৈয়ে যে পাত আঁটি যোগায় । 

তারে ব্দলী ছয় মাস পাল খায় ॥ 

এত মাণিকচন্ত্র রাজা AAA (৪) নালের (৫) বেড়া। 

একতন যেকতন কৈরে যে খাইছে তার দুয়ারত ঘোড়! ॥ (৬) 


(১) মাঁসরা =মাসহর! ; N= WS করে। এখনও পূর্ববঙ্গের 


কোন কোন স্থলে “সাইধ করে” উপাজ্জন করে অর্থে ব্যবহৃত FA | 

(২) প্রত্যেক লাঙ্গলে কৃষক দেড় বুড়ি কড়ি অজ্জন FTA | 

(৩) গোঠে = একটি | 

(8) সরয়া=সরু। (৫) নালেরনলের। 

(৬) যে ব্যক্তি কোন প্রকারে সংসার নির্বাহ করিতেছে, তাহার 
ICTS ঘোটক বাঁধা আছে। 





বৌদ্ধযুগ__মাণিকচন্দ্র রাজার গান_ গ্ঃ ১১শ-১২শ শতাব্দী । ২৯ 


ঘিনে বান্দী নাহি পিন্দে পাটের পাছড় ॥ (>) 
কারো মাড়াল কেহ না! TA | 
কারে পুঞ্করিণীর জল কেহ না খায় ॥ (2) 


ভাটি (৩) হইতে আইল বাঙ্গাল লম্বা লম্বা দাড়ি। 
সেই বাঙ্গাল আসিয়! মুলুকৎ কৈল্ল কড়ি ॥ 

আছিল দেড় বুড়ি খাজনা লৈল পোনার গণ্ডা | 

নাঙ্গল বেচায় জোঙ্কাল (৪) বেচায় আরো বেচায় ফাল। 
খাজনার তাপতে (৫) বেচা দুধের ছাওয়াল ॥ 

রাড়ী কাঙ্গাল ছুঃখীর বড় দুষ্খ হইল। 

খানে খানে তালুক সব ছন (৬) হইয়া গেল ॥ 


ছোট ANS উঠে বলে বড় AAS ভাই। 
প্রধানর বরাবর সবে চল যাই ॥ 

কি আজ্ঞা বলে প্রধান AFA | 

যেত (৭) রায়ত পরামশ করিয়! প্রধানর বাড়ী বৈলে চৈলে গেল ॥ 
কেমন বুদ্ধি করি ভাই কেমন সমাচার | 

অনতি (৮) রাজ! হৈল রাজ্যের ভিতর ॥ 

প্রধান বলে রায়ত সকল এবুদ্ধি নাই আমার বরাবর (৯) ॥ 


চল যাই শিবের বরাবর কি আজ্ঞা বলে ভুলা মহেশ্বর | 

যেত রায়ত পরামশ করিয়া গেল শিবের বরাবর ॥ 

শিব ঠাকুর বৈলে তোলে ছাড়ে খাও (১০)। 

ঘরে ছিল শিব ঠাকুর বাহিরে দিলে পাও n 

(১) INT বান্দীগণও পাটের পাছড়া পরে না, তাহারা তসর ANA | 
পাছড়া = থেশ; পার্বত্য রমণীগণের পরিধান-বস্ত্রকে “HHO? বলে। আগড়- 
তল! রাজ্যের বাঙ্গালীদের মধ্যেও ও পাছড়া বিছানার চাদর ও শীত-বস্ত্ 
রূপে ব্যবহৃত হয়। 

(২) প্রত্যেকের বাড়ীর স্বতন্ত্র TSH পণ ও প্রত্যেকের বাড়ীর TOTI 
স্বতন্ত্র পুকুর | 

(৩) afia | (8) জোঙ্গাল= জোয়াল। 

(৫) তাপতে = পীড়নে। (৬) ছন = ছন-পরিপূর্ণ = জঙ্ষলময় | 

(৭) যেত=ধত = যাবতীয় । (৮) অসতি = অসংপ্ৰক্কৃতি | 

(>) আমার নিকট | (১০) রব। 


বাঙ্গাল মন্ত্রীর 
অত্যাচার | 


প্রজাগণের পরামর্শ | 


শিব ঠাকুরের নিকট 
ছুংখ-নিবেদন। 


Ho 


শিবের আশীর্ববাদ। 


রাজার মাত্র ছয় মাস 
কাল আয়ু | 


প্রজাদের ধর্ম্ম-পূজা। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


শিবকে দেখিয়া রায়তজন করে পরণাম | 
গলে বস্তু বান্ধিয়া করে পরণাম ॥ 


জীও জীও WAS ধর্ম্ম দেউক বর | (১) 

যত গুটি সাগরের বালা এত আরিব্বল ॥ (২) 
কেনে কেনে রায়ত HHA আইলেন কি কারণ | 
কেমন বুদ্ধি করি কেমন চরিচর | 

অসতি রাজা হইল রাজ্যের ভিতর ॥ 

ধেয়ানে বুড়াশিব ধেয়ান কৈরা চায়। 

ছয় মাসের পরমাই রাজার কপালে নাগাল পায় ॥ 


মোর কথা কন যদি ময়নার বরাবর | 
কৈলাস ভুবন মোর CATH লণ্ড ভণ্ড ॥ (৩) 
এক সত্য দুই সত্য তিন সত্য হরি। 
তোমার কথা যদি FË (৪) মহাঁপাপে মরি ॥ 
যেত রায়ত জন পরামশ করিয়া | 
শ্রীফলের হাঠত লাগিয়! যান চলিয়া ॥ 


ধূপ সিন্দুর লেন পাতিল (৫) ভরিয়া! 

হাঁস কৈতর লেন খাঞ্চ! (৬) ভরিয়া ॥ 

qeni (৭) পাঠা লেন রশী সাইঙ্গ (৮) করিয়!। 
রবিবার দিন feral (৯) থাকিয়া পারণী গঙ্গা যান চলিয়া ॥ 
ধর্মারে থান (১০) গঙ্গা কিনারে teat | 

ধওলা পাঠা দেন বালুছেদ (১১) করিয়া ॥ 


(১) শিব বলিতেছেন, হে প্রজাগণ, তোমাদিগকে ধর্ম (বুদ্ধ) বর 


প্রদান করুন। 

(২) সমুদ্রের বেলা-ভূমিতে যত বালুকা আছে, তত বৎসর 
তোমাদের আয়ুর বল হউক। 

(৩) আমি যে কথা বলিলাম, ইহা! যেন ময়নামতীর (রাজার স্ত্রীর) 
নিকট ন! বলা হয়, তাহা হইলে সে কৈলাস লণ্ড ভণ্ড করিবে | 

(৪) কওঁ=কহি। (৫) হাড়ী। (৬) খাঁচা। 

(৭) ধবল। (৮) বংশ-দণ্ডে ঝুলাইয়! | 

(৯) নিরা-উপবাসী। সম্ভবতঃ fray শব্দ হইতে DFS | 

(৯০) স্থান। (১১) বালুছেদ = বলি = ছেদন | 





বৌদ্ধযুগ__মাণিকচন্দ্র রাজার Aes ১১শ-১২শ শতাব্দী । . ৩১ 


হাঁস কত গুলা দেন ঘাটে উছরগিয়া (১)। 
ধূপ সিন্দুর দেন ঘাটে জালাইয়া ॥ 

অফিনা Tita থোপ (২) আনে উপাড়িয়া | 
লীটি চিপিয়! দেন ছাড়িয়া ॥ 

এ সাপ নিলে অঞ্চল পাতিয়া ॥ 


রবিবার দিন লোকে সাও (৩) দিল। পূজার ফলে রাজার 
সোমবার দিন রাজার এ জরি (৪) করিল শির 
মঙ্গলবার দিন রাজ! কাহিল! পড়িল। 

বুধবারে রাজা অন্ন পানী ছাড়িল ॥ 


ফির মঙ্গলবারে চিত্র-গোবিন্দ (৫) দফতর খুলিল। চিত্রগুপ্তের দপ্তর 
মাণিকচন্দ্র রাজার ছয় মাস পরমাই দপ্তর নাগাইল পাইল ॥ net 

Cal (৬) মুখ হৈয়ে শমন রাজাক বলিবর লাগিল ॥ 

অসতি রাজা হইল রাজ্যের ভিতর | 

সেই রাজাক লৈয়া আইস যমালয়ের ভিতর ॥ 

আবার ধমকে ডাকিবার লাগিল। 

গোদা-ষমের নামে চিঠি হাওলাত কৈরে দিল | 

তোক বলো! (৭) গোদা-যম বাক্য মোর ধর। 

হাতে গলে মাণিকচন্্র রাজাক বান্ধিয়া হাজির কর ॥ 


চামের দড়ি লোহার ডাঙ্গ ৮) নৈলে গিরো দিয়া | রাজাকে আনিতে 
তখনে গোদা-ঘম চলিল হাটিয়া ॥ গোদা-যমের গমন। 
কতদুরে যেয়ে গোদা কত পাছা পায়। 

কতক যাইতে মাণিকচন্দ্র রাজার বাড়ী পায় ॥ 


ছয় মাসের কাহিলা রাজা মহলের ভিতর | নেঙ্গার মন্বনীমতীকে 
তওত (৯) খবর নাহি করে ময়না সুন্দর ॥ সংবাদ দান। 
তোক বলো যে CTH (১০) পাত্র বাক্য মোর ধর। 
এই কথা জানাও গিয়ে ময়নার বরাবর ॥ (১১) 





(১) উৎসৰ্গিয়া = উৎসর্গ করিয়!। 

(২) BRS বীরণ-পত্রের ( বেণার ) স্তপ-রাশি। 

(৩) সাও= সাঙ্গ =পূজা শেষ করিল। (৪) একজ্বর = অবিরাম জ্বর | 
(৫) চিত্রগোবিন্দ অর্থাৎ fered: (৬) বেন্না-বিষগর। 

(৭) x= (৮) দণ্ড । (a) তওত=তথাপি। 
(১০) নেঙ্গা-_মাণিকচন্দ্রের ভ্রাতা ও মন্ত্রী (পাত্র )। 
(১১) এই সংবাদ আমার স্ত্রী ময়নামতীকে জানাইয়া আইস। 


৩২ 


ময়নার রাজার নিকট 
আগমন এবং রাজাকে 
মহাজ্ঞান লইতে অন্ু- 
cate | 


ময়নামতীর নিবেদন | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ছয় মাসের কাহিল! রাজা মহলের ভিতর | 
দেখা কৈরবার চায় রাজ-রাজেশ্বর ॥ 

এ কথা৷ শুনিঞ০ নেঙ্গী না থাকিল রৈয়া (>) | 
ময়নার মহলে চলিল হাটিয়া ॥ 


আগ দুয়ারে ময়নামতী পসার খেলায় | 
খিরকির দুয়ারে দিয়া পরণাম জানায় ॥ 
কেনে কেনে নেঙ্গা আইলেন কি কারণ | 
নেঙ্গ! বলে শুন মা! শুন সমাচার | 

ছয় মাসের কাহিল! রাজা মহলের ভিতর | 
CAA কৈরবার চায় রাজ-রাজেশ্বর ॥ 
ধেয়ানে ময়নামতী ধেয়ান CETA চায়। 
ধেয়ানের মধ্যে মের নাগাল পায় ॥ 

আনিল বাঙ্গল! wal মিঠা ভরি পাণ। 

এ বাঙ্গল| গুয়া কাটাইল (২) দিয়! করে দ্রইখান ॥ 
পাণের বুকে চুণের নেওয়া (©) দিয়া | 

হেট খিলি উপর খিলি মাইল্লে তুলিয়া ॥ 
ষোল পুঠি জ্ঞান দিলে খিলিত ভরিঞা | 
পাঁণের বাটা বান্দীর মাথায় দিয়া ॥ 
নিকলিল (৪) ময়নামতী যাত্রা করিয়া | 

@ রাজার মহলে উত্তরিল গিয়া ॥ 

কেনে কেনে মহারাজা ডাকিলে কি কারণ। 
ছয় মাসের কাহিল! রাজা মহলের ভিতর | 
তত্ব খবর না করেন ময়না সুন্দর ॥ 


ময়না! বোলে শুন রাজ! রাঁজ-রাজেশ্বর । 
আমার শরীরের জ্ঞান নেও বোল শিকিয়! (৫)। 
আমার রসের নদী কন্দে যাবে শুকাইয়া ॥ 


(১) বসিয়া -চুপ করিয়া | (২) কাটাইল-কাটারী । 

(৩) নেওয়া বা লেওয়া =কোমল Ba) পূর্ববঙ্গে ডাবের শাষকে 
£লেওয়া” বলে। 

(৪) নিকলিল = বহির্গত হইল। 

(৫) বোল শিখিয়া = aa শিক্ষা করিয়া | 


বৌদ্ধযুগ__মাণিকচন্দ্র রাজার WA—as ১১শ-১২শ শতাব্দী । ৩৩ 


আমার বয়সের বড় বৃক্ষ যাবে মরিয়া 1 (>) 
দুই জনে রাজা কি করিম ভর-যুয়ান (২) ZFA ॥ 


রাজা বলে শুন ময়না বাক্য মোর ধর । রাজার aaaf | 
এখনি মোর মাণিকচন্দ্র ৩) যমে লইয়া যাউক | 

তাহাতেও স্ত্রীর জ্ঞান গরবে না শুনাউক ॥ 

নারীর জ্ঞান দেখিয়া জ্ঞানে করিল হেল! | 

ঠিক দুপুর ভাড়ুয়া যম করিয়া গেল মেলা ॥ (8) 

মরণ তৃষা মারিল তুলিয়া ৷ (৫) 

জল জল বলিয়া রাজা উঠিল কান্দিয়া ॥ 


জল বোয়াও যোয়াও Wal সুন্দর | ময়নাষতীর নিকট 
এক ঝারি জল দিয়া প্রাণ রক্ষা কর ॥ জল-যাজ্জা। 
এক শত রাণী আছে মহলের ভিতর | 

তার হাতে জল খাও রাজ-রাজেশ্বর ॥ 

এক শত রাণীর হস্তের জল আষ্ঠীনি গোন্দায়। (৬) 

তোমার হাতে জল থাইলে বহু ভাগ্য হয় ॥ 

এলায় যদি আমি যাই জলক লাগিয়া । 

এত বম Stee core লইয়া যাবে বান্ধিয়া ॥ (৭) 

রাজ! বলে শুন ময়না বাক্য মোর ধর। 

তৈল পাঠের খাড়া cate বিছানা ফেলায়! | 

যখন আসিবে যম SGA দৈত্য দানব হঞা ॥ 

তৈল পাঠের খাড়া fir ফেলামু কাটিয়া ॥ 


(১) আমার জ্ঞানবলে তোমার পরিবর্তে আম! হইতে অধিক বয়সের 
বৃক্ষ মরিয়া যাইবে, সুতরাং তোমার মৃত্যু হইবে না। (২) পূর্ণ যৌবনা। 

(৩) আমি ca মাণিকচন্দ্র এখনই আমাকে ইত্যাদি | 

(৪) ময়নামতীর প্রদত্ত মহাজ্ঞান রাজা গ্রহণ করিলেন না, এজন 
“তাড়ুয়া বম” ( যমের দূতগণের মধ্যে একজন, _অপর এক দূত গোদা- 
যমের উল্লেখ পূর্বে আছে ) সেই স্থানে দ্বিপ্রহরে উপস্থিত হইল । 

(৫) মরণ-কালীয় বিষম তৃষ্ণা ভাদ্রয়াষম রাজার প্রতি নিক্ষেপ 
করিল। 

(৬) অপর রাণীদের হাতের জলে আষ্টে গন্ধ পাই | 

(৭) এলায়_ এখন; এখন যদি আমি তোমাকে জল খাওয়াইবার জন্ত 
নিকট হতে দূরে যাই, অমনি ভাড়ুয়া যম তোমাকে বীধিয়া লইয়া যাইবে। 


t 


৩৪ 


ময়নামতীর শয্য।- 
ত্যাগ । 


যমদূতগণের আগমন 
ও রাজাকে বন্ধন। 


রাজার মৃত্যু। 


গঙ্গার নিকট ময়নার 
জল-প্রার্থন। | 


গঙ্গামুখে রাজার মৃতু 
সংবাদ | 


ময়নার শোক এবং 
যোগবল | 





(>) 
(8) 
(৬) 
(৯) 
(১০) 





বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যেন মতে ময়নামতী হস্তে ঝারি নৈল। 
হাচি জিঠি (১) বাধা বিস্তর পড়িল ॥ 


যেন ঘড়ি ময়নামতী চতুরার (২) বাহির হইল | 
সাত (৩) দিয়! সাত জনা গর্জিয়া সোন্দাইল (8) ॥ 
চামের দড়া দিয়! বান্ধিল। 

লোহার যুদগর দিয়! ডাঙ্গাইবার লাগিল ॥ 

কে মারেন আমাক বিস্তর করিয়!। 
ময়নাঁমতী গেছেন জলক লাগিয়া । 

এক ঝারি জল খাঁও (৫) উদর ভরিয়া ॥ 


তোর মাইয়! (৬) পাইয়াছে গোরকনাথের (৭) বর। 
নাগাইল পাইলে ময়না না করে কুশাল (v) n 
হাটুয়া পাড়ি কিলাইবে আমাকে বেলার দুপর | 
মের মাইর সবার না পারিয়া। 

ময়না afer রাজা দিল জীউ ছাড়িয়া ॥ 

ওঁ জীউ নিলে গোদা-যম লাঠিত বান্ধিয়া | (৯) 

সাত দিয়! সাত জন গেল চলিয়া ॥ 


এঁত ময়না গঙ্গার তীরে গেল চলিয়া | 
ময়ন! বলে গুন গঙ্গা বলি নিবেদন ॥ 
যে রাজার পূজা খাইলা এ বার বৎসর | 
এক ঝারি জল দিয়া প্রাণ রক্ষা কর ॥ 
এক ঝারি বদলী বিয়াল্লিশ ঝারি লও | 
তাহাতে ধর্মী রাজা জীউ বদলাও ॥ 


কার বাদে (১০) জল নিয়া যাও ঝারি ভরিয়া। 
সে ত HT রাজাকে গেল মরিয়া ॥ 


এই কথা শুনিয়া ময়না রোদন করিবার নাগিল। 
লক্ষ টাকার ঝারি পাকাইয়া (১১) ফেলিল ॥ 


টিক্টিকী। (২) চতুদ্বরের। (৩) সপ্ত দ্বার দিয়া | 
প্রবেশ করিল। (৫) খাঁও-খাম-খাব। 
a1 (৭) গোরক্ষনাথের। (৮) মঙ্গল করিবে al | 
দণ্ডে বাধিয়া রাজার প্রাণ গোদা-যম লইয়া চলিল। 

বাদে = জন্য | (১১) বুরাইয়া নিক্ষেপ করিল । 


বৌদ্ধযুগ-_মাঁণিকচন্দ্র রাজার গান-_ খরঃ ১১শ-১২শ শতাব্দী | 


চৌদ্দ তাল (>) জলের মধ্যে ময়না আসন করিল। 
কপালের সিন্দুর মইলান (২) দেখিল ॥ 

হাতের শাখা কাল দেখিল। 

লক্ষ টাকার মুঠ শাখা মস্তকে ভাঙ্গিল ॥ 

স্বামী হারা হয়া রে। 

আর কত দিন রব চায়া রে ॥ 

মহলত লাগিরা (৩) aaa চলিল হাটিয়া। 

যেন ময়নামতী মন্দিরে সান্দাইল। 

আগ প্রদীপ পাছ প্রদীপ লাগাইয়া! দিল ॥ 


বমালয়ে লাগিয়| ময়ন! চলিল হাটিয়। ! ময়নার যম-পুরীতে 


নদীর পারে ময়নামতী গেল চলিয়া ॥ গমন | 
নদী দেখিয়! ময়না ভয়ঙ্কর লইল। 

ছয়মাস SATA বছরত পড়ে CAST | (8) 

একে একে ঢেউ উঠে পর্বতের চূড়া ॥ 


বিধি আমার দুঃখের কপাল। 
যেমন বিন্দার (৫) গোপাল ॥ 


ভাঙ্গা নৌকা ছেঁড়া কাছি গুরু কেমনে হব পার | 
যদি আমার গুরু সহায় ATF | 

ধরম হাইল ধরে ভাঙ্গা নৌকা ছিড়া কাছি | 
গুরু লাইগাব কিনারে ॥ (৬) 


পরিধানের সাড়ী SS থান ময়নামতী দিল জলত বিছায়া। 
যোগ আমন ধরিল ময়না ধরম (৭) স্মরণ করিয়া ॥ 

তুড়ু VE করিয়। ময়না হুঙ্কার ছাড়িল। 

ছয় মাসের দরিয়া ছয় দণ্ডে পার হৈল ॥ (৮) 


(>) চৌদ্দ তাল=৭ হাত (এক এক তাল অৰ্দ্ধ হস্ত )। 

(২) মলিন। (৩) মহলের দিকে -রাজপুরীর দিকে | 

(৪) ওসার-বিস্তার। ছয় মাসে TSH পথ যাওয়া যায়, TH 
বিস্তৃত, এবং উহাতে বৎসরে একবার খেওয়৷ দেওয়া যায়। 


(৫) বৃন্দার। 
(৬) “বিধি আমার দুঃখের কপাল’ হইতে “কিনারে” পর্য্যন্ত একটি 
ধুয়া ও পরবর্তী যোজন! | (৭) ধর্মকে । 


(৮) যে দরিয়া (নদী) পার হইতে ছয় মাস লাগে, তাহা ছয় 
দণ্ড-কালে উত্তীর্ণ হইল। 


৩৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যম-দুতগণের ভীতি । যমপুরী লাগিয়া চলিল হাটিয়া। 
ছত্রিশ কোটি যম দরবারে বসিছে॥ 
যেন মতে AAA যমালয়ে খাড়া হইল | 
ভিতা ভিতি (১) যম পালাবার লাগিল ॥ 
যমপুরী যায়! ময়ন! পাতিল ধুম । 
কারো উঠিল পেটের বিষ কারে! মাথার ঘুম ॥ 
ওঝা গুলিক হয়৷ বিষ ঝাড়িয়া নামায় | 
ওষধ করিবার আলে (২) জন জন পালায় ॥ 


গোঁদ।-যমের ATA | যেন মতে গোদা-ষম (৩) ময়নাকে দেখিল | 
আপনকার মহলক লাগিয়। (৪) এ দৌড় করিল ॥ 
আপনকার মহলে যায়া ঘরে লুকাইল। 
এঁটে হইতে ময়নামতী দিশা! হারা হইল ॥ 
ধেয়ানে ময়নামতী ধেয়ান কৈরে চায় | 
ধেয়ানের মধ্যে ঘরত লাগাল পায় ॥ 
ওরূপ থুইল ময়না একতর (৫) করিয়া | 
মাইলানী (৬) রূপ হইল মূরত বদলাইয়া (৭) ॥ 
গোদীর মহলে চলিল হাটিয়া ॥ 
গোদা গোঁদা বৈলে ময়না তুলিয়া ছাড়ে রাও | 
যেন মতে গোদা-যম ময়নাক দেখিল। 
টাটি (৮) ভাঙ্গিয়া গোদা-যম এ দৌড় করিল ॥ 
মার মার বলিয়া ময়না নি যায় পিটিয়া। 
একশত হালুয়া হাল বয় নিধুয়া পাথারে | (৯) 

গোদা-মের ভিন্ন ভিন্ন হরিণ বলিয়া! যমক নি যায় পিটিয়া | 

ুস্তি ধারণ | এঁটে হইতে গোদা-যম দিশা হারা হইল | 
Spal মাছ হইয়ে দরিয়ার ঝাঁপ দিল ॥ (১০) 





(>) ভিন্ন ভিন্ন face | (২) আলে-ছলে। 

(৩) যে রাজার প্রাণ বীধিয়া আনিয়াছিল। (8) আপন পুরীর দিকে। 

(৫) wea; ভিন্ন করিয়া | (৬) মালিনীর রূপ ধারণ করিল। 

(৭) নিজ মূর্তি পরিবর্তন করিয়া। (৮) টাটি-বীশের প্রাচীর । 

(৯) নিধুয়! প্রান্তরে একশত কৃষক হাল বহিতেছিল। 

(১০) ইচলা-চিংড়ী। গোদা-যম ময়নার হাত হইতে নিষ্কৃতি 
পাইবার জন্য চিংড়ীমাছ ভইয়া নদীতে প্রবেশ করিল | 





বৌদ্ধযুগ- মাণিকচন্দ্র রাজার গান_ খ্বঃ ১১শ-১২শ শতাব্দী | ৩৭ 


ধেয়ানে ময়নামতী ধেয়ান CFTA চায় | 
ধেয়ানের মধ্যে ইচলার লাগাল পায় ॥ 


Sh তুডু করিয়া ময়না হুঙ্কার ছাড়িল। 

বেয়াল্লিশ ভইষ (>) হইল FAS বদলাইয়! | 

ও দরিয়া তইষ পড়িল ঝম্প দিয়া ॥ 

মার খাইতে খাইতে যমক নি যায় পিটিয়া | 

মধ্য দরিয়াত যমক ধরিল ঠালিয়। ॥ 

এত গোদা-ষম Aba বজ্জর । (২) 

ডাইন পিড়ের দণ্ড ভাঙ্গিয় উঠিয়া দিল লড় ॥ 
প্রটে হইতে গোদ। যম দিশ৷ হারা হইল | 

Copal (৩) মংস্ত eal জলত ভাঙ্গিবার লাগিল ॥ 
ওরূপ থুইল ময়না একতর করিয়া | 

পানকাউড়ি (৪) জানোয়ার হইল মূরত WANT ॥ 
পাখার সাটনে নি যায় (৫) fea i 

মধ্য দরিয়া গোঁদা-যমক ধরিল ঠোকাইয়া ॥ 

প্রত গোদা-ঘম আটির! বজ্জর | 

ঢেকেয়। (১) ফেলাইরা THATS দিল লহড় (৭) ॥ 
এঁটে হইতে গোদা-যম কোন কাম করিল | 

গচি মচ্ছ(৮) হয়৷ কাদাত মিশাইল ॥ 

এঁটে হইতে ময়ন[মতী বেয়ান কৈরে চায় | 
ধেরানের মধ্যে কাঁদাত লাগাল পায় ॥ 

SESE করিয়া ময়না হুঙ্কার ছাড়িল। 

রাজহাস হইয়া কাদ| ঝারিতে ঝারিতে গোদা-যমক নি যায় ia | 
মধ্য দরিয়াত গোদা-ঘমক ধরিল ঠাসিয়া | 

ঢেকেয়া ফেলায় ম়নামতীক পালাইল ছাড়িয়া ॥ 


- শপ অসশ স্পা পস্প প্প্ াঁটট টা টি শিপ 


(১) মহিষ। ৫) বন্ৰের মত দৃঢ়। 


(৩) সফরী শব্দের অপত্রংশ। ছাফল্যা, ছাফাপ্যা, বা ছাফালিয়া 
মাছ। এই মাছ Dees ত্রিপুরার বিস্তর আছে | 

(৪) পানিকাউড়ি, পানিকাউ, AAA জলপক্ষী-বিশেষ। এই 
পক্ষী আহারের অনুসন্ধানে অনেক সময়েই জলে ডুবিয়া থাকে, এজন্ত 
লোকে তাহাদিগকে “পানিকাউড়ি' বলে। 

(৫) পক্ষের আঘাতে লইয়া যায়। (৬) ধাক মারিয়া! | 

(৭) দৌড়। (৮) ছোট আড় মাছ। 


পরিবঞ্তলপূর্ববক 
তাহাকে অনুসরণ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ওরূপ থুইল গোদা-যম একতর করিয়া | 
ধুগড়ির রূপ হইল TAS বদলাইয়া ॥ 
পাতালক লাগিয়া গেল চলিয়া | 

পাতালক যাইয়া মোচড়ায় বম দাড়ি | 

এখন কি চিনিবে মোক ময়নামতী শালী ॥ 
ধেয়ানে ময়নামতী ধেয়ান কৈরে DIA | 
ধেয়ানের মধো ময়না ধুগড়ির লাগাল পায় ॥ 


ওরূপ থুইল ময়না একতর করিয়া | 

তৈলঙ্গারূপ (>) হইল ময়না মূরত ব্দলাইয়া ॥ 

পাতাল ভুবনত লাগিয়া গেল চলিয়া ! 

এঁটে যায়া গোদা-যমক ধরিল ঠাসিয়া ॥ 

ক্ষেণেক ক্ষেণেক করিয়া যমক উঠাইল টানিয়া ॥ 

ওরূপ থুইল ময়না একতর করিয়া । 

আপনার রূপ হইল মূরত বদলাইয়া ॥ 

উপর কৈরে ফেলেয়! যমকে কিলিবার লাগিল | 
কিলাইতে কিলাইতে হাত হাপসাইল। 

চিতর (২) করিয়া ফেলাইয়া যমক নেদাবার (৩) লাগিল ॥ 


প্রত গোদা-যম আটিয়া বজ্জর | 

ঘড়ানী কৈতর (8) হইয়ে স্বর্গে উড়ে গেল | 
শিকিরা (৫) বাজ হৈল ময়না মূরত ব্দলাইয়া | 
আকাশ হইতে গোদা-ঘমক ফেলাইল টানিয়া ॥ 
AB হইতে গোদা-যম দিশা হারা হইয়া । 
সলেয়ার রূপ হইল মূরত বদলাইয়া ॥ 

কঠিয়া (৩) তেলির বাড়ীক লাগিয়া গেল চলিয়া । 
কঠিয়া তেলির মাচাত থাকিল বসিয়া ॥ 
ধেয়ানে ময়নামতী ধেয়ান কৈরে BTA | 
ধেয়ানের মধ্যে সলেয়ার লাগাল পায় ॥ 

ওরূপ থুইল ময়না একতর করিয়া | 

বিলাই রূপ হইল ময়না মূরত ব্দলাইয়া ॥ 





(>) আরম্থলা। (২) চিৎ। (৩) পদাঘাত করিতে | 


(৪) কবুতর = পায়রা | (৫) শিকারী! 
(৬) কঠিয়া = কঠিয়া = কে যে মালা ধারণ FTA | 








বৌদ্ধযুগ-_মাণিকচন্দ্ রাজার গান খঃ ১১শ-১২শ শতাব্দী | ৩৯ 


এক বিলাইর বদলী বিয়ালিশ বিলাই হইয়া | 
কঠিয়া তেলির ঘর লইল ঘেরিয়! ॥ 

এক দণ্ড দুই He তিন দণ্ড হইল। 

সুবোধিয়। গোদা-যমক কুবোধিয়া লাগাল পাইল ॥ 
মাচা হইতে গোদা-বমক মৃত্তিকায় নামাইল। 
টরকিয়া। (১) যায়া ময়নামতী গরদানাত (2) ধরিল | 
প্রত গোদা-ষম আটিষা বজ্জর | 

আঙ্গুলের সান্ধি দিয়া উঠিয়া দিল লহড় ॥ 


ওরূপ থুইল যম একতর করিয়া | 

বৈষ্ণব রূপ হইল যম মূরত বদলাইয়া! ॥ 
কাকড়ার মাটিয়া লইল চন্দন করিয়া | 

সাইলের (৩) ফল লইয়া মালা করিয়া ॥ 

এগার (8) ঠাল (৫) লইয়া আসা (৬) করিয়া ॥ 
সেবার বাড়ীক (৭) লাগিয়ে গেল চলিয়া । 

যত বৈষ্ণবের মধ্যত রইল বসিয়া ॥ 

ধেয়ানে ময়নামতী ধেয়ান কৈরে চায় | 
ধেয়ানের মধ্যে বৈষ্ণবের লাগাল পায় ॥ 


ওরূপ থুইল ময়না একতর করিয়া। 
মৌমাছি হইল ময়না মূরত বদলাইয়া ॥ 

এক মাছির বদলী বিয়াল্লিশ মাছি হয়া | 
সেবার বাড়ীক লাগিয়ে গেল চলিয়া n 

যত বৈষ্ণবের মাথার উপর বেড়ায় ঘুরিয়া। 
বৈষ্ণব সকল বোলে ভাই শুন সমাচার | 
কোন বৈষ্ণব অপরাধী আছেন সভার মাঝ N 
যেন মতে গোদা-বম মাছি দেখিল। 

উড়াও দিয়! যমের ঘাড়ত পড়িল ॥ 

মাছির কামড় সইবার না পারিয়া। 
গোদা-বম পালাইল ছাড়িয়া ॥ 





পাপী শপ শশী শি পিপল 


(>) as firm | (২) আ্রীবাতে। 
(৩) অপরাজিতার। (৪) wee বৃক্ষের | (৫) ডাল। 
(৩) আসা-যঙ্টি। (৭) "আশ্রম । 


ge বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


মাছিরূপ থুইল ময়না একতর করিয়া। 

আপনার রূপ খৈল মুরত ব্দলাইয়া ॥ 

এত গোদা-যমক ধরিল পিটিয়া। 

এক AH এলুয়ে (১) খেড় (২) আনিল ওকড়িয়। (৩) ॥ 
বান পুটি কুচলি (8) পাকায় তেপথীত (৫) বসিয়া | 
ময়নার কমরে যমের কমরে বান্ধনে বান্ধিয়া ॥ 

হাতের হেমতালের লাঠি দিয়া নি যায় ডাঙ্গাইয়া। 


গোঁদা-যমের নিকট ময়না বলে গুন যম বলি নিবেদন | 

্বামীর প্রাণ ABR | আর ছাড়িয়া দেও আমার স্বামী ধন ॥ 
তোমার স্বামী ধন আমি না দিব ছাড়িয়!। 
এঁটে হইতে ময়নামতী রোদন কৈরতে লাগিল। 
আমার পতি নাই ঘরে রে দীননাথ | 
আমি কার লক্ষে রবরে নবীন বাসত €৬)॥ 


সিদ্ধগণ ও দেবগণের SE তুডু করিয়া ময়না হুঙ্কার ছাড়িল। 
আগমন | যত মুনিগণক (৭) হুসঙ্কারে নামাইল ॥ 
পুশ্পরথে গোরক (৮) বিগ্াধর | 
ঢেকি বাহনে নামিল নারদ মুনিবর ॥ 
বাসায়ার (৯) পিঠিত নামিল ভোলা মহেশ্বর। 
ধনুক বাণে নামি গেল শ্রীরামলক্ষ্মণ ॥ 
পাঁচ ভাই পাণ্ডব নামিল ঠাঞ্জি ঠাঞ্চি। 
যত শত মুনি নামিল তার লেখা যোখা নাই ॥ 
মাথার চুল ময়না ছুই আধ করিয়া। 
গোরকনাথের bats পড়িল ভজিয়া ॥ 
রক্ষা কর রক্ষা কর গোরক বিগ্যাধর | 
আমার স্বামী ধন আনিছে ধরিয়া । 
আমার স্বামী ধনক না দেয় ছাড়িয়া ॥ 
ae ভি গোরকনাথ বলে শুন সমাচার | 
PIN যত মুনিগণ পরামর্শ করিয়া । 
ময়নাক আশীর্বাদ দেয়। 
(১) এলোমেলো R) খড়। (৩) Gam করিয়া | 
(৪) এক প্রকার খড়ের দড়ি বা বেণী। (৫) তিন পথের সন্ধি-স্থলে। 


(৬) আমি কার দিকে চাহিয়া নূতন বাঁস-ঘরে রহিব ? 
(৭) মুনিগণকে | (৮) গোরক্ষনাথ | (৯) বৃষভের | 





বৌদ্ধযুগ__মাণিকচন্দ্র রাজার গান-_থ? ১১শ-১২শ শতাব্দী । ৪১ 


যা যা ময়না তোমাক দিলাম বর | 
সাত মাসী ছেলে হৌক উদরের ভিতর ॥ 


যেন মতে মুনিগণ আশীর্বাদ দিল। ময়নার গর্ভ ও দেব- 
শোলার মত আছিল শরীর ক্রমে ভারী হইয়া গেল ॥ গণের ভবিষ্যদ্বাণী । 
আঠার মাসে জন্ম উনিশ বৎসরে মরণ। 

সিতাব (>) করি ore হাড়ির চরণ ॥ 

ওঁ গুরু ভজিলে না হবে মরণ ॥ 


এঁ কথ! শুনিয় ময়না না থাকিল রৈয়া | 
আপনকার মহলত নাইগে উতরিল গিয়া ॥ 


নও (২) কড়া কড়ি নিল হস্তত করিয়া! | 

গঙ্গার কুলে গেল চলিয়া ॥ 

নও কড়া কড়ি দিয়া মৃত্তিকা কিনি নিল। 

আপন মহলক লাগিয়া গমন করিল ॥ 

বুড়া (৩) ঘর ভাঙ্গিয়া বেগারি (৪) সাজাইল! 

সাইঙ্গে ARCH (৫) খড়ী (৬) যাইতে লাগিল ॥ 

তৈল go সরিষা তিল যাবার লাগিল। 

যত জ্ঞান্তা সগ (৭) আনিল রাও (৮) দিয়া | 

কাচা বাশ কাটিয়া মছলি (a) সাজাইল ॥ 

ধর্মরাজকে নিল মছলি সাজাইয়া। 

ময়নামতী চড়ে কওয়াইরক (১০) লাগাইয়া ॥ 

হরিগুণ-গান ময়না গাহিবার লাগিল। 

সঙ্কীর্তন করিবার লাগিল নদীর পাহার (১১) লাগি গমন করিল ॥ 

উত্তর দক্ষিণে চিতা আরোপিল। ময়নামতীর স্বামীর 
খুটী গাড়িয়৷ মাচান পাতিল ॥ চিতায় প্রবেশ এবং 


পোরক্ষনাথের বরে 
খুটার বগলে (১২) বসাইয়া গেল স্বতের হাড়ী। ay 





(১) অন্গুতাপ। (২) Te=a] 
(৩) জীর্ণ। (8) মনজুর | 
(৫) যে বংশদণ্ডে কোন দ্রব্যাদি বাধিয়া লওয়া হয়, তাহাকে সাইঙ্গ 
বলে। 
(৬) কাঠ। (৭) জ্ঞাস্তা -জ্ঞাতি ; at = AFA | 
(৮) রাও-রব- সংবাদ | (৯) মীচা। 
(১০) কপাট । (১১) পাড়। (১২) নিকটে | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তার নীচে বাইয়া গেল তৈলের হীড়ী ॥ 
সরিষা তিল ean দিল ছিটাইয়া। 

গুরু গুরু বলিয়! ময়না হুঙ্কার ছাড়িল। 

সাক্ষাৎ গোরকনাথ আসিয়া খাড়া হইল ॥ 
রক্ষা কর রক্ষা কর গোরক বিগ্াধর | 

যাও যাও ময়না তোমাক দিন বর ॥ 

মাঘ মাসিয়া ate লাগিবে অনলের ভিতর । (১) 


কপাল ভর্তি সিন্দুর ময়না পরিতে লাগিল। 
পাটের সাড়ী ময়না পরিধান Sham | 

সুবর্ণ কাটারী আমের ঠাল নিল scare করিয়া ॥ 
উত্তর দক্ষিণে রাজাক নিল শোতাইয়া (২)। 
ময়নার ডাইন হস্তেতে রাজা শিতান (৩) দিল | 
একখান করিয়া খড়ী দিল নগরী ঘরে ঘরে | (৪) 
আকাশ জমিনে খড়ী ঠেক লাগিল। 

coral চন্দন ছিটাইল চন্দ্র সদাগর | 

অনল লাগাইয়া দিতে নাই এক রতি ॥ 

ছুয়ারের আগত ছিল গুরু পারণের ঘর | 

তার উক! (৫) তুলে দিল হস্তের উপর ॥ 

যত জ্ঞান্তা সকল এক হীড়ী জল দিয়! | 

সাইঙ্গত করিয়া এক পাক ছুই পাক পাচ পাক দিল। 
হরিবোল বলিয়া অনল লাগাইয়া দিল ॥ 

যত ঘড়ী ব্ৰহ্ম! দ্বতের বাস পাইল | 

a ধা করিয়া অনল জ্বলিবার লাগিল ॥ 

সাত দিন নও রাইত (৬) ময়না অনলের ভিতর | 
পুড়িতে পোড়া না যায় পরিধানের কাপড় ॥ 
ea] রাজাকে পোড়াইয়া ময়না কোলাতে কৈল ছাই। 
প্রত ময়ন। CAA আছে যেন ঘরের গোসাঞি 
ধর্মী রাজাকে পোড়াইয়া স্বর্গে উঠিল ধুয়া | 
বৈসে আছে ময়নামতী যেন কাঁচা সোণা ॥ 


(১) জাড়-নীত। মাঘ মাসের ন্যায় শীত তুমি অগ্নির ভিতরে 
অনুভব করিবে। (২) শোয়াইয়া। (৩) শিয়র। 

(৪) প্রত্যেক গৃহস্থ একখানি করিয়! কাঠ দিল। 

(৫) চলিত ভাষায় অর্থ উন্ধা = অগ্রিদ্ুলিঙ্গ। (৬) নয় রাত্রি 





বৌদ্ধযুগ__মাণিকচন্দ্র রাজার a ১১শ-১২শ শতাব্দী । i 


ছোট জ্ঞাস্তা উঠে বলে বড় জ্ঞান্তা Siz । জ্ঞাতিগণের কাধ্য। 
fee (>) দেও ফিকৃ দেও BLS সকল | 

ময়নামতী বৈসে আছে অনলের ভিতর | 

ময়না বলে শুন জ্ঞাস্তা সাত মাসী ছেলে আছে উদরের ভিতর ॥ 

ফিক্‌ না দেন জ্ঞাস্তা AFA | 

ছোট জ্ঞান্ত। উঠে বলে বড় জ্ঞাস্তা ভাই। 

চান্দের বরাবর চল চলিয়া যাই ॥ 

ছোট হৈতে জান তোর! চাদ সদাগর | 

কি জোয়াৰ (২) দেয় আমার বরাবর ॥ 


আগ দুয়ারে (৩) সদাগর পসার (8) খেলায় | প্রধান জ্ঞাতি চাদ সদা- 
খেরকির দুয়ার দিয়! প্রণাম যোগায় ॥ গরের নিকট গমন ও 
তাহার সতামত । 


কেনে কেনে জ্ঞাস্তা সকল আইল! কি কারণ | 
সাত দিন নও রাইত ময়না অনলের ভিতর | 
তবু পোড়া নাঞি যায় ময়না সুন্দর | 

ওঁ ময়না পাইয়াছে গোরকনাথের বর ॥ 

BATS পোড়া না যায় জলত না হয় তল। 

তিন ভুবন টলিয়া গেলে না ধায় যমের ঘর ॥ 
তাক মারিবার চাও Brel AFA | 
বাওয়ার কুটি কোচড়া (৫) পাকাও তেপথিত বসিয়া | 
বাইশ মোন পাষাণ নেও সাইঙ্ করিয়া ॥ 
হুলিয়। (৬) গুতিয়া (৭) নেও বাহের করিয়া | 
বাইশ মোন পাষাণ দেও বুকত বান্ধিয়া ॥ 
আঙ্গরার (৮) সমতে ময়নাক দেও জলে ডুবাইয়া। 
সিনান করিয়া যাও মহলত লাগিয়া (৯) ॥ 


এ কথা! শুনিয়া জ্ঞান্তা না থাকিল রৈয়া | ময়নামতীকে জলে 
বাইশ মোন পাষাণ লৈল MS করিয়া ॥ নিক্ষেপ | 
ময়নামতীকে বাহির করিল হুলিয়া শুতিয়া ॥ 


(>) ধিক্কার । (২) জবাব=উত্তর | 

(৩) বাহির মহলে। (8) পাশা। 

(৫) cata মতন দড়ি | (৬) পশ্চাৎ ধাবিত হইয়া | 
(৭) প্রহার করিয়া | (৮) স্বামীর চিতার অঙ্গার | 
(৯) মহলের উদ্দেশে অর্থাৎ বাড়ীতে | 


88 বঙ্গ-লাহিত্য-পরিচয় | 


বাইশ মোন পাষাণ দিল বুকত বান্ধিয়া | 
আগরার সামিল ময়নাক দিল ভাসাইয়া ॥ 
সিনান করিয়া জ্ঞান্তা গেল চলিয়া | 

আঠার মাস আঠার দিন ময়নার গেল পুরিয়! ॥ 


নূতন রাজার জন্ম। OS PH রাজ! (১) Fad (2) ফিরিল। 
মৈল্লাম মৈল্লাম বলিয়া ময়না কান্দিবার লাগিল ॥ 
স্বরূপ! জ্ঞান ময়ন! মারিল তুলিয়া | (৩) 
বাওয়ান কুটি কোচড়া ফেলাইল কাটিয়া ॥ 
মৈল্লাম মৈল্লাম বলিয়! ময়না নিম-তরুতলে উঠিল। 
হাড়িয়া কোণে (8) যেন দেওয়া (৫) গঞ্জিল ॥ 
ফুলে জলে মহারাজ (৬) মৃত্তিকাঁয় পড়িল। 
ša চৌয়া করিয়া তিনি রাও কাড়িল (৭) ॥ 


, জ্ঞাতিগণের বালক-দর্শন ছোট জ্ঞান্তা উঠে বলে বড় জ্ঞাস্তা SE | 
ও বালক-রাজার পুরীতে কিসে ছেলে কান্দে চল দেখিবার যাই ॥ 
প্রবেশ। এক পায় দুই পায় আইল চলিয়া | 
ময়না বলে শুন SLPS মোর বুদ্ধি ধর | 
বড় রাজার পাল্কী আন সাঁজাইয়া | 
ছাঁওয়াল রাজকে নেও মহলক লাগিয়া ॥ 
বড় যে পাল্কী আনাইল সাজাইয়া | 
ধর্মী রাজাকে লইল পাল্কীত চড়াইয়া ॥ 
ঢাক ঢোল তমবুর1 (৮) কাশী বাজে ঠাঞি St fee | 
করতাল ভেঁউড় (৯) মূচ্ছল বাজে ঠাঞি ঠাঞি॥ 
বন্দুকের ধুরা ধুরি ধুমায় অন্ধকার | 
বাপে ASS ন! চিনে ডাকাডাকি সার ॥ 
কাঙ্গালের ছেলে হৈল রাজ্যের ভিতর | 
অন্নজল দিবার না পারে মহলের ভিতর ॥ 
ফুলে জলে ফেলিয়া আইল তেপথির উপর | 
উ ও (১০) ছেলেক (১১) লৈল ময়না কোলত করিয়া | 





(১) গৰ্ভস্থ শিশুরাজা। (২) পাৰ্শ্ব । 

(৩) স্বরূপ-জ্ঞান (মহাজ্ঞান) নিক্ষেপ করিল। (৪) ঈশান CHITA | 
(৫) মেঘ। (৬) নূতন কুমার.। (৭) রব করিলেন। 
(৮) তানপূর!। (৯) বৃহৎ বংশী-বিশেষ। 

(১০) উ ও=দনেই। (১১) ছেলেক = ছেলেকে | 





বৌদ্ধযুগ__মাঁণিকচন্দ্র রাজার গান 


মহলক লাগিয়া গেল চলিয়া n 

তোক বলো বান্দী বাক্য মোর ধর ॥ 
দাইয়ানীর মহলক লাগিয়া গেল চলিয়া | 
দাইয়ানীক আনিল ডাক দিয়া ॥ 

দোঁনো (>) ছেলার নাড়ী ছেদ করিল বসিয়া। 
যত কিছু দান দিল দাইয়ানীক লাগিয়া ॥ 
দাইয়ানী গেল মহলক লাগিয়া i 


আজি আজি কালি কালি করিয়! সাত দিন হইল। 

সাত দিন পৰ্য্যন্ত রাজা সাদিনা (2) কোরাইল ॥ 

আজি আজি কালি কালি করিয়া দশ দিন হইল । 

দশ দিন পরে রাজা এ দশা (৩) করিল ॥ 

ত্রিশ দিনে রাজা ত্রিশ! করিল সঙ্কীর্তন করিবার লাগিল n 
জ্ঞান্তা সকল আসিয়া যজ্ঞ করিল। 

যত স্তাস্তা সকলক ভোজন করাইল ॥ 

তদ ঘড়ী ময়নামতী মংস্ত পরশ করিল | 

আজি আজি কালি করিয়৷ এক বৎসর হইল ॥ 


এক বৎসর বাদে এক দিন আসিল। 

আজি কালি করিয়া পাঁচ বৎসর হইল ॥ 
গুরুর নিকটে পড়িবার দিল ॥ 

চারি কলমে state লিখা শিখাইল। 

আজি কালি করিয়া সাত বৎসর হইল ॥ 

নাম রাজার তখনই রাখিল। 

মাণিকচন্ত্র রাজার বেটা গোপীচন্দ্র (8) খুইল ॥ 
তাহার ছোট ভাইয়ের নাম খেতুয়া লঙ্কেশ্বর | 


(১) দোনো = দুই ; নিজের পুত্র এবং পথিমধ্যে প্রাপ্ত কাঙ্গালের 
পুত্র, যাহাকে ময়নামতী গ্রহণ করেন এবং লক্কেশ্বর, খেতুয়া ও নেঙ্গা এই 





তিন ভিন্ন ভিন্ন নামে যিনি এই গানে অভিহিত | 
(২) সপ্তদিনের উৎসব। (৩) দশদিনের উৎসব। 


(৪) গোবিন্দচন্ত্রকে সাধারণ ভাষায় গোবিচন্্র এবং তৎপরে শুদ্ধ 
করিয়া গোপীচন্দ্র করা হইয়াছিল। গোবিন্দচন্দ্র ( ১১শ শতাব্দীর শেষ 
ভাগে ) দাক্ষিণাত্যের বিজয়ী রাজ! রাজেন্দ্র চোলের হস্তে পরাস্ত হন। 
এই গোপীচন্ত্র ও গোবিন্দচন্ত্র যে অভিন্ন-ব্যক্তি তাহা ode মল্লিক-ককৃত 
গোবিন্দচন্দ্রের গান পাঠ করিলেই জান! যাইবে | 


খু) ১১শ-১২শ শতাব্দী । ৪৫ 


মরনামতীর একটি 
পরিত্যক্ত বালককে 
গ্রহণ | 


গোপীচন্ত্রের শৈশব, 
শিক্ষা, বিবাহ। 


৪৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 
আজি কালি করিয়া নও বৎসর হইল। 
তখনি ময়নামতী কোন্‌ কাম করিল ॥ 
গুরু ব্রাহ্মণের সহিক্ষাত কথা বলিবার লাগিল ॥ 
যা যা গুরু ব্রাহ্মণ বাক্য আমার লও | 
হরিচন্দ্র (১) রাজার কাছে শীঘ্র করিয়া যাঁও ॥ 
তার ঘরে আছে NGN ASA SH] OF জন । 
তার আছে FH দুইজন মহলের ভিতর | 
এ কন্যা যোড়িয়া আইস কহিলাম তোমায় | 
এঁ কথা শুনিয়া ব্ৰাহ্মণ ঠাকুর না থাকিল রৈয়া। 
হরিচন্দ্র রাজার বাড়ী গেল চলিয়া ॥ 


হরিচন্ত্র রাজা বলিয়া তুলিয়া ছাড়ে রাও । 
ঘরে ছিল হরিচন্ত্র রাজা বাহিরে দিলে পাও ॥ 
পণ্ডিত ঠাকুর বলিয়! করে প্রণাম | 
দিব্য সিংহাসন বসিবার দিল। 

কপূর ore দিয়া জিজ্ঞাস! করিল ॥ 
কেনে কেনে গুরু ব্রাহ্মণ এত দূর গমন | 
ময়না পাঠাইয়! দিল তোমার বরাবর । 
তোমার ঘরে কন্তা আছে অদুনা পছুনা | 
তাক যোডিবার চায় ময়না সুন্দর । 
ময়নার পুত্র আছে মহলের ভিতর ॥ 
তাকে বিয়ে দিবার চায় ময়ন! সুন্দর ॥ 


যা যা বলিয়া তাঁকে হুকুম দিল। 

এ কথা শুনিয়া ব্রাহ্মণ ময়নার মহলে গেল ॥ 
ভারে লইল wal সায়িক্ষে লইল পাণ। 

গুয়া পাণ কাটিবার গেল ব্রাহ্মণ পঞ্চজন ॥ 


(১) হরিশ্চন্ত্র পাল। ঢাকা জেলার অন্তর্গত সাভারে ইহার রাজধানী 


ছিল। Bata ছুই কন্যা Boal ও পছুনা-_দে সময়ের মধ্যে সুন্দরীকুল-শ্রেষ্ঠা 
ছিলেন। গোপীচন্দ্র বা গোবিন্দচন্ত্র রাজার সঙ্গে অছুনার বিবাহ হয় এবং 
gal দানে প্রদত্ত হন। গোবিন্দচন্দ্রের পুত্র হবচন্দ্র ( যাহার মন্ত্রী 
গবচন্্র ছিলেন ) শত্রুর হস্তে রাঁজাচ্যুত হন। রঙ্গপুরের নিকট হবচন্ত্রের 
বাড়ীর ভগ্রাবশেষ অদ্যাপি দৃষ্ট হয়; এবং সেই স্থানেই তদীয় মাতামহ 
হরিশ্চন্দ্র পালের সমাধি এখনও বিগ্যমান আছে। 


বৌদ্ধযুগ__মাণিকচন্দ্র বাজার গান_খ্ঃ ১১শ-১২শ শতাব্দী । ৪৭ 


গুয়া পাণ কাটিয়া শুভাশুভ বৃঝিল। 
বিবাহের দিন তখনই করিল ॥ 


শনিবার দিনা ময়না অধিবাস fret | 

রবিবার দিন! বিবাহ করিবার সাজিল ॥ 

পঞ্চ গাছি কলার গাছ হরিচন্দ্র রাজার মহলত গাড়িল। বিবাহের যৌতুক। 
সোণালী চালুন বাতী তখনই ধরাইল ॥ 

পঞ্চ বৈরাতী (>) তখনই আনিল ডাক দিয়া। 

উলু উলু শব্দ করিবার লাগিল। 

অদ্ুনাক দিয়! বিবাহ দিল পাছুনাক দিল দানে | 

এক শত বান্দী দিলে ব্যবহার কারণে ॥ 

এক শত তালুক দিল দানে ধরিয়া | 

এক শত হস্তী দিল দানে ধরিয়া ॥ 

এক শত ঘোড়া দিল দানে ধরিয়া | 

এক শত গাতী দিল দানে ধরিয়া ॥ 

বিবাহ দিয়! রাজাকে বিদায় দিল। 

তখনই ময়নামতী যত রাজ্যের রাজাকে নিমন্ত্রণ করিল ॥ 
CASS est রাজা. গোপীচন্দ্র পাট দিল (২) ॥ 


আঠার বরিষে গোপীচন্দ্র রাজা । রাজ! গোপীচন্ত্রে 
বৃদ্ধ মাতার আজ্ঞার ATA হইয়ে যায় | সন্্যাস-প্রহণ | 
একশত সুন্দরী কান্দে চরণ ধরিয়া | 

এত ধৰ্ম্ম রাজা না যাও ছাড়িয়া ॥ (৩) 


না যাইও না যাইও রাজা দূর দেশাস্তর | agal প্রতৃতির খেদ 
কারে লাগিয়! বান্ধিলাম শীতল মন্দির ঘর ॥ 
বান্ধিলাম বাঙ্গালা ঘর নাহি পড়ে কালী | 
এমন বয়সে ছাড়ি যাও আমার বৃথা গাবুরাণী ॥ 
(১) বরযাত্রী | 
(২) পাট দিল = সিংহাসন দিল, অর্থাৎ রাজ্যাভিষেক করিল। 
(৩) মিত্রাক্ষর ছন্দে লিখিত বাঙ্গালা পদ্যের পূর্বার্ধে এক দীড়ি 01) 
এবং শেষার্দে দুই দাড়ি (॥) দেওয়ার রীতি আছে। কিন্তু যেখানে 
CIT শুধু প্রথমার্ধ আছে সেখানে এক দীড়িতে শেষ করা হইয়াছে; 
আর যেখানে শুধু দ্বিতীয়াদ্দ আছে, সেখানে দুই দাড়ি পড়িয়াছে। 


৪৮ 


রাজার উত্তর। 


(১) 
(৩) 


রটে। 


দিব। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নির্দের স্বপনে রাজা হব দরশন । 
পাঁলস্কে ফেলাইব হস্ত নাই প্রাণের ধন ॥ 


দশ গিরির (>) মাও বইন (2) রবে স্বামী লইবে কোলে | 


আমি নারী রোদন করিব খালি ঘর মন্দিরে ॥ 
খালি ঘর যোড়া টাটি মারে লাঠির ঘা। 

বয়স কালে যুবতী ATS) নিত কলঙ্কে (৩) রাও | 
আমাক সঙ্গে করি লইয়া যাও | 

জীয়ব জীবন ধন (৪) আমি কন্যা সঙ্গে গেলে। 
রান্ধিয়া দিমু অন ক্ষুধার কালে ॥ 
পিপাসার কালে দিমু পানী | 

হাসিয়া খেলিয়। পোহামু রজনী ॥ 

আইল পাতার দেখিলে কথা কহিয়া যামু। (৫) 
গিরি লোকের বাড়ী গেলে গুরু স্বামী বলিমু ॥ (৬) 
শীতল পাটা বিছাইয়! দিমু বালিসে হেলান পাও | 
হাউস রঙ্গে যাতিমু হস্ত পাও ॥ 

হাতখানি দুঃখ হইলে পাওখানি যাতিমু। 

এ রঙ্গর কৌতুকর বেলা শুতি তুঞ্জিম এ শুতি ভুঞ্জাইমু ॥ 
গ্রীষ কালে বদনত দিমু দণ্ড পাখার বাও। 

মাঘ মাসি শীতে ঘেষিয়। রমু গাও ॥ 

মাঘ মাসি শীতে মরিচর ঝোল। 

ইন্দ মিঠা ভূঞ্জাইমু এক শত নারীর কোল ॥ 


রাজা বলে শুন কন্ঠ! হরিচন্দ্রের বেটা। 
কত রঙ্গে কর মায়া সইবার না পরাটি ॥ 
বংশ হরির em খাইয়ে দত্ত করিলে শোলা! (৭) | 
কথা কহিতে জলে WS গুঞ্জরে ভ্রমরা | 





গৃহের | (২) মাতা ও ভগিনী | 


কলঙ্ক না থাকিলেও ate (রব) হয়, অর্থাৎ মিথ্যা অপযশ 


(৪) আমি তোমার জীবনধন রক্ষা করিব। 
(৫) বিস্তীর্ণ ক্ষেত্র দেখিলে কথা বলিতে বলিতে যাইব | 
(৬) গৃহস্থের বাড়ীতে গেলে তোমাকে গুরু ও স্বামী বলিয়! পরিচয় 


(৭) শোলার ন্যায় শ্বেত বর্ণ। 





বৌদ্ধযুগ__মাণিকচন্দ্র রাজার গান_ুঃ ১১শ-১২শ শতাব্দী । ৪৯ 
নারী হেবু চাকন চিকন পুরুষ CHA SUI | 
দশ গিরস্থ বলিবে অতিথ নারী চোর! ॥ (>) 
নারী চোরা অতিথ বৈলে গিরস্থ না দিবে ঠাঞি। 
তোর আমার THAT বেটী (২) কহিবার সঞ্জাত নাই ॥ 


রাণী বলে শুন রাজা! বিলাতের নাগর । রাণীর প্রত্যুত্তর ৷ 
এক নিবেদন করি তোমার বরাবর ॥ 

তোমার নাকাল (৩) রাম খিলিকা (৪) গলার মাঝত দিয়া | 

তোমার নাকাল ডোর কৌপীন বান্ধিমু ভিডিয়া ॥ 

ছুই তিন বান্ধিমু নেতে ঘেরা দিয়া | 

ছামুর ছয়টা HS ফেলাইমু ভাঙ্গিয়া ॥ (৫) 

আউটাক মাথার কেশ মুঞি ফেলামু মু'ড়িয়া ॥ 

হাতত GU ANS CHa উদাসিনী হমু। 

তোমার পাছে পাছে গিয়া ভিক্ষা মাগি খামু n 

শ্যামের বাণীরে মন AGİLA রয়ে রয়ে AHA ঝুরে॥ ধুয়া। 


রাজা বলে জয় বিধি ঠেকিনু মায়াজালে। রাজার তর়-প্রদর্শন। 
কি আমার প্রেমট। হইল স্ত্রীলোকের সঙ্গে | 

মোর সঙ্গে যাবু না অতিথর সঙ্গে যাবে। 

সেটে আচ্ছ (৬) বনর বাঘ GEA বাঘর তয়। 

স্ত্রী আর পুরুষে যদি পথ বহিয়া যায়। 

হেন দুঃখে বোনর বাধে স্ত্রীক ধরিরা খার ॥ 


খাবে আর A খাবে বাবে ফেলাইবে মারিয়া | রাণীর উত্তর। 
কেনে আর মরিবি তুই অতিথর লগে যাইয়া ॥ 

খল খল করিয়া কন্যা হাসিবার লাগিল | 

কে কর এ গুলা কথা কে আর পইতায় ॥ (৭) 








(১) স্ত্রী যদি সুন্দরী হয় এবং পুরুষ বদি কন্থাধারী ভিক্ষুক হয়, 
অর্থাৎ গোপীর্টাদ সন্ন্যান অবলম্বন করিয়া যদি সুন্দরী স্ত্রী সঙ্গে লয়েন__তাহা 
হইলে দশ ঘরের গৃহস্থগণ বলিবে বে এই অতিথি ( HATTA ) স্ত্রীহারক। 

(২) মহৎ লোকের কন্তা। (৩) নাকাল বা নাগাল = তুলা, মতন | 

(৪) সন্ন্যাসীদের ব্যবহাধ্য লম্বায়নান গাত্রাবরণ (অঙ্গরক্ষা), অর্থাৎ 
হাত-কাটা এক রকন লম্বা জাম] | 

(৫) agaa দাত Bab ভাঙ্গিয়া ফেলিব। 

(৬) সেটে-সেখানে। আচ্ছ-'আছে। (৭) প্রত্যয় করে। 


te 


BATA শোক। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পুরুষর সঙ্গে গেলে কি AT বাঘে ধরে খায়। 

ও গুলা কথা ঝুট মুট পালাবার উপায় ॥ 

থায়না কেনে বোনর বাঘে তাক নাই ডর | 

নিত (>) কলঙ্কে মরণ হউক স্বামীর পদতল ॥ 

তুমি হবু বট বৃক্ষ আমি তোমার লতা। 

রাঙ্গা চরণ বেড়িয়া লমু পালাইয়া যাবু কোথা ॥ 
যখন আছিন্থু আমি মা বাপর ঘরে ॥ 

তখন কেনে TH রাজা না গেলেন সন্যাসী হইয়ে ॥ 


এখন FER রূপর নারী তোরে যোগ্যমান। 

মোকে ছাড়িয়া হবু সন্যাস মুই তেভিম পরাণ ॥ 
তোমারে আগে কাল যৌবন মোর পড়ুক গড়িয়া | 
পাঁকিলে মাথার চুল যাবেন সন্ন্যাসী হইয়া ॥ (২) 

এরঙ্গ মালতীর SCA TA পড়ে ডাল। 

নারী হইয়ে রঙ্গ রূপ রাখিমু কতকাল | 

কতকাল রাখিমু যৌবন বান্ধিয়া ছান্দিয়া | 

নিরবধি ঝোরে প্রাণ স্বামী বলিয়া ॥ 

আমাক বিবাহ করিয়া যাও বল চলিয়া কাঁদো তোমার লাগি। 
তোমার আছে বাপ ভাই মোর অভাগিনীর কেউ নাই ॥ 
আমি ছেড়ে এলাম তোর রাজার কারণে। 

agal (৩) Agal (8) atfeal বিবাহ করিল | 

ভাট ব্রাহ্মণ দিয়া অদুনা নাম থুইল ॥ 

অছুন! নাম থুইল দাসী দিল সঙ্গে । 

এমন পীরিত ঘর ভাঙ্গিমু কেমনে ॥ 

কোন্‌ দরজায় ভিক্ষা লয়ে কোন দরজার WI | 

বাণিয় জাতি ক্ষেত্রী কুল হেলাতে হারামু ॥ ৫) 


(১) বিনা। (২) তোমার নিকটে থাকিয়া আমার যৌবন বিগত 


হইলে এবং মস্তকের কেশ AF হইলে তখন সন্যাসী হইও | 

(৩) অদ্ুনা__বড় আদরের নাম। বোধ করি “আদরিণী” শব্দ হইতে 
‘অদুনা’র স্থষ্টি। (৪) পছ্ুনা_বোঁধ করি “পদ্মাননী” হইতে SYS | 

(৫) পাল-রাজারা ক্ষত্রিয় বলিয়া পরিচয় দিতেন, কিন্তু তাহাদের 
জাতি-তত্ব এখনও নির্ণীত হয় নাই। পাল-রাজাদের গান-সংগ্রহক 
fez মাঃ বাবু বিশবেশ্বর ভট্টাচার্য্য প্রমাণ করিয়াছেন, গোবিন্দচন্দ্র রাজা 
“রাজবংশী” facta | সাভারের হরিশ্চন্দ রাজার বংশধর এখনও উক্ত 
স্থানের নিকটবর্তী কোপ্ডাগ্রামে বাদ করিতেছেন, তাঁহার! “রাজবংশী” 
কিন্ত এখন “মাহিষ্য” বলিয়! পরিচয় দিতেছেন। 





বৌদ্ধযুগ__মাণিকচন্দ্ৰ রাজার গান প্রঃ ১১শ-১২শ শতাব্দী । ৫১ 


তোমার নাকাল সুন্দর Sa যেখানত দেখিমু। (>) রাজার প্রযৌধ-াম। 
ঝুরিয়া (২) সেই স্থানত মরিমু ॥ 

তোমার নাকাল সুন্দর Fal ষেখানত দেখিমু। 

আগে মা দাও দিয়া (৩) পশ্চাৎ ভিক্ষা লমু ॥ 

হায় হাঁয় স্বামী ধন কাড়িলু কাল রাও । (৪) বদুনার উক্তি । 
চেঙ্গড়| কালে বিবাহ কৈরে যুবায় ছাড়িয়া যাও ॥ 


ইও কাল থাক হৃদে Co হাত | (৫) রাজার উত্তর । 
যাবৎ ঘুরিয়া আসি বৎসর পঞ্চাশ ॥ 


মাথা তুলিয়া দেখ রাজ! ডাব নারিকল। রাণীর উক্তি। 
হৃদয় উপরত শোভা করে eal নারিকল। 

হাতে ছিড়িমু মুখত দিমু গায় নাই তোর বল ॥ 

আছিল ফল যে পুরুষ না খায়। 

চোদ্দ গোণ্ডা রসাতলে যায় ॥ 


রাজা বলে শুন tal হরিচন্দর বেটা । রাজার উক্তি । 
কথ! ভাঙ্গি কথ! বলিলে ও কথার মান যায় | 

আগে চড়ে হস্তীর মাহুত পিছে চড়ে রাজা | 

হাটিয়া দেখিন্থু বড় বাঙ্গলা পথে অনেক দূর | 

cary বুঝি নারিকলর ফল পেট নাই ভরে। 

মিছে থাকি গিরির বেটা coma (৬) খাটিয়া মরে ॥ 


রাণী বলে শুন রাজা রসিক নাগর । রাণীর উক্তি । 
একথানি নিবেদন করি তোমার বরাবর ॥ 

যাইস না ORT রাজ! পরদেশক লাগিয়া । 

একটা ছেলে দিয়! মাও কোলাক লাগিয়া ॥ 

নালিমু পালিমু ছেলে কোলাত করিয়া ॥ 

পুত্র ধনক দেখিয়া তোমাক পাসরিমু। 

তোমার মাথার ছত্র দণ্ড পুত্রর মাথায় দিমু ॥ 

নয়! রাজার মা! বলিয়। রাজ্য খাইম বসিয়া ॥ 


(>) তোমার মত সুন্দরী sal যেখানে দেখিব। (২) কীদিয়া। 
(৩) দাও দিয়া-দায় দিয়া = মাতৃদায় দিয়! । আগে তাহাকে মা 
সম্বোধন করিয়া | (৪) কাল রাত্রিতে বুঝি আমি কাহারও স্বামী 
কাড়িয়াছিলাম। (৫) হৃদয়ে হাত দিয়! সে পর্য্যন্ত অপেক্ষা কর। 
(৬) ভেরুয়া = নির্বোধ । 


৫২ 


রাজার উক্তি | 


রাণীর উক্তি । 


রাজার তৎসময়ের জন্য 
সন্যাস-গ্রহণের ইচ্ছ- 
ত্যাগ ও দরবারে 
প্রবেশ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ছেলের কথা বলিলে রাণী ছেলের কথা শুনিষা! | 
চিনি চাম্পা কলা নয় জলত মাখি ANT | 

গাছর ফল নয় ছিড়িয়া হস্তত দিমু || 

তোমার কপালত ছেলে নাই আমি কি করিমু ॥ 
পূর্বকালি গুরুর জ্ঞান হৃদয়ে জপিয়া | 

সাত মাসি ছেলে হই কায়! বদলাইর। ॥ (>) 
কোলাত বসাইয়। কন্যা আমাকে বলিস পুত | 
ফেলাও রাণী হৃদয়র বসন রাজা খাউক দুধ ॥ 


আমি বলিনু ছেলের কথা তৃমি চাইলেন দুধ | 
বিবাহিত স্বামী হও কেমনে বলি পুত ॥ 

তোমার গরবত ছিল রাজ! CSW) শুগাল। 

কড়ি কড়ার বুদ্ধি নাই শরীরর ভিতর N 

আপ্ত রীড়ী দেখিয়া ays AGT করে | 

বাড়ীর আগে ভাতারটা গেলে চক্ষু পাঁকেয়া মরে ॥ (2) 


হ হা! বড়ুয়ার বেটী মাক দিল গালি। 

ay হয় দিন চারিক সন্যাস হমু কালী ॥ (৩) 
কন্যার পেটা (৪) সইবার ন! পারিয়া। 

দরবার লাগিয়া গেল রাজা দুলালিয়া ॥ 

বার গছি en তের গছি তাল। 

তার তলে বসিল রাজার ছাওয়াল ॥ 

ব্রাহ্মণ সজ্জন বলিল সারি সারি । 

মুল্‌কর হিসাব দেয় বীর সিং ভাণ্ডারী ॥ 
সোণার খাটে থাকি ময়না রূপার খাটে পাও | 
AAAA দরবারত গেল ময়নামতী মাও ॥ 








হইব, তুমি আমাকে সন্তান জ্ঞান কর | 

(২) ময়নামতী নিজে রাড়ী, তিনি আমাকেও রাড়ী করিতে চাহেন, 
আমার গৃহে স্বামী আসিলে তিনি ক্রদ্ধ হন। ( মাতার আদেশেই 
গোপীচাদ সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন )। 

(৩) আমাকে মাকে তুমি গালি না দিলে আমি হয়ত আরে! ৩1৪ 
দিন গৃহে থাকিতাম ; এখন কিন্ত আমি কল্যই সন্ন্যাস গ্রহণ করিব। 

(৪) CAB = পরামর্শ, এখানে সকাতর অন্তরোধ। 


বৌদ্ধযুগ — মাণিকচন্দ্র রাজার গান _ BW ১১শ-১২শ শতাব্দী । ৫৩ 


তর কাছারি করে ডান্বা ডৌল (>) | 
হেন কালে খাড়া হৈল ময়না সুন্দর ॥ 
জননীক দেখিয়া রাজ! করে পরণাম। 
গলাত Ty বান্ধিয়া করে পরণাম ॥ 


জীও জীও বাড়ীর বেট! ধর্মে দেউক বর | ময়নামঠীর আশীর্বাদ | 
যত গুটি সাগরর বাল! এত আরিববল ॥ 
মুঞি বুঝ রাড়ীর বেটা গেছে সন্যাস SA | 
আইজ পতি আছে সুন্দর বধু পায়য়া ॥ (২) 


সত্য গেল দোয়া (৩)পইল তিরতিয়া (৪) হইলে ময়নামতীর Se Fal । 
কলিযুগ পড়ে বেটা বিবাহ সকালে ॥ 
কলিকাল মন্দকাল পইল আসিয়া। কলিযুগ । 


পরার ধন পরে খায় একেল! বসিয়া ॥ 

রাজা হইয়া না করে রাজ্যের বিচার | 

পুত্র হইয়ে al করে পিতার উদ্ধার ॥ 

স্ত্রী হইয়ে না করে স্বামীর তকতি। 

শিষ্য হইয়ে ন! করে গুরুর আরতি ॥ 

চারিটা Ste (৫) তার গেল অধোগতি ॥ 

IF না ভজিলে ভাণ্ড শুগালে না খায়। 

আরা বিষ্ণু দেহা হইলে কাগা ছাড়ি যায় ॥ 
আপুনে পড়িলে Ste হয় ছারখার | 

জলত ভাসেয়া দিলে মৎস্তর আহার ॥ 

মৃত্তিকায় পড়িলে Ste পোকার আহার | 
কোন দিয়া না দেখোঁ তোর ভাগুর নিস্তার ॥ (৬) 
বাছ! নীল কমলেরে 

কেমন কৈরে অতিথের সঙ্গ বাও। ধুয়া ॥ 
লোকে বলিবে ইনি ছেলেদের বুঝি মাও নাইরে | 


(১) ডান্বা ডৌল- গোলমাল অর্থাৎ কলরব, অগ্তাপি আসাম-প্রদেশে 
“ডেমাড়ুল' বলে। ) 

(২) ভাবিয়াছিলাম আমার পুত্র সন্ন্যাসী esa গিয়াছে, কিন্তু এখন 
দেখিতেছি সুন্দরী স্ত্রী পাইয়া স্বামী সাজিয়া গৃহেই আছেন। 

(৩) দ্বাপর (৪) ত্রেতাযুগ। (৫) CRE | 

(১) দেহ-রক্ষার কোন উপায় নাই। 


৫৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


AAA করিতে রাজ! CETA গেল মন। 
চৌপথর মাঝত রাজা যুড়িল কান্দন ॥ 


ময়নামতীর  তৈল- কেমন কৈরে যেতে চাও পরদেশ লাগিয়!। 
পরীক্ষ। লওয়ার জন্ত কেমন জ্ঞান আছে ময়নার নেও পরখিয়া ॥ 
5 তৈল পরীক্ষ! দেও ময়নার বরাবর | 

ওঁ পরীক্ষায় যায় যদি উত্তরিয়া | 


মস্তক মু ড়িয়া তবে যাও সন্যাস হইয়া ॥ 


এই কথা শুনিয়া রাজা না থাকিল রৈয়া। 
দরবার লাগিয়া রাজা গেল চলিয়া ॥ 

দরবারে বসিয়া রাজ! বেচরিত (>) মন। 
দয়ার ভাই গোলাম খেতুক (২) ডাকে ঘনে ঘন ॥ 


atata উক্তি | তোরে বলো গোলাম খেতুক বাক্য মোর ধর ॥ 
মায়র মহলক লাগিয়া যাও বল চলিয়!। 
এই কথা শুনিয়া খেতু না থাকিলে রৈয়া ॥ 
এই কথা বল গিয়া ময়নার বরাবর | 
তৈল পরীক্ষ! দিবার চাষ তোমার বরাবর ॥ 


ময়নামতীর উক্তি। এই কথা শুনিয়া ময়না হাসিতে লাগিল। 
তোমার বুদ্ধি নয় বধূ সকলর চক্র। (৩) 
তত বুদ্ধি শিখিয় দেয় নিরাশী (৪) সকল ॥ 
এক পরীক্ষার বদল সাত পরীক্ষা দিমু। 
তবু তোর রাজার বেটা বাড়ী ঘর ছাড়ামু ॥ (৫) 


রাজার উক্তি ও তোক বলে! ভাইয়া থেতু বাক্য মোর ধর | 
আদেশ। SOA পাতাইলা চোক! (৬) নেও বল আরো পিয়া | 
তিনটা নারিকেলের ফল তেহিরা খিচিয়া ॥ 


er ee শীট শশী শা “শপ সপ 


(১) বেচরিত = বিচলিত | 

(২) খেতু = রাজার ধর্মের ভাই এবং দাসের ন্যায় অনুগত | 

(৩) আমাকে তৈল পরীক্ষা লওয়ার কথ! তোমার মনে Gee হইয়াছে 
বলিয়া বোধ হয় না, বধূগণ এই বৃদ্ধি দিয়াছেন | 

(৪) দুর্ভাগা বধূগণ | 

(৫) তথাপি তুমি যে রাজার বেটা, তোমাকে গৃহত্যাগ করাইব। 

(১) Sga | 


বৌদ্ধযুগ _ মাঁণিকচন্দ্র রাজার গান _-খ্বঃ ১১শ-১২শ শতাব্দী । ৫৫ 


ষাইট মণ কড়াই দিল চৌকায় চড়াইয়া | খেতুর কাধ্য। 
আশী মণ তৈল দিল কড়াইল SOSA ৷৷ 

শাল কাষ্ঠে আগুন দিল শুলকাইয়া (>) | 

উপরর ছাবনী (২) মারিল তুলিয়া ॥ 

সাতদিন পর্য্যন্ত জাল দেয় নিদম (৩) করিয়া ॥ 


এক দিন দুই দিন পঞ্চ দিন হইল। 

সাতদিন অন্তরত ছাঁবনী উঠাইল ॥ 

তৈল গরম হইয়াছে আগুনর সমান | রাজার নিকট খেতুর 

এই কথ! জানাইল খেতু রাজার বরাবর ॥ নিবেদন। 

তৈল পরীক্ষা হইল গোলাম বরাবর | 

কি আজ্ঞ! বলেন তুমি রাজ-রাজেশ্বর ॥ 

এই কথা বল গিয়া মারর বরাবর | রাজার উক্তি । 

তৈল পরীক্ষা তৈয়ার হইল রাঞ্জার বরাবর ॥ (8) 

রাজ! তলব করে মা! ATT করে DA | ময়নামতীর নিকট 
বাজাদেশ প্রচার। 


তোর বাপর খাও (৫) না তোর atata বাপর খাও | 


তোমার হুকুমত কি পরীক্ষা দিবার যাও ॥ ত 
এই কথা জানাইল রাজার বরাবর | মহনামতীকে উত্তপ্ত 
এই কথ! শুনিরা রাঙ্গা ক্রোধবান হইল। তৈলে নিক্ষেপ । 


ধরর দেওয়ালী (৬) গামছা রাজা খেতুক ফেলাইয়া দিল ॥ 
প্র গামছা দিয়া বান্ধিল ভিড়িয়া। 
ময়নামতীক দিল তৈলত ফেলাইয়া ॥ 

ধেন মতে ময়নামতী তৈলে পড়িল। 

ধা ধা করিয়া অনল স্বর্গ দেখা দিল ॥ 


(১) শুলকাইর! = প্রজ্লিত করিয়া | (২) ঢাকৃনি। 

(৩) নিদম-্নিধূম। 

(8) ৮০ মণ তৈল ক্রমাগত সাতদিন Safire অনল-কুণ্ডে চড়াইয়া 
সাত দিন পর্য্যন্ত ঢাকৃনি দ্বারা আবৃত কর! ছিল। সাত দিন পরে ঢাকৃনি 
তুলিয়া ফেলিয়া দেখা গেল তৈল পরীক্ষা লওয়ার যোগ্য হইয়াছে | 

(৫) খাওস্খাম খাই । 

(৬) ধরর = গলার । দেওয়ালী = বড় । 


৫৬ 


রাজার ক্রোধ। 


ময়নামতীর সরিষারূপ 
ধারণ। ooo 


খেতুর নিবেদন। 


মাতার জন্য শোক | 


মাতার AJARI | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তৈলত পড়িয়! ময়না ডুবিল গলা হৈতে (>) | 
Mare আঞ্জলে তৈল TESA বসায় মাথে ॥ (2) 


ARG দেখিয়া রাজা ক্রোধবান হইল। 

গোলাম গোলাম বলিএ খেতুকএ গালি পাড়িল ॥ 
উপরর ছাবনী মায়র লও তুলিয়া | 

নও দিন ভরিয়া জাল দেও নিদম করিয়া ॥ 

এক দিন তুই দিন তিন দিন হইল ॥ 


ওরূপ থুইল ময়না একতর করিয়া | 
সরিষার রূপ হইল কায়য়া (৩) বদলাইয়া ॥ 
নও দিন অন্তরত খেতৃ ছাবনী উঠাইল। 
জননী না দেখিয়া থেতু কান্দিবার লাগিল ॥ 


এই কথ! জানাইল রাজার বরাবর | 
মা তোর করিয়া গেল যমর ঘর ॥ 
কার জন্তে পাগড়ী রাখিছ মস্তকর উপর ॥ (৪) 


আমাক Real জল না খায় বামন পঞ্চজ্জন। 
মা মা বলিয়া রাজ! কীঁন্দিরার লাগিল। 
বিধি আমাক মা ছাড়া করিল দীননাথ রে। 
এই ছিল কপালর লেখা | 

মায়র সঙ্গে না হইল দেখা ॥ 


এক মুট খোচা (৫) লইল হস্তত করিয়া | 
তৈলর মাঝত বেড়ায় হাস্তিয়া (৬) I 

এক হাল ছুই হাল তিন হাল হইল। 
তিন হালর সময় গামছা! উঠাইল ॥ 


(১) 


গলা হৈতে = গলা পধ্যন্ত। 


(২) হাতের মুষ্ঠিতে তৈল লইয়া নিজের মাথায় দিতে লাগিল। 


(৩)* কায়া। 


কাল, শিরের আবরণ ত্যাগ কর | 


(e) 


CAG = তৈলমধ্যে অনুসন্ধানোপযোগী BABY ৷ 


(৪) তোমার মাতা মরিয়াছেন, এখন অশৌচ 


বোধ করি এই 


‘খোচা’ হইতেই পূর্ববঙ্গে প্রচলিত “কোচ” ( মৎস্ত মারিবার যন্ত্রবিশেষ,। 
শব্দের WE হইয়াছে | 
মাঝত-_ মধ্যে । হান্তিয়। = হাতাইয়া = হস্তচালনা shea | 


(৬) 


বৌদ্ধবুগ__মাণিকচন্দ্র রাজার গান- এ; ১১শ-১২শ শতাব্দী | ৫৭ 
নহামাংস নাই ময়নার অনলর ভিতর | 
ষোল মরদে নও কড়াই AVF করিয়া। 
তেপধীত নি যায়া তৈল ফেলাইল ঢালিয়া ॥ 
বা al করিয়া অনল স্বর্গ দেখা দিল। 
সরিষার রূপ হয়য়! দুবায় লুকাইল ॥ (১) 
অকারণে (2) থেতু কান্দিবার লাগিল । 
বেতুর কান্দনে ময়নার দয়া হইল ॥ 


কাইন্দ না কাইন্দ ন| (৩) গোলাম খেতু কান্দন CHT কর। ময়নামতীর উক্তি 
মুই ময়না পোড়ানা যাও আগুনর ভিতর | ও প্রভাব। 
বাইট মোন কড়াই লইল হস্তত করিয়া | 

রাজার অগ্রে দিল হাজির করিয়া! 11 

এক এক করিয়া সাত পরীক্ষা দিল | 

সাত পরীক্ষায় ময়ন| উতরিয়ে গেল ॥ 

রাজ! বলে শুন ময়নামতী মা তুই। রাজার উক্তি। 
তুই জ্ঞান শিখিলু কোন্‌ সিদ্ধার ঠাঞি। 

মোক জ্ঞান শিখিবার কও কোন আউলর ঠাঞি॥ 

সুই জ্ঞান HAR গোরকনাথর ঠাঞি। রর 
তোক জ্ঞান শিখিবার কও (৪) খোলা হাড়ির atte ॥ (৫) 

হাড়ির কথ! শুনিয়া রাজ! কর্ণত দিল হাত। হাড়ির নিকট জ্ঞান 
অধৰ্ম্ম কথ! আনিল জিহবাত ॥ শিখিতে রাজার 
হাড়ি ছার জাতি স্বেতথাঁন! (৬) নিকাইয়া না করে স্নান । mfa 


বাইশ দণ্ড রাজা (৭) হইয়া করিমু হাড়িক প্রণাম ॥ 


(১) ময়নামতী সরিষারূপ ধারণ করিয়! দুর্ববার মধ্যে লুকাইল। 

(২) অকারণে এই কারণে অর্থাৎ ময়নামতীকে না দেখিয়া 
তাহার asi (৩) tea কাদিওনা। (৪) কও-কমু-কহিব। 

(e) আমি গোরক্ষনাথের নিকট জ্ঞান শিক্ষা করিয়াছি, তোমাকে 
খোল! নামক হাড়ির নিকট জ্ঞান শিখিতে হইবে | (৬) পায়খানা। 

(৭) ২২ দণ্ড সময়ে যতটা স্থান যাওয়া! ধার, এত বড় স্থানের অধীশ্বর 
হইয়৷ আমি কিপ্রকারে হাড়িকে গুরু বলিয়া প্রণাম করিব? গ্রাম্য কৰি 
২২ দণ্ডে যতটা স্থান যাওয়া যায় তাহাকেই অত্যন্ত বড় মনে করিয়াছেন, 
কিন্ত বাস্তবিক গোপীচন্দ্র a গোবিন্দচন্দ্র পাল বিস্তৃত ভূভাগের অধীশ্বর 
ছিলেন। তাহার অধিকারের এই সীমা মুর্খ গ্রাম্য কবিকর্তৃক নির্দিষ্ট। 
ইহা কখনই স্বীকাধ্য নহে । 


Y 


৫৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ময়নামতীর উক্তি। ময়না বলে শুন যাদু চুপ করিয়া কইস্‌ কথা | 
হাড়ির গুণপণা। হাঁড়ি যেন না শুনে অভিশাপ দিলে মরবু এখন | 
তোর নগরীয়ে প্রদীপ জলে তৈলে আর ঘিয়ে। 


এ হাড়ি প্রদীপ জালায় শুধু গঙ্গার জলে ॥ 

যত গুটি প্রদীপ নাই তোর নগরীয়ার ঘরে | 
অত গুটি প্রদীপ হাঁড়ির খপরার (>) ভিতরে ॥ 
কাহার ঘরে খায় হাড়ি কাহার ঘরে যায়। 
মুখর জেওয়াবে দরিয়! বাঁধা যায় ॥ (২) 
দরবারে থাকিয়া রাজা বেচরিত FA | 

দয়ার ভাই গোলাম খেতুক ডাকে ঘনে ঘন ॥ 


দৈবজ্ঞের সংবাদ ও কোথায় গেল ভাই আগে পাণ খামু। 

হা বাপ কালিয়া পণ্ডিতক tfaa করিমু (9) 
এই কথা শুনিয়া খেতু না থাকিল রৈয়া। 
পগ্ডিতর মহলক লাগিয়ে গেল চলিয়া ॥ 
তোক বল পণ্ডিত ঠাকুর বাক্য মোর ধর। 
রাজা তলব করে মহলর ভিতর | 
শীত্রগতি চলিয়া যাও রাজ-দরবার | 
চটক ধুতি মটক (8) ধুতি পরিধান করিয়া। 
যোড় যোড় পৈতা দিলে গলায় তুলিয়। ॥ (e) 
পঞ্জিকার দপ্তর লৈল বগলে ডাবিয়ে। 
রাজ-দরবারক লাগিয়ে চলিল হাটিয়ে ॥ 
ভর কাছারী রাজা করে ডাম্বা ডৌল। 
হেন সময় খাড়া হইল পণ্ডিতর কুমার ॥ 
কুলর দেবতা বলিয়! মহারাজ প্রণাম জানাইল। 
ভাইয়ে ঠাকুর বলিয়া পালঙ্কত বসাইল ॥ 


দৈবজ্ঞের নিকট ore | ও ঠাকুর ও ঠাকুর দৈবক (৬) চূড়ামণি | 
কোন্‌ দিনা রাজার বেটা সিলাইবে ঝুলি কাথা 1 (৭) 


(>) প্রদীপ রাখিবার মৃংপাত্র। (২) মুখের কথায় নদীতে বাধ 
প্রস্তুত হয়। (৩) বাপের কালের পণ্ডিতকে উপস্থিত করিব। 

(৪) মটক = আমামের রেসমী বস্তর-বিশেষ (মট্কা)। 

(৫) সে সময়ে কি কোথায়ও যাইতে হইলে উপবীত পরিতে হইত ? 

(৩) দৈবজ্ঞ। 

(৭) সন্ন্যাস-গ্রহথণের পূর্বে যে যে অনুষ্ঠান আবশ্যক, তাহারই FA | 





বৌদ্ধযুগ__মাণিকচন্দ্র রাজার গান__খুঃ ১১শ-১২শ শতাব্দী ৫৯ 


কোন্‌ দিনা রাজার বেটা মু'ড়াইবে মাথা ॥ 
কোন্‌ দিনা মহারাজ ভূসঙ্গ (>) মাধিবে। 
কোন্‌ দিনা eat রাজা ছুই কর্ণ ছেদিবে ॥ 
কোন্‌ দিন! ধর্মী রাজা ডোর কৌপীন পরিবে ॥ 
কোন্‌ দিনা দিমু মোর হাতত দোয়াদশ (2) | 
কোন দিনা হবে আমার বিদেশ গমন। 

এই গণ! গণিয়ে দেও আমার বরাবর ॥ 


শুভ শুভ করিয়ে পঞ্জিকা বাহের করিল। দৈবজ্জের গণনা। 
আপনি সিদ্ধান্তর পঞ্জিকা আও দিয়! | 

মঙ্গলবারর দিন সিলাইবে ঝুলি কাঁথ৷। 

বুধবারর দিন মুড়াইবে মাথা ॥ 

বৃহম্পতিবারর দিন FAF মাখিবে। 

শুক্রবারর দিন রাঙ্গা দুই কর্ণ ছেদিবে ॥ 

শনিবারর দিন রাজা ডোর কোপীন পরিৰে ॥ 

রবিবারর দিন রাজ! হাতত দোয়াদশ । 

এ দিবসে হবে রাজ! বিদেশ গমন ॥ 


বাড়ী হইতে নিয়! যাবে তোমাক বুদ্ধি ভরস! দিয়া | ভারত wie 
কিছু ছুঃখ দিবে তোমাক জঙ্গল বাড়ী দিয়া ॥ 

আর কিছু দুঃখ দিবে বালা বাড়ী দিয়! ॥ 

আর কিছু দুঃখ দিবে AFA নগরত | 

বান্দী থুইয়! খাবে তোমাক হীরা বেশ্যার ঘরত ॥ 
বেশ্যার পরিধান হবে আগুন পাটের সাড়ী। 

ভোর রাজার পরিধান হবে বার গাইটে দড়ি (৩) ॥ 
আকাড়ি ধানর চাউল দিবে fafa বার্তকী। 

বিচিয়! বার্তকী দিবে পোড়াইয়। খাব! । 

একেতো নিদারুণ বেশ্যা লবণ তৈল মানা | 

বেশ্যা যাবেন স্বেতখান! তুলিয়া ধরবেন ঝারি | 

চক্ষু afaa (৪) যোগাইবেন বেশ্যার বাপেন পানী (e) | 
প্রাতেক উঠিয়া মাইরবে তোমাক বারুণার (৬) বাড়ি। 


(>) তন্ম। (২) করতী। 
(৩) দ্বাদশ গ্রস্থিযুক্ত দড়ি-বিশেষ। (৪) মুদ্রিত করিয়া | 
(e) শৌচের জল। (৬) ঝাঁটার। 


৬০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পাপর HEB (১) উঠাইবে পাপর গনাগন | 
সিকিয়! বাকুয়ে দিবে দুইটা জলর হাঁড়ি ॥ (২) 
দিন ঠায় ওজন হবে বার ভার পানী !! (৩) 


রাজার উক্তি | রাজ! বলে শুন ঠাকুর দুঃখ সুখ কপালর লেখা | 
মহুত লেখা পায় বিধাতা লিখিয়াছে | 
আড়াই অক্ষরে খণ্ডন যাবার নর ॥ 
কোথায় গেল ভাই থেতু আগেয়া পাণ খামু। 
দান দক্ষিণা দিয়া বিদায় করিয়া দিমু ॥ 
কিছু দান দিয়া বিদায় করিয়া দিল। 
বাপর কালর নাপিতক আনিয়া হাজির কর ॥ 


শিরোমূগুনের aa নাপিতর মহলক লাগিয়া গেল চলিয়া | 
নাপিতকে আহ্বান। নাপিতক তবে আনিল ডাকিয়া ॥ 
ভাঁইড় ক্ষুর ASA আস চলিয়া | 


ভর কাছারি রাঁজ। করে ডাম্বা ডৌল। 
হেন কালে খাড়া হইল নাপিতর কুমর | 

ররর হা যেন মতে TH রাজা নাপিতক দেখিল। 

ITA শোক । পাট (8) হইতে মহাঁরাঁজ। মৃত্তিকায় নামিল ॥ 
নাট মন্দির দালান কোটা ভাঙ্গিয়া গেল ॥ (৫) 
গাছ কান্দে গাছানী কান্দে গাছর কান্দে পাতা | 
বনর হরিণী কান্দে হেট করিয়া মাথা ॥ 
ঘাটিয়ালর ঘাটত কান্দে বাইশ কাহন ATS ॥ 
বাইশ কাহন নৌকা কান্দে তেইশ কাহন দীড়ি (৬)। 
তার MAS TWAS কান্দে বিসাবর (৭) কারী ॥ 
হরিণর বালাখান! কান্দে ছোকরান হাওখানা | 
কান্দে বেশ্যার তালিম খানা ॥ 


(১) শয্যা বিছানা । (২) দুইটি জলের হাড়ি শিকেয় বীধিয়! দিবে। 

(৩) দিন-শেষে গণিয়া লওয়া হইবে যে, তুমি বার ভার জল 
যোগাইয়াছ কি না। 

(8) সিংহাসন | 

(৫) রাজা সিংহাসন ত্যাগ করিয়া রাজ-প্রাসাদ হইতে বহির্গত 
হওয়া মাত্রই সমস্ত ভাঙ্গিয়া পড়িল। 

(৬) দ্বাড়ি=যারা নৌকার He টানে। (৭) বিশ্বস্তর-নামক | 





বৌদ্ধযুগ__মাণিকচক্দ্র রাজার গাঁন__ধঃ ১১শ-১২শ শতাব্দী | 


পিঞ্জিরার মাঝত কান্দে টিটিয়া মঞ্জর | 

শিকারী খেলাইতে কান্দে নওবুড়ি কুকুর ॥ 
BEEF খানা (>) তোষাখানা কান্দে ঠাই ঠাই | 
জলটুঙ্গি (২) গোকুল কান্দে লেখা যোখা নাই ॥ 
হাতী শালার হাতী কান্দে পৈধরত SICH CAG! | 
পাট মহলর (৩) কাননে ভিজে জামা যোড়া ॥ 
এক শত গাভী কান্দে গলায় লেজ দিয়া । 

নও বুড়ি কুত্তা কান্দে ATS পড়িয়া ॥ 

এক শত রাণী কান্দে মুত্তিকায় গৈড় (8) fra | 
অনুন| পছুনা৷ কান্দে ছুই চরণ ধরিয়া ॥ 

হায় হায় স্বামী ধন পালান ছাড়িয়া । 

কে আর পালিবে aca wes অন্ন দিয়া ॥ 

রাজার মা ময়ন! কান্দে চক্ষুত পানী দিয়া | 

এক ঝারি গঙ্গার জল যোগাইল আনিয়া ॥ 

এক নেওয়াই পাতা (৫) আনিল যোগাইয়া। 
স্বর্ণর বাটাত লইল জল ঢালিয়! ॥ 

বেন মতে রাজার মাথায় তুলিয়া দিল ভল। 
রাজ্য ভূম সিংহাসন করে টলমল ॥ 


ক্ষুর ধরিয়া নাপিতর বেটা চতুদ্দিকৃত চায়। 
কার হুকুম না পায় হাজামত বানায় ॥ 

ময়না বলে নাপিতর বেটা কার পানে চাও | 
মোর যাদুর মাথা কামাইতে ন! ঘিণাও ॥ 
হীরা দিয়! বান্ধি দিমু মাণিক দিমু চিন। (৬) 
সকল চুল FASS রাইথ বম (৭) চুলি ॥ 
অবশ্য উড়াইবু হারিবু কেন্থা ঝুলি ॥ 


(১) এখানে পূর্বে অন্ত কোন কথা ছিল, বোধ হয় তাহা দপ্তরখানা, 


তাহা হইতে সম্প্রতি “ডাকৃটর খানা” করা হইয় থাকিবে | 

(২) কোন নদী বা সমুদ্রের নিকট উচ্চ স্থান frites করিয়া যেখান 
হইতে প্রহরীগণ শত্র-সৈন্ের আগমন পর্যবেক্ষণ করে, তাহাকে ‘aap hy’ 
বলা হইত। (৩) পাটেশ্বরী মহলের, অর্থাৎ রাণীদিগের । 

(8) গড়াগড়ি | (৫) কলার আগ-পাত। 

(১) তোমার ক্ষরের বাট হীরাঘারা বাঁধাইয়া দিব এবং চিহ্বস্বরূপ 
তোমাকে একটি মাণিক্য দিব | (৭) Spe, টিকি (p) 1 


atata সন্থক- 
Jaa | 


৬২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ক্ষুর তুলিয়া এক শত দিল রাজার কেশ মৃত্তিকায় পড়িল। 
কেশী গঙ্গা হইয়া বহিবার লাগিল ॥ 


সিদ্ধগণ ও দেবগণের SE RE করিয়! ময়না হুঙ্কার ছাঁড়িল। 

শনির ষোল শত মুনি হঙ্কারত নামিল | 
পুষ্পরথে নামিল গোরক বিদ্ভাধর | 
ঢেকি বাহনে নামিল নারদ মুনিবর ॥ 


বাসোয়ার পীঠিত নামিয়া গেল ভুলা মহেশ্বর | 
ধনুক বাণে নামিয়া গেল শ্রীরাম লক্ষ্মণ ॥ 

পাচ ভাই পাণ্ড! নামিল ঠাই ঠাই | 

কাণকাটা (১) হাড়ি সিদ্ধা লেখা যোখা নাই ॥ 


সন্্যাস-গ্রহণ। ঘসির Yer (২) দিয়! বদন ডাকিল। 
সন্ত্রাট দেখিয়া ময়না কান্দিবার লাগিল ॥ 
মায়র দুই নয়নর তার! GA | 
আরে ও বাছা ! আমার কেবা লইল রে ॥ 
নাপিতর হস্তর ক্ষুর লইল কাড়িয়া। 
এ FA কাণ-ফাড়ার (৩) হস্তে দিল তুলিয়া ॥ 
যেন মতে কাণ-ফাড়। FA হস্তে পাইল। 
রাম রাম বলিয়! রাজার ছুই কর্ণ ফাঁড়িল ॥ 
ফাটিকর কুণ্ডল রাজাক পরাইল। (8) 
ভগবান বস্ত্র আনিয়৷ যোগাইল॥ 
পাঁচ বৈষ্ণব ধরিয়া কৌপীন পরাইবার লাগিল | 
এ ডোর কৌপীন রাজাক পরাইল ॥ 
রাম খিলিক! গলে তুলি দিল। 
কদুর (৫) থাল হস্তত তুলি দিল ॥ 
ভাঙ্গা Fal ভাঙ্গা কৌপীন ভাঙ্গা বহির্বাস। 
সবে মেলিয়! দ্বারত আছে চেতন্যর দাস ॥ 


(১) সন্্যাপীদের কর্ণচ্ছেদ করার নিয়ম থাকায় নাপিতের এক 
শ্রেণীকে “কাণকাটা” বলা হইত | 
(২) ঘুটের ছাই। 
(৩) কাণ-ফাড়া যে ব্যক্তি কর্ণচ্ছেদ করে। 
(৪) কুণ্ডল পরিয়া যোগী বা যোগিনী হওয়ার কথা অনেক প্রাচীন 
বঙ্গীয় কাব্যেই পাওয়া যায়। (৫) লাউএর, বাউর | 


বৌদ্ধযুগ- মাঁণিকচন্দ্র রাজার গান_ খরঃ ১১শ-১২শ শতাব্দী | ৬৩ 


Aws নিত্যানন্দ অধিক রাধে সীতা | 

Fey CHI বন্দন ভাগবত গীত ॥ 

for বলিয়! রাজার বেট! কান্দিবার লাগিল। 

হাতী ঘোড়া দণ্ড Ba গোলাম cay ভিক্ষা দিল ॥ (১) 

ও ভিক্ষা গরুর চরণত দিয়! প্রণাম করিল। 

যা যা রাজার বেটা তোমাক দিন্ু বর । 

তিন কোণ পৃথিবী (২) টলিয়া গেলে না যাও যমর ঘর ॥ (৩) 
যেন মতে ধর্মী রাজা বেন! মুখ হইল। 

সর্গর মুনিগণ AS চলি গেল ॥ 


পচ লোট! জলে মুনা সিনান করিয়া! ! 
হাসিয়া নিজ ঘরত ময়না সোন্দাইল গিয়া ॥ 

নড় দিয়া এক ভাত পঞ্চাশ ব্যন্থন রন্ধন করিয়া | 
স্বর্ণর থালত অন্ন দিল পরশিয়! ॥ 
ভূঙ্গরর ঝারির জল দিলেক ot | 

অন্ন খাও অন্ন খাও রাজ দ্রলালিয়া ॥ 

হাসিয়া খেলিয়া ate পর দেশক লাগিয়া ॥ 


যেন মতে থালত অন্ন দেখিল। 

কপালত মারিয়া চড় কান্দিবার লাগিল ॥ 
যখন আছিলাম মা রাজ্যত ঈশ্বর | 
qia থালত অন্ন খাইন্গু বিস্তর ॥ 

এখন হইন্থু কোড়াকর (৪) ভিকারি | 
ata থালত অন্ন খাইতে না পারি ॥ 
একখান কলার পাত আনিল কাটিয়া | 
তাহাত অন্ন গুটিক লইল ঢালিয়া ॥ 


(>) সন্ন্যাস অবলম্বন করিয়া রাজ! ভিক্ষা চাহিলেন? তাহার ভ্রতা 
ও দাস থেতু হাতী ঘোড়া প্রভৃতি ভিক্ষা দিল। 

(২) সাধারণ লোকে ভারত-বর্ষকেই পৃথিবী মনে করিয়া facets 
পৃথিবী বলিত। 

(৩) ১৯ বৰ্ষ বয়সে রাজার মৃত্যুর কথ! নির্দিষ্ট ছিল। রী সময় TATA 
গ্রহণ করিলে সেই মৃত্যু হইতে অব্যাহতি পাওয়া যায়, ইহাই গণিয়া দেখিয়া 
ময়নামতী তাহাকে সন্গয।স-ব্রতে দীক্ষিত করাইলেন। 

(৪) কড়াকর = কড়ার। 


যয়নামতীর স্বান ও 
Tea | 


রাজার স্ব্ণধালায় 
খাইতে অনিচ্ছা | 


৬৪ 


রাজদেহে শনি ও 
কেতুর প্রবেশ। 


ময়নামতীর উপদেশ | 


বগ-সাহিত্য-পরিচয় | 


হাতত মুখত জল দিয়া কোন্‌ কাম (১) করিল। 
শ্রীকৃষ্ণ বলিয়৷ অন্ন মুখত তুলিয়া fray 

এক গাসে (২) ছুই গাসে পঞ্চ গাস খাইল ॥ 

অন্ন খাইয়া জলর দিগত (৩) চায়। 

ভাঙ্গা Sal (8) দিয়! জল উপিয়া (৫) পলায় ॥ 
মৃত্তিকায় মুখ লাগাইয়! জল চুম্বক মারি খাইল। (৬) 
দেবীর ভাই শনি কপাল চড়িল ॥ 


শনি কেতু রাজার গর্ভবাস করিল। 
সকল শরীর রাঞ্জার মলিন পড়িল ॥ 


করুণা করিয়া! ময়না কান্দিবার লাগিল। 

আমার পুত্র বড় ধন রে কে রে মিলিয়া দিবে। 
পরদেশে যাইয়া পরার পতি বাঁদ। 

আগে খাবে গিরি লোক পঞ্চাত (9) SATA ॥ 
অতিথ বৈষ্ণব দেখিয়া না করিও al | 

গড় (৮) হইয়া পরণাম করেন যার গলত মাল! ॥ 
সরিষাতে সরু ছুবলাতে হীন। 

তখনে পাবু পর দেশর চিন ॥ (৯) 

ফুল গোটেক দেখিয়! ফুল না ফাড়িমু। 

পাখী গোটেক দেখিয়া ঢেল না মারিমু ॥ 
পরস্ত্রীক দেখিয়া হাস্ত না করিমু! 

আগত মা দায় দিয়া (১০) পশ্চাৎ ভিক্ষা লমু ॥ 
ষোল কাহন কড়ি দিল catasta (১১) সাজাইয়া। 
কড়ির কথা না কন তোর গুরুর বরাবর | 








(১) কর্তব্য-ক্রম, অর্থাৎ ভোজনের পুর্বে কর্তব্য নিবেদনাদি। 

(২) গ্রাসে। (৩) দিকে | 

(৪) লাউ। (৫) উছলাইয়! = উচ্ছলিত হইয়া | 

(৬) ভাঙ্গা লাউ হইতে জল এমন ভাবে পড়িতেছিল যে, লাউ 
উঠাইয়া জল খাইবার কোন সম্ভাবনাই ছিল না, সুতরাং মাটীতে মুখ 
লাগাইয়া চুমুক দিয়া জল পান করিলেন। 

(৭) পম্চাৎ। (৮) গড় = ভূমিষ্ঠ 

(৯) সরিষা অপেক্ষাও TH এবং oH অপেক্ষাও নীচ হইলেই 
বিদেশে বাস করা যায়। 

(১০) অগ্রে মাতৃ সম্বোধন করিয়া | (১১) ঝুলিতে | 





বৌদ্ধযুগ__মাঁণিকচন্দ্র রাজার গান-_স্বঃ ১১শ-১২শ শতাব্দী । ৬৫ 


ছাই ভম্ম করিয়া কড়িক পটামু। রাজার খেদোক্তি। 
WAT ঘর হাড়ির পাছে গমন করিমু ॥ 


এক শত রাণী গেল খেতুর বরাবর | রাণীদিগের অবস্থা । 
অদুন! পছুনা গেল আপনার মহল ॥ (১) 

বার জাগায় চৌকি পহরা তের জাগায় থানা | 

অতিথ বৈষ্ণব যাবার এ বাড়ী মানা ॥ (২) 


যেন মতে (৩) কন্যা ছুইটী মন্দির সোন্দীইল (8) | weal ও gata বাস- 
বিন ছোড়ানে (৫) ধর্শর কপাট আপনে লাগিল ॥ স্থান। 
পাশা ধরিয়া বসিল আওলা (৬) করিয়া । 

যে দিন হস্তর পাশা পড়িবে আউলিয়া ॥ 

ওঁ দিন মোর স্বামী যাইবে মরিয়া ॥ 

রাজ্য ভার রইল জননী AAA কোলত | 

হাড়ি রাজ! (৭) চলিয়া গেল পরদেশ সহরত ॥ 

এক CHT ছুই ক্রোশ পঞ্চ ক্রোশ গেল। 

চরণ ফাটিয়া রাজার রক্ত পড়িবার লাগিল ॥ 

দুখ মোর লিখিয়াছে কপালে ওরে বিধি নিরলে (৮) বসিয়া । 

এক দিন ছুই দিন সাত দিন হইল | 

কি ata কিবা দিন হাটিবার লাগিল ॥ 


এই রাজার মুলুক ছাড়িয়া অন্ত মুলুক গেল। রাজার গুরু-সঙ্গে গমন 
হাড়ি বলে জয় বিধি মোর কপাঁলর ভাল ॥ ও বিবিধ কষ্ট । 
দম্প কথা বলিছে রাজা আমার বরাবর | (৯) 

কিছু দুখ দেওঁ ঘড়িকর (১০) ভিতর ॥ 


(১) এক শত রাণী স্বামীর অভাবে দেবরের সঙ্গিনী হইলেন ; শুধু 
অদুনা ও পছুনা স্বতন্ত্র অস্তঃপুরে যাইয়া শোকার্ত হইয়া রহিলেন। 

(২) যে মহলে Boal ও পছুনা প্রবেশ করিলেন, সে মহলে দ্বাদশটি 
স্থানে প্রহরী নিযুক্ত হইল এবং ত্রয়োদশটি স্থানে তাহাদের আড্ডা রহিল! 
অতিথি এবং বৈষ্ণবগণ যাহার! সর্বত্র অব্যাহত-গতি তাহাদেরও সেই 
মহলে যাইবার অধিকার রহিল না। (৩) মাত্র _ক্ষণে। 

(৪) প্রবেশ করিল। (৫) চাবিতে। (৬) এলোমেলো। 

(৭) রাজার গুরু হাড়ি ও স্বয়ং রাজা । (৮) নির্জনে গোপনে | 

(>) রাজা দস্তের সহিত প্রথম আমাকে তুচ্ছ করিয়াছিল। 

(১৭) এক ঘড়ির (দণ্ডের ) মধ্যে | 

9 


৬৬ 


হাড়ির ছলনা ও 
পরীক্ষ। | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তুডু তুডু করিয়া হাড়ি হুঙ্কার ছাড়িল। 
শৃন্তাকারত হাড়ি সিদ্ধা জঙ্গল fasts ॥ (১) 
ছোট জঙ্গল ছাড়িয়া বড় জঙ্গলে পাও | 

BAS ঢাউ শুকাইল মুখে না আইসে আও (>) ॥ 
শৃন্যাকারত হাড়ি গেল শূন্যত চলিয়া | 

দোনো হস্তত যায় রাজা জঙ্গল ঠেলিয়! | 

ইনি (৩) কাটে fafa (৪) কাটে রক্ত পড়ে ধারে। 
হাটিবার না পারে রাজা কপাল চড় মারে ॥ 
আমার এই দুঃখ বৈলমু কার আগে। 

গুরুধন হইল নিদারুণ | 

আর কিছু দুঃখ দিল বালা (৫) বাড়ি দিয়া | 
রাজার কান্দনত হাড়ির দয়া উবজিল। 

কেল কদন্বর (৬) গাছ Nore (৭) সির্্জাইল ॥ 
বুক্ষতলত যায় রাজা সহরত গোৰিন। 

BRS আঁজুলত (৮) চক্ষত আইল নিন (৯) ॥ 
জল ভাঙ্গিয়! বালা ভাঙ্গিয়া বড় পেনু ঢুঃখ | 

বা& উরু মুত্তিকাঁয় দেও ক্ষণেক মারি সুখ ॥ 
বাওঁ উরু হাড়ি মৃত্তিকায় ফেলি faa | 

শিতান দিয়া রাজ! নিদ্রায় পড়িল ॥ 

PE Sy করিয়া হাড়ি হুঙ্কার ছাড়িল। 

এক শত যম ডাকিয়া আনিল ॥ 

হাড়ি বলে যম বাক্য মোর ধর। 

সাত হাত ওসার মালি (১০) এক বুক উচ্চ। 
acs হইত বান্ধি নি ate দারিয়াপুর সহর | 

এ কথা শুনিয়া যম না থাকিল AN | 

মাল্লি বাধিতে যম গেল চলিয়া ॥ 

সাত হাত ওসার মাল্লি এক বুক উচ্চ | 


এঁটে হইতে বান্ধি নি যাইল দারিয়াপুর সহর ৷ 


(১) 








sy স্থানে হাড়ি জঙ্গলের স্থৃষ্টি করিল। 
আও বা রাও-রব, 47) (৩) এদিকে । (৪) ওদিকে | 
বালুকাময় স্থানের জঙ্গল । (৬) কেলি-কদন্বের। (৭) AIA 
অঞ্জলি অঞ্জলি, অর্থাৎ পূর্ণ মাত্রায় | (৯) নিদ্রা | 
মাউল২-বড় রকম থলিয়া। 


বৌদ্ধযুগ__মাণিকচন্দ্র রাজার গান__খঃ ১১শ-১২শ শতাব্দী । 


হনুমান বলিয়া হুঙ্কার ছাড়িল। 
কিছু কিছু বৃক্ষ মাড়াল লাগাইল ॥ 
বজ্র চাপড় রাজাকে তুলিয়া মারিল। 
গুরু গুরু বলিয়া রাজা কান্দিয়া উঠিল ॥ 
মাল্লি বান্ধিয়া আমি বড় পেনু দুখ | 
বার কড়া কড়ি দেও খাও সুখ ॥ 
বার Fors গাঞ্জ্যা খাওঁ কিনিয়া। 
তবে তোমাক লইয়া যাই ঘড়ে ATE লাগাইয়া ॥ 
যেন মতে TH রাজা সম্বাদ শুনিল। 
রাম রাম বলিয়া কর্ণত হাত দিল ॥ 
এগুলাক খান গুরু বাপ মৌ না জানে! 
এমন অনাচারর সঙ্গত আইসে কোন্‌ জন ॥ (১) 
অনাচারর সঙ্গত আইলে অবশ্য মরণ ॥ 
বার কড়ার বদলত গুরু বার কাওন লও | 
বান্দা ছান্দার কার্য নাই ফিরিয়া ঘরে যাও ॥ 
ধ্যানত আছিল হাড়ি চমকিয়া উঠিল । 
ধ্যানত হাড়ি গুরু ব্যান করি চার। 
ব্যানর মাঝত ষোল কাওন কড়ি ঝোলায় লাগাল পায় ॥ 
এর মা মান (২) আছে জ্ঞানত ডাঙ্গর (9) | 
ষোল কাহন কড়ি দিচ্ছে ঝোলঙ্গার ভিতর ॥ 
SR VE করি হাড়ি হুঙ্কার ছাড়িল। 
ষোল কাওন কড়ি Yoo Gol উড়াইয়া দিল ॥ 
আধ মণ করিয়া এক মণ পাথর ঝোলায় ANR | 
ভাত ধরিয়! eat রাজা ডুগিবার লাগিল ॥ 
দে দে কড়ি বলিয়! হাঁড়ি কাউসিবার লাগিল। 
একবার দুইবার গোস্তা নাগাইল পাইল ॥ 
ঝোলঙ্কার গিরা খুলিয়া ফেলাইল ॥ 
ঝৌলার গিরা খুলিয়া পড়িয়া গেল ধান্দা । 
ঝোলার কড়ি ঝোলায় নাই অচন্থিতের কথা ॥ 
নয়ন কেন নাচে। 
না জানি কপালে কিবা আছে ॥ 

০) গুরু এইগুলি অর্থাৎ গঞ্জিকা প্রভৃতি সেবন করেন, ইহা 


জানিলে এই."আচারহীনের সঙ্গে কে আসিত ? (২) মান-ময়নামতী। 
(৩) ডাঙ্গর = বৃহৎ ৷ জ্ঞানত ডাঙ্গর = জ্ঞান বৃদ্ধি। 


অন্তর্ধান। 





৬৭ 


ata কাহন ফাড়ির 


৬৮ 


রাজাকে বাধা দেওয়ার 
জন্ত বাজারে হাড়ির 
ফেরি। 





বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


.কেনে কেনে গুরু বাপ অধন্মে ছাড় দয়া | 


ঝোলার কড়ি ঝোলাত নাই কম বক্তাক রাখ TA | 
চট করি সাক্ষী থুইল হাঁড়ি Ty মাতা মাই। 
তোমরা রও সাক্ষী 

আপনা আপনি বান্ধা নিছে হাড়িও না রাখি ॥ 
ধর্মী রাজাক লইল ঝোলায় ভরিয়া | 

দারিয়া পুর সহরত গেল চলিয়া | 

বান্ধা নেও বান্ধা নেও গোয়ালিনী মাই । 

বার কড়া কড়ি থাকিয়া (১) বান্ধা থুইবার চাই ॥ 
বার কড়া কড়ি পাইলে গাঞ্জা খাইবার চাই। 
দেখি দেখি কেমন চেল! দেখিবার চাই ॥ 

হাত কোণা ধরিয়া রাজাক বেইর কৈল টানিয়া। 
ঝলমল করিয়া রাজ! উঠিল জ্বলিয়া ॥ 
গোয়ালিনী বলে গুরু করি নিবেদন | 

স্থন্দর রূপ দেখি রাজাক ভাতর উপর। 

এও নাকি খাবার পারে গোয়াল লোকর ঘর ॥ 
কাড়িয়া ভরিয়া টাকা দেও ঝোল! ভরিয়া নেও | 
আমার মহল ছাড়িয়া অন্ত মহল যাও | 
মহারাজাক লইলে তবে হস্তত ধরিয়া | 
দোঁকানর গলি বেড়ায় হাটিয়া ॥ 

বান্ধা নেও বান্ধা নেও চিড়া বেচি মাই | 

যেন মতে চিড়া বেচি state দেখিল। 

fouls দোকান খান পাঁকেয়া পাকেয়া ফেলিল ॥ 
রাজার কমর May মরৌ বলিয়া | 

অনেক করিয়া নিল ছোড়াইয়া ॥ 

বান্ধা নেও বান্ধা নেও হলদি বেচি মাই। 

বান্ধা নেও বান্ধা নেও শাক বেচি মাই ॥ 

বান্ধা নেও বান্ধা নেও আড়ই (২) বেচি মাই। 
বান্ধা নেও বান্ধা নেও কালাই বেচি মাই ॥ 

যেন মতে কালাই বেচি stare দেখিল। 

ঘরর স্বামীক অইল বাপ দায় দিয়া । (৩) 

যেত দোকান সব ফেলাইল পাঁকেয়া ॥ 


সস স্পা সম 





(১) পাইলে। R) অড়হর। 
€৩) রাজাকে দেখামাত্র নিজ স্বামীকে পিতা সম্বোধন করিয়া আসিল। 


বৌদ্ধযুগ__মাণিকচন্দ্ রাজার গান_ ্ঃ ১১শ-১২শ শতাব্দী | ৬৯ 


রাজার কমর ধরিল মরিনু বলিয়া। 
চিড়া বেচি উঠিয়া বলে কালাই বেচি হুতিয়া তুই | 
ছাড়িয়া দে রাজার কমর আরো ধরন্থু মুই ॥ ` 
রাজার কমর ধরিয়া টানিবার লাগিল। 
অকারণ করিয়া রাজ! কান্দিবার লাগিল ॥ 
রাজার কান্দনে হাঁড়ির wal জনমিল। 
ইন্দ্র রাজাক লাগিয়া হুঙ্কার ছাড়িল॥ 
ধুম ধাম করিয়া পাথর পড়িতে লাগিল । (>) 
রাজার কমর ছাড়িয়া সব ঘরাঘরি গেল ॥ 
দুয়ার ছাড় দুয়ার ছাড় কালাই বেচি cota | 
তিজিয়া বাহের! দেখন fofa মরি বাহেরা দেখন ॥ 
যেন মতে কলাই বেচি সেলটা কথা পাইল | 
হাউক দাউক করিয়া! দরজা ছাড়ি দিল ॥ 
কালাই কাঁড়া গাইন (২) নিয়া যে আইল | 
ওঁ গাইন দিয়া ডাঙ্গাবার লাগিল ॥ 
নাক চুল কাটিয়া ঢের! ভারা দিল। 
ঘাড়ত হাত দিয়া বাহির করি দিল ॥ 
ওক ছাড়িয়া গমন বিজন্ন হালুয়া | 
সাক্ষাৎ উতরিল যাইয়া ॥ 
বান্ধা নেও বান্ধ! নেও হালুয়ার ঘর । 
সুন্দর চেল! বান্ধা থোর্ (৩) তোর হালুয়ার ঘর ॥ 
সুন্দর রূপ দেখো Shes (৪) উপর | 
এও নাকি খাবার পারে চাষা লোকর ঘর ॥ 
ইহার যোগ্যবান আছে হীরা বেশ্যার ঘর । রাজা 
কেমন করি যাবেন নটার মহলর ভিতর ॥ বি 
যোড় যোড় দামরা (৫) থুইছে দরওয়াজ! টাঙ্গিয়া। 
কোন্‌ ভিতকার রাজা আইনে মহলে চলিয়া ॥ 
এক ডাঙ্গ বদি মারে দামরায় তুলিয়া | 
এক হাজার টাকা নেয় দরওয়াজায় বসিয়া n 
ওক ছাড়িয়া বিজয় গমন | 
নটার বাঙ্গালায় যাইয়া দিল দরশন ॥ 
(>) স্বর্গাধিপতির হুঙ্কারে বড় বড় শিলা-বৃষ্টি হইতে লাগিল। 


(২) মুষল। (৩) থুইব- রাখিব | (৪) দেহের । 
(৫) দামরা = বাস্তযন্ত্র-বিশেষ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 
লকড়ি খুলিয়া এক ডাঙ্গ ডাঙ্গাইল | 
শব্দ হইল নটীর পুরী বার্তী জাঁনাইল॥ 
বান্দী বান্দী বলিয়া ডাকাইবার লাগিল। 
কোটেকার (>) মহারাজা চলিয়া আসিল ॥ 
তাহাকে আন তুমি চাম্বর হাকাইয়া (২)। 
এই কথা শুনিঞা বান্দী না থাকিল taal | 
হাড়ির সাক্ষাত গেল চলিয়া ॥ 
কেনে কেনে SHAT এত দূর গমন | 
সিংহাসন থাকিতে কেন মৃত্তিকাঁয় শয়ন ॥ 
বাসা খোড়া নাই আমার ঝোলার ভিতর | 
একনা চেলা আছে ঝোঁলাঙ্গার ভিতর ॥ 
বার কড়া কড়ি থাকিয়া (৩) বান্ধা থুইবার চাই। 
বার কড়া কড়ি পাইলে গাঁজা কিনিয়া খাই ॥ 
বান্ধা নাকি নিবে তোমার হীরে নটী মাই। 
দেখো দেখে! কেমন চেলা দেখিবারে চাই ॥ 
হাত কোণা ধরিয়ে বের করিল টানিয়া | 
ঢল মল (৪) করিয়া রাজা উঠিল জ্বলিয়া ॥ 
রূপ দেখিলে নয়ন ঝোরে | 
এই কথা জানাইল বান্দী নটার বরাবর । 
যেমন রূপ আছে রাজার চরণর উপর | 
সেমন রূপ নাই তোমার মুখর উপর ॥ 
যে রাজা বলিয়া SF (৫) করএ বার বৎসর | 
সেই রাজার নাগাল পাইলু দরজার উপর ॥ 
এই কথা শুনিয়া নটী ন! থাকিল রৈয়া। 
রাজার সাক্ষাৎ চলিল হাটিয়া ॥ 
হাড়ি বলে শুন নটী আমার বরাবর | 
ভাল চেল! বান্ধা YS তোমার বরাবর ॥ 
বার কড়া কড়ি থাকিয়া বান্ধা খুইবার চাই। 
বার কড়া কড়ি পাইলে গাঁজা কিনিয়া খাই ॥ 


৮ _ পি 7৮৮ মস ররর 
eee ও পসপাপপাাপাাাশী 





(>) কোথাকার | 

(2) চামর ব্যজন করিয়া | 

(৩) লাগিয়া - জন্য | (৪) ঝলমল | 
(৫) SYF | 


বৌদ্ধযুগ_ মাণিকচন্দ্ রাজার গান-_খ? ১১শ-১২শ শতাব্দী । 


এই কথ! শুনিয়া নটী al থাকিল রৈয়া। 
বন্দরর (>) সাউদ (২) মহাজনক আনিল ডাকিয়া n 
দোয়াত খত কলম যোগাইল আনিয়া | 
বার কড়া কড়ি নটী আনিল গণিয়া ॥ 

লেখ লেখ বলিয়া হাড়ি হুকুম ভালা দিল। 
সন তারিখ শ্রী কাগজত লিখিল ॥ 

হীর! নটী নামটা কাগজত লিখিল। 

ও বার কড়া কড়ি কাগজত লিখিল ॥ 

xia নামট। কাগজত fafa | 

ওঁ কলম ফেলাইয়া দিল হাড়ির বরাবর | 
যেন মতে হাড়ি fra হস্তত কলম পাইল। 
রাম রাম করিয়া দস্তখত করিয়া দিল ॥ 
বার কড়া কড়ি গণিয়! হাঁড়ির হস্তত দিল। 
ওঁ দিন হইতে ধর্মী রাজ! বন্ধন পড়িল ॥ 

ওঁ খত তুলিয়া নটার হস্তত দিল। 

কাম ক্রোধ মণি (৩) ভিড়িয়া বান্ধিল ॥ 

না রাণী ন! পুরুষ রাজাক করিল ॥ (8) 
যেন মতে হীর! নটী বেন মুখ (৫) হইল। 
এ বার কড়া কড়ি মৃত্তিকায় গাড়িল ॥ 

বেন মতে HH রাজা বেনা মুখ হইল। 
সোণালো কুমড়া হইয়ে পাতাল ভেজিল ॥ 
চৌদ্দ তাল জলর ভিতর যোগ আসন ধূরিল। 
বার বংসর থাকিল হাড়ি ধ্যান ধরিয়া । 
যেন মতে OR রাজা ফিরিয়া দেখিল। 
গুরুক না দেখিয়া রাজা কান্দিবার লাগিল ॥ 
নটী বলে রাজার বেটা কান্দ কি কারণ। 
তোমার বাদে তপ করি এ বার বংসর | 
কোনটি গেল বান্দী আগেয়া পাণ খাব। 
AÑ রাজাক আন সিনান করাইয়া | 

ষেটে (৬) যে শোভা পায় আন রাজাক পরাইয়া ॥ 


(১) বন্দরর -বাণিজ্য-স্থানের = প্রধান বাজারের | 

(২) সাধু। (৩) সুনি-হাড়ি-গুরু। 
(৪) রাজাকে স্ত্রী এবং পুরুষ চিহ্ন রহিত করিল । 

(৫) fana FY | (৬) যে স্থানে। 


R 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ছিনান করাইয়া আনিল ধরিয়া | 

বিছান (>) করিতে নটী ভাল জানে। 

সাটীর উপর পাটী বিছায় এক বুক উছল। (2) 
তার উপর ফেলাইয়া দিল ইন্দ্র কম্বল I 

লং জায়ফল কপূর রাখিল ঠাঁঞি ঠাঁঞি। 

দীপ ফেলাইবে রাজা লেখা! যোখা নাই ॥ 

যেন eat রাজা দুয়ারত পাও দিল। 

কোলাত করিয়া রাজাক বিছানায় বসাইল | 
পাণর বাটা দিল হাজির করিয়া | 

পাণ খিলি খাও হে রাজা eal খানি খাও | 

এ অভাগিনী নটা আমি মাথা তুলিয়া চাও ॥ 
লং জায়ফল কপূর দেখিয়া মনে হৈল খুসী | 
একৈক বেলা (৩) তুলিয় দিল fafa চারি পাচি i 
এক ঠাসন ছুই ঠাসন তিন ঠাসন দিল । (8) 
মাও যে করিছে বাধা মনত পড়িল ॥ 

পরদেশ যাইয়া যাদু পরাঁও বহির্বাস। 

আগত খাইবে গিরিলোক পশ্চাৎ তল্লাস ॥ (৫) 
অতিথ বৈষ্ণব দেখিয়া না করিও হেলা | 

গড় হয়ে পরণাম জানান যার গলত (৬) মালা ॥ 
ফুল গোটেক দেখিয়া ফুল না পাঁড়িবু। 

পাখী গোটেক দেখিয়া ডিম! (9) না মারিবু ॥ 
পরার স্ত্রী দেখিয়া হাস্,না করিবু ॥ 
সরিষাতে সর দুবলাতে হীন। 

তখনে পাবু পরদেশর চিন ॥ 

মাঁএর কথা যেন রাজার মনত পড়িল। 

রাম রাম বলিয়া পাণর খিলি ঢালিয়৷ ফেলাইল ॥ 
QU হইতে নটার মন খাপা হইয়ে গেল ॥ 
কেনে কেনে পাণ না খাও রাজ-রাজেশ্বর । 
তোর গুণে তপ করি এ বার বৎসর ॥ 





(১) বিছানা । (২) বক্ষ-পরিমাণ উচ্চ। 

(৩) a= বারে। (8) তিনবার ofa করিল। 
(৫) আগে গৃহস্থ খাইবে, তৎপর নিজের্‌ খাওয়ার চেষ্টা করিবে। 
(৬) FSE | (৭) ডিম্ব। 








বৌদ্বযুগ- মাণিকচন্দ্র রাজার গান _খৃঃ ১১শ-১২শ শতাব্দী । ৭৩ 


নাপনা হইতে লইল পাঁচটা খিলি হস্তত করিয়া | 
ধান্মিক রাজার মুখত দিল তুলিয়া ॥ 

থু থু করিয়া পাণর খিলি ফেলাইল ot feral ॥ 
ষেতৃকে ধর্মী রাজ! সইরে সইরে (>) CACA | 
তেতৃকে (২) হীরা নটী গাও বিসিয়া বৈসে ॥ 
সার চন্দন রক্ত চন্দন রাজাক ছিটিবার লাগিল। 
ম! মা করিয়া রাজা নটাক ডাকিবার লাগিল ॥ 
যোয়ায় না| যোয়ায় না (৩) রাজা মাও বলিবার । 
রাজার হস্ত তুলিয়া নটী হৃদয়ত তুলিয়া দিল। 
মা মা বলিয়া রাজা BS খাবার গেল ॥ 

একবার দুইবার রাজ! গোস্ত! (8) নাগাল পাইল। 
গোটা চারিক নটীর atata বলিবার লাগিল n 
চারি পহর গেল নটী বছাল করিয়া | 

তাহাতেও ডাকার eA রাজা নটাক মাও বলিয়া ॥ 
একবার দুইবার নটী CT নাগাইল। 

পালঙ্গ হইতে CH রাজাক গুড়াইয়া ফেলাইল ॥ 
বান্দী বান্দী বলিয়! নটী ডাকিবার নাগিল। 
ঘারত হস্ত দিয়া রাজ্জাক বাহের করিয়া দিল ॥ 


নটীর পরিধান হইল আগুন পাটর সাড়ী। রাজার প্রতি শাস্তির 
wal রাজার পরিধান হইল বার গাটিয়া ধড়ি (৫)॥ ব্যবস্থা | 
আকারি (৬) ধানর চাউল দিলে বিচিয়া বার্তকী (৭) 
বিচিয়। বার্তকী দিলে পুড়িয়া খাইবার খানা । 
একেত নিদারুণ নটী লবণ তৈল মানা ॥ 
মাঘ মাসিয়া জাড়ে দিল! বুড়া ৮) একখান সাড়ী। 
থাকিবার ঘর দিলা ছাগলর খুপুড়ী ॥ 
সিকিয়! বাকুয় (৯) দিল! দুইটা জলর Etsy | 
দিনটাত ওজন করিলে বার ভার পানী ॥ 
(>) সরিয়া সরিয়া, একটু তফাৎ হইয়া | 
(২) সেই সেই সময়। (৩) যোগ্য হয় না, উচিত নয় | 
(s) ক্রোধ। (৫) বার গাইট্‌ যুক্ত দড়ি। (৬) অছাটা। 
(৭) বীল্জপূর্ণ বার্তকু, বিচিযুক্ত ced; (৮) পুরাতন। 
(৯) শিকে এবং বাঁক = বক্র বাশের দণ্ড। 
2° 


98 


অহুনা-পছুনার আশঙ্কা | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
বার ভার পানীর মাঝল এক ভার কমি যায়। 
জল ভারর বদলী সাত জন কিলায় ॥ (১) 
সিকিয়! atgal নিলে দুইটা জলর হাড়ী। 
জল ভরিবার গেল করতো য়! নদী। 
এক ভার ছুই ভার তিন ভার ডূবাইল। 
দিনটাত মহারাজ বার ভার উভাইল (২) ॥ 
সাত ভাড়,য়া ধল্লে রাঁজাক চিত্তি করিয়া। 
সোণালী খড়মত নটী চরণত লাগাইয়া ॥ 
রাজার বুকত চড়িল ঠসক মারিয়া। (৩) 
ছিনান করে হীরা নটী হাসিয়া খেলিয়া ॥ 
ছিনান করিয়া অঙ্গে হৈল জ্যোতি | 
ভিজা বস্ত্র ফেলাইয়! পিন্ধে Fal পাটর সাড়ী 
ভিজা বস্ত্র চিপিয়া দিলে এ রাজার মুখ খানর উপর 
মুখ ধরিয়া কান্দে রাজা বেলার দুই পহর ॥ 
US হস্ত দিয়া রাঁজাক বাহের কৈরে দিল 
আজি কালি করিয়া বার বংসর হইল ॥ 
সিকিয়া বাঁকুয়া নিলে দুইটা জলর হীঁড়ী। 
জল ভরিবার গেল করতোয়া নদী ॥ 
নদীর পাড়ে যায়া রাজা পড়িয়া গেল ধান্ধা। 
অদুনা AAA কথা না শুনিল কাণত | 
পরাণ হারাবার আইলাম বুড়া মার বচনত ॥ 


যেন মত Hl রাজা Sats নাম লৈল। 
উয়টে (৪) হাতর পসার আউলিয়া পড়িল ॥ 
অকারণ করিয়া কন্যা কান্দিবার লাগিল | 
বার বৎসর গেল স্বামী আঁওনা করিয়া (e) ॥ 
তের বৎসর ভাল হইল আসিয়া ॥ 


(৯) প্রত্যহ বার ভার জল আনিতে আদেশ হইল। তন্মধ্যে এক 
ভার কম হইলে একাদি ক্রমে সাত জনের প্রহার AW করিতে হইবে | 

(২) উঠাইল। 

(৩) সাত জন ভৃত্য রাজাকে চিৎ করিয়া ফেলিল। সোণালী খড়ম 
পরিয় হীরা রাজার বুকের উপর সগর্ধে হাটিতে লাগিল। 

(৪) Safa | (৫) Beal করিয়া = আউল বাউল হইয়া | 





বৌদ্ধযুগ__মাণিকচন্দ্ৰ রাজার গান -- খৃঃ ১১শ-১২শ শতাব্দী । qt 


আজি কেন হস্তর পসার পড়িল আউলিয়া । 
না জানি সোয়ামী ধন গেল মরিয়া ॥ 

দুতি গো কি মতে বাহির হমু। 

দুখর কথা কাইল সকাঁলত (>) নিরলত (২) কমু ॥ 
বৃন্দাবনত বাজে বাশী। 

মনে কয় MAS দেখে! আসি ॥ ধুয়া ॥ 
দোনো বইনে রোদন করে নাট মন্দির TAS | 
শারী eal পাখী শুনিল পিপ্রিরার মাঝাত ॥ 
শারী উঠিয়া বলে শুয়া বড় ভাই। 

মা কেন রোদন করে চল দেখবার যাই ॥ 
জোরা জোরি করি (৩) পিঞ্জিরার খাটী (৪) ফেলিল stf | 

এঁ দিয়! শারী শুয়া গেল উড়াও দিয়া ॥ 

চালর খেড় নিচিয়! Fore বাজুত ACG | 

কেনে কেনে মাও রোদন কর নাট মন্দির ঘরে ॥ 

কন্ঠ! বলে শুন বাছা পক্ষী AFA | 

বার বৎসর গেল তোর বাবা Ahem Shea | 

তের বংসর ভার পাইল না আইল ফিরিয়া ॥ 

আইজ কেনে মোর হস্তর পসার পড়িল আউলিয়া | 

না জানি তোর পিত! গেল মরিয়া ॥ 

আমার দুই ভাইক দেও মা ছাড়িয়া | 

কোনটে আছে আমার পিতা আসি তল্লাস করিয়া ॥ 

জননীর BATS পাখী পরণাম করিল। শুকের HST I 
দক্ষিণ পাটনে পাখী উড়াও দিয়া গেল ॥ 

যাও যাও বাব! পরদেশ লাগিয়া । 

কোটে (৫) আছে তোমার পিতা আইস তল্লাস করিয়া ॥ 
জননীর চরণত পাখী পরণাম করিল। 

দক্ষিণ পাটনে পাখী Gore দিয়! গেল ॥ 

সাত দিন ভরি পাখী উড়িতে লাগিল । 

তাতেও CH রাজার লাগাল না পাইল ॥ 

নদীর NSS আছে বট আর পাইকড় (V) I 

বটর ঠালত (৭) পাখী পইল Sore দিয়! | 





(১) সকলের নিকটে। (২) গোপনে। (৩) বলপূৰ্বক । (8) দণ্ড। 
(৫) কোথায়। (৬) পাকুর। (৭) ডালেতে। 


রাজার পত্র। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
পশ্চিম ঠাল হইতে পাখী পূর্বব ঠাল যায়। 
ভার ধরি eal রাজা জল ভরিবার যায় ॥ 
জলত নামিয়া we মাজিবার লাগিল | 
মাথার উপর পাখী রাজার উড়িবার লাগিল ॥ 
তোরা নাকিন হন রাজা গোপীচন (>) | 
তোমার খবরত আসি ভাই ছুই জন ॥ 
হস্ত বাড়েয়া দিল। 
উড়াও দিয়! পাখী ছুইটা WHS (2) পড়িল ॥ 
ছুই নয়নে প্রেম ধারা রাজা বহিবার লাগিল | 
যত দুষ্খ হইয়াছে রাজার বলিবার লাগিল ॥ 
নাকিড়ি পাকিড়ি পাত আনিলেন fefea | 
দাত দিয়া খাগড়ার কলম মাঠাইলে (৩) বসিয়া ॥ 
tifa অঙ্গুলী দিয়! বাঁও উড়াত ফাড়িল (8) | 
ওঁ রক্ত দিয়া লেখন লিখিবার লাগিল ॥ 


যত দুষ্খর কথা রাজ! লিখিবার লাগিল। 
wate (৫) হইলে নিবেন উদ্ধার করিয়া | 
কুমাও হইলে থুবেন পাপত ফেলিয়া ॥ 

এই লিখন দিস তোর বরাইর (৬) বরাবর ॥ 
রাজার চরণত পাখী প্রণাম জানাইয়া। 
ময়নার মহলত পাখী গেল Sete দিয়া ॥ 

চাল ছেন্দা (৭) করিয়া লেখন দিল ফেলাইয়া । 
দেখ দেখ রে বুড়া শালী তোর মুণ্ডখান পড়িয়া ॥ 
gate হইলে নিবে উদ্ধার করিয়া | 

খাম খুলিয়া লেখন পড়িবার লাগিল | 

অকারণ করিয়া পাখী কান্দিবার লাগিল ॥ 
বিয়ানে গিয়াছে যাছুরে | 

রবির ঝালয়ে (৮) মৈল্ল আমার বাছারে ॥ ধুয়া । 


(১) গোপীচন্ত্র। : (২) বাহুতে। 


(৩) কাটিলেন। 

(৪) কনিষ্ঠ অঙ্গুলীর নখ দ্বারা রাজা বাম উরু চিরিলেন। 

(৫) wate =ময়নামতী যদি সুমাতা হন । 

(৬) বড় মাতা। (৭) ছিদ্র। (৮) জালায় উত্তাপে। 


বৌদ্ধযুগ-_ মাণিকচন্দ্র রাজার গান — As ১১শ-১২শ শতাব্দী । ৭৭ 


ধ্যানত ময়ন! বুড়ী ধ্যান করি চায়। 

চৌদ্দ তাল জলর ভিতর হাড়ির লাগাল পায় ॥ 
স্বরূপা জ্ঞান মাইল্লে তুলিয়!। 

চাক তীয় হাড়ি সিদ্ধার ফেলাইল কাটিয়৷ ॥ (১) 
সরদি সাগর দিয়া যাচ্ছে ভাসিয়া ॥ 

চুল ফোড়া! ধরিয়া ময়না! ডাঙ্গাত উঠাইল। 
বজ্জর চাপড় হাড়িক কসিয়া মারিল ॥ 

ধ্যানত আছিল হাড়ি চমকিয়া উঠিল ॥ 

ধ্যানত হাড়ি গুরু ধ্যান করি চায়! 

ধ্যানর মাঝত ময়নার লাগাল পায়। 

যাওঁ যাওঁ দিদি (২) রাজাক লাগিয়া। 

তোর বেটাক উদ্ধার করিলে পিছে খামু গাঁজা ॥ 


যদি কালে ছাইলার জ্ঞান অল্প দেখিব। 

ছাই SY করিয়া হাড়ি তোক যমঘর পাঠাব 
যে ঘাটত রাজার বেটা! জল ভরে বসিয়া | 

এঁ ঘাটত হাড়ি সিদ্ধ। উত্তরিল যায়া ॥ 


দূর হইতে দেখিল রাজা হাড়ির চকর ॥ 
দুইট! SST থুইলে ছুইটা ভাঙ্গিয়া | 
মাথার চুল রাজা ছুই অর্ধ করিল 

ও eat রাজাক ঝোলঙ্গায় ভরিয়া | 
নটার মহলত গেল চলিয়া ॥ 

নটীর মহলত যাইয়া! হাড়ি হুঙ্কার ছাঁড়িল। 
দুম দুম করি পুরী নড়িবার লাগিল ॥ 
নটী বলে বান্দী বেটা কার পানে চাও | 
কোনটেকার (৩) অতিথ আইছে বিদায় করি দাও n 
এই কথা শুনিয়! বান্দী আইল চলিয়া । 
হাঁড়িক দেখিয়! বান্দী গেল ফিরিয়া n 








(১) হাড়ি সিদ্ধাকে চক্রাকারে (চাক চাক করিয়া) কর্তন করিয়া 
ফেলিল। 

(২) ময়নামতী এবং হাড়ি সিদ্ধা উভয়েই গোরক্ষনাথের শিষ্য | 

(৩) কোথাকার | 


ময়নামতীর SCH | 


হাড়ি সিদ্ধার প্রতি 
আদেশ। 


হাড়ি সিদ্ধ| ও রাজা । 


8৮ 


রাজার TİR | 


শপ = শপ mMM 


(১) হাঁড়ির নাম ছিল লঙ্ষেশ্বর | (২) আসা নড়ি বা আসা 
লাঠি অনেক প্রাচীন বঙ্গীয় প্রাচীন পুথিতে উল্লিখিত দৃষ্ট হয়। 
(৩) এক আদেশ aza আদেশের তুলা । (8) ওজনের | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
এই কথা জানাইল নটীর বরাবর | 
অতিথ নোঞা হাড়ি লক্ষেশ্বর (>) ॥ 
এই কথা শুনিঞা নটী কোন্‌ কাম করিল। 
ঘরর ভিতর নটী লুকিয়া রহিল | 
নটী লুকাইয়া রইল মনে আর NEA | 
হাঁড়ি সিদ্ধা জানিতে পাইল অন্তর ধ্যানে ॥ 
হাতর আসা নড়ি মারিল তুলিয়া | 
তোক বলে আসা নড়ি (২) বাক্য মোর ধর 
হাত গলত বান্ধিয়া হীরা নটাক হাজির কর ॥ 
এক আজ্ঞা পাইলে সহস্র আজ্ঞা! পাইল। (৩) 
গর্জিয় হীরা নটার মহলত সোন্দাইল ॥ 
ঢেকাইতে ঢেকাইতে নটী বাইর Ceca আনিল। 
বার কড়া কড়ি হাঁড়ি তখন উঠাইল ॥ 
বার বৎসরিয়া খত নটী আনিয়া যোগাইল। 
বার কড়া কড়ি গণিয়া atta হাতত দিল ॥ 
নটার হাতর খতখান ছাড়ির হাতত fra | 
রাম রাম বলিয়া খত ফাঁড়িয়া ফেলাইল ॥ 
এক Sr গঙ্গার জল হাড়ি আনিল যোগাইয়া | 
সাত sgal ধরিল নটীক চিতর করিয়া ॥ 
বাইশ মোণিয়া (৪) খড়ম রাজার চরণত লাগাইয়া । 
নটীর বুকত রাঁজাক দিল চড়াইয়া ॥ 
যেতকে হেলে নড়ে আর HCG | 
বত্রিশ পাঁজর নটী ভাঙ্গি গুড়া করে ॥ 


রাম রাম বলিয়া যেন জল মস্তকত ঢালি fra | 
যত কিছু পাপ গুন! দূরে চলিয়া গেল ॥ 
ছিনান করিয়া রাজা অঙ্গত হইল জ্যোতিঃ। 
ভিজা বস্তু ফেলায়! পিন্ধে egal পাটর ধুতি ॥ 
হাড়ি বোলে রাজার বেটা বাক্য মোর ধর। 
বারো বৎসর তপ করে নটী মহলর ভিতর ॥ 





বৌদ্বযুগ__মাণিকচন্দ্র রাজার গান - স্বঃ ১১শ-১২শ শতাব্দী। ৭৯ 


কিছু বাক্য সিদ্ধ (১) কর নটার বরাবর । 
যা যা হীরা নটা তোক fry TA | 

বগদুল পাখী (২) হইয়া থাক রাজ্যর ভিতর | 
মুনি বাক্য বৃথা না হইল। 

বগছুল রূপ হইয়ে স্বর্গত উড়ে গেল l 
বাম হস্ত দিয়। নটাক ধরিল। 

নটাক ধরিয়। ছুই খান করিল ॥ 

আগধড় (৩) দিলে স্বৰ্গত উড়াইয়া | 
পাছধড় দিল দরিয়াত ফেলাইয়া ॥ 
দরিয়াত পড়িয়া নটী দোহাই ফিরাইল। 
যা যা নটী তোক fre বর। 

চেকা মাছ (8) হইয়া থাক জলর তিতর | 
যা যা চাপাই (৫) বান্দী তোক দিমু বর । 
বেশ্যা হইয়া থাক রাজ্যর ভিতর ॥ 

যুয়ান কালত খাও কামাই করিয়া | 

শেষ কালত AF পাইক ভাতার | 
etal গুতিয়া ভাঙ্গিবে তোর বত্রিশ পাঁজর ॥ 
যা যা হীরা (৬) ধন কড়ি তোক দিন বর । 
খোল! হাটা হইয়া থাক খোলাহাটা সহর ॥ 
হীরার বাড়ী ঘর লণ্ড ভণ্ড করিয়া | 

জ্ঞান শিখিবার রাজাক লই গেল ধরিয়া ॥ 
তোক বলো রাজার বেটা বাক্য মোর ধর। 
কিছু ভিক্ষা করি আন বন্দরর ভিতর ॥ 
শিষ্য গুরু রান্ধি খাই পরদ1 সহর ॥ 
হামিত রাজার বেট! নামে ব্রহ্মচারী | 
কেমন কৈরে ভিক্ষা! করে নির্ণয় না জানি ॥ 


গোটা চারিক কথ! যখন রাজাক শিখাইল 
হাতে পাত্র নিয়া গমন করিল ॥ 
হাড়ী বলে জয়রে বিধি মোর কর্ম্মর ফল। 


রাজার ভিক্ষায় গমন। 


০৬, (২) বুলবুল পাখী । 
(৩) দেহের AK Hey | (৪) চাদা মাছ। 
(৫) চাপা। (৬১) হীরার | 


৮০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


গিরির ঘরর বউ বেটীক করিবে পাগল। 
নেঙ্গড়ী কোটওয়াল হইল মূরত বদলাইয়। (>) 
ঘর ঘর হুড়ক। আমিল লাগা ইয়া ॥ 
হাঁপান ঝাঁপান হিলাল কুকুর | 
ভিক শিক না পাইয়া যাৰে হাড়ির হুজুর ॥ 
ভিক্ষা বলিয়া রাজ! গমন করিল | 
FE VE করি হাড়ি হুঙ্কার ছাড়িল ॥ 
স্বর্গ হইতে পাঁচ Sol হুঙ্কারে নামাইল। 
পাঁচ থাল অন্ন আনিয়া যোগাইল। 
আপনা অংশর অন্ন খাইল ॥ 
রাজার ভাগর অন্ন যতনে রাখিল। 
আড়াই AS জ্ঞান অন্নত ছাড়ি দিল ॥ 
থুক সাঙ্গার (২) BAe থুইল মাথিয় । 
মোড়া মিসরি রস দিয়া থুইল মাখিয়া ॥ 
সাইল কেল্লা দুরা থুইল ঢাকিয়া | 
ভিক্ষা রূপ ধর্মী রাজা বেড়ায় ঠেঁচাইয়া ॥ 
হাপরে ভাপরে রাজাক হিলায় (৩) কুকুর | 
ভিক শিক না পাইয়া গেল হাড়ির হুজুর ॥ 
গুরু ধন তোর দেশর লোক দেখি নিদয় নিঠুর | 
তিক শিক না দেয় হিলায় কুকুর ॥ 
নাই পাইস নাই পাইস ভিক্ষা বেটা মোর সেবা নাই লয়! | 
AFA সতীর নাগাল পানু পন্থে বসিয়া ॥ 
তার গুটিক অন্ন দিয়া গেইল আসিয়া । 
আপনকার অংশর অর খাইল বসিয়া ॥ 
তোর ভাগর অন্ন খুচি যতনে করিয়া । 
চুলিতে পড়িতে রাজ! অন্নর কাছত গেল। 
অন্ন দেখিয়া কপালত চড় দিল ॥ 
এমন অন্ন না খায় আমার কুত্তা সকল 
সেই অন্নর নাগাল পান্নু রাজরাজেশ্বর ॥ 

রাজার অন্ন-নাহার । Sy তুছু করিয়া হাড়ি হুঙ্কার ছাড়িল। 
বার বৎসরর খিদা শরীরত লাগাইল ॥ 

(3) রাজা সুন্দর, পাছে গৃহস্থের বউ ঝি মুগ্ধ হয়, এজন্য তাহাকে 


খোঁড়া কোটালের মূত্তি দেওয়া হইল। 
(২) থুথু ও Gaal (?) মিশ্রিত। (৩) লেলিয়া দিল। 


বৌদ্ধযুগ-__মাণিকচন্দ্র রাজার গান-_প্বঃ ১১শ-১২শ শতাব্দী | 


ছি ছি খিন খিন করিয়া এক গ্রাস খাইল। 

অমৃত মিঠা রাজা মুখত লাগিল ॥ 

ফির একন! গাসর বেলা হাত কোনা ধরিল ॥ 
কাড়াকাড়ি করিয়া আড়াই গাস খাইল । 

আড়াই পুটা জ্ঞান তখনই শিখিল ॥ ভ্ঞান-লাত। 


জ্ঞানে ধ্যানত বান্ধি দিল চূড়া ৷ 

গোদা-বমক করিয়া দিল খোঁড়া ॥ (>) 

FE Sy করিয়া হাড়ি হুঙ্কার ছাড়িল। গৃহের fð । 
বাড়ীর কথাবার্তা রাজার মনত পড়িল ॥ 

বিদায় দেও বিদায় দেও গুরু ধরমত তরি | 
আলক রথে দেখি আসি ঘর fafa বাড়ী ॥ 
হীতর আস (2) তুলিয়া দিল রাজার হীতর উপর । 
zifea pate রাজা পরণাম জানাইল। 

আশী মোণি (৩) আসা লইল ঘারত করিয়া | 
রাস্তা দিয়া চলিয়! যায় রাজ! ছুলালিয়া ॥ 

হাড়ি সিদ্ধা হাসে খল খল করিয়া ॥ 


অক (৪) ছাড়িয়া রাজা নিজায় (৫) গমন | গৃহে গমন 
আপনকার মহলত fata গেল চলিয়া | 

SE তুড়ু করিয়া রাজ! সিংনাদ বাজায় (৬) 1 

fare আছিল কন্তা চেত হয়! যায় ॥ 

বিন খড়ী দান্বা ঘড়ী বাজিবার লাগিল। (৭) 

faa আগুন দুগ্ধ চাউল Safer পড়িল ॥ 

হাটি হাটি প্রদীপ জ্বলিবার লাগিল। 

চৌদ্দখান মধুকর (৮) ভাসিয়া উঠিল ॥ 
Renta রাজা মুখ লস হইল। 

গর্ভবতী নারী সব প্রসব করিল ॥ 

অতিথ আইল রে। 

আমার দরজার মাঝারে ॥ 

(>) রাজার খঞ্জত দূর করিয়া সেই খগ্রত্ব গোদা-যমকে দিল। 
(2) আসা নড়ি। (৩) আসা afer ওজন আশী মণ। 

(8) এই স্থান। (৫) নিজালয়। 

(৬) শিঙ্গাতে কুকার দেয় । (৭) কাটির আঘাত ব্যতীত অমনি 

'লদর দরজার বৃহৎ ঘণ্টা বাজিতে লাগিল। (৮) ডিঙ্গা। 


22 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কোন্টে গেল বান্দী আগেয়া পাণ খামু। 
কোন্টেকার অতিথ আইছে বিদায় করি দিমু n 
ভিক্ষা নিলে বান্দী সাজান করিয়া | 

ভিক্ষা নেও অতিথ গৌসাঞি। 

গিরির ঘরর বান্দী ফিরিয়া ঘরত যাই ॥ 
দক্ষিণ ভাগিয়া অতিথ হামি নাম ব্রহ্মচারী । 
বান্দী ছারর হাতত ভিক্ষা লইতে না পারি ॥ 
যদি ভিক্ষা দেয় তবে সাইবানী (১) সকল | 
তবে ভিক্ষা লইতে পারি অতিথর কুমর ॥ 
থাক থাক অতিথ ছেছড়া (২) বঠিয়া (৩) | 
কতক্ষণ না পাও ভিক্ষা ফেউ ফেউ করিয়া ॥ 
কান্দিয়া গেল বান্দী কন্ঠার বরাবর | 

দক্ষিণ ভাগিয়া অতিথ হামরা নাম ব্রহ্মচারী । 
বান্দীর হাতর ভিক্ষা হামরা লইতে না পারি ॥ 
যদি ভিক্ষা দেন তোমার সাইবানী সকল। 
যেন মতে কন্তা ছুইটা সম্বাদ গুনিল। 

ভিক্ষা ধরি কন্যা! দুইটা! খাঁড়া হইয়া! রহিল ॥ 
বিন ছোড়ানি (৪) ধৰ্ম্মর কপাট আপনে খসিল। 
ভিক্ষা ধরি অদুন! পছুন! বাহির হইয়া আইল ॥ 
ভিক্ষা নেও ভিক্ষা নেও অতিথ গৌপাঞ্ছি। 
গিরির ঘরর বউ বেটা ফিরিয়া ঘরত যাই ॥ 
পূরব ভাগিয়৷ অতিথ হামি নাম ব্রহ্মচারী | 
স্ীলোকর ভিক্ষা হামি লইতে না পারি ॥ 

যদি ভিক্ষা দেয় তোমার মাথার ছতর (¢) | 
তবে ভিক্ষা লইতে পারি অতিথর কুমর ॥ 
ঠারেয়া ঠারেয়া (৬) স্ত্রী আঙ্গুল দেখাইল। 
ara আঙ্গুল (৭) দেখি তোমার হস্তর উপর | 
তোমরা হন আমার মাথার ছতর ॥ 

তোরা অতিথ হামি অতিথ এক গুরুর শিষ | 


(১) সাহেবানী_রাণী। (২) Seafer লোক | (৩) afr i 

(৪) বিন! চাবিতে। (৫) মাথার ছত্র-তোমার স্বামী। 

(৬) ইঙ্গিত করিয়া। (৭) aga অর্থে এখানে আংঠি। 
'বিদেশ-গমনকালে অদুনা ও পছুনা স্ব স্ব অঙ্গুরীয় রাজাকে দিয়াছিলেন। 


বৌদ্ধযুগ _মাণিকচন্দ্র রাজার গান খবরঃ ১১শ-১২শ শতাব্দী | ৮৩ 


সন্ধ্যা কালত এক বাড়ীত উততরিনু যায়া । 

ঠীকরি (১) কালাইর ডাইল দিল বিয়রি (২) ধানর চাইল ॥ 
তাহাকে খাইল হা হুতাশা হইয়া | 

ভেদ বমি হুইয়। সে গেল মরিয়া ॥ 

কাহো পাইল৷ ডাঙ্গ মাইল্ল কাহো গোপাল ডাঙ্গ | 
ভাগত থাকিয়া আঙ্গটি যোড়া মোক কল্যে দান ॥ 
কানটি গেল বান্দী আগেয়া পাণ খাও | 

হস্তীর দারুক। (৩) কাটিয়া দেও ॥ 

মোর সোয়ামী নিবে চিন করিয়া । 

বিদেশী অতিথ হইলে ফেলাবে মারিয়া ॥ 

হস্তীর দারুকা দিলে কাটিয়া । হস্তীর দ্বার! পরীক্ষ ॥ 
দূর হইতে আইসে হস্তী আইল চড়িয়া ॥ 

দূর হইতে রাজাক পরণাম করিল। 

শুঁড় দিয়! ধরিয়| রাজাক কান্ধত চড়াইল ॥ 

এক ঘড়ি থাকিলে হস্তী ধৈর্য্য ধরিয়া ৷ 

যাবৎ না আইলে Fal ছলনা করিয়া ॥ 

হস্তীর পীঠি হইতে রাজা মৃত্তিকায্ন নামিল। 

হন্ত ধরি Sal দুইটা! রাজাক মন্দিরত লইয়া গেল ॥ 
হাসিয়! খেলিয়া Sai চিনা পুছা! (8) দিল ॥ 

কেমন গুরু তোক জ্ঞান দিল শরীরর ভিতর | 
কেমন করি যাও তোর মায়র বরাবর ॥ 


সোণালী ভোমরা হইল কায়া বদলিয়া। 
ময়নার মহলে গেল চলিয়া ॥ 

ময়নার বাঙ্গলায় যায়! হুঙ্কার ছাড়ল। 
ময়নামতী চোরখা (৫) শৃন্তে উড়াইয়া দিল n 
এত WIA অজ বড় নাটক (৬)। 

চটকিয়! (৭) ধরিল চড়কার ছতর ॥ 


আয় আয় Atel মোর দুঃখিনীর ছুলালিয়া | মরনামতীর মন্দিরে । 
মাথার কেশ রাজার দুই অর্ধ করিয়া ॥ 

জননীর চরণে রাজা পৈল Sorat | 

ay নাপিতক আনিল ডাকিয়া ॥ 


৫) চরকা। (৬) নাটাই। (৭) চটক পক্ষী হইয়া। 


রাজাকে গ্রহণ | 


৮৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


রাজা কিরাস্থদ (১) করিবার লাগিল। 
বামনে আসিয়া নৈবেদ ভাল! দিল ॥ 
সঙ্কীর্ভন রাজ! করিবার লাগিল। 

সাত গোল! ধান খয়রাত করিল ॥ 

গাতীর নেঙ্গুল ধরিয়া বৈতরণী হইল NA | 
রাজার পিতা মাতা বৈকুষ্ঠে হইল পার ॥ 
পঞ্চ লোটা জলে ময়না ছিনান করিয়া | 
হাসিয়ালী ঘরত (2) সোন্দাইল লহর (৩) দিয়া ॥ 
এক তাত পঞ্চাশ ব্যঞ্জন রন্ধন করিয়া | 
তিন থাল লইল অন্বলে মাজিয়া ॥ 
হাড়ির লাগিয়া ময়না হুঙ্কার ছাড়িল। 
তখনি হাড়ি আসিয়া খাড়া হইল ॥ 

প্রথম থাল অন্ন দিল হাঁড়ির বরাবর | 
ফির থাল অন্ন নিলে ময়না সুন্দর ॥ 

ফির থাল অন্ন দিলে রাজার বরাবর ॥ 
হাত মুখত জল দিয়া কোন কাম করিল। 
শ্রীকৃষ্ণ বলিয়া অন্ন মুখত তুলি দিল ॥ 

এক গাস ছুই গাস পঞ্চ গাস খাইল ॥ 
অন্ন জল খাইয়া তুষ্ট হইল মন | 

বিঙ্গার ঝারির জলে করিল আচমন ॥ 
বাঁও com তুলিয়া রাজার মস্তকে দিল। 
কৈলাসর হাড়ি কৈলাসত চলি গেল ॥ 
রাজার পাট লইল পুষ্কর করিয়া | 

হনুমান দণ্ড ছত্র বেড়াইম সাজিয়া ॥ 

পাট হস্তী আইল সাজিয়া ॥ 

রাজা কি পোষাক পরিবার লাগিল । 
গুড় দিয়! ধরিয়া রাঁজাক কান্ধত চড়াইল ॥ 
বাইজ (৪) বাজনায় পাটত লইয়া গেল। 
রাজার পাটত পরণাম করিল ॥ 

Oy দিয়া ধরি রাজীক পাটত বসাইল। 
দেড় বুড়ি কড়ি খাজনা সাধিবার লাগিল। 
রাজার রাজ্যত সুখময় হইল ॥ 


(১) কিরসাদ-ক্ষৌরি। (২) হেঁসেলে। (৩) ate 


(৪) বাস্ত | 


ময়ূরভঞ্জ হইতে প্রাপ্ত 
গোবিন্দচন্দ্রের AS | 


পালবংশের গৌরবের অবসানে তাহাদের কীত্িগায়ক যোগি-জাতি 
তারতবর্ষের নানা দেশে যাইয়া বাস করেন। বঙ্গীয় যোগিজাতির 
এক শাখা মমুরভঞ্জে বাস করিতেছেন। তাহারা! এখনও বঙ্গীয় পাল- 
নরপতিগণের গান গাইয়া থাকেন। তাহাদের নিকট প্রাপ্ত ২০০ 
বংসরের একখানি প্রাচীন পুথি হইতে এই গীতাংশ উদ্ধৃত করা হইল। 


AADA বোলি করি বঙ্গদেশে ATA | 
STAGE শানে হেলা তাহার SAF ॥ 

ইহার নন্দন শুন FADA রায় | 
গোপীচন্ত্র নামে হেল! হহারো তনয় ॥ 
মেহুচন্দ্র নাম পুনি ইহারো কুমারো। 
REST নামে পুত্র হইল! তাহারে N 
বিষ্ণুচন্্র নন্দন হইল! FAD | 

ততন্থ উৎপত্তি হোএ গোবিন্দ যে চন্দ্র ॥ (১) 


মহা! প্রতাপী রাজা বলে বলিয়ারো। 
তিনি কোশ আয়তন কটক ইহারো ॥ (২) 
তিনি পুর বান্ধুলা সে পাথর পাচে চিরি। 
তিনি তাল গম্ভীর বিধাল খন! খুলি ॥ (৩) 
জগতী অটালি সেচ AQt নবর । 
উপরেণ খোয়া! চালি ভিতরে হিঙ্গুড় ॥ 
চক্্রশালাপুর গঙ্গামন্দির উপমা । 

অষ্ট রত্তন মিশাই গড়িল! বিশ্বকর্মা ॥ 


(১) এই বংশাবলীর সঙ্গে বাঙ্গলাদেশে প্রচলিত গোবিন্দচন্ত্রের 


গানে প্রদত্ত বংশাবলীর প্রক্য নাই। 

(২) ইহার সৈম্তগণ তিন ক্রোশ ব্যাগিয়া অবস্থান করে। এই 
বিবরপ হইতে আমরা প্রসিদ্ধ গোবিন্দপালের ক্ষমতার কতকট৷ বখাবথ 
বর্ণনা পাইতেছি। বাঙ্গলায় প্রচলিত গো পীচন্দ্রের গানে তাহাকে ২২ দণ্ডের 
অধিপতি বল! হইয়াছে, তাহ! নিতান্তই গ্রাম্য কবির অজ্ঞতার পরিচায়ক | 

(৩) পাথর চিরিয়! তিনটি পুরী নির্মিত হইল। তিন তাল পরিমিত 
বিশাল খন! (গর্ত) খুঁড়িল, অর্থাৎ জলাশয় প্রস্তুত করিল। 


বংশাবলী। 


৮৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কূপ ওরা সামকা যে বাপি সরোবর | 
গম্ভীর সোয়াধ জল অতি নিরমল ॥ 


TRAMI । মেলা কোঠাঘর মান অতি বিতপণ (>) | 
স এব কপুতা আদি নানা রত্বমান ॥ 
বসন্ত পাচোর যে আবার শ্বেতহংস। (2) 
চকুয়া চকুই (৩) বণি সঞ্চাল ডাহুস (৪) ॥ 
কুস্ত দহিয়! যে ময়ূর ময়ূরী | 
সামুক! গড়সি সারি তেওয়ারি তিত্তিরী ॥ 
কোয়ারিঙ্ক সাতে ভাই west বাঁগতি। 
রাজবাড়ী রাজহংস পরই ভারতী ॥ 
DHHS কুকুটো তেপত্র পঙ্ধখাই | 
লক্বঠুণ্ট (৫) কাদখঞ্চি (৬) পক্ষী যে চটাই ॥ 
ঘুঘুটিয়া পদ্মবাক পাপিয়া পাখী ৷ 
শরালি যে কুজিহংস রাম নিকোয়া | 
অখিলিড়া হরোড়ো যে ফক্করী COG at | 
পাণিলিয়া ecm বকো পাণিলিয়া পক্ষী | 
শঙ্খচিল কাপড়তা৷ হাকো বেড়া টুপি ॥ 
এরেণকা তান্বুর যে সমুদ্র তেণ্টিয়া। 
পুলন বেষবর চড়ি আধার কুকুয়া ॥ 
ঘরচটা ASA যে পঞ্চ ভাইয়া গুয়া। 
অমৃতা অমৃতি যে আবার পাটগুয়া ॥ 

এ বিধি (9) অনেক পক্ষী EHS রাজন | 
ভূমিরে বসইকে ASS বন্ধন ॥ (৮) 

ধাড়ী ধাড়ী (a) পঞ্জরী ভিতরে থুকে থাস্তি। 
তে যহিং কি রাজন দে আহার ভকতি ॥ 
দুধ ভাত মাছ মাংস তপতকে খাই। 

বেণী শত পরিবারে ইহাকু যোগাই ॥ 


(১) RESI 

(২) এখানে রাজার চিড়িয়াখানার পক্ষীগুলির নাম লিখিত হইয়াছে | 

(৩) চকোর চকোরী। (৪) etas: (৫) দীর্ঘচঞ্চু। 

(৬) কাঁদা-খোচা। (৭) এই প্রকার। 

(৮) ইহারা এতদূর পোষ মানিয়াছিল যে, মাটাতে বসিয়া অনায়াসে 
শৃঙ্খল পরিত। (৯) ধাড়ী ধাড়ী = বড় বড়। 


বৌদ্ধযুগ-__-গোবিন্দচন্দ্রের গীত-_স্বঃ ১১শ-১২শ শতাব্দী । ৮৭ 


মৃগসয়ন্বর যে হরিণী বাউটিয়া। পণ্ডশালা। 
Ole যে ভালুক রাজী পুষই শালিয়া ॥ 

নব লক্ষ কুরঙ্গ তের শত হাতী | 

ষোল শত তুরঙ্গম উট শতে ছস্তি ॥ 

অতি পরিমল রাজা পটান্তর নাই | 

TRU নদীকুলে কটক বসাই ॥ 

অবসস্তে বসন্ত বহই নিরস্তর। (>) 

বিদ্যাধর প্রায় দেহপুর সে সুন্দর ॥ 


রোগ শোক চিন্তা নাহি অচিস্তা ভূবন। রাজার গুণ FEA | 
জন প্রজামানে SSS কুবের সমান ॥ 
বাটারে তিনায় করি ভিয়ান প্রমাণ। 
করমুজি প্রজাএ অজ্জস্তি বহুধন ॥ 
কৌড়ি মড়াই যে বহুত ধান ঘর | 
খাইলে বইলে ন HAS অতি অগোচর ॥ 
জনেকে দরিদ্র নাহি সমন্তে ফুরণা। 
হরিনাম গায়ন করি করস্তি চন্দগুণা ॥ 
স্বর্ণের চুড়ি বাহি (২) কণ্ঠে কণ্ঠমাল। 
পাটনেত আভরণ হুয়স্তি উজ্জাল | 
শুকল বসন মান মনই কিঞ্চিৎ । 
অবদান বস্ত্রদান দিয়স্তি বহুত ॥ 
মাগিলে frafe fag ন আসই মুখে | 
বল দর্প নাহি জানে বিহরস্তি সুখে ॥ 
এমতে অচলাচল লক্ষ্মী বঙ্গসীই (9) | 
যুদ্ধাঙ্কর চিন্তা নাই সমন্তে বড়ি মাই ॥ 
আপনার রাজাকু রিপুভেদ নাই। 
আবর সমর সে করিবে কাহি পাই ॥ 
রিপুমাণে শরণ পশস্তি ভয়ে আসি। 
নি্ষণ্টকে রাজ্য সে FAS THOM ॥ 
গর্ভধারী জননী মুকুত! (৪) মহাদেই (e) | 
মহাপুণ্যবস্ত সে যে সিদ্ধ তার দেহি ॥ 





লুপ পুষ্প মস ন 
(২) বাহি= বাহতে | ৩) বঙ্গসীই = বঙ্স্বামী ৷ 
(৪) qea ৷ (e) মহাদেবী। 


৮৮ 


রাজার স্বীয় রূপের 
অভিমান। 


বঙ্গ-দাহিত্য-পরিচয় | 


MAGS গোরক্ষনাথর এ যে চেড়ি। 
স্ত্রী জন্ম হই জ্ঞান দাধিল! গৌরী ॥ 
অনে শত রাণী তার সমস্তে সুন্দরী | 
ইহাকু খাঁটস্তি চৌদ্দ শত পরিবারি ॥ 
সবুতহু সুন্দর cat পোছুমা (>) | 
গরু হংসী পাঁটবংশী মহীপ্রায়ে সীমা ॥ 
চারিশত দাসীগণ একু খটি থান্তি। 
দু'হে প্রজা রাশিএ প্রাণ হোই থান্তি॥ 
PVA শুকল পক্ষ দশমীর দিন। 
বসিকু গোবিন্দচন্ত্র জগতী আতীন ॥ 
সিদ্ধেশ্বর নামে afp (২) বসিছি পারুষে (৩)। 
সুবুদ্ধি করণ আগে কহস্তি বিশ্বাসে '॥ 
নিত্য কর্ম্ম সারি রাএ পালঙ্করে বসি। 
জপা TE শেষে আপে শরীর আশ্বাসী ॥ 


মনে বিচারিলা মুহি বড়ই সুন্দর | 
মোহরূপ দেখিলে কামিনী হেবে ভুল ॥ 
চন্দ্ৰমা উদয় প্রায়ে মোর দেহ খড়ি। 
oa বিহি বাড়িলা পূর্ধবভাগ্য করি | 
এ কেহে সুন্দর জ্যোতিঃ দ্বিতীয়ে রাজন। 
দেবতাস্ক সঙ্গরেত হইব! সমান | 

এতে বোলি মেঘ! দর্পণকু ঘেণিকর । 
আপন দেখই রাজা মুখ যে কমল ॥ 
নিষ্কলঙ্ক শরীরে কলঙ্ক দেহে নাই। 
মনে মনে আনন্দ হরষ মুখ চাই | 
E ae গা 


নিশানে চৰ att বিরাজএ tf | 
আপকু প্রশংসা না করিবা ক্ষিতি ॥ 
সুবুদ্ধি সহিতে যহু কোহিলে মনই | 
watt দর্পণে টাহুচি বঙ্গদ ই ॥ 

এমস্ত সময়ে যে মুকুতা দেই (৪) মাএ | 
ুত্রর সন্নিধ্যে যাই কলাক বিজএ ॥ 


॥ (১) অছুন! tga | (২) মোহরের = কর্ম্মচারী। 
(৩) পার্ে। (8) ee -দেবী। 





বৌদ্ধযুগ__গোবিন্দচন্দ্রের গীত খ্বঃ ১১শ-১২শ শতাব্দী । ৮৯ 


দেখিল! দর্পণে মুখ টাহুচি কুমর | মাতার taal ও 
ক্রোধ ভরে মহামতী (>) কপোলে CHAN কর ॥ উপদেশ। 
কি পাই কুমর মণি শরীর নিরেখু। 


সিদ্ধ পুরুষঙ্ক সঙ্গে আপনাক লেখু॥ (2) 
দিক পাল মানে বাবু অবতার হস্তি। 

মায়া দেহ ছাড়ি মর্ত্যমণ্ডলে রহস্তি ॥ 

ব্ৰহ্মা বিষ্ণু হইছন্তি দশ অবতার | 

রক্ষি ন পারস্তি পিণ্ড আপনা কায়া ঘর ॥ (৩) 
তোহর পিয়র খিল! রূপচন্দর রাএ। 

তো SE শতেক গুণে সুন্দর তা FTA ॥ (৪) 
অন্ধার দিশই আলো মাণিক তরাসী। 
সেউকালে ন রহিল! হোইল! বিলাসী ॥ 
অগ্নিরে দহিলে পিণ্ড হুঅই যে ধুলি। 

তো কি পাই দর্পণরে শরীর নিহলি ॥ 
যমরাজা গণিতা করিছি প্রতিদিন। 

সময়ে রে পুত্র তোরে হইবু নিধন ॥ 

এতে বোলি অশ্রজল পকাই সুন্দরী | 

ofa করি চকিত হোইল! দণ্ডধারী ॥ 


হস্তরু দর্পণ পাকাইলা ভূমিগতে ৷ রাজার দর্পণ ভুতলে 
কেমন্তে কহিলা মাগো মোহর WATS ॥ নিক্ষেপ ও মাতাকে 
অন্নদান বস্বদাঁন দেই আছি মুঞি। প্ৰবোধ দান। 
দানেশ্বর ধ্বনি মোর জগতে OBE ॥ 

পরজাকু পীড়া নাহি শরণ রখই। 

অপরাধ অঙ্জিল লোক দোষ দণ্ডই ॥ 

দেবতা ব্রাহ্মণ মোর ora নিরন্তর | 

লক্ষচম্পা নিউড়ই ঈশ্বরঙ্গ শির ॥ (৫) 


(>) ময়নামতী (?)। (২) হে কুমারমণি (কুমার-শ্রেষ্ট), তুমি 
কি জন্য শরীরকে ( এত আগ্রহ সহকারে ) দেখিতেছ ? যাহাতে নিজে 
সিদ্ধ ব্যক্তির শ্রেণীভুক্ত হইতে পার, তাহাই কর। 

(৩) বিষ্ণু দশ অবতার হইয়াছিলেন, fas তিনি কোন অবতারেই 
স্বীয় পিণ্ড ( দেহ ) রক্ষা করিতে পারেন নাই। 

(৪) তোমার পিতা aie তোমা অপেক্ষাও শত গুণে সুন্দর 
ছিলেন। (৫) শিবের মস্তকে লক্ষ চম্পক-পুষ্প প্রদান করিয়াছি | 

22 





৯১০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


শ্রীবিষ্ণপুরাণ শুনই সাতদণ্ড We | 

সূর্য্য CHAOS CATT বেণী দণ্ড TTS ॥ 
তুষ্টে গর্ভধারী মাতা অট যে মোহর | 

Bs (১) পাদরজ নিত্যে ঘেণই (২) শরীর ॥ 
নিত্য লোকমানকু মো কারণ নিমন্তে। 
পিতৃশ্রাদ্ধ বড়াউছি ব্ৰাহ্মণক হস্তে | 
পাঁপবাধা নিমন্তে সসরণ করই। 

আবর মরণ মোতে হোইব কি পাই ॥ 
দেবী কি শীতল ভোগ দিঅই বহুত | 
aie কাল কিপা ন খু চিনা মাত ॥ 


মাতার উপদেশ | মতা বোইলে তনু শুন রে FAT | 
যেতে ধৰ্ম্ম eH BE সবুহি নিক্ষল ॥ 
পিণ্ড মুখ্য করি যেবে দানধর্ম্ম করি। 
চির আউন্ব সিদ্ধ তোর হইব যে শরী ॥ 


গুরুকে আশ্রয় করার তু যে মহাগুরু সেবা করিলাহু বাবু। 

ফল। ace মন্ত্র পাইথিলে কারণ পাঁইবু॥ 
তারই মারই গুরু বচন প্রমাণ | 
গুরু সেবা কলা লোক লভন্তি কারণ ॥ 
যার সেবা নাহি গুরু পণ্ড বোলি তাকু | 
গুরুর আজ্ঞএ মোক্ষ হুঅই পিণ্ডকু ॥ 
পিতা মাতা ate (৩) গুরু বড় বোলি জান। 
মন দৃঢ় করি খট শ্রীগুরচরণ ॥ 
শিষ্য পুত্র হোই যেবে গুরুকো আশ্বাসী। 
দুই বল লাগি মধ্যে রো ভেলা াসী॥ 
কুটিএ হিরণ্য দান দেলে ধর্ম্ম যেতে। 
গুরুপাদ ধূলি ঘেণি থিলে ধৰ্ম্ম তেতে | 
অষ্ট IF সহিত রে গোধন দান CHAT 
কদাচিৎ গুরুকু Ffa ন পারিবা ॥ 
Hose Ste গুরু পাদ পখাড়িলে (৪)। 
থুকে ভক্ষি (৫) থুকে নেউড়িবা (৬) শিরে ॥ 


(৯ তুস্ত-তোমার। ২) ঘেণই = গ্রহণ করি 
(৩) অপেক্ষাও | (৪) পথাঁড়িলে ₹প্রক্ষালন করিলে। 
(৫) গুরুর থুথু ভক্ষণ করিয়া। (৬) নেউড়িবা = নিবে -লইবে। 


বৌদ্ধযুগ__গোবিন্দচন্দ্রের গীত-_খুঃ ১১শ-১২শ শতাব্দী । ৯১ 


গুরু যাহা বতাইবে বেন দৃঢ় করি। 
তিরণ পল্লব হেব মেরু গিরি নবরী ॥ (১) 
গুরুর বচন বাবু পাষাণর গার (২)। 
গুরু মিলিলে যমদণ্ড হেবু পার ॥ 

গুরু অকল্যাণ কলে নরকে গতি পাই। 
সপত জনম ষাএ যম নেউ থাই ॥ 

SH বে নরেন্দ্র বাবু বক্গরার জয়। 

গুরু সেবা করি নাহি তু মূর্খ শরীর ॥ 
বোলই গোবিন্দচন্ত্র শুনালি গো মাএ। 
আপ্বহু ন কহু কি পাএ ততে দিন যাএ ॥ 
পিণ্ড রহি বাবু এবে বুদ্ধি কহ কিনা। 
ব্রাহ্মণ হেউ কি সে চণ্ডাল হেউ কিনা ॥ 
যে রাখিব পিণ্ড wig করিবি aiaa | 
সদবুদ্ধি প্রবশিব করিবি ভজনা | 

বোলই মুকুতা দেই শুন রে AAA | 
রাজ! সুখভোগ তেজি পারিব কি পুন ॥ 


হস্তী ঘোড়া তোহর যে সম্পদ ATS | 
ইহা তেজি পারিবু কি কহ মোরে সত্য ॥ 
নব লক্ষ বঙ্গ (৩) তোর তের শত হাতী । 
ষোল শত তুরঙ্গ উট শতে ছস্তি ॥ 
বোলই গোবিন্দচন্দ্র তেজিলহি এহা। 
গুরু কে হইব মোতে ভেটাইৰ তাহা ॥ 


ADA প্রবর্তন | 


সত্য সত্য মাতা মোর বচন প্রমাণ । গোবিন্দচন্দের সন্ন্যাস 
তেজিলি সম্পদ ভোগ্য তোস্তর চরণ il গ্রহণে সন্মতি | 
মাতাএ বৈলে বাবু শুনরে গোবিন্দি। 

মায়া সংসাররে পড়ি নুহোতেছি দন্দি ॥ 


(>) গুরু যাহা বলিবেন, তাহা! দৃঢ়ভাবে গ্রহণ করিলে তৃণপল্লবের 
মার ক্ষুদ্রব্যক্তিও মেরু-গিরির স্ঠায় বৃহৎ হইবে। 

(২) গার =গর্্ত। (৩) নব লক্ষ বঙ্গীয় সৈন্ত। গোরেশ্বরগণের 
এই নবলক্ষ সৈন্যের কথা আমরা ধর্ম্মমঙ্গল-কাব্যগুলির অনেক Wee 
দেখিতে পাই । 





DR 


হাড়িপ। গুরু। 


হাঁড়িপার পূর্বব-জন্ম- 
বিবরণ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
যে বল হাঁড়িপা তোর খটহ বাড়ী IT | (১) 
তাহাক সেবা করি তুই বেণীপাদে VE ॥ 
যেবে ART (2) তোতে হইল কুমার | 
যম কাল ফাসরু (৩) বঞ্চিবু চিরকাল ॥ 


নৃপতি বৈলে যেবে দিদ্ধ সে AFN | 
নীচকুলে জাত কিংবা হইলা AT ৷ 
গৃহকন্ম করি মৃত্যু মণ্ডড়র | 

HAS বাড়ী তাটা AS মোহর ॥ (৪) 
তাহার চরণ মুহি বোসস্তে ধরিবি। 
অকারণ হইলে জীবন হারাইবি ॥ (৫) 
মুকুতা দেই বইলে শুন মারে বাই। 
শাপো মনু BCT সে জনম হুয়াই ॥ 


নয় যুগ কালে এ যে মহাতপ কলা | 
ইন্দ্ৰপদ লেবাকু মনো বাড়াইলা ॥ (৬) 
SHE মড়াই (9) বর মাগিলাকো যহু 
বেদ বড় নাথে যে প্রসন্ন হেলে তাহ ॥ 
বৈলে হে ব্ৰহ্মাণতু ঘোর তাপ থিবু। 
সাঠিয়ে সহস্র বরষ অগ্নি যে লাইবু ॥ 
ARTS ছুই পাদে লগই অনল। 

জড়ই শরীর তারে! হইব বিকল ॥ 
নাভি aera অগ্নি লাগবে বা যু | 
আ বৈকুল দেহী চনকিলা তাহ ৷ 
SNS দেলে বেদ বর নিসত হইলু। 
তোহো পড়া তগি মল্লি সতি না পারিলু ॥ 
ঘেণ ঘেণ শাপে বোলি বুলই বিধাত। 
ব্গদেশে হাড়ি ঘরে হইবু তু জাত ॥ 





(১) যে হাড়ি তোমার বাড়ীতে খাটে | (২) প্রসন্ন। 

(৩) পাসরিয়ে। (8) প্রভাত হইলে যে আমার বাড়ীতে খাটে। 

(৫) অকারণ-অকর্তব্য। অর্থাৎ, হাড়িপাকে গুরু স্বীকার করা 
অকর্তব্য মনে করিলে জীবন হারাইবে। 

(৬) এই হাড়িপা ৯ যুগ কাল মহাতপস্তা করিয়া ইন্দ্রপদ লইবার 
মংকল্প করিয়াছিল। (৭) মড়াই-নিকট। 


বৌদ্ধযুগ__গোবিন্দচন্দ্রের গীত - g ১১শ-১২শ শতাব্দী । ৯৩ 


গোবিন্দ চন্দ রাজার খটব TST তাটা। 
শুনি ব্রহ্মা রুষিবে পড়িয়ে মহী লুটি ॥ 
মুকতি কি কারণ কহিবা মোতে এবে | 
বেদপতি বৈলে তু জাতো হুঅ এবে ॥ 
কালীপার চেল! তু হইব মহাজ্ঞানী । 

তু বৈলে মোরোর! শাল খটব শেআলি ॥ 
গোবিন্দ চন্দ্রকু তা কহিৰ সদবুদ্ধি। 
মুকুতা দেই সহিতে সে হেব সিদ্ধি ॥ (১) 
বেদবর Baty জন্মিলা নীচ হোই | 
তাহার মহিমা বাবু শুনিলাত না হই ॥ 
মোতে অগোচর প্রায়ে জানই মু ভাল। 
গেরখর চেলি (২) মুহি শুনিছি ara | 
তু বে বনু খটই মরোড়া শাল মেরে ॥ 
তাহারে! areta মান (৩) করই নিম্মল। 
ATS দেখ বাবু বেণী নয়নর ॥ 

এতে বোলে নগর ভিতরে বিজে FTA | 
চৌরাণী মণ্ডপরে ভূজিল সাচিলে ॥ 

দিন শেষে রজনী শয়ন গোবিন্দাই। 
রাত্র বেণী ঘড়ি গঢ় উজাখড় হোই ॥ 
হীরারো বাটাউ সাড়ি ATE শালর। 
প্রকৃতি সজা সারিলো৷ হইল! বাহার ॥ 
রত্বঝারি জলরে দেউচ কল! কায়ে। 
থণ্ডে ধুরে অনাই তছি নৃপ রায়ে ॥ 
এমস্ত সময়ে রজনী পাহি গেলা । 

কাকো acai দিল দিগ নিৰ্ম্মল দিছিল! ॥ 
হাঁড়িপাএ বাহিরে! হইলে ধাতি (৪) কারো (e) | 
পছরে গুড়াইলু কান্দইরে কো কুমারে! ॥ (৬) - 


হাড়িপা বৈলে বাবু কান্দু ঠাহি পাই। হাড়িপার সঙ্গে মিলন। 
এহি মনে (৭) আসিবু মন্দিরে eye রাই ॥ 
(১) মুক্তাদেবীর সহিত একত্র তপস্া করিয়া সিদ্ধি লাভ করিবে। 
(২) গোরক্ষনাথের fara i (৩) মন। 
(8) ধাতি= আবর্জনা ৷ (৫) কারো = কারিতে = পরিষ্কার 
করিতে । (৬) কুমার কান্দিয়া পাছে পাছে চলিল। (৭) এই ক্ষণে। 





৯৪. বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ন রোহি বারে কো গুড়াইলা যহু | 
মোরোড়া সাল পারুছে বিজে কলা GE ॥ 
ধারি ধারি তুটা মারে! বৃক্ষ তরুচর | 
ফলভর হই তহি WE অপাড় ॥ 

বায়েল বরড়া (>) পত্র শব্দ করই। 

চৌড় কান্ধি কি চাহি কুমার বোলই ॥ 
ভো পিতা বৃক্ষরু মোতে ফল তুলি দিও | 
হাঁড়িপা বৈলে বাবু এমত ন কহো ॥ 
রাজার পৈড় এ যে জাপি খাও সারো। 
তুটায়া জানিলে করিবে মহাগোল ॥ 


হাড়িপার প্রভাব | কোপিন কুমার যে কান্দাই গড় ঘালি। 
দিয় পিতা পৈড় মোতে তুলি ॥ 
পুত্রর বিকল দেখি হাড়িপ! রহিলে। 
সাপ বৃক্ষ বলিলো সে কতি কি ডাকিলে 
হাড়িপাঙ্ক আজ্ঞা পাই বৃক্ষ লটীকাল (২) | 
আকাশ উলাই যে শুইল৷ gal ॥ (৩) 
আপনে হাড়িপা ফল গুটিএ তুলিলে। 
কুমার হস্তরে নেই লটীকাল দেলে ॥ 
কুমারে বইলা তাতো দিও আরে! wht | 
atfa ফল হাড়িপা যে বৃক্ষ গেল উঠি ॥ 
আকাশে লাগিলা যাই লটীকাল বৃক্ষ | 
ফল ঘেণি (৪) কুমার লেউটা গলা (৫) পথ ॥ 
কুদার (৬) Pete (৭) কি হাঁড়িপা আজ্ঞা দেলে। 
বেগকরি বাড়ী তাটা খটরে বৈলে ॥ 
আজ্ঞা পরমাণে যে কোদার চলি গলা | 
মোরোড়! শালরে পদি সবুরও কলা ॥ 
কুণ্ডাইরে পুরাই (৮) দেলা ততক্ষণ | 
নগর বাহারে লেই পকাইলা যান ॥ 


(১) বাবলা! ও বহেড়া। 

(২) ABH গাছ। (৩) আকাশ-প্রমাণ উচ্চ, অর্থাৎ অতি 
উচ্চ বৃক্ষ নত হইয়া ভূমিতে পড়িল | 

(৪) গ্রহণ করিয়া | (৫) গেল। 

(৬) কোদাল। (৭) খোস্তা ৰা খন্তি। (৮) পাঠাইয়া। 


ময়নামতীর গান | 


(রঙ্গপুর, নীলফামারি হইতে শ্রীযুক্ত বিশ্বেশ্বর ভট্টাচার্য্য, বি-এ, 
ডিপুটী ম্যাজিষ্ট্রেট কর্তৃক সঙ্কলিত। ) 
মাণিকচন্দ্র রাজার স্থশাসনে প্রজার স্থখ_ বাঙ্গাল দেওয়ানের 
উৎ্পীড়ন ও প্রজার FS | 


মণিকচন্ত্র রাজ! ছিল ধর্ম্মী বড় রাজা। 
ময়নাক বিভা করিল তার নও বুড়ি ভারষ! (>) ॥ 
ময়নাক fret করিল রাজার না পুরিল মনের আশ। 
তার পরে গ্যাৰপুরের (2) পাঁচ কন্তা বিভ! করে 

পূরি নেল মনের হাবিলাষ (৩) ॥ 
আজি আজি কালি কালি বার বছর হল। 
গ্যাবপুরের পাঁচ কন্ঠ! ডাহিনী ময়না কন্দল লাগিল ॥ (8) 
দেখিবারে না পারি মহারাজ ব্যাগল (৫) করি দিল। 
সেই ময়নাক ঘর বান্ধি দিল ফেরুসা নগরে ॥ (৬) 


মাণিকচন্দ্র রাজ! বঙ্গে বড় সতী। 

হাল খানা এ খাজন! দিল দেড় বুড়ি কড়ি। 

সেই যে রাজার রাইঅত প্রজা দুষ খু নাহি পাঁএ। 
কারও মারুলি (৭) দিয়া.কেহ নাহি যায় ॥ 

কারও পুষ্করিণীর জল কেহ নাহি খাএ। 
আথাইলের ধন কড়ি পাথাইলে শুকায় ॥ (৮) 








— ee em 


(১) নয় (৯) বুড়ি অর্থাৎ ১৮০ SN | (২) দেবপুরের | 

(৩) অভিলাষ । (8) দেবপুরের পাঁচ sata সঙ্গে ময়নামতী 
ডাইনীর বিবাদ ঘটিল। ময়নামতী বয়সে বড় ছিলেন এবং তিনি মন্ত্র 
জানিতেন, এজন্য তীহাকে “ডাইনি” বলা হইয়াছে । (৫) আল্গা = পৃথক্‌ 

(১) দেবপুরের পাচ রাণীর ACH ডাইনী ময়নামতীর কলহ হওয়াতে, 
রাজা ময়নামতীকে ‘CREA নগরে’ ভিন্ন বাড়ীতে নির্বাসিত করিয়া দিলেন | 

(৭) মারুলি= পথ= বাড়ীর উপরের পথ। (৮) আথাইলের = 
গৃহাভ্যন্তরের | পাথাইলে = প্রান্তরে | ঘরের অর্থ কড়ি বাহিরে রাখিলেও 
কেহ চুরি করে না। 


৯৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সৌণার ভেটী দিয়া রাইঅতের ছাওয়ালে খেলায় | (>) 
হেন দুঃখী কাঙ্গাল নাই ধরিয়া পালাএ ॥ (২) 

পাত বেচা হইয়া রাইঅত পাত বেচাইয়া খায়। 

al পুরুষে যুক্তি করি হস্তী কিনিবার চায় ॥ 

খড়ি বেচা হইয়া খড়ি বেচাঞা atte | 

al পুরুষে বুদ্ধি করি দালান দেবার চায় ॥ 

AF রাইঅতের ছিল সরন্দা নলের বেড়া | 

বেতন! করি যে ভাত খাএ (৩) তার ছআরত ঘোড়া ॥ 


ঘিণে বান্দী নাহি পিন্ধে পাটের পাছড়া ॥ 

আজি আজি কালি কালি বার বছর হৈল। 

একু দক্ষিণদেশী বাঙ্গাল সেই রাজার দরবারত 

উপস্থিত হল ॥ 

wi ৪ দক্ষিণ হৈতে আইল বাঙ্গাল লম্বা লম্বা দাড়ি। 

সেই বাঙ্গাল আসিয়া যুলুকৎ কৈল্ল কড়ি ॥ 
বাঙ্গালের দেওয়ানী ও দেওয়ানগিরি চাকরী রাজা সেই বাঞ্গালক RA | 
প্রজার কষ্ট। 


দেড় বুড়ি ছিল খাজনা পোন্দর tei নিল ॥ 

রাম লথ্থ্ণ bl গোলা ছুআরে ছান্দিল। 

কাঙ্গাল ছঃখীক মারি রাজার এ ধন ছাঁচিল (৪) ॥ 
খানে খানে রাজার তালুক ছুগ (৫) হইয়া গেল। 
পোনের গণ্ডা কড়ি রাইঅতের সাদিতে লাগিল ॥ 
স্থখিত রায়ত প্রজা দুঃখিত হইল ॥ 

চাষা লোকে দেয় খাজনা হাল গরু বেচাঞা | 

সাউত (৬) AMAT দেয় খাজন! নাউ নৌকা বেচাঞা ॥ 
ফকির দরবেশ দেয় খাজনা ঝোলি কাথা বেচাঞা ॥ 
লাঙ্গল বেচাএ জোঙ্গীল বেচাএ আরো! বেচাএ ফাল। 
খাঁজনার তাপত বেচা এ দুধের ছোওআল ॥ 

দুধের AG বেচাঞ! হাকিমের মালগুজার যোগাল। 
পুত্রশোকে MEAS পরজা কান্দিতে লাগিল ॥ 


(১) দেই সময় প্রজাদের এরূপ সমৃদ্ধি ছিল যে, প্রজাদের ছেলেরা 
সোণার বল লইয়া খেলা করিত। (২) অত্যন্ত দুঃখী দরিদ্র ব্যক্তিও 
ছেলেদের “সোণার ভেটা” লইয়া পালায় না, অর্থাৎ উহা চুরি করে না। 

(৩) যে বেতন লইয়া জীবিকা fete করে | 

(৪) সঞ্চয় করিল! (৫) দুর্গম = জনশূন্য | (৩) সাধু। 


বৌদ্ধবুগ__ময়নামতীর গান--১১শ-১২শ শতাব্দী | ৯৭ 
গোপীচন্দ রাজার সভাবর্ণন। রাজমাত। ময়নার সভায় 


আগমন | মাতা-পুজে বাদানুবাদ । মাতার প্রতি 
গোপীচন্দ্রের কলঙ্কারোপ | 


বুঝান খণ্ড। 
'মাপনার মহলে রাজা হরষিত মন। atata সভা। 
আপনার দরবার লাগি করিল গমন ॥ 
বসিল ধর্মী রাজা সভার মাঝারে | 
চতুর্দিগ ঘিরি নিল বৈশ্য বামনে ॥ 
মহারাজার গুরু আইল বামনা গণ্ডি ঘর | 
কবি গাইতে আইল রাজার ভাট দর্গাবর ॥ 
বুজান্তের কষ্টে বসিল হরি পুরন্দর ॥ 
হাতে AA পাএ পদ্ম রাজার কপালে রতন জলে। 
গলার রতনের মাল! রাজার টল মল করে ॥ 
আরণি (১) ধরিআ৷ আইল আমতি কোর (২)। 
জলের ঝারি নিয়া আইল জুলাই সেকর ॥ 
তামাকু ধরিআ আইসে খাস মলমল। 
পাণের বাটা ধরিয়া আইসে খেতুয়৷ লঙ্কেশ্বর ॥ 
ats (৩) করিবার লাগিল রাজার হেমাই পাত্তর ॥ 
AK দরবারে বেসে চাদ সদাগর | 
উত্তর দিকে দরবার বৈসে রাজা! জন্ধেশ্বর ॥ 
পশ্চিমে দরবার বৈসে পীর পএগন্বর | 
দক্ষিণে দররার নৈসে বাল! (8) লক্ষ্মীন্ধর ॥ 
সমুখে দরবার বৈসে গুরু বামুনের ঘর ॥ 
রাইঅত জনে একবার বৈসে সারি সারি। 
aireta হিসাব দেয় বীরসিং ভাগারী ॥ 
ভর! কাছারি রাভার করে UTS ডোল। 
এই শোর শুনিতে পাইল ময়না সুন্দর ॥ 
ধেমানের (৫) বুড়ী ময়না ধেআন করিল | ময়নামতীর আগমন। 
ধেয়ানেতে ছাইলার সন্যাস ধরা পাইল ॥ 
(১) আরঙ্গীরাজচ্ছত্র। (2) কুমার। (৩) বাতাস। 
(৪) বালক। (৫) ধ্যানশীল!। 


১৩ 


আশীৰ্ব্বাদ | 


হাড়ি সিদ্ধাকে গুরু 
করার প্রস্তাব ও 
রাজার অসম্মতি | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


হাতে মাথে বুড়ী ময়না চমকিয়া উঠিল | 

সাজ সাজ বলিয়! ময়না সাজিতে লাগিল ॥ 

ধবল বস্ত্র নিল ময়না পরিধান করিয়া | 
হেমতালের লাঠি নিল হস্তে করিয়া ॥ 

লং জায়ফল এলাচী দারুচিনি গুয়ামুরি | 

ধনিয়া কপূর যষ্টিমধু পাণের মধ্যে দিআ। 

পাণ খাইতে খাইতে বুড়ী ময়না যাচ্ছে চলিয়া ॥ 

যে আস্তায় (১) যায় ময়না! wa (২) চাবাইয়া। 
গুআর বাসনা (৩) যায় ময়নার দুএ কোশ লাগিআ ॥ (৪) 
হাএ হাঁএ করে দেবগণ WIAA বাসনা লাগিয়! | (৫) 
যাএ যাঁএ বলছে যাঁএ বুড়ী ময়না দরবার লাগিয়া ॥ 
দূরবারেতে যাইআ ময়না রুপস্থিত হৈল। 

চাক্ষুসে ধর্মী রাজা মা জননীক দেখিল ॥ 

হরিধবনি দিয়া কাছারি বরখাস্ত করিল | 

ধবল বস্ত্র নিল রাজা গলাতে পলটাইয়া। 

করদস্ত (৬) হইঞা জননীক দ্যা এছে (৭) বলিআ ॥ 


ডাইন হস্তের আসা ময়না বাম হস্তে নিয়া। 
ছাইলাক আশীর্বাদ দেয় মস্তকে ধরিয়া ॥ 
জীউ মোর আড়ীর ZA (৮) ধর্মে দিলাম বর । 
যত সাগরের বালা এতই আরিব্বল | 
ত্ৰিভুবন টলিয়! গেলে না যাবু যমের ঘর ॥ 


AS Atel গুরু ভজ সিদ্ধা হাঁড়ির চরণ। 

সিদ্ধা হাড়িক ভজিলে গুরু না হবে মরণ ॥ 

যখন ধর্মী রাজা হাঁড়ির নাম শুনিল। 

রাধা কৃষ্ণ রাম রাম কর্ণে হস্ত দিল ॥ 

ওগো মা জননী ডুবালু মা জাতি কুল আর সব্ব গাও | 
বাইশ দণ্ড রাজা হঞা হাড়ির ধরব পাঁও॥ 


(১) রাস্তায়। (২) আসামে পাণ খাওয়াকেই গুয়া খাওয়া বলে। 
(৩) বাসনা =বাস = সুবাস । 

(৪) ছুই com ব্যাপিয়া ময়নামতীর গুবাকের WAR ছুটিল | 

(৫) এমন অপূর্ব-গন্ধ গুবাকের জন্য দেবগণেরও হিংসা হইল | 

(৬) করযোড় = যোড়হন্ত। (৭) দেবী এসেছেন। (৮) রীড়ীর পুত্র। 


বৌদ্ধযুগ- ময়নামতীর গান-_১১শ-১২শ শতাব্দী | ৯৯ 


হাট সামটে (>) হাড়ি বেটা না করে ছিনান। 
কথা হৈতে পাইল তিনি চৈতন্য গিয়ান ॥ 
এতই যদি হাড়ি আছে গিআনে ডাঙ্গর (২)। 
তবে কেন খাটি খায় আমার খাটের তল ॥ 
মোরে ITA মোরে তৈলে AIÈ করি খায়। 
গুরুর ঘরে মহামন্ত্র কথা হৈতে পায় ॥ 

ময়না বলে হারে বেট! রাঁজ-ছুলালিয়া। 

এমন কথা না বলিও বেট! হাড়ি যেন ন! শুনে। 
মহাশাপ দিবে সিদ্ধা হাঁড়ি মরুবু আপনে ॥ 

এ দেখিয়া! হাড়ি নএ বঙ্গদেশে ঘর | 

চাদ সুরুষ রাখছ ছুই কাণের FST ॥ 

আপনি ইন্দ্র রাজ! ঢূলাএ চার | 

চন্দ্রের পৃষ্ঠে আন্ধে বাড়ে (৩) কুরুমের (8) পৃষ্ঠে খাএ। 
আপনি মাও (৫) লক্ষ্মী রস্থই করি দেএ ॥ 
ইন্দ্রপুরের পাচ Fal ছুয়াপতি (৬) খেলায় | 
পাতালের নাগ-কন্তা তামাকু যোগায় ॥ 

শুঁভচণী বাড়ে গুয়া (9) হাড়িপা বসি ata | 
যমের বেটা মেবন! কুমার পাড়খা (৮) চুলাএ ॥ 
চাদের পৃষ্ঠে রাধে হাড়ি কৃর্মের পৃষ্ঠে খায়। 
সোণার খড়ম পাঁএ দিয়া দরিয়া বেড়ায় ॥(৯) 
দরিয়া বেড়াইতে যদি যমের লাগ্গ পাঁএ। 
চিল! চাঙ্গ দিয়া যমক তিন পরে (১০) কিলাএ n 
মারিয়া লরিয়া ধমক করুণা শিখায় । 

হেন সাধ্য নাই বমের পলাইয়া যায় ॥ 

কার ঘরে খায় হাড়ি কার ঘরে রএ। 

রাজা বলে শুন মা জননী লক্ষ্মী রাই। 

এ গলা কথা মিথ্যা তোমার বিশ্বাস না পাই ॥ 


(১) পরিষ্কার FTA | (২) বড়ন্শ্রেষ্ঠ। (৩) রান্ধে বাড়ে। 

(৪) Fef | (৫) মাতা। ৬) দাবা খেলা। 

(৭) স্ুবচণী ‘শুভচণ্ডী’ শব্দের Bist; wet ঠাকুরাণী 
হাঁড়ির eal বা পাণ সাজেন। 

(৮) পাড়খা-পাখা। (৯) সোণার খড়ম পায়ে হাড়ি নদীর 
উপর বেড়ায়। (১০) তিন প্রহর । 


Soo বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এতেক যদি গিয়ান ছিল হাড়িপা লঙ্কেশ্বর | 

তার চেতে অধিক জ্ঞান জান মা ময়না সুন্দর | 
তবে কেনে আমার পিতা গেল যমের ঘর ॥ 

গোটা! চারেক গেআন যদি আমার বাপক দিলেন। 
যুগে যুগে আমার পিতা বাচিঞা রইল হএ। 
আমার নাকা (১) পাঁচ পুত্র আরো পাইলেন হএ ॥ 
সত্যে রাজার পুত্র হএ নাও পারিলাম হএ। 

মএনা বলে শুন ছেলে আমি বলি তোরে | 

fra Fam রাজপুত্র নির্বদ্বিয়ারে কাল। 

এক জননী হএ তোমাক বুঝাঁব কত কাল ॥ 
কৈছিলান (2) তোমার পিতাক গেয়ান শিখিবার | 
ঘরের নারীর গিয়ান দেখে তোমার পিতা গিয়ান 


করছে হেলা | (৩) 
এ দিগে গোদা-যম পাতা এ গিয়াছেন মেলা ॥ 
মাতার বিরুদ্ধে পুত্রের রাজা! বলে শুন জননী জননী লক্ষ্মী রাই। 
ভয়ানক অভিযোগ | এসব কথা মিথ্যা মা তোমার বিশ্বাস না পাই ॥ 


হাড়ির খাইছেন গুয়া মা হাড়ির খাইছেন পাণ | 

ভাব করে শিখিয়া fae এ হাড়ির গিয়ান ॥ 

হাঁড়ির গিয়ানে তোমার গিয়ানে জননী একস্তর করিয়া | 
আমার পিতাক মারছেন মা গরল বিষ খাওয়াইয়া | 
বুদ্ধি পরামিশে আমাক বনবাসে পাঠাইআ | 

শুয়া বীচি খাবেন তুমি এ হাড়ি লৈয়া ॥ 

হাটে গেছেন বাজার গেছেন কিনিআ খাইছেন খই | 
আমার পিতার মরণের দিন সতী গেছেন কই ॥ (৪) 
আমার পিতার মরণের দিন সতী গেলেন হএ। 

সত্য রাজার পুত্র নাও Mol হএ ॥ (৫) 


(১) প্যায়=মতন | (২) কহিয়াছিলাম। 

(৩) নিজের স্ত্রী মহাজ্ঞান শিখিয়াছে, এইজন্য রাজা তাহা তুচ্ছ 
afaa উপেক্ষা করিলেন। 

(৪) আমার পিতার সঙ্গে মা সহমরণ গেলেন না কেন? 

(৫) নীও=নাবার=ভূৃতলে। আমার পিতার সঙ্গে সহমরণ 
গেলে, তবে আমি বুবিতাম সত্য সত্যই আমি রাজপুল হইয়া ভূমি 
হুইয়াছিলাম। 


বৌদ্ধযুগ _ ময়নামতীর গাঁন__১১শ-১২শ শতাব্দী । ১০১ 


ষখনে ধন্মী রাজা জননীক কটু বাক্য বলিল । 

কাট।বিরিখের লাগাএ (>) ময়না ঢলিয়া পড়িল ॥ 

করুণ! করি বুড়ী ময়না কান্দিতে লাগিল ॥ 

ভগবান এই পুত্র জন্মেছিল এ হৃদি মাঝারে | 

বেটা হঞা কলঙ্ক দিলে ভাই (২) হাড়ির বরাবরে ॥ 

গোরখনাথ হএ গুরু হাড়ি ধম্মের ভাই। 

দোন জনে জ্ঞান শিখেছি একই হাড়ির ঠাঞি ॥ 

সেই সম্বন্ধে হএ হাড়ি আমার ছোট ভাই। 

আর একন৷ দিলে হএ যদি গুরু লাগেবে দোসর । 

এক্কেকালে দুষ্ট পুত্র পাঠাই রসাতল ॥ (৩) 

গুরু গুরু বলিয়া ময়না বুড়ী কান্দিতে লাগিল। 

কৈল্লাসেতে ছিল শিব গোরখনাথ আসন নড়িল ॥ 

কৈল্লাসেতে শিব গোরখনাথ মস্তকে দিল পাও | গোরক্ষনাধের নিকট 
শিবের ঘরণী নামিল রাক্ত। সতীর মাও ॥ ময়নামতীর ais- 
যেন কালে বুড়ী Tae গুরুকে দেখিল। শিৰেদন। 

এক অদ্ধ মস্তকের কেশ দুই অদ্ধ FIAN | 

গুরুর চরণে বুড়ী ময়না ভজিয়া ॥ 

গুরু বাপ এই পুত্র জন্ম দিলেন হৃদের মাঝারে | 

বেটা হএ কলঙ্ক দিলে ভাই হাড়ির বরাবরে ॥ 


(১) কাটাবিরিখের লাগাএ কর্তিত বৃক্ষের স্যার | 

(২) হাড়িপা ও ময়নামন্তী উভয়েই গোরক্ষনাথের চেলা, এই সম্বন্ধে 
হাড়িপা ময়নামতীর ভাই। 

(৩) একনা = একখানা = একটি। আমার যদি ইহার দোসর 
আর একটি পুত্র থাকিত, তবে এই তুষ্ট পুত্রকে এখনি রসাতলে 
পাঠাইতাম | 





বন্দন। | 


হাড়িপার পাটিকা 
নগরে আগমল। 


দুল ভ-মল্লিক-কৃত 
রাজ! গোবিন্দচন্দ্রের গান। 
[ পরবর্তী কালের মাঞ্জিত সংস্করণ। ] 
একাদশ শতাব্দীর একটি অতি প্রাচীন গাথা ভাঙ্গিয়া দুর্লভ মল্লিক- 
নামক কবি এই কৰিতা প্রণয়ন করিয়াছেন। ইহাতে সেই প্রাচীন 
কবিতার অনেক ভাব সংরক্ষিত, এই জন্য আমরা এই অধ্যায়ে ইহা 
সন্নিবিষ্ট করিলাম। এই গানে স্পষ্টই দেখা যায় বাঙ্ছলার পলী-গাখার 
উপর সংস্কৃত প্রভাব পড়িয়াছে। এই গান সাহিত্য-পরিষৎ হইতে 
শ্রীযুক্ত fae শাল মহাশয় সম্পাদিত ও প্রকাশিত করিয়াছেন। 
প্রথমে বন্দিলাম ধন্ম আছর গোসাঞ্জি। 
যার অগোচরে কিছু ত্রিভূবনে নাঞি ॥ 
দেব গুরু বিষ্ণু বন্দ বেদ ব্রহ্ম মুনি। 
জ্ঞান গুরু শিব বন্দো ত্রিজগতে জানি | 
দয়ার গুরু ভগবতী বন্দো Ay দেবী । 
সরস্বতী দেবী বন্দো যাহ! হইতে কবি ॥ 
হাড়িপা কালুপা বন্দিলাম জ্ঞানবিন্দ (>) | 
SINS বন্দো আর রাজা গোবিন্দচন্দ ॥ 
AAA SH বন্দো যত দেবগণ। 
দেবদেবী চরণে আমার নিবেদন ॥ 
জন্মদাতা পিতা মাতা জঠর-ধারিণী। 
দীক্ষা গুরু বন্দিলাম লোটায়্যা ধরণী ॥ 
পাতালে বাঙ্ণুকি বন্দো চন্দ্র RAT আদি। 
গ্রহ তারা IIRAL বন্দো নদ নদী ॥ 
ISAD মহাজ্ঞান দিয়াছেন কাণে। 
দুর্লভ মল্লিকে কহে শ্রীপুরুচরণে ॥ 


যোগসিদ্ধা হাড়িপা কালুপা গোক্ষ মীন। (২) 

সাত Prat অবতার গৃহবাস হীন ॥ 

ধর্ম অবতার হইল সিদ্ধা সাতজন। 

গুরু শাপে হাড়িপা যান পাঁটিকা ভূবন ॥ 
(১) st o 
(২) হাঁড়িপা, কালুপা, গোরক্ষমাথ, মীননাথ ইহারা বৌদ্ধ যোগী। 


পরবর্তী কালের গোবিন্দচন্দ্রের গান | ১০৩ 


গুরু শাপে মীননাথ কদলীর বনে। 

ফাফর হইল যোগী হারায়্যা মহাজ্ঞানে ॥ 
HDA নগরে রাজা গোবিন্দচন্ত্র ভূপ। 
জলন্দরী (>) হাড়িপ৷ (২) হইল হাড়িরূপ ॥ 
শিশুপা কুমার এক সঙ্গে করিল। 

নগর বাহিরে হাড়ি আশ্রম করিল ॥ 
পাইশালে খাটে হাড়ি রাজার আওয়াসে (©) | 
বার বৎসর শাপ হইল (৪) অবশেষে ॥ 

রজনী প্রভাতে মুখ করিয়া পাখাল। 
রাজপুরে গেল হাড়ি ঝুরিয়ে কোদাল ॥ 
গুপ্তবেশে হাড়িপা আছে তথায় | 

শিশুপা কুমার তার পশ্চায়ত গোড়ায় (৫) n 
বাহড় বাহড় (৬) তারে বলে জলন্দরী | 
এখনি আসিব পুত্র তোর বরাবরি ॥ 
ছাওয়াল চরিত্র তোমার নারিবে যাইতে | 
প্রবোধ না মানে শিশু লাগিল কান্দিতে ॥ 
বিকল হইল হাড়িপা ক্রন্দন দেখিয়া | 

প্রবোধ করিল! শিশু নাড়ু কল! দিয় ॥ 
সম্মুখেতে রম্যবন তাহে দিব্য ফল। 

একে একে জলন্দরী চাহিল সকল ॥ 

প্রথমে মাটার গড় afer ত্বরায়। 

দ্বিতীয়ে লঙ্ঘিল গড় বংশীবট তায় ॥ 

তৃতীয়ে লঙ্ঘিল গড় ফটিক রচিত। 

চতুর্থে লঙ্ঘিল গড় হীরায় জড়িত | 

পঞ্চমে লজ্বিল গড় লোহার গঠন। 

AEH ধবল গড় শতেক যোজন ॥ 

সপ্তমে দেখিল গড় নানা জাতি ফল। বক্ষ গুলিকে 334 
আম কাঠাল গুবাক নারিকেল ॥ করা। 
হরীতকী জায়ফল এলাচ লবঙ্গ | 

মধুর কোকিল নাদ করএ TAF ॥ 


(১) হাড়ির এক নাম। (২) হাড়িরূপী গুরু । (৩) আবাসে। 
(৪) পাটিকা নগরে ১২ বৎসর হাড়ি-্ূপে থাকিতে অভিশাপ হইল | 
(৫) গমন FTA | (৬) ফিরিয়া আইস। 


১০৪ 


গোবিন্দচন্দ্র অন্দর- 
মহলে। 


ময়নামতীর প্রবেশ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নানাজাতি পক্ষী গাছে করে কোলাহল। 
পক্ষি-রব শুনি চিত্ত হইল চঞ্চল ॥ 
চারিদিক চাহি যোগী ধ্যান আরস্তিল। 
হুঙ্কারে বৃক্ষ সব ভূমিতে ঠেকিল ॥ 

হেট মুণ্ড হইল গাছ লোটে ভূমিতল। 
fefen পুত্রের. হাতে দিল নান! ফল ॥ 
হুহুঙ্কার দিয়া পুনঃ চারি পানে চায় | 
ততক্ষণে বৃক্ষ ডাল উঠিয়া দাগায় ॥ 
বালাখানায় বসিয়া দেখিল রাজার মা। 
হাড়ি নয় জানিলাম এই হাড়িপা ॥ 
গুপ্তবেশে বাউলরূপে আছে এই ঠাঞি। 
ইহার চেল! করিয়া রাজ! গোবিন্দাই ॥ 


বসিয়াছে গোবিন্দচন্দ্র আপনার পুরী | 
ছয় কুড়ি রাণী কাছে পুদুনা সুন্দরী ॥ 
উদুন! পুছুনা (১) লইয়া করিছে বিলাস | 
শ্বেত চামরে কেহ করিছে বাতাস ॥ 
অগুরু চন্দন কেহ লেপে সর্ব গায়। 
FHT সহিত কেহ তাম্ব.ল যোগায় ॥ 
Soa পুছুনা রূপ জলন্ত আগুনি। 

মেঘের আড়েতে যেন শোভে সৌদামিনী ॥ 
অন্ধকারে শোভা যেন মাণিক উচ্জল। 
উঠুন! পুদুনা রূপে লঙ্জিত কমল | 


ছয় কুড়ি রাণী লয়্যা গোচিন্দচন্দ্র যথা | 
হেন কালে ময়নামন্ত্রী (২) উত্তরিল তথা ॥ 
মাএ দেখি গোবিন্দচন্ত্র উঠিয়া দাণ্ডায়। 
প্রণাম করিয়া রাজা আসন যোগায় ॥ 
ময়নামতী বলে বাছা MST তোমার ঠাঁই। 
বিরলে কহিব কিছু কথা গোবিন্দাই ॥ 
এতেক শুনিয়া রাজা মায়ের বচন। 


জেলার অন্তর্গত সাভারের রাজা হরিশ্চন্দ পালের Fal) (Martin’s 
Eastern India, Vol ITT, P. 409 ) (২) ময়নামতী | 


পরবর্তী কালের গোবিন্দচন্দ্রের গান | ১০৫ 


ময়নাম্তী বলে বাছ! শুন গোবিন্দাই । 
মায়ে পোয় যোগী হইলে জঞ্জাল এড়াই ॥ 
নিষ্ঠুর দারুণ যম কারে নাই FH | 
কাড্যা লয় প্রাণের শুরা (১) AON রয় কায়! ॥ 
পড়্যা রয় ধন জন অট্টালিকা পুরী | 
সভা মাঝে দিয়া ডাকা প্রাণ করে চুরি ॥ 
কোন্‌ রূপে আইসে যম কোন্‌ পথে যায় | 
চিনিতে না পারে যমে নিকটে বেড়ায় ॥ 
হস্তী ঘোড়া পয়দল যত দেখ আর । 
অনলের মধ্যে যেন ভন্মেতে WHT ॥ 
কুয়ারের (২) পানী যেন নরের জীবন। 
মাটার পুত্তলি যেন সব অকারণ ॥ 

ies পোকা বিন্ধে যেন AAG লঙ্ঘে (৩) কল! | 
জ্ঞানের বিনাশ মাগো বলে অবলা ॥ 
আঠার বৎসর হইলে উনিশে মরণ | 
শূন্যতরে নিষ্ঠুর যম আসিবে কখন (৪) ॥ 
নিদারুণ যম আসি গলে দিবে পা। 
কাড়্যা লবে প্রাণের wal কান্দিবেক মা ॥ 
কান্দিয়া কান্দিয়া সভাই যাবে ঘরে। 
SoA জননী কান্দে যাবৎ না মরে ॥ 
লহাই (৫) যৌবন পুড়্যা হবে ছার খার | 
মোর বোল শুন পুত্র মরণ নহে আর ॥ 
যোগসিদ্ধা যোগী হয় হইবে অমর | 
রাজা বলে কোথা পাব সিদ্ধ! কলেবর ॥ 


ময়না বোলে বাছা শুন গোবিন্দাই | হাড়িপাকে গুরু 


হাড়িপা মানুষ নহে জ্ঞান তার ঠাই ॥ স্বীকার করিবার 
জন্য অনুরোধ | 


(১) শুয়| = শুকপক্ষী ; এস্থলে প্রাণের শ্তকপক্ষী অর্থাৎ প্রাণ ; চলিত 
ভাষায় কখনও কখনও প্প্রাণ-পাখী” বলা হয়। 

(২) কুয়াধার = হিমের | (৩) চুষে | 

(৪) পূর্বকাঁর এক ভবিষ্যদ্বাণী অনুসারে গোবিন্দচন্দ্রের ( গোপী- 
চন্দের ) ১৯ বর্ষ বয়সে মৃত্যু অবধারিত ছিল। সন্যাস-গ্রহণ দ্বারা এই 
মৃত্যু হইতে অব্যাহতি পাওয়া যাইতে পারে, এই নিমিত্তই যাজমাত৷! ময়না- 
মতীর পুত্রকে Haye প্রবর্তিত করার জন্য এত আগ্রহ । (৫) নৃতন 


28 


১০৬ 


রাজার প্রতিবাদ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


সেই হব জ্ঞান গুরু তার সেবা কর। 

এত শুনি গোবিন্দন্দর কাপে কলেবর ॥ 
পাঁইশালে খাটে হাড়ি al করে ছিনান। 
তার ঠাই কেমনে আছএ ব্ৰহ্মজ্ঞান ॥ 
আমি রাজা গোবিন্দচন্ত্র সর্বলোকে জানে | 
ফেমনে ধরিতে বল হাড়ির চরণে ॥ 

এত শুনি বলে তখন ময়না রাণী। 

হাঁড়ি নহে হাঁড়িপা বাউল ব্ৰহ্মজ্ঞানী ॥ 
আমার বচন শুন হয়ে সাবধানে | 

ধীরে ধীরে শুন কথা হাঁড়িপা পাছু শুনে I 
করিবে আমারে যোগী যদি ছিল মনে | 
উদুনা পুদুনা তবে বিভা দিলে কেনে ॥ 
Sgal করিয়া! বিভা পুছুন! পাইলাম | 
হস্তী ঘোড়া NSE আর খেতুয়া গোলাম ॥ 
অন্য লোকের মায়ে বোলে আশীর্বাদ করি | 
চণ্ডাল জননী বলে হও দেশাস্তরী ॥ 

ষোল দণ্ডের রাজা আমি (>) বঙ্গ অধিকারী | 
কেমনে হইতে বল নাছের ভিখারী (২)॥ 
ময়না মন্ত্রী বলে বাছা হইবে অমর । 

রাজা বলে তবে কেন বাপ মৈল মোর ॥ 
ময়নামন্ত্রী বলে বাছা এ তাপে মরি । 

না শুনিল জ্ঞান কথা গেল যমপুরী ॥ 
সকালে শুনিয়া জ্ঞান বৈকালে ভূলিল। 
নারী বলি হেলা করি নাহিক শুনিল ॥ 


(১) ষোল দণ্ডে যতটা স্থান ভ্রমণ করা যায়, ততটা স্থানের মালিক। 
ইহার পূর্বের “২২ দণ্ডের” উল্লেখ সম্বন্ধে আমরা যাহা লিখিয়াছি, এখানে 
তাহাই প্রযুজ্য। গোবিন্দচন্ত্র সমস্ত পূর্ব-বঙ্গের রাজা ছিলেন, আমরা 
রাজেন্দ্র চোলের প্রস্তর-লিপিতে ইহা জানিতে পারিয়াছি। গ্রাম্য কবি 
পরবর্তী সময়ে স্বীয় পল্লীর মানদণ্ড হস্তে “যোল দণ্ডের” অধিকার নির্দেশ 
করিয়া মনে করিয়াছেন, তিনি ated) খুব উজ্জল করিলেন। বস্তুতঃ 
ইহা তাহার মুর্খতার পরিচায়ক মাত্র । 

(২) যাহার! ভিক্ষাঙ্জনের জন্য নান! বেশে গৃহস্থের দ্বারে খুরিয়া 
বেড়ায়। 


পরবর্তী কালের গোবিন্দচন্দ্রের গান । ১০৭ 


তোমার পিতা ম[ণিকচন্দ্র পরম সুন্দর | 
আমার যৌবনে টুটে কলেবর ॥ 
VEN পুছুনা নহে একাল নাগিনী। 
হৃদে বসি পিয়ে মধু জ্ঞীন-বিনাশিনী ॥ 
যে কালে জনক গৃহে আছিলাম আমি। 
মোরে জ্ঞান দিয়াছেন গোর্ষনাথ মুনি ॥ 


পাঠশালে পড়ি আমি যাই নিকেতন। গোরক্ষনাথের বর-দান। 
যোল শত যোগী হইয়া গোরক্ষ গমন ॥ 
মোরে জিজ্ঞাসিল গুরু গুণের সাগর | 
রাজার ঝিয়ারী কিছু ভিক্ষা দেহ মোর ॥ 
প্রণাম করিয়া আমি যাই নিকেতন। 
যোগিগণে দিব ভিক্ষা মোর হইল মন ॥ 
রাজার ভাণ্ডারে ধন যতেক আছিল। 
গোর্ষনাথ মায়া পাতি সব উড়াইল ॥ 
ভিক্ষা মোর নাহি না পাই তখন FA | 
ভাণ্ডার দেখিয়া ta কান্দিয়া আকুল ॥ 
রজত মুকুতা আদি যেই দিকে চাই। 
গোক্ষনাথের সম্পাতে Stota কিছু atf ॥ 
অবশেষে আছে কাজি তার মধ্যে ভাত | 
সেই খানে না লাগিল যোগীর সম্পাত ॥ 
যতন করিয়া! তাহ! পূরি স্বর্ণ থালে। 
যোগীর নিকটে লয়্যা Sey হেন কালে ॥ 
পরম হরিষ যোগী হইল সর্বজন | 
সম্পূর্ণ হইল সভে করিল তোজন ॥ 
আশীৰ্ব্বাদ করি গুরু মহাজ্ঞান দিল। 
চারি যুগ অমর করিয়া মোরে গেল ॥ 
este তোমার তত্ব গুরুর বরাবরী | 
গোবিন্দাই গুরু হইব সিদ্ধ! জলন্দরী ॥ 
দুর্লভ কহেন ধন্মহাড়ি ধৰ্ম্মঅবতার | 
বিপদ সাগরে গুরু মোরে কর পার ॥ 


রাজা বলে যোগী যদি অমর করিল। গোরক্ষনাথের FNI | 
তুমি হেন থাকিতে বাপা কেমতে মরিল ॥ 


১০৮ 


ম।ণিকচন্জ রাজার মৃত্যু 
বিবরণ। 





বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


কহিলে সে সব কথা মনে নাহি ভয়। 
তুমি হৈলে অমর বাপে যমে লয়্যা যায় ॥ 
স্থবর্ণচন্দ্র মহারাজা ধাড়ীচন্ত্র পিতা. 

তার পুত্র মাণিকচন্ত্র শুন তার কথা | 
মোরে বিভ। কৈল রাজা অল্প বয়সে । 
গেলেন তোমার পিতা মোর বাপের বাসে ॥ 
ধ্যানে দেখিলাম স্বামীর অকাল মরণ | 
কেহ না আদরে তারে জিজ্ঞাসে কথন ॥ 
পরিচয় fox আমি ধ্যানেতে বসিয়া | 
পলাইল তোর পিতা রাক্ষসী বলিয়া | 
সেই হইতে তোর পিতা না আইসে মোর পাশে। 
মোর বাপে কয়্যা রাজা গেল নিজ দেশে ॥ 
তোর পিতা মোর তরে করয়ে তরাস। 
মোরে ভয় করি রাজ! বঞ্চে গৃহবাস ॥ 
তখন আমার গর্ভ হইল ছয় মাস। 

সেই গর্ভে গোবিন্দচন্ত্র তোমার প্রকাশ ॥ 
গুণিয়া দেখিলাম স্বামীর নিকট মরণ। 
ন! শুনিল মহাজ্ঞান অবোধ রাজন ॥ 
কালান্তক যম (১) আইল রাঁজারে লইতে | 
রাজা! নাহি জানে তাহা না পায় দেখিতে ॥ 
যতনে রাখিলাম রাজায় ঘরের ভিতরে | 
আপনি বসিলাম সেই ঘরের দুয়ারে ॥ 
পাষাণ দেয়াল ঘরের লোহার কপাট | 
হীরার বাঁধুনি নাই পিপীড়ার বাট ॥ 
প্রথমে আইল যম দাগায়ে বাহিরে । 
আমারে দেখিয়া যম আসিতে না পারে ॥ 
হুঙ্কার ছাড়িলাম আমি দেখিয়া যমেরে | 
AG যোজন যম পলাইল ডরে ॥ 

রতন জ্বলিছে ঘরে বিশাশয় (২) বাতি। 
বাহিরে আইল যম ছুই প্রহর রাতি ॥ 





(>) পরবর্তী দুর্লভ মল্লিক কবি “গোদা-যম” প্রভৃতির স্থলে “কালাস্তক 
যম,” “্যমদূত” প্রভৃতি কথা ব্যবহার Siw প্রাচীন গাথার সংস্কার 


(২) ১২০ বাতি। 


পরবর্তী কালের গোবিন্দচন্দ্রের গান | 


আখি পালটিলে পাছে যমে লয়ে ষায়। 
বসিয়া রহিলাম আমি রাত্র না পোহায় ॥ 
রাজার নিকটে আমি বস্তা রাত্রি শেষে। 
পুনর্বার যমদূত দ্বারের নিকট আসে ॥ 
ব্ৰহ্মজ্ঞান বন্ত। আমি ছাড়িলাম হুহুঙ্কার | 
পলাইল সব দূত কেহ নাহি আর ॥ 
সমাচার শুনি যম বুঝিলাম কারণ | 

শত দূত শমন পাঠান ততক্ষণ ॥ 

ঘেরিল রাজার পুরী দূতগণ আসি। 
রজনী প্রভাত হইল অন্ত গেল শশী ॥ 
আগু পাছু হয়ে দূত নান! মায়া পাতে | 
CH ACH বেড়ায় দূত না পায় ধরিতে ॥ 
ধ্যান ভাঙ্গি দেখি দূত সমুখে রাজার | 
হঙ্কারে পলায় দূত নাহি থাকে আর ॥ 
সাত দিন এইব্ূপে দূত আইসে যায়। 
তোর বাপ আকুল তখন হইল ক্ষুধায় ॥ 
যমদূত পাতি মায়! ক্ষুধা (১) রূপ TA | 
রাজার উদরে দূত প্রবেশিল গিয়া ॥ 
ক্ষুধায় আকুল রাজ! কাপে সর্বকায়। 
রন্ধন করিয়! রামা Gate আমায় ॥ 
আমি কহিলাম বদি যাই রান্ধিবারে | 
এখনি লইয়া বম যাইবে তোমারে ॥ 

এত শুনি কহে রাজা কর্যা মোরে CHI I 
যমে যারে ACI তার বুদ্ধি হল লোপ ॥ 
রন্ধন করিতে গেলাম যম হৈল লুকী (২)। 
অন্তর হইল দূত দেখি বা না দেখি ॥ 
শৃন্তু পথে আসি যম প্রাণ নিল কাড়্যা | 
প্রাণ-পুরুষ ছাড়্যা গেল Sta রৈল পড়্যা ॥ 
ধেয়ানে জানিলাম রাজা মরিল নিশ্চয় | 
ভ্রমর (৩) হইয়া আমি গেলাম যমালয় ॥ 





(৯ পূর্ববর্তী কবি মাণিকচন্্র রাজার মৃত্যু-কালীন ‘তৃষ্ণার’ উল্লেখ 
(২) লুকায়িত হওয়া | (৩) পূর্ববর্তী কবি 
ময়নামতীর নিজ রূপেই যমালয়ে ষাইয়! বিবিধ রূপধারী গোদা-ষমকে 


করিয়াছেন। 


ধরিবার নিমিত্ত বিবিধ রূপ-ধারণের কথা লিখিয়াছেন। 


১০৯ 


সফনামতীর বমলয়ে 
প্রবেশ | 


৯৯০ 


attol afesta 


FA] | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বস্তা আছে যমরাজ রত্ন সিংহাসনে | 
বেষ্টিত করিয়! যমে যত দূতগণে ॥ 

যমের নিকটে আমি উত্তরিলাম গিয়া | 
কম্পিত হইল যম আমারে দেখিয়া ॥ 
চতুদ্দিকে উদ্ধশ্বাসে পলায় দূতগণ | 
হুঙ্কারে কাপিল যম টলিল আমন ॥ 

যোড় হস্তে সমুখে মোর দাগ্ডায় যমরাজ | 
কি কারণে আইলে মাতা কহ্‌ নিজ কায ॥ 
আমি বলিলাম যমে নিজ প্রয়োজন | 
আনিলে আমার স্বামী কিসের কারণ ॥ 
এত অধিকারে তোর বাঞ্ছা না পুরিল। 
আন্তাছ আমার পতি তোরে প্রমাদ ঘটিল ॥ 
মোর পতি অবিলম্বে ঝাট দেহ আনি । 
হুঙ্কারে করিব ভম্ম জালিব আগুনি ॥ 
আমি কহিলাম পুনঃ দেহ প্রাণ দান | 
তোরে আশীর্বাদ করি যাই নিজ স্থান ॥ 
যম বলে তবে দিতে পারি জেয়াইয়া (>) | 
আপোড়া৷ মৃত্তিকা তুমি ঝাট আন গিয়া ॥ 
আপোড়া মৃত্তিকা বিনে না হয় জীবন | 
এতেক শুনিয়া আমি করিলাম গমন | 
ব্রহ্মার নিকট গিয়া দিলাম দরশন। 
কহিলাম বিধাতারে বিনয় বচন ॥ 
যম-রাঁজা প্রীণ-পতির লইল জীবন | 
আপোড়া মৃত্তিকা চাই তাহার কারণ ॥ 


ব্ৰহ্মা বলেন শুন ময়নামন্ত্রী রাণী। 

আপোড়! মুত্তিকার তত্ব আমি নাঞি জানি ॥ 
এত শুনিয়া আমার মনে লাগে ধন্ধ। 

দুর্লভ মল্লিকে কহে শুন গোবিন্দচন্দ ॥ 


জেয়াইয়! = জীয়াইয়! | 


fica লাল | 


শৃণ্য-পুরাণে শিবের গান। 
শিবের গান__রামাই পণ্ডিত_ খ্ঃ ১০ম-১১শ শতাব্দী । 
মহাযান সম্প্রদায়ের বৌদ্ধগণ শিবপূজা করিতেন। এই শিবের 

স্থান বুদ্ধ অপেক্ষা নিস্নে। শ্ৃন্ঠ-পুরাণে দেখা যায় শিব বুদ্ধ বা ধর্ম্মকে 
পূজা করার জন্য উপকরণ সংগ্রহ করিতেছেন। বৌদ্ধযুগের শিব 
কৃষকদিগের দেবতা। পরবর্তী হিন্দুধর্মের নেতৃগণ শিবের যে প্রশান্ত 
রজত-গিরিনিভ মূর্তি ও সমাধির অবস্থা কল্পনা করিয়াছেন বোদ্ধযুগের 
শিবে তাহার কিছুই নাই। তিনি কৃষি-কাধ্য করেন এবং গৃহে শিবানীর 
সঙ্গে নিয় শ্রেণীর লোকের স্তায় কলহ করেন। এই কৃষক-শিবের গান 
বঙ্গদেশে এরূপ প্রচলিত হইয়াছিল যে, পরবর্তী হিন্দু কবিগণও শিব- 
চরিত্রের এই ভাগ একবারে বর্জ্জন করিতে পারেন পাই। রামেশ্বর, 
তারতচন্ত্র প্রভৃতি কবিগণ শিবের যে কৃষি-কাধ্য ও গাহ্‌স্থ্য কলহের আভাস 
দিয়াছেন, তাহ পূর্ববর্তী যুগের গীতি অবলম্বন করিয়া। শুন্য-পুরাপের যে 
শিবের গান উদ্ধৃত হইল, তাহ! পাঠ করিয়া জনৈক মনস্থিনী ইংরাজ-মহিলা 
তাহার কবিত্বের অতি উচ্চ প্রশংসা করিয়াছিলেন । শিবের ভক্ত শিবকে 
উলঙ্গ দেখিয়! তাহাকে বস্ত্র বয়নের জন্য কাপাস বুনিতে বলিতেছেন, 
তাহার উপবাস-শীর্ণ দেহ এবং ভিক্ষা-বৃত্তির কথা স্মরণ করিয়া ধান্ত 
রোপণ করিতে উপদেশ দিতেছেন, ইহ! সেই ইংরাজ-মহিলার মতে 
ভক্তির পরাকাষ্ঠা। সাধারণ Se উপাস্ত দেবতার নিকট স্বীয় অভাব- 
অভিযোগের কথাই জানাইয়৷ থাকেন। কিন্ত এখানে উপাসক নিজকে 
সম্পূর্ণরূপে ভুলিয়| স্বীয় উপান্ত দেবতার দুঃখে ব্গলিত হইতেছেন, এরূপ 
নিজের সুখ-ছঃখ-বিস্বাতি এবং দেবতার প্রতি তন্ুয়-ভাব ভক্তির ও 
কবিত্বের শ্রেষ্ঠতম উপাদান। 

যতদূর CHA ওঙ্কার যান। 

গারস্থের মহাপাপ HTS পলান ॥ (১) 

সাম TE AF অথর্ব CAH | 

গুকার লইয়া ধর্ম্মর পঞ্চম C | 

শুন শুন পণ্ডিত আগমর C ॥ 








(১) যতদূর পর্যন্ত ধর্ম্মঠাকুরের গুকার শব্দ ধ্বনিত হয়, ততদুর হইতে 
গৃহস্থের যত পাপ দূরে সরিয়া যায়। 


১১২ 


চাষের উপদেশ। 


শিবের কৃষি | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যখন আছেন গোসাঞি হআ দিগন্বর | 

ঘরে ঘরে ভিখা মাগিয়া বুলেন ঈশর ॥ 

রজনী পরভাতে fogata লাগি (১) যাই। 
কুথাএ পাই কুথাঁএ না পাই ॥ 

হত্তুকী বড়া তাহে করি দিন পাত। 

কত হরষ গোসাঞি ভিক্খাএ ভাত ॥ 

আন্ধার (২) বচনে গোসাঞি SPA (৩) চষ চাঁষ। 
কখন অন্ন হএ গোসাঞি কখন উপবাস 1 
পুথরী কাদাএ (৪) লইব Sa খানি.। 

আরসা (৫) হইলে যেন ছিচএ (৬) দিব পানী ॥ 
আর সব Feary কাদিব মাথে হাত দিয়া। 
পরম ইচ্ছায় ধান্ত আনিব দাইআ। (৭) ॥ 

ঘরে ধান্ত থাকিলে ATS সুখে অন্ন ATI | 
অন্নর বিহনে ATS কত দুঃখ পাব ॥ 

কাপাস চষহ AAS পরিব কাপড় | 

কতন! পরিব গোসাঞি কেওদ। (৮) বাঘর BG (a) | 
তিল সরিষা চাষ কর গোসাঞি বলি তব পাএ। 
কতনা মাখিব গোসাঞি বিভূতি গুলা গাএ | 
মুগ Abe আর চযিহ ইখু চাষ | 

তবে হবেক গোসাঞি পঞ্চামর্তর (১০) আশ ॥ 
সকল চাষ DA AG আর রোইও কলা। 

সকল TA পাই যেন ধল্ম-পুজার বেলা (১১) ॥ 


এতেক সুবিধা হর মনেতে ভাবিল। 
মন পবন দুই (১২) হেলএ সিজন করিল ॥ 


(১) ভিক্ষার জন্য | (২) আমার | (৩) তুমি। 


(8) সিক্ত কর্দমে। (৫) রস-বিহীন-শুক্ক। (৬) সেঁচিয়া। 

(৭) কাটিয়া। (৮) কেন্দুআ বা কেউন্দ! = ব্যাত্ব-বিশেষ। 

(৯) D$) (১০) পঞ্চামৃতের (১১) এই শিবঠাকুর 
হিন্দুর শিব নহেন, ইনি ধর্ম্পূজার (বুদ্ধ-পূজার) সহায়। (১২) মন এবং 
পবন নামক ছুটি বৃক্ষ। কোন অলৌকিক ঘটনার অনুকূল কাষ্ঠের জিনিষ 
গড়িতে হইলে এই “মন-পবনের, দ্বারা তাহা গড়া হইত, গল্পে এরূপ উক্ত 
আছে। “মন পবনের বৈঠা” অনেক প্রাচীন গলে শোনা যাঁয়। “মন 
পবনে” গঠিত দ্রব্যাদি মন ও পবনের ন্যায় দ্রুতগামী হয়, ইহাই ধারণা । 
বঙ্গদেশের কোন কোন স্থানে বুক্ষ-বিশেষ ‘মন ও পবনের' বৃক্ষ বলিয়া 
অভিহিত হইয়া থাকে | 


শিবের গান_ _রামাই পণ্ডিত -গ্নঃ ১০শ-১১শ শতাব্দী | ১১৩ 


সোণার ঘে লাঙ্গল কৈল রূপার যে ফাল । 
আগে পিছু লাগিলেত এ তিন গোজাল ॥ 
আস জোতি পাশ জোতি আঙদর বড় চিন্তা | 
ছুদিগে দুশলি feral যোআলে কৈল বিন্ধা (১) ॥ 
সকল সাজ হৈল পরভুর আর সাজ চাই। 
গটাদশ (২) কুয়া (৩) দিয়! সাজাইল মই ॥ 
তাবর (8) দুভিতে চাই দুগাছি «fa দড়ি | 
চাষ চষিতে চাই সোণার পাঁচন বাড়ি (e) i 
মাঘমাসে গোদাঞি পিথিবী মঙ্গলৈল (৬) । 
যতগুলি ভূম পরভু (৭) সকলি চষিল ॥ 
ভূমে চাষ দিঅ! পরভু SA কৈল তথা | 
বীজ ভোজ নহি gN (৮) বল তার কথা ॥ 
পাব্বতী বোলেন পরতু না চষিব চাষ । 
ধেআনে বলিলেন tS ছাড়িয়া নিশান ॥ 
একদিন রস হাসে কৈলাসে ভোলানাথে। 
CAR ATA তিলোচন পাব্বতীর সাথে ॥ 
কৌতুক করিতে শিবে উপজিল কাম | 
কামে উপজিল ধান কামদ বলি নাম ॥ 

এক ধানে হইবাক AETAT নাম | 

ইহাতে আসিয়া লক্ষ্মী করিব বিরাম ॥ 
যতেক ধান গোসাঞি সকলি বুনিল। 

চাষ চযিয়। গোসাঞি লাঙ্গল তুলিল ॥ 
শাবণ মাসেত ধান হইলেন গছা | 

ধান দেখিয়া পরভূর মনে বড় ইচ্ছা ॥ 
ভাদ্দর মাসেত হৈল ধান অতি মনোহর | 
ডহর ডাঙ্গর সব একুই সুসর ॥ (৯) 


(১) fam (২) দশগোটা _দশট|। 
(৩) মইয়ের মধ্যে মধ্যে যে অবকাশ থাকে তাহাকেই কুয়া” বলা 
হইয়াছে। (৪) তাবর-তাহার | 


(৫) গো মেষ প্রভৃতি তাড়াইবার যষ্টি-বিশেষ । 

(৩) মঙ্গলাচরণ করিল; এখানে হলারস্ত করিল। 

(৭) oe (৮) ছুগ্গা = দুৰ্গা | 

(৯) ডহর = নিয়তর ভূমি। ডাঙ্গর = বড়। FAA = সমান হইল | নিয়স্থ 
ছোট গাছ এবং উচ্চতর ভূমিস্থ বড় গাছ ভাদ্র মাসে একই সমান হইল। 


১৫ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


আশিন মাসেত মেঘে বারিষএ বিষিকানি | 
নদীএ আছেন কৃপজল পূরিত যে পানী ॥ 
কাত্তিকে সোলুডেতে নাহিক আফুলা। 
অঘানে পাকএ শিষ নামএ পড়এ কলা (১) | 
তখন গোসাঞি কোন্‌ বুদ্ধি যে করিল। 
ধান দাইতে পরভুর চিন্তা যে হইল ॥ 
বিশনাথ বিশকন্মা হুঙ্কার পাড়িল। 
আসিয়াত বিশকন্মা পরণাম করিল ॥ 

aaa মিগক (২) পরতু হুঙ্কার পাড়িল। 
আসিআত মিগবর উপনীত হইল ॥ 

ছীয়ন্ত মিগর ছাল ছাড়িআ৷ লইল। 

বাতাস মণ্ডল যাঁতা ছাইআ লইল ॥ 

ধাতা ছাইআ তথা খোটা যে afer | 
বিশকম্মাক হর অনুমতি fir | 

ধর ধর বিশকম্মা ভোগর গুআ খায়। 

শত পল সোণার কান্ত (৩) গঠিআ যোগাএ ॥ 
তাতা৷ করিআ নন্দী মহাতাক ছাড়িল। 
সোণার কাস্তাখানি গঠিআ যোগাল ॥ 

সাত নারিকল জলে দাখানি পানীঅল। 

মরা মিগ পুনরাএ পরাণ দান পাইল ॥ 

নাম সপ্ত জপিআ৷ মারিল মিগর গাএ। 
বনর মিগ তখন বনেত পালাএ | 

সরগর ভীম খেত্তীক (8) যে হুঙ্কার পাঁড়িল। 
আসিআত ভীম খেত্ী পরণাম করিল ॥ 
আজ্ঞা! দিলেন হর ধান যে দাইতে। 

দখিণ মুখেত উপনীত হইলেন খেতে ॥ 
দুবার NewS বহুত খানি জোলি | 

ভীম ধান দাইলেন আড়াই হাকুলি ॥ 





(১) ধানের ছড়া | ২). মুগকে। o 

(৩) কাইস্তা | (৪) ভীম ক্ষেত্রী। রামেশ্বরী 

শিবায়নে শিব-ঠাকুরের কৃষি-প্রসঙ্গে এই ভীমের অনেক বিবরণ 
পাওয়া যায়। ইনি মধ্যম পাণ্ডব কি না, অথবা তদপেক্ষাও কোন 
প্রাটীনতর গ্রবাদোক্ত ভীম, তাহা বিবেচ্য | 





শিবের গান__রামাই পণ্ডিত ্নঃ ১০শ-১১শ শতাব্দী । ১১৫ 
মুড়াগিরি পব্বত যোড়িআ! পালই (১) দিআ। 
হনুমান মহাবীরে পহরী রাখিয়া ॥ 
ভীম CAST হরে গিএ সব জানাইল। 
as ধান ছিল পরতু সকলি দাইল ॥ 
gata গাঙ্গেত বহুত খানি জোলি | 
ভীম CAST ধান দাইলেন আড়াই হালি ॥ 
শুনিআ ক্রোধিত হইল হর মহাশয়। 

OX ভীম খেত্তী সে ধানে আগুনি ভেজা এ ॥ 
ভীম তবে বরুণর (২) সাথী (৩) যে রাখিল। 
হিঙ্গুল! দেবীক ভীম সঙ্গেত লইল ॥ 

আগুন দিল ধান পোড়ে সবেগে উঠএ ধূঞা। 
পালোএতে আগুন দিয়া পালাইল ভীনা ॥ 
আড়াই হালি ধান পুড়এ TH বছর | 
দেবী স্থতা কাটএ HAG YTS অন্বর ॥ 

চু ঞা পড়া আঘাণ (৪) দেবী পাইল তখন। 
দেবতা সভাত গিআ দিল দরশন ॥ 

বিস্তর ছখেত পরভূ জনমাইল ধান। 

তীমক চাই বামন পটল তাউলর আন ॥ 
তিন পুধুরীর জল চাই গণ্ডষেকে। 

সাত পুধুরীর জল চাই এক নিশাসেকে ॥ (৫) 
কিরপেত রকৃখা পাইব সব লোক | 

এ সকল শুনিঞা হরর হৈল শোক | 

ইন্দর বলিআ হর পাড়িল হুঙ্কার | 

ছিষ্টি agai (৬) কর ইন্দর হৈল ছারখার ॥ 
ধীর por খীর BIS FoF পানী | 

অমর্ত বরিষণ ইন্দ্র করিল আপুনি ॥ 
গোসাঞি দিলেন তবে বিউনীর বাজ (৭)। 
যত ছিল ছার পাশ উড়িআত যায় ॥ 


(১) স্তুপ। (২) বরুণকে। (৩) সাক্ষী। (8) চুচা=তুষ। 
পড়! = পোড়া, অৰ্থাৎ ধান পোড়া । আঘাণ- ates = প্রাণ | 

(৫) এক নিশ্বানে অর্থাৎ শ্বাসত্যাগ না করিয়া ৭ পুক্ধরিণীর জল 
আনিয়া দেওয়া চাই। (০) সৃষ্টি রক্ষা। 

(৭) বিউনীর লব্যজনের । বাঅ = বাতাস 


১১৬ 


নানাবিধ শস্তের বীজ 
বপন। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পুনরপি গোদাঞি শ্রীহস্ত বুলাইল। 
যেমতি ধান ছিল পুর্ব তেমনি ধান হইল ॥ 
এখন মুক্তাক কোন্‌ কোন্‌ ধান চাই। 
সভা পর মুক্তাহার নাগএ তথাই ॥ 


জেঠ ধান বুনেন গোসাঞি ছিছরা আমলো । 
আলাচিত ফেফেরী দেখিতে যেবা কালো ॥ 
সনাখড়কী হুগ্গাভোগ আস আঙ্গ FA | 
আসমুক্তাহার Waa দ্বিগুণ যার ফল ॥ 
কালামুগড় (>) বুনেন গোসাঞি Bel মারিবার তরে | 
নাগরযুআন বুনেন ATG বাছিঅ! ভাঙ্গরে (২) ॥ 
তুলাশালী বুনেন পরভু তুলা যার গাএ। 
আসতির বুনেন পরভূ বা গন্ধ বাএ ॥ 

ধান মাঝে ধান বুনেন TESST | 

গোতমপলাল বুনেন পাতল যার ছড়ি ॥ 
পান্থুসিআ ভাদ্দমুখী বুনেন খেমরাঅ। 

তুলন ধান বুনেন বিরিঞ্চি ছধুরাঅ (৩) | 
গুজুরা বোআলি দাঁড় হাতীপাঞ্জর ৷ 

বুড়ামাত্তা ধান বুনেন দেখিতে সুন্দর ॥ 

হাটিআ হুটিয়া en তিলসাগরী আর । 

যার মুক্তাঅ CI হৈল আগুসার ॥ 

লতামৌ মৌকলস আর খেজুরছড়ি। 
পব্বতজীরা গন্ধতুলসী আর দলাগুড়ি ॥ 

বন্ধী বাশগজা আর সীতাশালি। 

হুকুলি হরিকালী বুনেন কুসুমমালী ॥ 

রক্তশীল চন্দনশাল বুনেন এক ভিতে। 
রাজদল মৌকলস বুনেন তুরিতে ॥ 

উড়াশালি বিন্বশীলি আর লাউশালি। 

নানা ধান বুনেন ATS ধান যে ভাদোলী ॥ 
রাজদল মৌকলস আজান সিঅলি। 

কাল! কান্তিক মেঘী বুনিলেন ভুলি ॥ 

খীরকন্বা বুনেন পরভূ পছাল রনজঅ। 
কামদধান বুনেন পরভু যে বা বাতি জলে হঅ ॥ 





(>) কৃষ্ণমু্গর -কালামুগ্ডর | (২) ভাঙ্গসেবী। (৩) Bats 


শিবায়ন__রামকৃষ্-১৭শ শতাব্দী । 
ae (১) দুধুরাজ বুনেন জভন। বীকই | 
মূলা মুক্তাহার পরতু বুনে একু ঠাঁঞি N 
পিপীড়। বাশগজা বুনেন ককচি। 

শুধু মাধবলতা বুনেন বাগুন বীচি ॥ 
কোটা মেট বায়গড় তোজনা আর বোর | 
CELSA ভোগ জলারাঙ্গি আর কনকচোর ॥ 
লালকামিনী শোলপন! বুনে পার্ছাভোগ | 
আধারকুলি ঘুমলেউলী আর গোপালভোগ ॥ 
বুখি আজানলম্্মী বুনেন বাশমতী | 
শীলছাটা পশী কাঙদ গন্ধমালতী ॥ 

আম পাবন গয়াবালী বুনেন পাথর! | 
মাসিলোট বিঙ্গাশীল বুনেন তসরা ॥ 

সমধুন! VA সান বুনেন টাঙ্গন | 
হরি মহীপাল বাকশাল বুনে মঙ্গলন ॥ 
বাকচোর পুআন বিড়ি গেঁড়ি গোপাল | 
হুড়৷ বাশকাটা বুনে মরিচ মইপাল ॥ 

জলার ধান বাঁকই বুনে লোটাইআ জয় | 
আথল পলিএ দাঅ বিড়! বয় লাএ ॥ 
কহেন রামাই পণ্ডিত ধানর জনম সাঅ (২)। 
তকত নাএকে ধন্ম হব বরদাএ ॥ 


রনির 


রামরুষ্জদেব-প্রণীত 
fre | 
শিবায়ন_ রামকৃষ্চ_-১৭শ শতাব্দী | 
রামকৃষ্চদেব নিজের যে আম্ম-বিবরণ দিয়াছেন তাহা! হইতে জানা যায়, 
কবির পিতামহের নাম wom, পিতামহীর নাম নারায়ণী, ( তাহার 
পিতামহীর সরস্বতী নারী অপর এক সতিনী ছিলেন )। কবির মাতামহ 


রামহূর্য্য মিত্র তেওজ কুলীন ছিলেন। কবির পিতা ware “ANCA 
ধীর” ছিলেন, এবং মাতা রাধাদাসী পরম গুণব্তী বলিয়া খ্যাত ছিলেন ; 





(১) ক্ষুদ্র । (২) সার-সাঙ্গ। 


১১৭ 


১৯৮ 


বঙ্গ-সাহিত্যা-পরিচয় | 


ইহার! দক্ষিণ রাটীয় কায়স্থ, কাশ্তপগোত্র ও দেব উপাধি-বিশিষ্ট । নিবাস 
রসপুর। শিবায়ন খুব বিরাট গ্রন্থ, ভারতচন্দের RIITA হইতে বৃহৎ 
হইবে । এই কাব্যের প্রায় ২০০ বৎসরের হস্তলিখিত খণ্ডিত পুথি শ্রীযুক্ত 
নগেন্দ্রনাথ বনু মহাশয়ের নিকট আছে । কবি সুপণ্ডিত ছিলেন, তিনি 
বিবিধ সংস্কৃত পুরাণ ও কাব্য অবলম্বনে শিবায়ন রচনা করিয়াছেন | 
রামকৃষ্ণের উপাধি ছিল “কবিচন্দ্র” | 
শিবনিন্দা | 
শুন মাতঃ সত্যবতি (১) পাগল তোমার পতি 
নিমন্ত্রণ না fay লাজে । 
কদাচার দিগন্বর SINA অমঙ্গল 
দেবের সমাজে নাঞি সাজে ॥ 
শ্বশানের ছাই মাঁথে ভূত প্রেত সঙ্গে থাকে 
চূড়ামণি কলঙ্কের কলা | 
স্ত,র তাহার ভক্ষ্য সিদ্দিতে ঘূর্ণিত চক্ষ 
গরল যোড়িল সব গলা ॥ 
বাছাগো হর নহে যোগাক জামাতা | 
ভ্ৰমে ভিক্ষুকের বেশে কেবল শিবের দোষে 
পাঁসরিল তোমার মমতা ॥ 
মুখযোড়। দাড়িগোপে শরীর যোড়িল সাপে 
আচ্ছাদন Ye CA DL | 
বৃষে চড়ে ব্ৰহ্মবধী বিষাদী বিশাল-নাদী 
নাহিক তাহার লোকধর্ম্ম ॥ 
হেন লেখে ATR কেশের পরশ ATA 
অপবিত্র হয় সেই FA | 
হেন কেশ তার ঝারি জটার ভিতরে বারি 
সান পান তাহাতে সকল ॥ 
ete জল করি দান PAI করয়ে স্নান 
জ্ঞানহীন না হয় পবিত্র | 
তেন শঙ্করের বুদ্ধি নাহিক তাহার শুদ্ধি 
পশুপতি পশ্যর চরিত্র ॥ 
IBEA জল AVD বদনে বাজায় AWB 
আপনি আপনা গালে চড় | 


| (১) _সতীকে অনেক স্থলেই সত্যবতী বলিয়া উল্লেখ করা হইয়াছে | 


শিবায়ন-_রামকুষ্জ ১৭শ শতাব্দী | 


নাহি তার লজ্জা ভয় নাহিক বিনয় লয় 
গুর-গর্কিতের নাহি গড় ॥ 

বৈভব দেখায় ভণ্ড ACS থাকে চারি দণ্ড 
বাজিকর যেন করে বাজি। 

চিরস্থায়ী কিছু নহে সভে মাত্র ঘরে রহে 
সিদ্ধি ঝুলি ফুল তোলা! সাজি ॥ 

নিরম্কুশ স্বতন্তর ধ্যান ধরে নিরন্তর 
HSA বৃষ বলদ বৃন্দ । 

রামকৃষ্ণ দাস গায় কোন গুণ নাহি তায় 


তে কারণে আমি হতশ্রদ্ধ ॥ 


সতীর প্রাণত্যাগ | 
পাইলাম শিব আমি তপস্তার ফলে | 
করিল কঠোর মনিকর্ণিকার জলে ॥ 
জন্মে জন্মে পাব সেই চরণের রেণু | 
না ধরিব তোমার স্থজিত এই তনু ॥ 
শিবনিন্দা ওরসেতে জন্ম্যাছে শরীর | 
তে কারণে এ শরীর ধরিবারে ভার ॥ 
পতি-নিন্দ শুনিয়! বিরক্ত হৈল fos | 
তনু-ত্যাগ পাপের হইব প্রায়শ্চিত্ত ৷ 
বীণা বাজাইয়া তথা আইল! নারদ | 
বিস্বমানে দেখিল যতেক সভাসদ ॥ 
ক্রোধেতে জন্মিল অগ্নি ভবানীর 'দেহে। 
বসন ভূষণ সঙ্গে GY তার দহে ॥ 
বস্তু ব্যাপী সেই অগ্নি লিখিল পুরাণে। 
সতী তাহে করিলা শরীর সমর্পণে ॥ 
শিব পাদপদ্ম মাতা করিয়া ধেয়ান | 
যোগাসনে অগ্নি মধ্যে তেজিল পরাণ ॥ 
তেজিয়া শরীর শিবে হইল মিলন | 
শিবশক্তি দুই জল-পঙ্কজ যেমন ॥ 
অগ্নি মধ্যে সতী যদি হইল দাহন। 
হাহাকার শব্দ কৈল যত পুরজন ॥ 
দেখি দক্ষের মুখ হৈলা কৃষ্ণবর্ণ। 
কম্পিত শরীর হৈল অন্দকারাচ্ছন ॥ 


১১৯ 


সতীর FICS প্রাকৃতিক 
fara | 


১২০ 


নারদ ও নন্দীর কৈলাদ 
গমন | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ata মুখ হৈলাত যতেক দিকৃপাল। 
হাহাকার শব্দ করে যত বৃদ্ধ-বাল ll 
আশ্চর্য্য দেখিয়া যত পুরুষ যোষিত। 
দাগুাইয়া চাহে যেন চিত্রের লিখিত ॥ 
স্তম্ভিত হইলা চতুভূ জ নারায়ণ | 
অন্ধকার হৈল মেঘ ছাইল গগন ॥ 
রক্ত বৃষ্টি হৈল অগ্নি পাইল নির্বাণ | 
বেদ মৃত্তিমীন্‌ ছিলা হৈলা অন্তধণন ॥ 
ভূমিকম্প হৈল ঘন বহে ঝঞ্ধা NS | 
নির্ঘাত নির্গত ধুম হয়ে উদ্ধা-পাত | 
আচগ্বিতে ভাঙ্গিয়া পড়িল যজ্ঞশালা। 
ভয় পায়্য। মুনিগণ বলে পাল! পালা ॥ 
অস্তরিক্ষে আছে তথা ভবানীর রথ। 
দাণ্ডাইয়া দেখে যত ভৈরব প্রমথ | 
নন্দী আজ্ঞা দিলা তথ! যতেক পিশাচে । 
যজ্ঞ ভঙ্গ করে তারা উদ্ধপায় নাচে ॥ 
গৃধিনী শকুনী চিল উড়য়ে আকাশে। 
মাংস টানাটানি করে FHA বায়সে ॥ 
শৃগালের শব্দেতে কর্ণেতে লাগে তালা! | 
হইল শ্মশান-ভূমি সেই যজ্ঞশালা ॥ 
পরমান্ন পায়স শর্কর! মধু দধি। 

GS দুগ্ধ ফল ফুল গন্ধ-পুষ্প আদি ॥ 
ভূত প্রেত পিশাচের যাতে পড়ে দৃষ্টি | 
ভক্ষণ করিল! সব রহিলা উচ্ছিষ্ট ॥ 
দেখিল দক্ষের যদি এতেক বিপদ | 
নন্দী সঙ্গে যুক্তি গিয়া করিল! নারদ ॥ 
নারদ বলেন নন্দী হয়ে সাবধান। 

এই যন্তে আছেন মাধব অধিষ্ঠান ॥ 
সতীর মরণে সভে হইলা বিমনা। 
বিষ্ণুর সাক্ষাতে কি ভূতের বীরপণা ॥ 
অধিক বিরোধ না করিহ অতঃপর | 
তুমি আমি যাই চল প্রভুর গোচর ॥ 
তাহার যেমত আজ্ঞা হইব বিচার । 
সেইরূপ করিনে শুনহ সারোদ্ধার ॥ 


শিবায়ন__রামরু্--১৭শ শতাব্দী | 


নারদের বোলে নন্দী করিল স্বীকার | 
ছুই জনে মেলি চলে হরের গোচর ॥ 
আইল! সতীর রথে দেবঞ্চবি নন্দী | 
pete শঙ্করের পদাশুজ বন্দি ॥ 


শিবের ক্রোধ | 


এই সব বচন শুনিএ কতিবাস। 
ক্রোধেতে করিল! প্রভু AE অট্ট হাস ॥ 
করিয়া গম্ভীর শব্দ ছাড়িল! দিশ্বাস। 
কবিচন্দ্র রচে মনে জন্মিল ছতাশ ॥ 


ঈশ্বর হইল! ক্রুদ্ধ দশদ্বার করি রুদ্ধ 
অধরেতে দশন প্রহার | 

পাকাইয়া তিন আখি হুঙ্কার শবদে ডাকি 
মহাকালে করে আচন্ত! সার ॥ 

ক্রোধে বহ্নি ATES হৈলা স্বর অব অব 
মহাকাল ঘোর ঘোরাকার। 

ভুষণ্ডিক ধরি মুষ্টি Saat কোপদৃষ্টি 
বজ্রপাত সমান চীৎকার ॥ 


মহাকাল প্রণাম করিল! AAT | 

কহে ষোড় করি হাত আজ্ঞা মোরে কর তাত 
ব্ৰহ্মডিব্ব করি অভ্যন্তরে ॥ 

চন্দ্র সূর্য্য করি গ্রাস সমীর আমার শ্বাস 
কুম্ভক যোগেতে করি বন্দি। 

দেখ তুমি বিদ্যমানে গণ্ডষে করিব পানে 
সপ্তম সমুদ্র নদ নদী ॥ 

এই সপ্ত কুলাচল লইব পাতাল তল 
পৃথিবী করিব খণ্ড খণ্ড | 

স্থমেরুর ধরি গোড়া নাড়িয়া ভাঙ্গিব চূড়া 
করী যেন ভাঙ্গে ইক্ষাদণ্ড ॥ 

ব্ৰহ্মাণ্ড করিয়া চুর এই R করি দূর 
যদি পাই তোমার আদেশ। 

ইন্দ্র আদি স্থরগণে বান্ধি আনি এই ক্ষণে 
রণেতে fafai হৃষীকেশ ॥ 


৯৬ 


১২১ 


মহাকালের TA | 


১২২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সেই পুরুষের জটা পরশে ব্ৰহ্মাণ্ড কটা 
ভীষণ দশন কটকটি। 

পায়্যা তার গোড়া তালি To কম্পিত বলি 
ধর! বলে অকালে উলটি ॥ 

করে কাল পরাক্রম কেবল WAT যম 
অসীম সাহস উগ্রমতি। 

বলে শুন প্রভু হর কে আছে তোমার পর 
তুমি ক্রোধ কৈলে কার প্রতি ॥ 

wisi দেহ তারে শাসি দেবতা! গন্ধৰ্ব ধ্বংলি 
অন্থর মানুষ যক্ষ নাগে। 

কারে বিধি হৈল বাম করহ তাহার নাম 
রামকৃষ্ণ দাস ভক্তি মাগে ॥ 


শিবের বরদাঁন ও মসৈন্য-মহাকালের যজ্ঞ REA | 


এতেক বিক্রম যদি কৈল বীরবর । 
ওহে মহাকাল বলি ডাকিলা ঈশ্বর ॥ 
হরিদ্বারে যজ্ঞ করে দক্ষ প্রজাপতি | 
যজ্ঞ ভঙ্গ করিবারে যাহ শীস্রগতি | 

যে দেবতা হইব দক্ষের অনুবল। 

তাহা সভাকারে দিবে যথোচিত ফল ॥ 
সহায় হয়েন যদি আপনি মাধব | 
তথাপি তোমারে তিহ হব পরাভব ॥ 
এই বর দিল পুত্র যাহত Sats | 
মহাকাল সেই আজ্ঞ! বন্দিল মাথায় ॥ 
gafo লুফিয়া হাতে যায় লাফে লাফে | 
কম্পবান্‌ CATS কুলাচল কাপে ॥ 
AG ভাবেন মহাকাল চলিল একক | 
নিশ্বাসেতে জন্মাইল প্রমথ কটক | 
চর্ন্মবাস পরে তারা উগ্রমূর্ঠি জটী । 
করে চক্র শূল সংখ্যা একশত কোটি ॥ 
জটায় জন্মিল তার বীরভদ্র নামে। 
মহাস্থর ভয়ঙ্কর WAT সমানে ॥ 
আজ্ঞায় ধাইল সেনা পবনের বেগে | 
কথ মহাকালের হইল গিয়া আগে॥ 


শিবায়ন_ রামকৃষ্ণ _১৭শ শতাব্দী । ১২৩ 


কথ বা ডাহিনে যায় কথ যায় বামে। 
পশ্চাৎ চলিল seen বীরপরাক্রমে ॥ 
যক্ষ রক্ষ পিশাচ চলিল উভরড়ে | 
ধরিয়া বৃক্ষের শাখা সমূলে উপাড়ে॥ 
পর্বত তুলিয়া লয় যতেক প্রমথ | 
কেহ ভূমে পথ চলে কার শূন্য গত ॥ 
আসিয়া শিবের সেন! বেড়ে হরিদ্বার। 
সৌধ অট্টালিকা ভাঙ্গি করে ছারখার ॥ 
বজ্ঞশালা ভাঙ্গিল স্তন্তেতে দিয়া নাড়া | 
দেবতা পালায় পাছে পাছে দেই তাড়া ॥ 
কেহ হবি পান করে কেহ পিয়ে ক্ষীর | 
পায়সের সরোবর শর্করা মধুর ॥ 

ফল আম Tel আদি শোভে চারি দিকে। 
PULAA ভক্ষণ করয়ে মহাসুখে ॥ 
অন্ন রাশি রাশি যেন স্থমের পর্বত | 
স্থানে স্থানে পাকশাল! বিপ্র শত শত ॥ 
তেজপত্র দারুচিনি মরিচ সম্তালন ! 
ব্যঞ্জন সৌরতে মগ্ন কুদ্রসেনাগণ ॥ 
চক্ষু পাকাইয়া চায় ব্রাহ্মণ পালায় | 
যত অন্ন ব্যঞ্জন ভৈরবগণ খায় ॥ 

যন্ঞ পণ্ড কাটিয়া রাক্ষস খায় মাংস। 
স্বতকুল্য| মধুকুল্যা সহস্র সহস্র ॥ 

বস্তু অলঙ্কার পরে গন্ধ পুষ্পমালা । 
কেহ বা টানিয়া পরে মণি মুক্তা পলা ॥ 
কার হাতে মুষল মুদ্গর CENS | 
ভাঙ্গিয়া দক্ষের পুরী কৈল MESS ॥ 
কেহ কেহ জ্যোতিৰ্ম্ময় রুদ্রের সমান। 
চরণে ম্দিয়া অগ্নি করিলা নির্বাণ ॥ 
মৃগরূপ ধরি যজ্ঞ (১) যায় পালাইয়া। 
কাটিল যজ্ঞের মুণ্ড চক্র ফেলাইয়া ॥ 
ভৃগুবর দেখি মুখে মারিল চাপট। 
দন্ত তাঙ্গি গেল অপমানে মাথা হেট ॥ 


ee Á জপ 


(১) যক্-দেবতা। 


১২৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


Seq gifs দেখি দুঃখিত ভার্গব। 
দেব-যজ্ঞ কেবা! ইথে করে উপদ্রব ॥ 
এতেক বলিতে শুক্রে দিলা ঘাড় ঢাকা | 
ভৈরব আসিয়া চক্ষে তরিল শলাকা ॥ 
পাইল প্রমথগণ অধ্যমার (১) দেখা | 
পাক নাড়া দিয়া তার ছিণ্ডিলেক আখা ॥ 
অগ্নি পলাইয়া যাইতে পাইল পতনে । 
গলা চিপি দিয়া জিভ উপাড়িল টানে ॥ 
প্রধান জামাতা তুমি দক্ষের গৌরবী | 
অনীশ্বর যজ্ঞে তুমি পান কৈলে হবিঃ ॥ 
রুদ্র অংশ হৈয়া তুমি পাঁসরিল। শিব | 
তে কারণে তোমার কাড়িয়া ফেলি জিভ i 
প্রমথ পবনে পায়্যা আক্রোশ অতিশয় | 
ভূমেতে ফেলিয়া তার ছিণ্ডে YFA ॥ 
যমেরে প্রমথগণ ধরে তাড়াতাড়ি | 
হাতে পায় বান্ধিয়া গলায় দিল দড়ি ॥ 
বেতাল লইয়া বুলে করি টানাটানি । 
ধর্মরাজ বলে রক্ষা কর শূলপাণি ॥ 
কুবেরের কাড়িয়া লইল গদাবাড়ি | 
বলায় শিবের প্রিয় লাজ নাহি দাড়ি ॥ 
দুই পায়ে ধরিয়া ফিরায় যেন BIT | 
বরণ করিল! তিহ তড়বড়ি পাকে ॥ 
উগারিল TS মধু ঝলকে ঝলকে | 
ত্রাহি রুদ্র ত্রাহি রুদ্র যক্ষরাজ ডাকে ॥ 
কথো দূরে পায় দূত নৈখ তির লাগ। 
ধরিল কেশের মুষ্টি ফেলাইলা পাগ ॥ 
কান্ধের উপর করি মুদ্গর প্রহার | 
বরুণে দেখিয়া ACS বলে মার মার ॥ 
মহাক্রোধ হৈয়্যা তার বসিলেক পেটে। 
ভূমেতে ফেলিয়া দূত ধরিল! সাপটে ॥ 
পঞ্চামৃত যত ভক্ষ্য নাকে মুখে উঠে | 
এতেক দেখিয়া মঘবার (২) বল টুটে ॥ 


= পর u — i পা LT 


(১) হুর্য্যের (২) ইন্দ্রের 


শিবায়ন__রামকৃষ্ণ--১৭শ শতাব্দী । ১২৫ 
ধরিয়া ময়ুরমূর্তি যায় গুড়ি গুড়ি। 
বটবুক্ষ দেখিয়া বসিলা গিয়া উড়ি ॥ 
ধৰ্ম্ম অন্তর্ধান হৈলা চাহি বোলে দূত। 
একাদশ রুদ্র তথা দেখিল অদ্ভুত ॥ 
দেখিল 'প্রমথগণ শঙ্করের বেশ। 
তেকারণে Sl সভার না করিল! ক্লেশ ॥ 
দক্ষের দৌহিত্র সেই একাদশ FH | 
মহেশের অংশে জন্ম সতে NF-F I 
মার মার করি ডাকে কালক (>) FSI 
মার মার যতেক দক্ষের সহায় ॥ 

চন্দ্র সূর্য্য দেখিয়া প্রমথগণ ধায় | 

oR হইলে তুমি বুঝি অভিপ্রায় | 
হরনেত্রে জন্মিয়া ভূলিলে অল্প লাভে | 
এ যজ্ঞে আসিতে তোমা সভারে না শোভে ॥ 
হেন কালে সুরস্বতী চলিছে একাকা। 
প্রমথ ফেলিয়া মারে লোহার সিঠিকা ॥ 
নাসা-পথে রন্ধ, হৈল দেবী পাইল ব্যথা | 
অদিতি পালাইয়া যায় দেবতার মাতা ॥ 
ওষ্ঠপুট তাহার ছেদন কৈল চক্রে | 
দেখিয়া বড়ই দয়া উপজিল শক্তে ॥ 
IEN প্রমথগণ সহ সুররাজ। 
প্রমথগণের সহ হয় ঘোর যুঝ ॥ 

মার মার বলি ডাকে শিব-সেনাগণ | 
জাপটি ধরিয়! ইন্দে করিল তাড়ন ॥ 
যথোচিত তিরস্কার দেবরাজে CFA 
মহাভয়ে দেবরাজ পলাইয়া গেল ॥ 
পুনরপি ধর্ম্মেরে ধরিলা সব সেনা | 
মহাবেশে ধরি করে করিয়া গর্জনা ॥ 
শুন শুন অরে PÉ মুর্খ তোরে বলে। 
পাপস্থান ত্যাগী তুমি কহেন সকলে ॥ 
এই দক্ষ মহাপাপী শিবনিন্দা কৈল। 
ইহার স্থানেতে তোমার অধিষ্ঠান হৈল ॥ 


(১) মহাকাল | 


১০২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এত বলি ধৰ্ম্মে বহু করয়ে শাসন | 
লজ্জিত cea ai হৈল্যা অন্তর্ধান ॥ 
অগ্পরী কিন্নর বিদ্যাধরী বিদ্যাধর | 
যন্ত্রের সহিত কাটে লভাকার কর ॥ 
কার কুচ শ্রবণ কাটিল কার cH | 
নাসিকা কাটিল কার নাহি দয়া লেশ ॥ 
SICA দেখিয়া তথা বলে রুদ্র-সেনা। 
পাইল তোমার মুনি প্রজাপতিপণা ॥ 
পালহ সংহতি লয়্যা যতেক BAA | 
অনীশ্বর যজ্ঞে কেন লহ নিমন্ত্রণ ॥ 
শুনিঞা কশ্যপ কিছু না দিলা উত্তর | 
মহাভীত ভয়ে মুনি হইল! অন্তর ॥ 
পলাইল বিপ্র সব ফেলাইয়! দক্ষিণা। 
ভূতের চীৎকার শব্দ শুনি RRN ॥ 
প্রমথগণেরে দক্ষ দেখি উগ্রমুত্তি। 
ভয়েতে বিষ্ণুর গিরা হইল শরণার্থী ॥ 
ত্রাসেতে কম্পিত By মলিন বদন। 
শিবঅপরাধ রক্ষা কর নারায়ণ ॥ 
পলাইল স্থানে স্থানে যত CHAS | 
রক্ষা কর নারায়ণ কমলার প্রাণ ॥ 
রামকৃষ্ণ দাস রচে গীত শিবায়ন | 
দক্ষ আসি পশিলেন বিষ্ণুর শরণ ॥ 
বিষ্ণুর আগমন | 
গরুড়ে চড়িলা জগদীশ | 
মবীন মেঘের আভা বস্ত্র বিছ্যতের প্রভা 
সারঙ্গের টঙ্কার কুলিশ ॥ 
চতুভূ জ fan ay হইলা অসংখ্য হস্ত 
BAZ মুখ্য সুদর্শন | 
যৃত পারিষদ্বর্গ শঙ্খ চক্র গদা খড়গ 
প্রভু সম বসন GIA ॥ 
গঙ্জে হরি রহ রহ শর দুই চারি সহ 
কোথা! যে তোমার সেনাপতি | 
প্রাণ হারাইবে রণে ছাড়ি দেহ দেবগণে 
al করিহ লোকের atts ॥ 


শিবায়ন_ রামরুষ্-_-১৭শ শতাব্দী । 
দেখিয়া কৃষ্ণের TS প্রমথের হৈল কম্প 
স্থগিত হইলা সর্বজন | 
হেন কালে মহাকাল হয়্যা মহাকোপানল 
আসিয়৷ দিলেন দরখন ॥ 
আসিয় প্রমথ-সেন৷ প্রথমে দিলেক হান! 
ব্যতিব্যস্ত কৈল! দিকৃপালে। 
শিলা qi অস্থি মুণ্ড পুরিল যজ্ঞের কুণ্ড 
অগ্নি দেখি নিবাইল ভলে ॥ 
তুষ্ট teal সেনাগণ জিজ্ঞাসিল জনে জন 
কোথা দক্ষ শিবের RF | 
যেই জন অপরাধী তারে,শীঘ্র আন বান্ধি 
অন্তেরে নিগ্রহ নিরথক ॥ 
কালের আদেশ ATA রুদ্র-সেন৷ গেল ধায়্যা 
দক্ষেরে বান্ধিতে নাগপাশে। 
নাগেরে গিলিল তার্ক্ষ্য (১) নিকটে পাইয়া ভক্ষ্য 
রামকৃষ্ণ দাস রস ভাষে | 
দক্ষের শাস্তি | 
দেবতা পালাইয়া যায় তেত্রিশক কোটি। 
মহাকাল ক্রোধেতে দক্ষের ধরে ঝুটি ॥ 
বলিতে লাগিল! ছুই হস্ত বান্ধি পীঠে। 
পিপীলিকার পাখ দক্ষ মরিবারে উঠে ॥ 
শঙ্করের সহিত তোমার পাঠান্তর | 
দেব-ষজ্ঞ কর তুমি না মান ঈশ্বর ॥ 
যেই মুখে সদাশিবে তুমি দিলে গালি। 
নরক-কুণ্ডেতে সেই মুখ ছিণ্ডি ফেলি ॥ 
রসনা ছিণ্ডিয়া বিলাইব কাক fora | 
কাড়াকাড়ি করি যেন অন্ত্রীক্ষে গিলে ॥ 
এতেক বলিয়া মারে শতেক চপেট। 
থসিল দক্ষের মুখ ললাটের হেট ॥ 
নাক চক্ষ. উপাড়িল ভাঙ্গিল দশন | 
রসনা খসিয়া পাড়ে ছিণ্ডিল শ্রবণ ॥ 
কপাল চিবুক মুণ্ড হৈল তার গুড়া | 
পড়িলেন দক্ষ যেন GH কুমুড়া ॥ 
(>) গরুড়। 


১5৭ 


১২৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তবে মহাকাল আদেশিলা সেনাগণে | 
বান্ধিয়া আনহ A মহজ্লোচনে ॥ 
আইলা যতেক দক্ষের জামাতা দুহিতা | 
লঘির করিয়া বান্ধি রাখ এক ভিতা ॥ 
ধৰ্ম্ম কোথা গেল! দশ ছুহিতার পতি | 
তার বিদ্যমানে sg বিসর্জিল! সতী ॥ 
পাঁরিষদগণ বলে ধর্ম নাঞি দেখি । 
am পালাইল হেন বুঝি হৈয়্যা পাখী ॥ 
অগ্নি ভৃগু দুহার দুঃখের নাই অস্ত | 
ছিণ্ডিয়া ফেলিল জিহবা উপাড়িল দন্ত ॥ 
প্রভুর লোচন বুদ্ধে DHA রক্ষা । (>) 
ACS মাত্র কম্যপেরে করিল! উপেক্ষা | 
FMA নাহি চড় চাপড়ের অবস্থা | 
OAR CHAM না করেন দুরবস্থা ॥ 
শিবভক্তিপরায়ণ কশ্যপ আপনে | 
তেকারণে অবস্থা হইল নিবারণে ॥ 
এইরূপ দূতগণ কালের আদেশে | 
কশ্ঠপেরে বান্ধিয়া রাখিল ছুই পাশে ॥ 
চন্দ্রেরে বান্ধিয়া সেনাগণ পায়ে সুধা । 
সুধা সহ পিতৃগণ রহিলেন বান্ধ! ॥ 
যোড়হাত করিয়! যতেক গ্রহগণ। 
পশিল আসিয়া মহাকালের শরণ ॥ 
স্তবেতে হইল মহাকালের আহ্লাদ | 
জয়যুক্ত হইয়া করয়ে সিংহনাদ ॥ 
গলায় বিজয় মালা চক্ৰ সুদর্শন । 
উদ্ধবাহু করি নাচে রুদ্র-সেনাগণ ॥ 
যন্ঞে ACS করিলে শিবের ভাগ নাস্তি । 
Cole দেবা দেবীগণ পাও এত শাস্তি ॥ 
কাটিল কবরী বেণী চূড়া আর খোপা! | 
নাক কাণ ঠাই ঠাঁই দেখি ঝোপা ঝোপা ॥ 
রামকৃষ্ণ দাস রচে মধুর ভারতী | 
ধ্যানেতে জানিলা ব্রহ্মা দক্ষের হুর্গতি ॥ 
0) শিব Be লোচনে চন্দ্র ধারণ করিয়াছেন, এজন্য চন্দ্রকে রক্ষা 
করা হইল। 


শিবায়ন- _কবিজীবন মেত্ৰেয় | ১২৯ 


কবিজীবন মৈত্র ১৬৬৩ শকে, ১৭৪৪ খৃষ্টান্দে, বা ১১৫১ বঙ্গান্দে এই গ্রন্থ 
রচনা করেন । বগুড়ার তিনক্রোশ উত্তরে করতোয়ার পূর্বীরে 
লাহিড়ীপাড়া গ্রাম কবির জন্মভূমি | 


শিব-দুর্গার কোন্দল | 


শিব বলে কৈতি পারি পাষাণের ঝি | 

কার কারণে কোন দোষে ভিক্ষা! করিয়াছি ॥ 
তোমাকে বিভা করি আমার কোন দিন নাই লু | 
আদি কথা কহিলে পাইবা বড় দুঃখ ॥ 

যে দিন সম্বন্ধ হইল তত্ব NT মুই | 

সে দিন হারাইল আমার ঝুলি সিয়া সুই (১) ॥ 
নিরীক্ষণ পত্র হইল যেহি দিন। 

আচন্বিত হারাইল পরনের কৌপীন ॥ 

যে দিন তোক বিভা করিয়া! লইয়া আইন ঘরে | 
চৌদ্দ আটি ভাঙ্গ সেহি দিন নিল চোরে ॥ 

যে দিন বৌভাত খাইনু নির্বংশিয়ার বিটি। 

সে দিন হারাই মোর ভাঙ্গ CHB লাঠি ॥ 

কুড়া গেল মুখারি গেল গেল ভাঙ্গের ঝুলি | 

তোর কারণে ভিক্ষা করিয়া! বেড়াই খুলি খুলি ॥ 
আর ইহার দুইটা বেটা তারা হইয়াছে মোর FTA | 
কে জানিবে মোর দুঃখ গৃহের জঞ্জাল ॥ 

গণেশের ইন্দুর আমার নিত্য কাটে ঝুলি। 
প্রাতঃকালে উঠিয়া নিত্য frat ফোড়া করি ॥ 
কান্ঠিকের মরূরে আমার সপ ধরিয়া খায়। 

কহ দেখি এত দুঃখ কার প্রাণে সয় ॥ 





শিবায়ন__রামেশ্বর ভট্টাচার্য্য _ ১৭৫০ A; | 
মামর! পূর্বেই বলিয়াছি, হিন্দুধর্মের পুনরুখানের পরে শিব যে Ty 
সমাহিত সুন্দর ars এতদেশে পূজিত হইয়াছেন, বৌদ্ধ যুগে গ্রাম্য 
লোকের নিকট তাহার সেই aS অপরিজ্ঞাত ছিল; তিনি কৃষকদিগের 
নিকট ক্লবক-দেবতারূপে পুজা পাইতেন; এখনও তিনি “faata” 
(১) ঝুলি সেলাইর স্চিকা (F5) | 


১৭ 


১৩০ 


কৃষি আরম্ভ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


নামে গঞ্জিকা-সেবিগণের নিকট স্ুপরিচিত। cra যুগের এই সমস্ত 
গ্রাম্যভাব হিন্দু-সমাজ হইতে একরূপ বিতাড়িত। শিবের গান বলিয়া যে 
গাথা গ্রাম্য দেশে প্রচলিত ছিল, তাহা বৌদ্ধ যুগের। “বাগ্দিনীর পালা,” 
'হর-পার্বতীর কোন্দল’, “শিবের কৃষিকাধ্য_এই সকল সেই শিবের 
গানের বিষয় ছিল; কোন পুরাণে উক্ত বিষয়গুলির কোন কথা দৃষ্ট হয় 
al) রামেশ্বরের কাব্যের নিম্োদ্ধত অংশ প্রাচীন শিবের গানের 
পুনরাবৃত্তি মাত্র। ইহার ভাষাও পূর্ববর্তী-যুগের ; রামেশ্বর প্রাচীন 
গীতি এই ভাবে স্বীয় কাব্যে স্থান দিয়াছেন। কৃষকবেশে আমর! যে 
শিবঠাকুরকে পাইতেছি, তাহার অনুরূপ দেবতা ১০ম শতাবীতে 
লিখিত শূন্ত-পুরাণে দেখিতে পাই। শৃন্ট-পুরাণের শিবঠাকুরের 
গানের অংশ পড়িলে রামেশ্বর-কথিত গাথা যে তাহারই প্রতিধ্বনি 
তাহা বুঝিতে বিলম্ব হইবে Al রামেশ্বর অনুমান ১৭৫০ xs অবে 
শিবায়ন রচনা! করেন। বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৪৩৪ পৃষ্ঠায় 
দ্রষ্টব্য (OF সংস্করণ)। 


শিবঠাকুরের কৃষি-কার্ধ্য । 


ক্ষেতে বসি কৃষাণে ঈশান দিল! বলে। 
চারি দণ্ডে চৌদিকে চৌরস কৈল চেলে ॥ 
আড়ি তুলি ধারে ধারে ধরাইল ধান। 
হাটু পাড়ি ঈশানেতে (১) আরম্তে নিড়ান ॥ 
বাবর্চে বরাটে চেঁচুড়া ঝাড়! উড়ি (২)। 
গুল! মুখি পাতি মারে পুঁতে যায় মুড়ি ॥ 
দল দূর্ববা শোঁন৷ শ্যামা ত্ৰিশিরা কেশুর (৩) | 
গড় গড় নানা খড় উপাড়ে দূর দূর ॥ 

থর থর খুজিয়া খড়ের ভাঙ্গে ঘাড়। 

কুলি ধরি ধাইল ধান্তের ধরি ঝাড় ॥ 

কিতা যোড়ি ভিতা! বেড়ি মাঝে গিয়া রয় । 
উলট পালট করে বার পাঁচ ছয় ॥ 

এইরূপে সেই কিতা সেরে চটপট । 


(১) কর্তকীরক। (২) oval, ঝড়! ধোল্যাবিশেষ), উড়ি (ato 
বিশেষ) এই ANGE আগাছা। (৩) অতি শীতল, কর্দমজ কন্দ 








বিশেষ | 


শিবায়ন-_রামেশ্বর ভট্টাচার্য্য — ১৭৫০ Be | ১৩১ 


বাদ নাহি বাঘ যেন বসি থাকে বুড়া (>) | 
ATS যামে (২) সারি উঠে শত শত কুড়া ॥ 
ঘাস কেটে বোঝ! বেঁধে বাসে যায় চলে। 
পাটা পেড়ে প্রাণপণে পোষে BEY ছেলে ॥ 
এইরূপে প্রতিদিন পাইটগুলি করে। 
প্রভাতে নিড়াতে যায় আসে দেড় পরে ॥ 


জানিলা যোগিনী জটিলের মনোরথ | জৌোকের উৎপাত। 
জলে স্থলে জলৌকা পাঠাল্য ছুই মত (৩) ॥ 
ছোট ছোট ছিনে জৌক ছুটে বুলে ঘাসে (8) | 
জলে বুলে হেতে জোক রুধিরের আশে ॥ 
প্রভাতে নিড়াতে ক্ষেতে নাবে বুকোদর | 
আইড়ের (৫) উপরে ঘাসে বসে মহেশ্বর ॥ 
জোক ধরে দৌহারে জানিতে নারে কেহ | 
দূর দূর পাটে দৃষ্টি দেখে নাহি দেহ ॥ 

নিড়ান WHS করি বসরের TS | 
হরিধ্বনি করি উঠে হয়ে হরষিত ॥ 

তখন দেখিল জোক পাইল মহাভয় | 

হাতে পায় ধরেছে হাজার পাঁচ ছয় ॥ 

বিকল হইয়া উঠে AT বাড় করে। 
প্রাণপণে যত টানে তত যায় সরে ॥ 

পিছলিয়া যায় পা ছিড়ে ছাড়ে নাই। 

মরি মরি করি আইল মহেশের $ঠাঞি | 
মুকুন্দে মগন ছিল মহেশের মন। 

জানে নাই ছিন! জোক ধরেছে কখন ॥ 

ভীমে দেখি বলে ভোলা ভয় নাই তোর | 
আপনার দেহ দেখ প্রাণ রাখ মোর ॥ 





(১) বৃদ্ধ-বৃদ্ধ শিবঠাকুর ৷ 

(২) দেড় প্রহরে | 

(৩) দুর্গা শিবের অভিপ্রায় ( অর্থাৎ কৃষিকার্য্য লইয়া থাকিবেন, গৃহে 
আলিবেন না ) বুঝিয়া দুই প্রকারের জোক পাঠাইলেন। 

(৪) চিনা cate , ইহারা ডাঙ্গায় ঘাসবনে থাকে | 

(৫) আইলেব । 


১৩২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


cate নিবারণ | চেয়ে BBY চুণে লুণে দিল ঘসে | 
রক্ত বান্তি করি মৈল সব গেল খসে ॥ 
যুক্তি করি জল কাটে জল বয়ে মান। 
BR ভাদ্রপদ মাসে রোদ পাইল ধান ॥ 
পিছু পরিপূর্ণ করি বাদ্ধিলেন জল। 
ডুবে রয় খাড় যেন দেখ যায় জল ॥ 
আশ্বিন কার্তিক মাসে নাহি করে হেলা। 
পদাথাতে ঘোগ মারে ঘারে দেই চেলা ॥ 
ডাক সংক্রমণ দিনে ক্ষেতে পুতে নল। 
কার্তিকের কত দিনে কেটে দিল জল ॥ 


ধান্য-বিকাশ। ধরণী RADI হৈল vy আইল FTA | 
ভোলানাথ রহিলেন ভবানীকে ভুলে ॥ 
DPY চরণ fofen নিরন্তর | 
ভবভাব্য ভদ্র কাব্য (১) ভণে রামেশ্বর ॥ 


শীখারীরূপে ছন্ম-বেশী শিবের আত্ম-নিন্দা-চছলে 
দুর্গার পরীক্ষা । 


পরিহার মানি তোরে লো সুন্দর পরিহার মানি তোরে। 
বুবা বয়সে ছাড়িয়া মহেশে সতীত্ব জানাহ মোরে ॥ 
শিব-নিন্দ | নারীর কৌমারে পিতা রক্ষা করে 
যৌবনে রক্ষক প্রভূ | 
বৃদ্ধে পু পালে নারী তিন কালে 
THIN নহে কু ॥ (২) 
বৃদ্ধ বলি স্বামী শিবে তাজ তুমি 
কেমন আড়র] মেরে | 
এ হেন রূপসী বাপ ঘরে বলি 
বঞ্চ কার মুখ চেয়ে ॥ 
সে বৃদ্ধ নির্ধন তোমাগত প্রাণ 
উভয়ে একাঙ্গ বট | 


(১) “ভদ্র কাব্য” কথায় ভদ্রেতর সাধারণ্যে যে শিবের গান প্রচলিত 
ছিল, তত্প্রতি সম্ভবতঃ Sirs আছে। 

(১) “পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে | 
পুলস্ত স্থনিরে রক্ষেত fara নান্তি worst ॥৮ 





শিবায়ন__রামেশ্বর ভট্টাচার্য্য _ ১৭৫০ খুঃ | ১৩৩ 


< 
তারে করি ক্রোধ কিবা সাধ শোধ 
যৌবন করিলে নঠ॥ 


এত যদি ছিল মনে। 
তবে তপ করি পতি ত্রিপুরারি 


অঙ্গীকার কৈলে কেনে ॥ 
কঠিন হৃদয় নাহি বৰ্ম্ম-ভষ 
রাজকন্যা হৈলে বৃথা | 
সতীর লক্ষণ বলি শুন শুন 
শাখারী মুর্খের কথা ॥ 
বৃদ্ধ মূর্খ জড় রোগী দুঃখী বড় 
দুর্জন তর্ভাগা পতি। (>) 
দেব বুদ্ধে Al করে তার oral 
সে ধনী বলান সতী ॥ 
কার্যে দালীসমা পৃথীসম ক্ষম। 
যুক্তে মন্ত্রী কথা মাধবী | 
ž * * COS ক্ষননী (২) 
সে ধনী বলায় সাধ্বী ॥ (৩) 
তোর সতীপণা সব গেল জানা 
শঙ্খ পরিবে ত পর | 
রক্ষ রামেশ্বরে চল fas ঘরে 
'স্বামীরে সন্তোষ কর ॥ 
শিবা বলে সর! আমি শঙ্করের নারী | 0 
তোর মত কত জনে শিখাইতে পারি ॥ 


তবে আর কি তোমার বৃথা ডাকাডাকি | 
ঘর করিতে হাণ্ডীয়ে হাণ্ডীয়ে হয় ঠেকাঠেকি ॥ (৪) 





(১) “geal মূর্ব শ্চ দরিদ্রো দ্রড়ো রোগ্যবনোহপি বা। 
পতিঃ Afs ন হাতবো। লোকেপ্পভিরপাতকী ॥” 
(২) “ক্রোধে HTD] * * * ভোজনে জননী-সমা। 
বিপভোৌ বৃদ্ধি-দাত্রী চ সা নারী প্রাণ-ডর্লতা ॥৮ 
(১) “arété মুদিতা হৃষ্টে প্রোষিতে মলিনা কুশ! । 
মৃতে মিয়েভ যা পত্যো সাধবী coal পতিত্রতা ॥” 
(8) ঘর করিতে হইলে হাড়ীতে ঠাড়ীতে ঠেকাঠেকি হয়, অর্থাৎ 


মধো মধ্যে কলহ Fem অপরিহার্য । 


১৩৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


আছিল শঙ্খঘের সাধ চেয়েছিলাম শিবে। 
তোমার কল্যাণে আশ! পূর্ণ হৈল এবে ॥ 
দশ দিন এসেছি দুদিন বৈ TH | 
তোমার মনে কি এথা চিরকাল রব ॥ 
সুর্য্যের কিরণ যেন দেখ ST | 
সুর্যের আশ্রিত কিন্ত সূর্য্য ছাঁড়। নয় | 
তেমতি জানিবে সয়া গৌরী আর হর। 
এক তিল দৌহে ছাড়া নহে পরম্পর ॥ 
শুনি ত্রিপুরার বাণী বলে ত্রিপুরারি । 
সই তোর কথার বালাই লয়ে মরি ॥ 


শিবের পুক্রগণ সহ আহার ও দুর্গার অন্নদান | 


যোত্র করি পুত্র দুটা লয়ে ছুই পাশে । 
পাতিত পুরট পীঠে পুর হর বসে ॥ 

তিন ব্যক্তি ভোক্তা এক অন্ন দেন সতী | 
দুটী BOS সপ্ত মুখ পঞ্চ মুখ পতি ॥ 

তিন জনে একুনে বদন হৈল বার | 

গুটি গুটি ভটা হাতে যত দিতে পার ॥ 
তিন জনে বার মুখ পাঁচ হাতে খায় | 
এই দিতে এই নাই হাড়ী পানে চায় ॥ 
দেখি দেখি পদ্মাবতী (১) বসি এক পাশে | 
বদনে বসন দিয়া মন্দ মন্দ হাসে | 

wel খেয়ে ভোক্তা চায় হস্ত দিয়া শাকে | 
অন্ন আন অন্ন আন FAJE ডাকে ॥ 
কাণ্ডিক গণেশ ডাকে অন্ন আন মা। 
হৈমবতী বলে বাছা ধৈর্য্য হয়ে খা ॥ 

TA মাএর বোলে মৌন হয়ে রয়। 
শঙ্কর শিখায়ে দেন শিখিধবজ কয় ॥ 
রাক্ষস ওরসে জন্ম রাক্ষসীর পেটে | 

যত পাৰ তত খাব ধৈর্য্য হব বটে ॥ 
হাসিয়া অভয়া অন্ন বিতরণ করে | 


Rage সুপ দিল বেসাঁরির পরে ৷ 


(১) চর্গার Hepat) 


শিবায়ন-__রামেশ্বর ভট্টাচার্্য-_-১৭৫০ R | 


লন্বোদর বলে শুন নগেন্দের ঝি। 

সুপ হৈল সাঙ্গ আন আর আছে কি ॥ 
দড়ব্ড় দেবী এনে দিল ভাজা দশ। 
খেতে খেতে গিরিশ পাকের গান যশ ॥ 
সিদ্ধি দল কোমল ধুতুরা' ফল STA | 
মুখে ফেলে মাথ! নাড়ে দেবতার রাজা ॥ 
Cad চর্ববণে ফের ফুরাল ব্যঞ্জন | 
এককালে IW থালে ডাকে তিন জন ॥ 
চটপট পিশিত মিশ্রিত করি যৃষে। 
বায়ুবেগে বিধুমুখী ব্যস্ত হয়ে আইসে ॥ 
চঞ্চল চরণেতে নুপুর বাজে আর । 

রণ রণ কিঙ্কিণী কঙ্কণ ঝণৎকার ॥ 
দিতে নিতে গতায়াতে নাহি অবসর | 
শ্রমে হৈল সজল কোমল কলেবর ॥ 
ইন্দু-মুখে মন্দ মন্দ ঘৰ্ম্মবিন্দু সাজে । 
মৌক্তিকের পংক্তি যেন বিদ্যুতের মাঝে ॥ 
ATICI Bra নর্তকী যেন ফিরে। 
সুরস পায়স দিল পিষ্টকের পরে ॥ 
হর-বধূ অম্নমধু দিতে আর বার। 
খদিল কাচলি হৈল পয়োধর ভার ॥ 
নাটা পাটা হাতে বাট! আলাইল কেশ। 
গব্য বিতরণ কৈল দ্রব্য হৈল শেষ ॥ 
ক্ষধারূপ অস্তে কৈল শাস্তিরূপে স্থিতি | 
উদর হইল পূর্ণ উঠিল উদ্গার | 
অবশেষ HSA করিতে নারে আর ॥ 
হট করে হৈমবতী দিতে আনে STS | 
শার্দ, ল-বম্পনে (>) সভে আগুলিল পাত ॥ 
যশস্বিনী যোত্র জানি যাচে বারম্বার। 
"Al কর CHAE ক্ষোভ নাহি আর | 


(১) “হাহা দেয়ং হু'হ্‌ দেয়ং দেয় কর-কম্পনে। 
শিরং-সঞ্চালনে দেয়ং ন দেয়ং ব্যাদ্ব-বম্পনে |” 


১৩৬ বঙগগ-সাহিত্য-পরিচয় | 


আচমন মুখশুদ্ধি সারি TOTA | 
সন্থোষে বসিলা শিব শার্দ,ল-অজিনে ॥ 
পশ্চাতে পার্বতী গিয়া পাখালিল Sts | 
রাণী আইল আপনি সভারে দিতে ভাত 1 
গঙ্গাজল দিয়! স্থল করিয়া কামিনী । 
রত্বপীঠ রূপসী রাখিল তিন খানি ॥ 

কন্যা পুর দিকে পর্বত মধ্যভাগে | 
গৌরীকে গৌরব করি দিয়াইল আগে ॥ 
Ty করি জনক জননী ছুই জন | 

পূর্ণ করি পার্ধতীরে করাইল ভোজন |) 
পশ্চাৎ পর্বত লয়ে মৈনাক-নন্দম | 

গৃহস্থ গৌরীর বাপ করিলা ভোজন ॥ (১) 
দাস দাসী সকলে সকল দিয়া পিছু | 
চেঁছে me খাইল রাণী রেখেছিল কিছু ॥ (২) 
চন্দচূড়-চরণ চিন্তিয়া নিরন্তর | 

ভব্ভাব্য ভদ্র কাব্য ভণে রামেশ্বর | 


বিবিধ ধাঁন্যের ata | 


হরিশঙ্কর হইল ধান্য হাতিপাঞ্জর হুড়া | 
হরকুলি হাতিনাদ fete হলুদগু ড়া ॥ 
কেলেকান্ু কেলেজীরা কালিয়াকার্ডিক! | 
কয়াকচ্চা কাশীফুল কপোতকন্ঠিকা | 
কালিন্দী কটকী কুম্মশালি কনকচুড় | 
ঢুধরাজ দুর্গাভোগ পর্দেশী ধৃস্ত র ॥ 
gefa কোঙরভোগ কোঙরপূর্ণিমা। 
কল্মীলতা কনকলতা কামোদগরিমা ॥ 
খেজ্রথুপী খয়েরশালি ক্ষেমগঙ্গাজল | 
গয়াবালি গোপালভোগ গৌরীকাজল ॥ 
গন্ধমালতী GAYA গুণাকর। 
চাঁমরঢালি চন্দনশালি কৈল তার পর ॥ 





(১) “FRR: শেষভূগ ভবে |” 
(২) সকলের ভোজন সমাধা ভইলে ঠাড়ীতে যাহা কিঞ্চিৎ sale 
চিল, তাহাই পাইলেন | 


শিবের গান- দ্বিজ কাঁলিদাস-_কালিকা-মঙ্গল-_১৮শ শতাব্দী | ১৩৭ 


ছত্রশালি জটাশালি জগনাথভোগ। 
জামাইলা ঢু জলারাঙ্গী জীবনসংযোগ ॥ 
বিঙ্গাশালি বলাইভোগ ধুন্যা বিলক্ষণ । 
নিমুই নন্দনশালি রূপনারায়ণ ॥ 
পাতসাতোগ পায়রারস পরম সুন্দর | 
পিপীড়াবাঁক্‌ তিলসাগরী কৈল তারপর ॥ 
বাকশালি বাকইবুয়ালি দাড়বঙ্গী | 
বাকচুর বুড়ামাত্রা রামশালি রাঙ্গী ॥ 
রাঙ্গীমেটে রামগড় রঞ্জয় করি | 
পুণ্যবতী ধান্ত রাখে নাম ধরি ধরি ॥ 
লক্ষ্মী প্রিয় লাউশালি লক্ষমীকাঁজল। 
ভোজনা ভবানীভোগ ভূবন উজ্জ্বল ॥ 
সীতাশালি শঙ্করশালি শঙ্করজটা | 

এই মত আর কত হৈল ধান্ত ঘটা ॥ (১) 
লক্ষ নাম লক্ষ্মী হয়ে কৈল লোকহিত। 
কত নাম কব তার কহিল কিঞ্চিৎ ॥ 
পাংশুধারী পশ্চাৎ পার্বতী কন কি। 
প্ৰকাশিলা পূর্ণ কল! পর্বতের ঝি ॥ 


TY 


শিবের গান। 
দ্বিজ কালিদীস-_কালিকা-মঙ্গল-_-১৮শ শতাব্দী | 
শিবের সন্ন্যাসি-বেশে গৌরীকে ছলনা | 


[বৃহৎ গ্রন্থ । রচনা সরস ও প্রাপ্রল ; রচনা দৃষ্টে মনে হয় ভারতচন্ত্রের কালিকা-মঙ্গল 
রচিত হওয়ার অবাবহিত পরে এই পুস্তক রচিত হইয়াছিল । কবি গার্হস্থ্য চিত্র অঙ্কন 
করিতে পটু । ] 


মজান্ত-লন্দিত জটা কপালে রধির-ফোটা 
কধিরের অর্দ্ধচন্দ ভালে। 
শূলে ফেলে বাঘাম্বর পরিলেন TFIA 


রুদ্রাক্ষের মালা পরে গলে ॥ 


(১) এই নামগুলির সঙ্গে ১১১ পৃষ্ঠায় প্রদত্ত শূন্ত-পুরাণের ধান্তের 
নামের তুলনা করুন | 


১৩৮ 


বজ-লাহিত্য-পরিচয় | 


করে ছিল ডন্বুর আর শিক্ষা সুমধুর 
সে সকল পরিত্যাগ করে | 

ছলিতে প্রিয়ার মন ছদ্মবেশে পঞ্চানন 
সব্য হন্তে সুখে শূল ধরে ॥ 

কক্ষদেশে ভিক্ষা-বুলি হাঁতে বিভূতির গুলি 
স্ষাটকের শোভে জপমালা | 

এইরূপ করে বেশ বিশ্বনাথ অবশেষ 
Safa যথ! গিরিবালা ॥ 

দেখেন প্রস্তর-কন্তা শিব বিনা হএ দৈন্া 
কষ্ট করে করেন সাধন | 

ভবানীর ভাব দেখে ভব কহিছেন ডেকে 
পরিহাস করি এতক্ষণ | 

শুন অহে সুন্দরি কেন সম শির করি 
চক্ষু মুদে ভাব কোন্‌ জনে | 

কি দুঃখে বা নিশাকালে চতুর্দিকে অগ্নি জালে 
তপ জপ কর কি কারণে ॥ 
রূপ দেখে মোহয় মুনি। 

কোন্‌ ঢঃখে হয়ে ছুঃখী কষ্ট কর শশিমুখি 
বিশেষে বলহ তাহা শুনি ॥ 

কিবা জাতি কোথা ধাম কিবা তব হয় নাম 
কাহার নন্দিনী তুমি ধনী । 

a করিহ প্রতারণা সত্য বল স্থলোচনা 
তুমি হও কাহার রমণী ॥ 

শুনিয়া কহেন গৌরী আমি নাম ধরি গোরী 
পিতা মোর নাম হিমালয়। 

শুন শুন তে গোসাঞি সতা বলি তব ঠাৰি 
অদ্যাবধি বিভা নাঞি হয় ॥ 

শুনে কহেন ত্রিপুরারি আহা আহা মরি মরি 
কি কথা কহিলে বিনোদিনি | 

বুঝিয়াছি হে রূপসী বিভা বিনা বনবাসী 
হইয়াছ হএ অভিমানী ॥ 

ছি fe তব বাপ মায় কেমনে নিশ্চিন্ত রয় 
বিভা নাহি দেয় কি কারণে | 


শিবের গান__দ্বিজ কালিদাস-__কালিকা-মঙ্গল — ১৮শ শতাব্দী | ১৩৯ 


বলে কএ বাপ মাএ বিভা কর ত্বরাএ 
এভাব JIS এক্ষণে ॥ 
সর্যাসীর কথা শুনে ঈষৎ হাস্ত বদনে 
কাত্যায়নী করেন উত্তর | 
শুন হে জটিল বর পাব বলে তাল বর 
পুর! করি দেব মহেশ্বর ॥ 
আমার মনের আশ BIS নাঞি পিয়াস গৌরীর শিবকে বর- 
ত্ৰিভুবনে আছে যত জন | রূপে মনন। 
অনুগ্রহ করি মোরে শিব যদি fral করে 
তবে বিভা করিব এখন ॥ 
সে পদ মনে ভাবিএ শিবলিঙ্গ নিৰ্স্মাইএ 
সদা করি শিবের সাধন | 
শিব বিনে অন্ত জনে না দেখি না জানি মনে 
কালী নাম করি এ রচণ ॥ 
ব্রহ্মচারী বলে ছি ছি কি কথা কহিলে। কপট সয্্যাসীর শিব- 
শিব পুজিবারে তোরে কে শিখাইএ দিলে ॥ fara | 
কি ফল পাইবে তুমি শিব পূজা FTA | 
কেন দুঃখ পায় চলে ata নিজ ঘরে ॥ 
ভিক্ষা মাগে মরে সদা শিব দ্বারে দ্বারে । 
কথন সে এ যে বর দেয়াবে তোমারে ॥ 
কি বর মাগবে বল তিখারীর ঠাঞি। 
ক্ষমতা থাকিলে তার ঘরে অন্ন নাই ॥ 
নহেশ্বর হবেন বর তোর অভিমত । 
দিয়ে মন বিবরণ শুন দোষ যত ॥ 
হাড়মাল! জপেন সদা বাঘছাল পরে | 
কেহ নাহি কাছে যান ভুজঙ্গের TTA ॥ 
ভাঙ্গ খেএ চড়ে ষাড়ে শ্মশানে বেড়ায় | 
চন্দন বলিএ চিতাভন্ম মাথে গায় !' 
শ্মশানে মশানে রয় নাহি বাসস্থান | 
দেবতাবর্গেতে তারে না করে সম্মান ॥ 
পাগল বলিএ তারে লোকে নিন্দা করে । 
বিবেকে (>) খাইল বিষ মরিবার তরে ॥ 


(৯) INSTA, এই শন্দ কথিত ভাষায় অনেক স্থলে “বিরাগে”র 
অর্থে MARS হয়। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তাঙ্গড়ের মৃত্যু শা নাহি কদাচন। 

নাহি মৈল হলাহলে করি এ ভক্ষণ ॥ 
তোমা হেন পদ্মিনী কি পাগলেরে সাজে। 
বুড়া বরে মনে ধরে ছি ছি কোন্‌ লাজে ॥ 
শুর স্বধন নাই নাহিক ভরসা! | 

তার ঘরে গেলে পরে ঘটিবে দুর্দশা ॥ 
তাই বলি বিধুমুখি না করিহ পণ। 

তোর যোগ্য বর নহে ক্ষেপা পঞ্চানন ॥ 
ইন্দ্র দেবরাজ যদি দেখা পায় তোরে | 
তোমার মাথার দিব্য শচী ত্যাগ করে ॥ 
বিষ্ণু যদি তোমারে তিলেক তরে পান। 
লক্ষ্মী-সরম্বতী পানে ফিরিয়া না চান ॥ 
না হয় তোমাকে আর বলি এক কথা | 
আমিএ একাকী মোর নাহিক বনিতা | 
কালিকার পাদপদ্ম হৃদে করি আশ। 
র্চিলা শ্রীকালিদাস কালিকা।-বিলাস ॥ 


গিরিরাজ হিমালয়ের সঙ্গে সন্গ্যাসি-বেশী শিবের বাদানুবাদ 


ও গিরিরাজ-কৃত শিবের বন্ধন | 

গৃহে আসি গিরি রায় গঙ্গাধরে দেখা পায় 
ছদ্মবেশে বসে ত্রিলোচন। 

ক্রোধেতে শিখরবর হরে করে কটুত্তর 
বলে তোর একি আচরণ ॥ 

শুন রে ভণ্ড অজ্ঞান নাহি তোর কাওজ্ঞান 
প্রকাণ্ড শরীর মাত্র সার | 

নাই কিছু বোধাবোধ কোন্‌ সাহসে রে অবোধ 
অন্তঃপুরে আইলি আমার ॥ 

হিমে কহে ত্রিপুরারি শুন নিবেদন করি 
শ্বশুর গোঁ করহ ম্মরণ। 

দেখে তব গৌরী BOT জামাই হবার জন্তে 
তব পুরে হইল আগমন ॥ 

কথা শুনে হিমালয় আর রাগে অঙ্গ দয় (১) 

অতিশয় কোপেতে FN | 








(>) দগ্ধ হয়। 


শিবের গান-_-দ্িজ কালিদীস-_কালিকা-মঙ্গল -- ১৮শ শতাব্দী । 
বলে সবে দেখ বেয়ে মৈল বেটা মারি খেয়ে 
নষ্ট বেটা দুষ্ট কথা কয় ॥ 
এত কয় গিরিবর হএ ক্রোধিত অন্তর 
তিরস্কার করে হরে FS | 
কোপে কহে কিস্করে মুষ্টি ভিক্ষ! দিএ এরে 
ধাক্কা! মেরে করহ নির্গত ॥ 
হিমে বলেন ত্রিপুরারি কিবা ভিক্ষা! দিবে গিরি 


অন্ত-ভিক্ষা-উপভীবী az | 

যদি হয় পুণ্যবান্‌ কণ্ত-রত্ব কর দান 
মৰ্ম্ম-5ুঃখে সাম্য তবে হই ॥ 

হরের উত্তর শুনে গিরি মহাকোপ-ননে 
হরে কটু কহে কত FA | 

বলে বেটা এত জোর একটা চড় মেরে তোর 
কাথা বাঘছাল কেড়ে লব ॥ 

হাসি বলেন ত্রিপুরারি শুন শুন শুন গিরি 
কাথা ঝুলি সব তুমি লয়। 

ইহা আমি নাই চাই কেবল হব জামাই 
মম বামে গোরীরে বসায় ॥ 

এইরূপ WETS গিরি শঙ্করেতে হয় 
পুথি বাড়ে সকল লিখিতে। 

গিরি ভাবে একি হল সন্ধ্যা পূজা বএ গেল 
স্যাসীর সঙ্গেতে FARTS ॥ 

গিরি করিল বিচার ইহার যে প্রতিকার 
করে যাব সন্ধ্যাপূজা FTA | 

এক্ষণেতে এ বেটারে বান্ধিয়া যুগল করে 
কুজি (১) দিএ বন্দী করি ঘরে ॥ 

এতেক ভাবিএ পরে বন্ধন করিএ হরে 
গঙ্গা-ন্নানে গেলা গিরিবর । 

ত্রিপদীর ছন্দ ধরে পাচালীর মত করে 
aia করিল দ্বিজবর ॥ 


(১) কুন্দ = এক রকন যন্ত্রণাদায়ক বস্ত্র । প্রাচীন কালে অপরাধী- 
দিগকে কু দে আবদ্ধ করার কথা শুনা যায়। 


১৪২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
বরবেশে TH শিব | 


কহে রামাগণ এই কি বর | 
এটা যে ভাঙ্গড় ভূতুড়ে হর ॥ 
আহা মরি উমা রূপের চূড়া | 
সে কপালে হলো! ত্রিকাল-বুড়া ॥ 
Sioa জিনি উমার মুখ | 


উমার কুস্তল মেঘের মালা | 

এ বুড়ার জটা তামার শলা ॥ (১) 
সিন্দুরের বিন্দু উমার ভালে | 
বুড়ার কপালে অনল জলে ॥ 
চন্দনে চর্চিত উমার কায়। 
আই আই ছাই বুড়ার গায় ॥ 
উমার বসনে বিচিত্র কাঁয | 
দিগম্বর বর একি (গো লাজ ॥ 
রতনে শোভিত গিরীন্দ্রবালা। 
বরের গলে বে হাড়ের মালা ॥ 
তাড় তোড় বালা উমার গায়। 
বুড়ার বপুতে ফণী ফোফায় ॥ 
নীল উৎপল উমার আখি | 

ওডু ফুল (২) সম ইহার দেখি ! 
আহ! মরি উমা সোণার লতা! | 
বাউলের করে দিল বিধাতা i 
চকোর WATS যাহা না পায়। 
সেই gyi বিধি কাকেতে খায়ায় ॥ 
এইরূপে কহে রমণীগণ। 
শুনিএ হাসেন শিব তখন ॥ 
পাগলের বেশ শঙ্করে হেরে | 
রাণীর নয়নে সলিল ঝরে ॥ 
কালীর চরণ করে ন্মরণ। 

দ্বিজ কালিদাস করিল রচন ॥ 


(১) “বুড়ার জটা তামার শলা”-_ভারতচন্দ্রের অন্ুদামঞ্গল | 
(২) জবাফুল। 


শিবের গান__ছ্বিজ কাঁলিন্দীস-_কালিকা-মঙ্গল-_১৮শ শতাব্দী | ১৪৩ 


দেখিএ বরের ঠাম যত রামাগণ। 
অবাক হইল সবে না সরে বচন ॥ 
বরের ভঙ্গিমা দেখি রাণী তুঃখ-মনা। 
রাগস্বরে নারদেরে FA BI সনা ॥ 
আরে রে নির্বংশে মিন্সে কোথায় লুকালি। 
চক্ষু খেএ কি বুঝিএ এ বরে আনিলি ॥ 
কি কহিৰ কোথা যাব গেল গিরি কোখা। 
নারদার TINTS খেল মোর সাথ! ॥ 
উমা কন্যা জগংধন্তা বিঢঠ্যং-সমান | 
হেন বরে প্রাণ ধরে কেবা করে দান॥ 
অভাগীর ভাগ্যে যে দুঃখের সীমা নাই। 
অন্তদন্তহীন (>) বিধি মিলাল জামাই ॥ 
নিজে রাজরাণী গৌরী রাজার নন্দিনী | 
রাজপুত্র জামাই হইবে এই জানি ॥ 
সে সকল সাধে সাধ ভাঙ্গিলেন fate | 
ভিথারীকে দিতে হইল উমা -রত্বনিধি ॥ 
ওগো উম! এতদিন fe তপ করিলি। 
ভূতুড়ে সাপুড়ের কপালে পড়িলি ॥ 
এই মত শিখরিণী হএ Fe মনে। 
হাতের FES রামা কপালেতে হানে ॥ 
হেন কালে চক্ৰপাণি রঙ্গ দেখিবারে | 
ইঙ্গিতে নন্দীরে পাঠাইল অন্তংপুরে ॥ বিবাহ-সভায় নন্দী ও 
বিষ্ণুর ইঙ্গিত পেএ নন্দী মহাজন | প্রেতগণ। 
মেনকারে ছলিবারে আইল তখন ॥ 
বিকৃতি আকার ভূত দেখি ভয় হয়। 

¥ * * ফু 
কাছে আসি হি হি হি হি হাসিয়া চলিল । 
BAF ভৈরব দূত নাচিতে লাগিল ॥ 
আই আই বলে ভূত WATS লাফায়। 
হেরে রাণী অমনি ভয়েতে মৃতপ্রায় ॥ 
মেয়ে গুলে! ভূত দেখে MES ST | 
পলায় পলায় বলে ধাএ পলাইএ ॥ 





শা শপ সপ ee ee পিট 


(১) অনন্ত এবং দাত-পড়া | 


১৪৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
ও মা একি বলিএ সকল মেয়ে চলে। 
কেহ বলে মেনকারে ভূতে বুঝি পেলে ॥ 
এই মতে রামাগণ বোল আরম্তিল। 
রঙ্গ দেখে ভৃঙ্গী বেটা হাসিতে লাগিল ॥ 
এইরূপ রঙ্গ ভঙ্গ দেখি গঙ্গাধর | 

শিবের যুবক-বেশ। উমার ইঙ্গিতে হৈলা রাঁজ-রাজেশ্বর ॥ 
রজত-শিখর জিনি রূপের বরণ | 
ভবানীর ভাবে ভব হইল! মোহন | 
মণিময় অলঙ্কার শোভিত শিরেতে | 
মনোহর মুকুট শোভয়ে মস্তকেতে ॥ 
অগুরু চন্দন চুয়া অঙ্গময় মাথা | 
জিনি পদ্ম মুখপদ্ম তাহে গোপরেখা ॥ 
ছাদনাতিলাতে ছিল যত রামীগণ। 
অপরূপ রূপ দেখি মোহ সর্বজন ॥ 
মেনকা দেখিল আর পূর্ব বেশ নাই। 
মনোহর বর এবে হইল! জামাই ॥ 
সুখী হএ সর্বজন বরণ করয়। 
কেহ করে শঙ্খধ্বনি কেহ হুলু দেয় | 
কোন ধনী ধুস্তরার প্রদীপ জালিল। 
কেহ বা লইয়া পাণ নিছাএ ফেলিল ॥ 
কোন ধনী গুড় চালি দেয় বর STF | 
ঝালি ঝড়া দিয়ে কেহ রঙ্গ করে রঙ্গে ॥ 
করেতে জলের ঝারি থমকে থমকে | 
বরে প্রদক্ষিণ করে ঠমকে ঠমকে ॥ 
নাকেতে ছেচায় নল হাতে দেয় মাকু | 
মেনকা শিবেরে কন ত্যাগ কর বাপু ॥ 
এই মতে স্ত্রী আচার সমাপ্ত হইল | 
অপরেতে বর কন্যা সভায় লইল ॥ 
বেদমন্্ পড়িতে লাগিলা পুরোহিত | 
হরে গৌরী সপেন (১) গিরি পুলকে পুর্ণিত ॥ 
আনন্দেতে বর PH] বাসরেতে যায় | 
কালিদাস কালীগুণ রচয়ে ভাষার ॥ 


(১) সমর্পণ করেন | 


শিবের গান-__দ্বিজ কালিদাস-__কালিকা-মঙ্গল_ ১৮শ শতাব্দী । ১৪৫ 


শিবছুর্গার কৈলাস গমন । 
এইরূপে শুভ নিশি সুপ্রভাত হইল। 
বাসর হইতে বর বাহিরে আইল ॥ 
শঙ্কর কহেন তবে শৈল-নৃপবরে | 
কৈলাসেতে যাব সঙ্গে পাঠায় (১) উমারে ॥ 
সজল নয়ন গিরি স্বীকার পাইল। 
মেলানীর (2) ভার কত প্রস্তুত করিল ॥ 
উমার গমন কথা শুনে শিখরিণী। 
ধরাতলে পড়ে কান্দে যেন উন্মাদিনী ॥ 
অভিষিক্ত হৈল রাণী নয়নের জলে। 
কুররী (৩) পক্ষিণী প্রায় কান্দে উমা বলে ॥ 
ধরিএ মায়ের ক মহামায়া FTA | 
উ মা উ মা বলে উমা কান্দে উচ্চস্বরে ॥ 
রাণী বলে ওগো উমা কি করি উপায় | 
কোন্‌ প্রাণে তোমা ধনে দিব গো বিদায় ॥ 
অশেষ করুণা করে রাণী কেন্দে সারা | 
সামান্তের প্রায় তায় সাম (৪) দেন তারা ॥ 
পড়িএ মায়ার ফান্দে কান্দে সর্বলোকে | 
শিবারে লইয়া শিব যাএ কৈলাস-মুখে ॥ 
হাসিতে হাসিতে হর গৌরী সঙ্গে TA | 
উত্তরিলা কৈলাসেতে আনন্দিত হয়ে ॥ 


কৈলাসে। 

এইরূপে সদানন্দ সানন্দ মনেতে। 
আনন্দা সহিত ক্রীড়া করেন রঙ্গেতে ॥ 
একদিন উমাপতি কহেন উমারে | 

এক সন্দেহ আছে প্রিয়া আমার অন্তরে ॥ 
শিবানী কহেন দেব সে আর কেমন। 
হর বলে হৈমবতি শুন দিএ মন | 
একবার আমারেত বিড়ম্বনা করে | 
কৃতাৰ্থ করিলে গিয়া গিরি-মেনকারে ॥ 


(>) “ও” স্থলে “য়” এই পু থির AES বাবঙ্গত হইয়াছে । এখানে 
পাঠায় = পাঠাও । (২) মেলানী = বিদায় ; এখানে ‘মেলানীর ভার’ অর্থ 
বিদায়-কালের তত্ব । (৩) কুররী =কাঠ-ঠোক্‌র!। (৪) সাম = যোগ। 


১৭৯ 


১৪৬ 


অর্ধ-নারীশ্বর। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যে দুঃখ পেএ আমি তোমা বিহনেতে। 
বলিতে না পারি তাহা পঞ্চম মুখেতে ॥ 
হে দুর্গে আমার তুমি দেহ প্রাণ ধন। 
সধন বৈভব সব তোমার চরণ ॥ 
অসাধ্য সাধন করি প্রলাদে তোমার | 
তব নাম জপি করি গরল আহার ॥ 
স্থখমোক্ষদাত্রী তুমি মম মূলাধার । 
তোমা বিনে গতি সতি নাহিক আমার ॥ 
পুনর্বার যদি মোরে ত্যাগ কর প্রিয়ে। 
আর না রহিব প্রাণ তোমা ছাড়া হয়ে ॥ 
তাই বলি তোমা ছাড়া কেমনে রহিব। 
ইচ্ছা করি ছু অঙ্গ ঘুচাএ এক হব | 
যদি তুমি অনুমতি কর বিশ্বময়ী | 

যুগল ঘুচিএ এস এক অঙ্গ হই ॥ 
শুনিএ শঙ্করী হরে করিল উত্তর | 

তব আজ্ঞা না লঙ্ঘিতে পারি মহেশ্বর ॥ 
এত বলি একত্র হইলা উভয়েতে | 

এক অঙ্গ দ্বিরূপ হইলা আচম্বিতে | 
অর্ধ অঙ্গ রজত পর্বত জিনি আভা। 
ae অঙ্গ স্বর্ণ জিনিএ করে শোভা ॥ 
অর্ধ শিরে জটাজুট ভূজঙ্গ বেষ্টিত | 
অদ্ধ শিরে মণিময় মুকুট মণ্ডিত ॥ 

এক নেত্র ঢুলু ঢুলু করে A | 
এক নেত্রে কঙ্জল পূরিত শোভা পায় ॥ 
এক কর্ণে MAT কুণ্ডল ঘন CHCA | 
অন্ত কর্ণে মাণিকের কনক ফুল ঝোলে ॥ 
অদ্ধ গলে অস্থিমাল! মহা শোভা পায়। 
গজ-মুকুতার হার অর্ধেক গলায় ॥ 
কটিতটে MEF রহিল বাঘান্বর | 
আর BE কটিতে রহিল রক্তান্বর ॥ 
এক পদে কাচের পাদুকা শোভা পায় । 
রতন নৃপুর শোভা করে অন্ত পায় l 
এক হস্তে SIA ধরিলা পঞ্চানন | 

অন্য হস্তে পদ্মপুষ্প করিলা ধারণ ॥ 


শিবের গান-দ্বিজ কালিদাস-_কালিকা-মঙ্গল__-১৮শ শতাব্দী | ১৪৭ 


এইরূপে লীলা! প্রকা শিলা গঙ্গাধর | 
হর গোরী ঘুচে হৈলা অদ্ধ-নারীশ্বর ॥ 
কালিদাস বলে মাগো এই আকিঞ্চন। 
মৃত্যুকালে দিতে হবে যুগল চরণ ॥ 


কুচনী নগরে | 


শঙ্কর শঙ্করী লয়ে সরস অন্তরে | 
বিরাজ করেন aca কৈলাস-শিখরে ॥ 
একদিন ভূতনাথ বৃষভে চাপিএ। 
ভিক্ষা হেতু চলিলেন গৌরীরে কহিএ ॥ 
ভ্ৰমিতে afire ভব ভাবিয়া চিন্তিয়া | 
রসের কুচনী-পাড়ায় উত্তরিলা গিয়া ॥ 
কৃত্তিবাসে হেরি যত কোচের রমণী | 
বুড়া আইল বলে হেসে তোষে সব ধনী ॥ 
কোন ধনী কহে ওহে রসিকের চূড়া | 
আমা সভা ভুলে কোথা ছিলে ওহে বুড়া । 
তোমারে না হেরে বুড়া মনোদুঃখে মরি | 
এত বলে হেসে ঢলে পড়ে সব নারী ॥ 
* + * * 
এইরূপে শিব সহ হয় আলাপন | 
কোন ধনী করে হরে চামর WHA ॥ 
অগুরু চন্দন কেহ শ্রীঅঙ্গে ছিটায়। 
কেহ বা কুসুম লয়ে ফেলে শিব গায় ॥ 
কেহ বা SAA লয়ে পরায় কৌতুকে | 
মিঠা পাণ সেজে কেহ যোগায় সন্মুখে ॥ 
গাঁজা ভাঙ্গ কেহ হরে করে সমর্পণ | 
কেহ বা শিবের করে চরণ-সেবন ॥ 
এই মত কোচের দুহিতা সকলেতে। 
হরে লয়ে রঙ্গরলসে ভাসে অনাসেতে (>) ॥ 
* € + * 
কালিকার পাদপদ্ন হদে করি আশ। 
রচিলা শ্রীকালিদাস কালিকা|-বিলাস ॥ 


(১) অনায়ালে। 


১৪৮ 


শরতকালে পল্লী- 
বাসিনীদের CAT | 


বঙ্গ-সাঁহত্য-পরিচয় | 
উমা-বিরহে CIAF) | 


উমা বিনে গিরিরাণী পাগলের প্রায় | 
অন্নদা অভাবে অন্ন জল নাহি খায় ॥ 

উমা ভেবে অবিরত মৌ নী হএ রয়। 
কালেতে শরৎ খতু হইল উদয় ॥ 

গগনেতে বিন্দু বিন্দু বারি বারা ঝরে । 
ময়ূর ময়ূরী নাচে সরস অন্তরে ॥ 

ঘোর নাদে জলধর গগনে গঞ্জর। 
সরোবরে সরোজ স্থথেতে প্রকাশয় ॥ 
কেতকিনী অমনি প্রফুল্ল হএ উঠে। 

পায় গন্ধ মকরন্দলোভে ভৃঙ্গ ছুটে ॥ 

বাঢ়এ শশীর আভা অপরূপ শোভা | 
চকোর চকোরী উড়ে সুধা সাধে শোভা ॥ 
শরৎ দেখিয়! সুখী হইলা ত্রিসংসারে | 
শারদা সেবার চেষ্টা সাধ সব করে ॥ 

হেন কালে মেনকার যত প্রতিবামী | 
রাণীকে ভং সনা করি সবে কহে আসি ॥ 
কেমনেতে হে গো রাণি আছ প্রাণ ধরে | 
স্থব্ণপ্রতিমা উমা সঁপে পাগলেরে ॥ 

তত্বটা না কর তার! আছে গো CERA | 
ay তুমি ওগো রাণি কঠিন তব মন ॥ 
মেয়েরে আনিতে নাম নাই A মুখেতে। 
উদরেতে অন্ন রাণি দেও কি সুখেতে ॥ 
সাত নাই পাঁচ নাই সেই মাত্র মেয়ে। 

সে বিহনে তোমার সংসার কারে লয়ে ॥ 
লোকের WATS মোরা যেটা শুন্তে পাই। 
উমার অঙ্গেতে নাকি বস্ত্র মাত্রে নাই ॥ 
THOT বাঘছাল বা কু পরয়। 
তৈলাভাবে টাচর চিকুর জটাময় ॥ 

বিনা অন্ন সু-বর্ণ গেছে শুকাইফে | 

PAPE পরেন উমা ভূষণ বলিএ ॥ 

সিদ্ধি বেটে বেটে করে কড়া পড়ে গেছে। 
দুঃখের নাহিক সীমা প্রাণ মার আছে ॥ 


শিবের গান__দ্বিজ কালিদাস- কালিকা-মঙ্গল_১৮শ শতাব্দী | ১৪৯ 


জামাতার কথা তব শুনি বিপরীত | 
উমার সঙ্গেতে নাকি নাহি তার পীরিত ॥ 
সিদ্ধি খেয়ে ষাড়ে সাপিণী লইয়ে। 
শ্মশানে মশানে ফেরে উমারে তেজিএ ॥ 
যে জামাএ সন্প্রদান করেছ DATA | 

দূরে না করিতে তত্ব উচিত তোমার ॥ 
বসরাবধি উমানিধি করি এ বিদায়। 
কেমনে মা তুলে আছ মা গো একি দায় ॥ 
সহজে পাধাণী তুমি দয়ামায়া-হীনে | 

অন্ত কেহ হইলে মাগো না বাচিত প্রাণে ॥ 
ধন কড়ি লএ রাণি খাওয়াইবে কারে | 
মা বলে ডাকিতে আর কে আছে তোমারে ॥ 
ধিক্‌ তব রাজ্যধন ধিক্‌ গো তোমায় | 
ততোধিক তধোধিক্‌ ধিক্‌ গো রাজায় ॥ 
এত বলি Se সিএ চলিলা! রামাগণ। 
কালিকা-ব্লাস দ্বিজ করিল! রচন ॥ 


পিরিরাজের নিকট মেনকার বিলাপ | 


একেত মেনকা দুঃখী উমার জন্যেতে | 
বাক্য অনুসারে আরে! জ্বলে অস্তরেতে ॥ 
কান্দিতে কান্দিতে রাণী অভিমান ভরে | 
পাষাণেরে পাষাণা সুধান মৃদুম্বরে ॥ 

শুন শুন শুন হে নিদয় হিমালয় | 
প্রাণ-উমা বিনা মম প্রাণ বাহিরয় a 
তুষিত পাষাণরাজ কঠিনের শেষ। 
তোমার শরীরেত কতু নাহি দয়ার লেশ ॥ 
স্বচ্ছন্দেতে আছ গিরি নিশ্চিন্ত হইয়! | 
পাগলে সঁপিয়া মোর প্রাণের তনয়া ॥ 
Fai প্রতি বৎসলতায় তাচ্ছিল্য তোমার । 
সহজে পাষাণ ধরে মায়ার কি ধার ॥ 
স্বর্পলতা উমা কি হে সাজে ভিখারীরে | 
শুনতে পাই অন্ন নাই শঙ্করের থরে ॥ 


১৫০ বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


সম্পদবিহীন শিবের বাসস্থান নাই। 
উম! নাকি শ্মশানবাসিনী ecw পাই ॥ 
মৈনাকেরে ভূলে ছিলে পেএ প্রাণ-গৌরী | 
সে ধন বিহনে প্রাণ কিসে সহা করি ॥ 
সহজে পাষাণ দেহ কঠিন জীবন | 
নহিলে সে ধন বিনে বাঁচি কি কখন ॥ 
নয়নের তার! তারা রাখিএ অন্তরে | 
কার মুখ চেয়ে গিরি থাকি প্রাণ ধরে | 
এ সব বৈভৰ আমি দেখি তুচ্ছ প্রায়। 
উমাচন্দ্র বিনে পুরী শোভা কি হে পায় ॥ 
সতত অন্তরে জাগে উমার মাধুরী । 
দুঃখানলে অস্ত্র জলে সাম্য হতে নারি ॥ 
যে দিকে নিরখি দেখি যেন তমোময়। 
না দেখি উমার মুখ হৃদি বিদরয় ॥ 
কোথায় আমার মেয়ে শীঘ্র দেহ এনে | 
মা বলে ডাকিলে উম! তুষ্ট হই প্রাণে ॥ 
চক্ষের বাহির করে অঞ্চলের ধন। 
পাপ-দেহ কত সবে রাখিব জীবন ॥ 
বিধি বুঝি চিরজীবী আমারে করেছে। 
সেই জন্তে বিনে কন্ঠে পাঁপ-প্রাণ আছে ॥ 
সে সব কথার আর নাহি পরিচয় | 
শৃন্যময় পুরী দেখি আমার আলয় ॥ 
ভবনে ভবানী আনি বাঁচায় আমারে | 
সদ! মনে পড়ে তারা ছু শয়ন ঝোরে ॥ 
স্বপনে দেখেছি গিরি গৌরীকে আমার | 
বিনে অন্ন কৃষ্ণবৰ্ণ অস্থিচন্মসার ॥ 
রাজার কুমারী হয়ে ভিখারিণী প্রায়। 
ইহা কি মায়ের প্রাণে সহে গিরিরায় ॥ 
তুমিত তনয়! বলে ভাব না অন্তরে | 
আমারে যে মা বলিতে আর নাই ঘরে ॥ 
তাড়াতাড়ি কৈলাসেতে যাহ হিমালয় | 
এনে দেহ হারা তারা বিলম্ব না সয় ॥ 
এই রূপে গিরিরাণী করএ রোদন | 
কালিদাস কহে রাণি স্থির কর মন ॥ 


শিবের গাঁন_ দ্বিজ কালিদাস- কালিকা-মঙ্গল_-১৮শ শতাব্দী । ১৫১ 
রাণীকে হিমালয়ের প্রবোধ দান । 


গিরি বলে ওহে রাঁণি স্থির কর TA | 
উমার BIS কেন এত উচাটন ॥ 
কন্তাভাবে ভাব যারে অবোধ পাষাণি 
সেই Fai জগত্ধন্যা ব্ৰহ্মাণ্ডকারিণী ॥ 
যার নামে ভবের ভাবনা দূরে যায়। 
তার জন্তে ভাব রাণি এত বড় দায় ॥ 
কহিলে যে অন্ন নাই জামাতার ঘরে | 
সে কথা কেবল কথা জানিহ অন্তরে 
উমারূপে অন্নপূর্ণা গৃহেতে ষাহার | 
অন্নের অভাব রাণি হয় কি তাহার ॥ 
না জানে যে ভিখারিণী কহিলে উমারে | 
কুবের ভাওারী তার জানে চরাচরে ॥ 
রাজরাজেশ্বরী উমা আমি ভাল জানি। 
মহেশ্বর কাণীশ্বর শুন ওহে রাণি ॥ 
জন্মে জন্মে আমাদের বহু পুণ্য ছিল। 
সেই aca উমা acy বিধি মিলাইল | 
আমাদের জন্ম SH সফল করিতে | 
জনম্মেছেন মহামায়া তোমার গতেতে ॥ 
জেনে গুনে সকলি কি ভূলিলি হে রাণি। 
শিব সে পুরুষোতম প্রকৃতি শিবানী ॥ 
দুঃখ সন্বরহ রাঁণি স্থির হয় মনে | 
অবিলম্বে wary আনিব ভবনে | 

এই আমি চলিলাম কৈলাস-শিখরে | 
এনে দিব উমারে আর জামাই শঙ্করে ৷ 
দুঃখ নাশ কর রাণি গৃহেতে বসিয়া! | 
অচিরে পাইবে তবে প্রাণের তনয় ॥ 
বিপদে শদুর্গা নাম জেনে! রাণি সার। 
বেদাগমে বলিতে না পারে মুখ্য যার ॥ 
কাশীনাথ কালকুটবিষ করেন পান। 
দুর্গা নাম করি শেষে রাখিলেন প্রাণ ॥ 
অতএব তাই রাণি বলি হে তোমারে | 
দুর্গানাম ভূলিলে পাবে না শ্রচুর্গারে ॥ 


১৫, 


নন্দীর সঙ্গে রসিকতা | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এ কথা শুনিয়া রাণী আনন্দিত মন। 
বলে গিরি শীঘ্র যাহ কৈলাস-ভুবন ॥ 


মঙ্গলাঁচরণ। 
এত বলি শিখরিণী সরস অন্তরে | 
মনোমত আচরণ মঙ্গল করে পরে ॥ 
স্থানে স্থানে পুণ্য ঘট স্থাপন করিল। 
আমের পল্লব সব ঘটমুখে দিল ॥ 
বসাইল রস্তাতরু ছুয়ারে দুয়ারে | 
দধি আর Tey আদি আনে ভারে ভারে ॥ 
দ্বিজ-কন্যাগণ সব তুষ্ট হয়ে মন | 
পঞ্চদীপ লয়ে করে রহে সর্বজন | 
দ্বিজগণ চণ্ডীপাঠ করিতে লাঁগিল। 
দুর্গানাম জপ কেহ আরম্ভ করিল | 
অপরেতে গিরিবর of দূর্গা বলে। 
দুর্গারে আনিতে চলে মহাকুতুহছলে ॥ 
চাতকিনী সম রাণী পথ চেয়ে রয়। 
কালিকা-বিলাস দ্বিজ কালিদাস গায় ॥ 


কৈলাসে গিরিরাজ ;__ উমার পিত্রালয়ে যাত্রা | 


এইরূপে গিরিবর হরিষ অন্তরে | 
উত্তরিলা তদন্তরে কৈলাস-শিখরে ॥ 
কৈলাসের দ্বারে নন্দী দ্রয়ারী আছিল। 
গিরিবরে হেরে দূত উঠে দীড়াইল ॥ 
চরণের ধূলি লয়ে নিল মস্তকেতে | 

আস আস বলে গিরি তোষে বচনেতে ॥ 
নন্দী বলে ঠাকুরদাদ! আছ হে কেমন। 
কেমন আছেন আই বুড়ী শুনি বিবরণ ॥ 
THEA নারী ফেলে এলে কেন বুড়া | 
সেথা পাছে আই TY করে ঘরযোঁড়া ॥ 
আইরে সঁপিয়া বল এলে কার স্থানে । 
হয় সন্দ বুঝি ছন্দ হয়েছে ছুই জনে ॥ 
বুড় ভেবে বুড়ী বুঝি ওদান্ত ভাবিয়া | 
ঠাকুরদাদা তোমারে বা দিছে তাড়াইয়া ॥ 


শিবের গান_-দ্বিজ কালিদীস-_কালিকা-মঙ্গল-_-১৮শ শতাব্দী । 


গিরি বলে ওহে নাতি মন দিএ শুন । 
বুড়াতে বুড়াতে ভাব ভাঙ্গে কি কখন ॥ 
রেশে রেশে মিলিলে কি কভু প্রেম ভাঙ্গে । 
তুই ভেড়ো কি বুঝিবি মত্ত আছ ভাঙ্গে ॥ 
প্রবীণে প্রবীণে প্রেম ঘটেরে এমনি । 
প্রস্তর গাথনী বেন হয়রে আঁটনি ॥ 
নন্দী বলে ঠাকুর দাদা বুঝেছি কারণ | 
আই আছচ্ছায় তব ধাচন মরণ ॥ 

অতঃপর কহ TS স্টনি পরিচয় । 
আচস্থিতে কৈলাসেতে কি ভাবে উদয় ॥ 
গিরি বলে ওরে নাতি কি কব তোমায় । 
তোমার আইএর দায়ে এসেছি হেখায় ॥ 
মিলি যত ছুড়ী সে বুড়ীরে মাচায়েছে। 
উমার জন্তেতে রাণী উন্মত্ত হয়েছে ॥ 
মম বাক্য না শুনেন কত বুঝাইনু | 

তাই ভাই তনয়ারে লইতে আঁইনু ॥ 
এতেক শুনিয়া নন্দী আনন্দিত মন। 
গিরিকে লইয়া পরে করিলা গমন ॥ 
কালিকার পাদপদ্ন দে করি আশ। 
রচিলা শ্রীকালিদাস কালিকা-বিলাস ॥ 


নন্দী সঙ্গে আনন্দেতে যায় হিমালয় | 
হর গৌরী নিরধিয়! কৃতার্থ মানয় ॥ 
মানসেতে শিব শিবা করিয়া IHR | 
ভক্তিভাব রসে গিরি ডুবিল তখন | 
mace দেখিয়া দুর্গা গৌরব করিএ। 
গিরিপদে প্রণমিল শির লোটাইএ ॥ 


১৫৩ 


করুণাকারিণী কন করুণাঁবচনে । পিতাকে উমার cre: 


দুঃখিনী বলিএ পিতা ছিল কিগো মনে ॥ Agal | 
কেন পিতা আমা প্রতি এতেক বঞ্চনা | 

ঢুঃখিনী ভাবিএ বুঝি করেছিলে স্বণা ॥ 

সেই সে আমারে হরসঙ্গে পাঠাইলে । 

তদবধি তঃখিনীর তব না করিলে ॥ 


৩ 


১৫৪ 


শিবের ব্রিহ-ত্রাস। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


গিরি বলে মাগো তোমায় বিদায় করিএ। 
আখির সলিলমাঝে ছিলাম ডুবিএ ॥ 
তুমি যে মা আমাদের নয়নের তারা | 
তোমা বিনে ঘর দ্বার অন্ধকার তারা ॥ 
মেনকা হয়েছে অন্ধ তোমার বিহনে | 
আছ কি না আছ বেঁচে সন্দেহ হয় মনে | 
মানসেতে মা তোমারে করে দরশন | 
রেখেছি পাষাণ-দেহ পাঁষাণ-জীবন ॥ 
গৌরী বলেন আর কেন ভুলায় বচনে। 
আমা প্রতি যত ন্নেহ জেনেছি তা মনে ॥ 
পিতা মাতা বর্তমান থাকে যে কন্যার | 
বৎসরাস্তে তত্ব বুঝি FAQ তাহার ॥ 
আমার পতির যদি থাকিত বৈভব। 
তবে মা বাপের ঠাই থাকিত গৌরব ॥ 
গিরি বলে ওগো উমা ক্ষমা কর মোরে | 
সকলিত জানি আমি ভুলায় কাহারে ॥ 
গতিশক্তিহীন তব জনক জননী | 

তা ভেবে কি বাপ মায় হবে অভিমানী ॥ 
CEHA) কেন্দনা উমা স্থির কর TA | 
লইতে তোমারে মোর হইল আগমন ॥ 
বলে কএ জামাতারে সম্মত করিএ। 
Wal করি মাগো তোরে যাইব লইএ ॥ 
এত শুনে আনন্দার আনন্দিত মন। 
শঙ্করের স্থানে গিরি কহেন বিবরণ ॥ 
গৌরীর গমন কথা শুনে গঙ্গাধর | 
অন্তরে ওঁদাস্ত ভেবে করেন উত্তর ॥ 
হর বলেন ওহে গিরি ইহা হৈতে নারে । 
দেহ হৈতে প্রাণ বল কেবা দেয় কারে ॥ 
তোমার দুহিতা আত্মা আমিত সাকার | 
শিবা লয়ে গেলে শিব হবে শবাকার ॥ 
একবার দক্ষ হৈতে হারাইয়া সতী | 

যে দুঃখ পেয়েছি তাহা জানেন পার্বতী ॥ 
ভাগ্য হৈতে পাইনু যদি হার! তারাধন। 
চক্ষের অন্তর তারে করি কি কখন ॥ 


শিবের গান__দ্বিজ কালিদাস-_কালিকা-ম জল-__-১৮শ শতাব্দী | ১৫৫ 
নিজ প্রাণ চাহ যদি দিতে পারি দান। 
এ কথা শ্রবণে আমি হয়েছি অজ্ঞান ॥ 
এ কথা! শ্রবণে গিরি বিষঞ্জ হইল। 
বিধিমত করিএ শঙ্করে বুঝাইল ॥ 
গিরি বলে আশুতোষ কর অবধান। মাত্র তিন দিন। 
তিন দিন জন্তে মোরে উম! দেহ দান ॥ 
সপ্তমী অষ্টমী আর নবমী রাখিব | 
দশমীর দিনে পুনঃ উম! পাঠাইব ॥ 
এত বলি আকিঞ্চন কৈল গিরিবর | 
উপরোধে অঙ্গীকার CHAM মহেম্বর ॥ 
কথা শুনে পুলকিত হইল! হিমালয় 
মহিষমদ্দিনী লয়ে চলে নিজালয় ॥ 
পরিবার সহ সিংহে করি আরোহণ | 
শঙ্করী চলিল৷ সুখে সঙ্গে পঞ্চানন ॥ 
অষ্টম নায়িকা আর যতেক যোগিনী | 
আনন্দে হরের সঙ্গে চলিলা ভবানী ॥ 
কালিকার পাদপল্প ace করি আশ। 
রচিল৷ শ্রীকালিদাস কালিকা-বিলাস ॥ (>) 


(>) কবিকঙ্কন, ভারতচন্দ্র ও জয়নারার়ণের শিব-সম্বন্ধীয় কবিতা 
এখানে প্রদত্ত হইল না। তাহাদের রচনার শ্রেষ্ঠ অংশগুলি স্বতন্ত্রভাবে 
যথাস্থানে উদ্ধত হইবে | 


শিবের গানের পরিশিষ্ট | 
শিবের গাজন | 


এই সকল গাজনের ভাষ! স্থানে স্থানে অতি প্রাচীন। ইহাদের মধ্যে পরবর্ত 
সময়ের যৌজনাও আছে। প্রাচীন ছড়া গুলির সময়-নুচক কোন কথা আমর! পাই 
নাই। শিবের গাজন মুসলমাঁন-বিজয়ের পূর্বববন্তাী বলিয়া আমাদের বিশ্বাস। 


মালদহে শিবের গাজন। 


গাজুনে সন্নযাসিগণের মধ্যে এক ব্যক্তি এক পদে নৃত্য করিতে করিতে মন্তকোপরি 
মুষ্টি বন্ধ করিয়া শিবের-সন্মুখে গাজন-তলায় আগমন করে | মগ্ডলকে নিম্নলিখিত বন্দনা 
পাঠ করিয়া মন্তকের কেশ দ্বার! শিবালয় মার্জনা করিতে হয় | 

গোসাঞি তুমি যেন অটিসিনী, যেন বটাসিনী বটীসিনী যেন পঞ্চবটীলিনী, পঞ্চবটাসিনী 
যেন ধৰ্ম্ম অধিকারী, cf অধিকারী ঘেন ঈশ্বরের চরণ | একাদশ রুদ্র, সপ্ত সমুদ্র পার 
তার দিকে Aa সমুদ্র তাঁর কিঙ্করের কিন্কর qa স'পট ভক্তা। 

( চুল দিয়া ধূল মার্জনা করিবার পরে ) ঠাকুরদের আজ্ঞা হইল, স্বর্গের ধূল স্বর্গে 
যায়। ASA ধুল মত্ত্যে যায়। বাদ্‌-বাকি ধূল বাবার steta যাক। (সকল সন্গ্যাসী 
মিলিত স্বরে ) জয় ধূল সাঁপট ভক্তের জয় | 

(আবাল অতীত SH, ছত্রিশ সাই বাও (a) ভক্তা ঠাকুরদের আঁচলে পঞ্চ প্রণাম 
করিবার পরে ) 

ঠীকুরদের কি ata হয়? 

ঠাকুরদের Sisal হইল, পঞ্চ প্রণামে বড় ATA হইলেন | তোমরা নেচে কুদে ঘরে 
যাও। 


জল বন্দ স্থল বন্দ বুড়াশিবের গম্ভীর! (১) বন্দ 

আর বন্দ সরস্বতীর গান। 

বাহুয়া (২) বাহনে শিব তার চরণে প্রণাম | 
দাতীনাথ কি শিবনাঁথ মহেশ। 


ধবল খাটে ধরল পাটে ধবল সিংহাসন | 
ধবল খাঁটে বসে আছেন ধশ্মানিরগ্রন ॥ 
ধবল আকার গোসাই ধবল নৈরাকাঁর (9) 1 
ধবল চরণে তীরে করি লহে পার ॥ 
শিবনাঁথ কি মহেশ। 
(১) গপ্তীর! = দেবালয় ; এস্থলে শিবালয়। (২) বুষ। 
(৩) আকা রহীন «pore | 


শিবের গানের পরিশিষ্ট । ১৫৭ 


উঠ উঠ সদাশিব নিদ্রা কর ভঙ্গ | 

তোমাকে দেখিতে আইল আউলের (১) ভক্তগণ ॥ 

খোল চন্দন-কাঠের কপাট, দেয় দুধ গঙ্গাজল । 

তোমার চরণে দ্বাদশ প্রণাম ॥ 
Prats কি মহেশ । 


জল বন্দ স্থল বন্দ বন্দ শিবের কুড়্যা (২)। 
আট হাত মৃত্তিক| বন্দ ba সুধ্য যুজ্যা॥ 
“কাউসেন দত্তের" ব্যাটা “নয়সেন (৩) দত্ত” | 
যে জন পৃথিবীতে আনিল মহেঙ্বর ব্রত ॥ 
তাহার চরণে আমার FSIS | 
শিবনাথ কি মহেশ 
বৈশাখ মাসে কৃষাণ ভূমিতে দিল চাষ । 
আষাঢ় মাসে শিবঠাকুর বুনিল ক্রার্পাস। 
কা্পাস বুনিয়া শিব গেল কুচনীপাড়| । 
কুচনীপাড়! হইতে দিয়ে এলো সাড়া ॥ 
কার্পাস তুলির! দিলে গঙ্গার ঠাই। 
ol কাটিল সুতা মহাদেব বুনিল ভাত ৷ 
হর সমুদ্র হরের জল ক্ষীর সমুদ্রের পানী । 
উত্তম ধুইয়া দিল নিতাই (৪) ধুবিনী ॥ 
শিবনাথ কি মহেশ । 


জল বন্দ স্থল বন্দ আদ্যের গভীর! বন্দ | 

ডাহিনে ডঙ্গর বন্দ বামে বীর হনুমান! 

সিংহবাহনে SATS) আছেন ভার চরণে দ্বাদশ প্রপাম। 
শিবনাথ কি মহেশ | 


বদ্ধমানে শিবের গাজন। 
[ এই গানের ভাষা অপেক্ষাকৃত আধুৰিক। J 
শিবের বন্দনা | 


হাতে ত্ৰিশূল atri atte, পরিধানে বাঘের ছাল, 
বৃহভ বাহনে শিব, ব্রিদশের নাথ । 

জাগরে জাগরে ভাই, সতোর কোটীল ॥ 

মুক্ত হইল ঠাকুরের পূর্ববদ্ধার ॥ 


(>) আউলটাদের দলভুক্ত SPH | (২) pea = afra 

(৩) স্থানে স্থানে চাকীদের গানে “নয়সেন”র পরিবর্তে, “লাউসেন” শোন! ata) 
লাউসেনের পিতার নাম ছিল কর্ণসেন। “কাউসেন” সেই কর্ণসেনের বিকৃতি কিনা 
বিবেচা। (৪) Crate 


১৫৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


প্রভু যোগ নিদ্রা কর ভঙ্গ, সেবকের দেখ রঙ্গ, 
পরিহর তোমার চরণে | 
কান্তিক গণেশ কোলে, শয়ন আছ নিদ্রা ভোলে, 
আমরা তোমায় প্রণাম করিব কেমনে ॥ 
নিদ্রা ত্যেজ দেবরাজ, az মা ABHA মাঝ, 
নিরন্তর গৌরী রাখহ বাম ভাগে । 
প্রভু তুমি দেব-অধিপতি, হরি ব্রহ্ম কর স্ততি, 
অন্য দেব কোন খানে লাগে ॥ 
প্রভু corre fanta মায়া, লেবকের কর দয়া, 
পুরা মর্ত দেব ত্রিপুরারি | 
Pre ZA হাতে, বৃষভ রাখহ বাম ভাগে, 
বাঙ্বকি রহুক ফণা | 
শিরে ধরি স্নিগ্ধ গঙ্গ।, কপালে চাদ cata | 
তথি মধ্যে শোভে ফোটা, হাড় মালা যোগ পাটা, 
গাঁয়ে শোভে বিভূতি ভুষণ ৷ 
প্রভু দেব ত্ৰিলোচন, fay কর বিমোচন, 
নরের শকতি | 
আমরা তোমার আস্তাকরি, শাল খুলে ভর করি (১) 
আগম নিগমে কয়। 
প্রভু দেব গঙ্গাধর, দেবতার ঈশ্বর, 
অপরাধ FAR মৃত্যুঞ্জয় ॥ 
বৃষভ বাহনে শিব, ত্যেজহে কৈলাশ গিরি, 
পুর! অর্থ দেব ত্রিপুরারি। 
গম্ভীরে করহ অধিষ্ঠান। তোমার চরণে করি পঞ্চ প্রণাম | 
দেউল বন্দন, দেহারা বন্দন, শাঠ পাঠ লাঠী বন্দন, 
আছ্যের তুলদী বন্দন, আর বন্দ সরম্বতীর গান। 
ডাইনে বন্দ রাম লক্ষ্মণ, সীতা বামে বীর হনুমান | 
AH আছেন ST ভাস্কর, তার চরণে করি পঞ্চ প্রণাম ॥ 
প্রত্যেক বন্দনার দেউল বন্দন হইতে বীর হনুমান পর্য্যন্ত পঠিত হইবার পর 
উত্তরে আছেন ভীম canta | 
Sta চরণে করি পঞ্চ প্রণাম ॥ 
গ্রামে আছেন বাস্ত দেবতা | 
তাহার চরণে পঞ্চ প্রণাম ॥ 





ea পপ রাস সস 


(১) এই সমগ্র পণ্যটির অর্থ আমর! ‘শালে ভর' দিই 


শিবের গানের পরিশিষ্ট | 


গন্তীরে আছেন ভোল! AAT | 
Sta চরণে করি পঞ্চ প্রণাম ॥ 
পাজনে আছেন ধর্ম অধিকারী | 
তার চরণে করি পঞ্চ প্রণাম ॥ 
গাজনে আছেন ছত্তির (শ) দাই। 
" ৰাহাত্তর ভক্তা! 
তাদের চরণে করি পঞ্চ প্রণাম | 





বরিশালে শিবের NET | 


চৈত্রমাসের শেষভাগে নীলপূজা উপলক্ষে ইহার অনুষ্টান হয়! এঁ সময়ে উৎলবকারী 
গায়কগণ বেতের ছড়ি হাতে লইয়া নুপুর পায়ে দিয়া ঢাকের aega তালে ভালে নাচিতে 
নাচিতে নান! প্রকার শিবের গান গাহিয়া থাকে | প্রধানতঃ নমংশুদ্রগণ এই কার্যের জন্য 
মনোনীত হয়। তাহাদিগকে সাধারণ ভাষায় “বালা” বল! হইয়া থাকে । এই বালা 
পদবী হইতে স্থানীয় নমঃশূদ্রগণের কোন কোন পরিবারের কৌলিক উপাধিও হইয়াছে_ 
বালা। 

নীলপৃজা শিবপৃজারই নামান্তর । “বাজার-সন্ন্যাস,” “গিরি-সন্যাস," “খেজুর-ভাঙ্গী,” 
“তোগ-সরাণো,” “জল-বিহার,” ‘পাটর খাওয়া, ‘বাড়ার উপর হাঁটী' প্রভৃতি বহুবিধ 
অনুষ্ঠান এই পূজার অঙ্গস্বরপ। এতছুপলক্ষে নানাবিধ উৎসব-আমোদের মধ্যে “শিবের 
দোল! নামাইয়া” প্রত্যেক গৃহস্থের বাড়ী হইতে শিবপূজ্জার চাউল ভিক্ষা করিয়। আনারও 
রীতি আছে। নীলপুজা সাধারণতঃ চৈত্র-সংক্রান্তির পাঁচ দিন পূর্বে আরম্ভ হয় এবং 
সংক্রান্তির সঙ্গে সঙ্গে ইহার অবসান হইয়া থাকে | 


বরণ | 
চৈত্রমাস সধুমাস শিবের জন্মসাস। 
সন্‌ FTN (১) লইয়| বালা চলেন শিবের বাদ । 
শিব শিব বলিব! বাল! ডাকে ঘনে ঘন। 
চৈতন্ত হইয়া প্রভু দিলেন দরশন ॥ 


দিকৃ-বর্ণনা | 

Th, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারি পৃথিবীর নাম | 
পশ্চিমে আছেন ঠাকুর erates | 

তার চরণে করি পঞ্চ প্রণাম ॥ 
আরে ক্ষিতি রীতি বামন দয়া, 
আরে শঙ্খ চক্র গদ! পদ্ম মহাদেব মায়া, 

সুত TAT ভগবান উদিত দিক পশ্চিম ॥ 
ছায়৷ আর Seal সা হৈতে জন্মিল | 
পিছে (২) আছিল ari ace (©) দীড়াইল ॥ 





(১) সাধ-সন্ন্যালী। (২) পশ্চাতে | (৩) সশ্বপে 


১৫৯ 


১৬০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
তা দেখ্যা দেবীরে ধাওয়াইয়া! লইয়া Ae | 
পশ্চিম দিক বলা তারে eal লইয়া যায ॥ 
কিছু না কত তরিল দিক পশ্চিম ॥ 
এইরূপ পূর্ব, দক্ষিণ ও উত্তর দিকের বর্ণনায়ও যথাক্রমে “হুর্য-দিবাকর,) ‘ক্ষীরনদী- 
সাগর" ও হিমালয়-পর্ধতের' নাঙোল্লেখ পূর্বক পঞ্চ-প্রণামের রীতি আছে | 
বিবাহ-আসরৈ fe | 
শিব চইলাছেন বিষার বেশে নারদ বাজায় বীণ| | 
পাঁড়ীপড় শী দেখ তে এল বিয়ার কথা শুইনা ॥ 
fen fort yn বাজে শিক্ষায় গুণ. গুণ FTA | 
tami পড় লো৷ ভ্রগোচ্শ্ম (১) শিব ল্যাঙ্গ টা SSH নাচে ॥ 
মেনকা সুন্দরী এল জামাই দেখিবারে। 
পাগ্লা জামাই দেখ্য। সবে আউয়। flew (২) করে ॥ 
কিবা আকৃতি জামাইর কিবা জামাইর রূপ | 
Geb চক্ষু ফুইডা। :৩) রইছে পঞ্চখানি মুখ ॥ 
নী দিব গৌরারে বিয়া কার বা বাপের ডর | 
UR মাইর্যা (৪) পাগল জামার বাঁড়ীই বাইর কর ॥ 


মহাদেবের বিবাহে এয়োগণ | 
গ্রধমে আদিল আইয়ো (৫) তার নাম যশি। 
সাত হাত কাঁপউ তাঁর তের হাত দশি (৬) ॥ 
তাক পরে আসিল আইয়ে তীর নাম উঁমা। 
এক ঘরে ACH বারে সাত ঘরে দে YA ॥ 
তার পরে আসিল আইয়ে তার নাম Atal | 
একবারে খাইতে পারে যাইট মণ চিড়া ॥ 
যাইট মন চিড়! খাইয়! প্যাটে (৭) Tata হাঁত। 
আরো! সে খাইতে পারে যাইট্‌ নিতার (৮) ভাত ॥ 
তার পরে আসিল আইয়ে! তার নাম অন্ত | 
ঘরেখা (৯) বাইরাইতে তার চালে বাজে (১০) দন্ত ॥ 
ইহার পর গ্রামা গদ্য-ভাষায় গরু-কেনার একটী গল্প আছে। মৃতপ্রায় গরু ছুইটীকে 
“আইর্যা aan” লইলে ( অর্থাৎ, অর্থ-সঙ্গল ও বরণ wh লইলে ) তাহার! সবল Asal 
উঠে। তৎপর তাহারা ব্যাপ্রকর্তৃক অক্রাস্ত ইইলৈ গ্রামবাসিগণ ব্যাপ্রটীকে বধ করিয়া 
তাহাদের উদ্ধার সাধন করে; কিন্তু পরিশেষে উহাদের চর্্ম উঠাইয়া লইর! শিবঠাকুরের 
নিকট রাখিয়া দেয়। 
ইহার পর শিবপুজার জন্য ফুল-তোঁলরি ব্যাপীর। 


(১) খন্তা-খসিয়া। অআগোচশ্রল মৃগচৰ্ম্ম। (২) ছি ছি রব। (৩) yr i 
(৪) এই স্থলে ‘ছাগল Tat’ এইরূপও একটা পাঠীস্তর আছে। বরিশালের রমণীগণ 
শেষোক্ত এই দুইটা ছত্র আবৃত্তি করিয়া অনেক সময়ে ছেলেমেয়েদিগকে ঘুম পাড়াইয়। 
থাকে | (৫) এয়ো রমণী | (৬) দশ! অঞ্চল-প্রীস্তের TA | 
(৭) পেটে। (৮) নিমন্থপের। (৯) ঘর হইতে। (১*) বাধে। 


শিবের গানের পরিশিষ্ট । 
শিবের জন্য পুষ্প-বাগান হইতে পুষ্প তুলিবার গান | 


হেমস্ত বসন্ত কালে, বিকশিত ভালে ডালে হে, 
ওকি ভাইরে, _হরের মালঞ্চে নানা ফুল। 
ami তুলি আডি আড়ি (১১, ফুলেতে ভরিল সাজি হে, 
ওকি ভাইরে, __হরের মাঁলঞ্চে নানা ফুল ॥ 
মশোক অপরাজিত।, সুবর্ণ মাধবীলতা হে, 
ওকি ভাইরে, _হরের মালঞ্চে নান! ফুল ॥ 
পৃথিবীতে পুষ্প যত, তাহা বা কহিব কত হে, 
স্থলপন্ম দেখিতে FFF | 
ফুলেতে ভবিল সাজি চল ঘরে যাই আজি হে, 
কিয়ারে (২) মনে লয় আসিও আরবার ॥ 
প্রাণ কাশীনাণ, মনে__ প্রাণ ভোলানাথ, মনে-_ 
মনে লয় আসিও আরবার ॥ 
নাদে গৌরী, নমস্কার, কত পুষ্প তোল আর হে, 
festa রৌদে শরীর হইল কালো! | 
প্রাণ কাণীনা, রৌদ্রে-_ প্রাণ ভোলানাথ, রৌঙ্ে__ 


ভগবতীর AANI কথা | 


ay পড়িতে গৌরাইর (৩) মনে বড় সাধ | 
FICS কন কথা শিবের সাক্ষাৎ ॥ 

বৃদ্ধ হইয়াছি গৌরাই কখন যেন মরি | 
কিসের লইগা। (8) কর বেশ দরবার-সুন্দরী ॥ 
কুচনী নগরে আছে তোমার বাপ ভাই । 
সেইখানে যাইয়া পর শঙ্খ আমার কিছু লাই ॥ 
বৃদ্ধ হইয়াছি গৌঁরাই আমি লড়ি করি ভর। 
ভিক্ষা! মাগি খাই আমি দেশ-দূরাম্তর ॥ 
নারদ বলে মামা সামার Sal রাখ । 
ঘৌব্নকালে Hearse নাইওর (৫) পাঠাও কেন । 
শিব বলে শুন ভাইগ্না (৬) আমার কথা রাখ | 
শহ্খ-বণিক হই! গৌরাইর মন বুঝতে যাঁও! 





1১) ছুববা-দুর্বা | আডি আডি-মাটি are | 
(২) কিয়া=কেন। yeaa মাত্রা ঠিক রাপিবার জন্য সম্ভবতঃ এই শব্দ এস্বানে 


বাবহৃত হইয়াছে | (৩) ‘গোরী'র স্থলে সর্ক্মদা “গোরাই' বানহৃত হইয়াছে। 
(a) নিমিত্ত । (৫) স্ত্রীলোকদের কুটুম্ব-গৃহে যাওয়ার নাম ‘নাইওর'। 
(৬) ভাগিনের। 


১ 


প্রাচীন TATA গান। 


we] বহু প্রাচীন। ব্যবিলনের প্রসিদ্ধ ইতিহাঁস-লেখক 
বেরোসাস অন্ুনান করেন, অগ্নি-উপাসকগণের নেতা SATE খষ্ট ভগ্মিবার 
২২০০ বংসর YH আবিছূ'ত হন (১)। ভবিশ্যপুরাণে উল্লিখিত আছে, 
জরথস্ত বা omy অগ্নির উপাসক ছিলেন এবং তিনি অগ্নিসন্তৃত। 
এই AAJA বা জরশস্ হুর্য্যোপাসকগণের বিদ্বেষী ছিলেন। এই জন্য মগ- 
ব্রাহ্মণদের সঙ্গে ইহার কলহ হয়। Agaa পুত্র সাম্বের কুঠ্ঠব্যাধি 
হওয়াতে তিনি acta সন্তোষ বিধানার্থ মগ-ত্রাহ্মণদিগকে মুলসাম্বপুরে 
(বর্তমান মূলতানে) আনয়ন করেন। বরাহনিহির এবং রাঁজতরঙ্গি নী- 
লেখক কহুলন কবির মতে এই সিদ্ধান্ত স্থিরীকৃত হইয়াছে যে, কলিযুগের 
৬৫৩ বৎসর অতীত হইলে কুরু-পাণ্ডবগণ Sifsy S হন। তাহা হইলে 
WEA খৃষ্ট জন্মিবার ২৩০০ RAT AK ভারতবর্ষে শাকদীপি-মগ- 
NAA আগমন করেন ; JEI] তাহারা জরথস্বের সামমময়িক ছিলেন | 
এক সময়ে এই স্থধ্যে(পাসক ত্রাঙ্ধণদের ATI আধ্যাবর্তে প্রবল প্রভাব 
হইয়াছিল। সম্ভবতঃ ইহারাই ভারতবর্ষে মুর্তি-পূজার প্রবর্তক। ইয়াং- 
চিয়াং মূলসাম্বপুরে দেবতার বিশাল স্ুুবর্ণাবগ্রহ দেখিয়া গিয়া- 
ছিলেন (২)। এখনও পূর্ববঙ্গের অনেক স্থলে আচার্য ব্রাহ্মণগণ মৃত্তিকা- 
নিৰ্ম্মিত দেববিগ্রহের চক্ষনান না করিলে af শুদ্ধ হয় না। এবং বহু 
স্থানে এই আচাধ্য ব্রাঙ্মণগণই afan নির্মাণ করিয়া থাকেন। এক 
কালে ইহাদের হাতেই AS সংক্রান্ত প্রায় সমস্ত ব্যাপারই ন্যস্ত ছিল। 

সুতরাং দেখ! যাইতেছে ভারতবর্ষে ZIJE বহু প্রাচীন । বেদে 
ry অনেক স্থলে বিষ্ণু বলিয়া পরিচিত। এমন কি রামায়ণের সময়ও 
aca বিষ্ণু আব্যা যার নাই, এরূপ মনে হয়। রামের গু৭-বর্ণনেপলক্ষে 
amet আদিকাণ্ডে পিখিরাছেন__খিষ্চুনা areal বীতয দোনবং প্রিয়- 
দর্শনঃ1” এই স্থলে fap অর্থ বেদ[ন্যায়ী wey হইলেই সন্ত হয়। 
বিষ্ণু বা সুর্যের আক্কাণ পর্যটন লইয়া এছ সনর অনেক CIAA? কমিত 
হইয়াছিল। সকলেই জানেন, হিন্দু-€্য|তিবিিদ্গ? টোলেমির ন্তায় 
সুর্যধ্যের গতি কল্পনা করিয়া গ্রহাপির সংস্থান Aata করিতেন! আমর! 
নক্ষত্রগুলির মধ্য অঙ্সুরাধা, বিশাখা, চিত! ও রোহিণী প্রহ্ৃতির নাম পাই) 





(>) Hang’s Essays on Paris, p. 298. 


(2) Journal Asiatique (Paris), 1881, Tome X, p. 70. 


প্রাচীন সুধ্যের গান। 


fap বা সত্যের সঙ্গে ইহাদের maa করনা করিরা পরবর্তী Fert 
বিরচিত Rea Bios, নহে। বহুঃং1াক লক্ষত্রবিশি্ট G বা faz 
দেবতাকে পরবর্তী সময়ে ষোলশত-গোপিনীবিহারী শ্রকষ্চব্ূপে পরিণত 
কর! হইগ্রছিন কিনা, তাহা তাবিবার বিবয়। এক সময়ে যখন 
সূ্য্যই প্রবান দেবতা ছিলেন, তখন তাহার নানা গ্রহ গুলে গতিবিধির 
কল্পনা-প্রসঙ্গে বিচিত্র উপাখ্যান-নালা দেশনয় প্রচলিত ছিল? 
ত/গবতের কৃষ্ণলীলাতে সেই হুর্ধো(পাধ্যান গুলি নব-কলেবরযুক্ত হইয়াছে 
কিনা, বলিতে পরি না; কিন্তু ইহা একটি অনুসন্ধানের বিষয় বটে। 
আমরা অনেকগুলি বাঙ্গাল! zaraa সন্ধান পাইয়াছি। SIT 
১৬৮৯ খৃঃ রচিত র।মজীবন বিষ্যাহূষণের হ্র্যমঙ্গলবানি অতি বিরাট্‌ 
গ্রন্থ । ইহাতে সুর্যোপ।সক আচার্ধযগণের হস্তে বৌদ্ধ হাড়িদের নিধ্যাতন 
বর্ণিত হইগ্রাছে। এই উপলক্ষে সুর্ধোপ[সকগণের সঙ্গে বৌদ্ধদের কোন 
প্রাচীন কলহের এতিহাসিক তন্ব সুচিত হইয়াছে কিনা, তাহা জানি না। 
আর! হুধ্যনক্গলগুলি হইতে কোন অংশ উদ্ধত করিলাম না, যেহেতু 
তাহাদের বিশেবত্ব কিহুই নাই। কিন্ত প্রাচীন কালের একটা 7H 
সম্বন্ধীয় ছড়া আমদের নিকট অত্যন্ত প্রয়োজনীয় বলিয়া মনে হইতেছে। 
এই ছড়ায় দেবা যায় ষে, প্রাচীন হূরধ্য-বন্দনার CA সকল উপাব্যান প্রচলিত 
ছিল, কালে সেই সকল উপাধ্যান পরবতী শিব ও কৃষ্ণের উপাসনা 
আরোপ করা হইয়(ছে। ‘cna শিবের স্ত্রীরূপেই বঙ্গীয় কাব্য-সমূহে 
উল্লিবিত। কিন্তু এবনে cra যাইতেছে প্রধসত; “গৌরী” নাম সূর্যের 
স্ত্রীর প্রতি প্রবুক হইত। ArI নৌকা-বিহার সমন্ধীয় ব্রজলীলার যে 
সকল পদ আছে, তাহার আনি-কবা wha নৌকা-যাত্রায় সৃচিত। 
পরবর্তী কালে যে সকল উপাব্যান লইয়া শিব এবং একৃষ্ণ-প্রসঙ্গ পুঃ 
হইয়াছে এই LST তাহার উপাদান wh আরে।পিত হইয়াছে। 
এখনে বোলধত গোপিনী লইগা শিব-ঠাকুরের সঙ্গে TW পুজা গ্রহণ 
করিতে নধুর।র যাত্রা করিহেছেন, এবং নৌকার কর্ণধার বিশাই, a 
বিশ্বক a, Agoa ory নৌক।কে অর্ধমগ্ন করিয়া কৌতুক করিতেছেন। 
এ সনয়ে ঘরে ঘরে পগুধ্য-নগ্গল” গীত হইত, তাহার কথাও এই ছড়ায় 
পাওয়া বার। 

এই সুর্যের গান অতি asta) ইহার ভাষা অনেকটা পরিবর্তিত 
হইয়াছে, সন্দেহ নাই; কিন্তু আদরা এই ছড়ার যে অংশটুকু 
“Rais, তাহা পৌরাণিক যুগের পূর্ব্বের কল্পনা বলিয়া মনে হয়। 
পূর্বেই উক্ত হইরাহে, aga উপাসনা শিব এবং fap পুজার হইতে 
প্রাচীনতর | 


১৯৬৩ 


১৬৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


এই আদিম গ্রাম্য-রচনায় কবিত্বের অভাব নাই। ভগবান্‌কে অন্তরঙ্গ 

করিয়া তাহাকে নিজেদের মত না করিয়া লইতে পারিলে হিন্দু-গৃহস্থ 
কখনই HBV হন না। এখানে বালক-স্ূর্য্যকে লইয়া যে সকল আদর করা 
হইয়াছে, তাহা যশোদার গোপালের পূর্ব-কল্পনা। সূর্যের বিবাহেচ্ছার 
অভিব্যক্তি গ্রাম্য কবির রসিকতার সুন্দর ও উজ্জল হইয়াছে । গৌরীর 
শ্বশুর-বাড়ী যাইবার প্রাককালে পিতৃ-গৃহের যে করুণ ক্রন্দন, তাহার মর্ন্মস্পর্শী 
সুর গ্রাম্য কথায় আমাদের প্রাণের oa স্পর্শ করে। গৌরী বিলাপের 
সুরে মাঝিকে ধীরে ধীরে নৌকা বাহিতে বলিতেছেন; মাতা-পিতা এবং 
ভ্রাতা-ভগিনীর যে ক্রন্দনের স্বর তিনি শুনিতেছিলেন, তাহ! আরও 
কিছুকাল শুনিয়া ুঃখমিশ সান্তনা পাইবার আশায় মাঝিকে বলিতেছেন-- 

“ভাঙ্গা নাও মাদারের বৈঠা ঢলকে ওঠে পানী | 

ধীরে ধীরে বাওরে মাঝি-ভাই মায়ের কাদন শুনি ॥” ইত্যাদি। 
স্বামীর সঙ্গে তাহার নৌকায় যে আলাপ হইয়াছিল, সহজ কথায় 
তাহাতে হিন্দু-গাহস্থ্যধর্শের সার কথা বল! হইয়াছে, _তাহা৷ পল্লী-বালিকা 
ও তাহার পতির পবিত্র দাম্পত্য taia উপরে সুপ্রতিষ্ঠিত 
করিতেছে। হিন্দুস্ত্রী শুধু স্বামীর জন্য নহেন, তিনি স্বামীর পরিবারবর্গের 
সঙ্গে একান্তরূপে fata স্থগৃহিণী-পদে বাচ্য হন, সহজ কথায় BH 
গৌরীকে তাহাই বুঝাইয়াছেন | 


বরিশালের ফুল্লশ্রী-গ্রামে প্রাপ্ত সুর্যের গান । 

সুধ্যের রূপ-বর্ণনা ও উদয়-দৃশ্য | 

সুর্য ওঠে কোন্‌ কোন্‌ বর্ণ। 

ZÍ ওঠে আগুন-বর্ণ ॥ 

সূর্য্য ওঠে কোন্‌ কোন্‌ AF | 

সূর্য্য ওঠে রক্ত-বর্ণ॥ 

সূর্য্য ওঠে কোন্‌ কোন্‌ AM | 

ZÉ ওঠে তাম্থুল-বর্ণ | 


ওঠ 74 উদয় দিয়! (>) | 

বাওনের (২) ঘরের কোণ ছু ইয়া ॥ 
বাঁওনের মাইয়া (৩) বড় সেয়ান। 

সূর্য্যাইর পৈতা জোগায় বেয়ান বেয়ান (৪) ॥ 


পপ — ———— ——— me a ——— a — æ ---- 


০) AART হইতে। (২) ব্রাঙ্গণের | 
(৩) l= Fa | (৪) প্রতাহ প্রাতে। 








প্রাচীন সুর্য্যের গান। ১৬৫ 
ওঠ zá উদয় দিয়া | 
কাসারীর ঘরের কোণ ছু ইয়া ॥ 
কাসারীর মাইয়া বড় সেয়ান। 
পূজার সাজ (১) জোগায় বেয়ান বসান ॥ 


ওঠ সূর্য্য উদয় দিয় | 
মালীর ঘরের কোণ ছু ইয়া ॥ 
মালীর মাইয়া বড় সেয়ান। 
পুষ্প জোগায় বেয়ান বেয়ান ॥ 


ওঠ সূর্য্য উদয় দিয়া | 

মুনির ঘরের কোণ ছু ইয়া ॥ 

মুনির মাইয়া বড় সেয়ান। 

সন্ধ্যা-পুজা (২) জোগায় বেয়ান বেয়ান ! 


ওঠ সূর্য্য উদয় দিয়া | 

তেলীর ঘরের কোণ ছু ইয়া ॥ 
তেলীর মাইয়া বড় রাগী। 

ধাড়া রাগে ৩) ঢালে পানী ॥ 
ঢাল ঢাল মুখ-পাখ্লানী (8) | 
তা দিয়া সূৰ্য্যাইর মুখ-পাব্লানী ॥ 


সুধ্যের নিদ্রাভঙ্গ। 


উত্তর আলা (৫) কদম গাছটা দক্ষিণ আলা বাঁওরে। 

of তোল গা তোল স্থধ্যাই ডাকে তোমার মাওরে ॥ 
শিয়রে চন্ননের (৬) বাটী বুকে ছিটা পড়েরে | 

গা তোল গা তোল VHS ডাকে তোমার মাওরে ॥ 

কাস AUCH করতাঁল বাদে তবু স্যর্যাইর ঘুম নাহি ভাঙ্গেরে । 
ol তোল গা তোল স্বৰ্য্যাই ডাকে তোমার মাওরে ॥ 


(১) সঙ্জা=উপকরণ। (L) সন্ধ্যাপুজার উপকরণ। 
(৩) উচ্চস্থান হইতে সোজান্জি ভাবে । 

(৪) পাধ্লানী = ধোওয়া ; এস্থলে ধোঁওয়ার জল। 

(৫) দিকের । (৬) চন্দনের | 


১৬৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সুধ্যের সান । 
সোণার বাটা আগর (১) BER রূপার AA তৈলরে | 
স্নান কর ছাওয়াল (2) সুর্য্যাইরে 1 
LUA ABS সুংযাই নুই এগ দাও ডুবরে | 
Bla কর ছা ওয়াল হুহা।ইরে ॥ 
কাগে (৩) নিল তৈলের বাই গামছা নিল লোতেরে (8)! 
সমান কর ছাওয়াল VTECH ॥ 
এক ডুবে উঠেরে VINE যেন ধুত্রার ENA | 
স্সান কর ছাওয়াল VTEC 1 


সুধ্যের ধুতি-গ'মছা। 
স্নান Sal ছাওয়াল WIS ধুতি-গামছা কোথা পাইলারে। 
স্বর্গে আছে তাতীর ছাওয়াল স্থপ্য।ইর ধুতি-গানছা জোগায় সেওরে ॥ 
স্নান কল্লা ছাওয়াল স্বং্যাই তুমি সন্ধ্য: (৫) পাইলা কোথায়রে | 
স্বর্গে আছে মুনির ছেলে TEA সন্ধয। জোগায় সেওরে ॥ 
স্নান Fel ছাঁওয়াল হ্র্যাইরে ॥ 


সূর্য্যের পুজা | 
পূজা লওরে VIF পুজা লও ॥ E 
মণে মণে চাউল হৈলে gata বইতে (») প্রারি। 
ছড়াভরা কল! হৈলে পূজায় বইতে পারি ॥ 
সেরভরা ধূপ হৈলে পুজার বইতে পারি। 
সাজিভরা পুষ্প হৈলে পূজায় বইতে পারি ॥ 
ডান ধারে ফুলের নাজি বাঁও (9) ধারে রচনা (v) | 
পুরৈত (৯) ঠাকুর করে পুভ। করিয়া কামনা ॥ 
কলা কাড়ি (১০) কুচি কুচি afa বাড়ি সারি (১১)। 
রচনা বসাইতে আইলা ব্রাহ্মণেরি নারী ॥ 


(১) অগুরু। (২) ছেলে _বালক। 

(৩) কাক। (৪) সোতে= স্রোতে। 

(৫) সন্ধ্যা-পদ্ধতি। (১) বসিতে। 

(৭) বাম। (৮) নেবোকেশে প্রবন্ধ BSL চিড়া খই 
প্রভৃতি দ্রব্য-সম্ভার | (৯) “cafes | 


(১০) কাটি। (১১) সারি সারি নৈবে রচনা করি | 


প্রাচীন সূর্য্ের গানু। 


ধঘটের আড়ে (১) Veal VHS নুইঞা হুইঞা চার 
শ্বেত ধূপের গন্ধে সবর্ধ্যাই পুজা খাইতে বয় (2) ॥ 
পুজা খাইয়া ছা ওয়াল VIF জলপান Fal fF | 
Eten (:) বাড়ীর দুগ্চদধি গোয়াল-বাড়ীর ঘি ॥ 
পুজা খাইয়া ছাওয়াল LENT চতুর্দিকে চার | 
জলপান কল্লা ছাওয়াল সুধা ই মুখ ্ুদ্ধ Fal কি। 
বার বাড়ীর পাণ সুপারি গাছের হরতকী ॥ 


মুধ্যের যাত্রা ও পার | 
আরে ও পানী মোরে পার FATT FN 


RENE ঠাকুর যাত্রা করে FTA (8) সোণার ঘট | 
চারিদিকে লোক-লম্বর মবো নাচে হরি ॥ 

শিবাই ঠাকুর যাত্রা করে দুই কাণে ধুতুরা | 

হোল শত গোপিনী লয়ে চলিহে মধুর! ॥ 

গাঙ্গের বূলে গিয়া WTS ডাকে ঘন TA | 

কৈ গেলা পাটনী বিশ।ই থেওয়ার কড়ি গণ n 
শ্ৰীফল গাছের নৌকাধানি azar জোড়-গুড়া (৫) i 
ZR ঠাকুর বৈছেন (১) বেন পর্বতেরি চূড়া ॥ 
BAA গাছের নৌকাধান আগ! পাছা টান। 

ZHR ঠাকুর বৈছেন বেন পূর্ণিনারি চাদ ॥ 

নব্য গাক্ে নিয়ারে বিশাই নাও (৭) করিল FIRS | 
বুঝিলাম বুঝিলান বিশ।ই দুপুর্যা ডাকাত (৮) ॥ 
নৌকা হইতে ZENE ঠাকুর qea দিল পার! (a) | 
আচদ্বিতে পাইল বিশ।ই স্বর্ণের ভরা! ॥ 

পার হইয়া ZS ঠাকুর চারিদিকে চায়। 

যে দিক শোনে হৃর্যাই-নক্গল (১০) সেই দিক চল্যা যায় ॥ 


(>) আড়ালে (২) বসে। (৩) যাহার! হাল চাষ করে = কৃষক । 


বরিশাল অঞ্চলে কৃষকশ্রেনীই প্রধানত! দুগ্ধ-দবি-বিক্রেতা | 

(৪) সরুধে। (৫) বে কাঠ কড়িকাঠের ata 
আড়ামাড়ি ভাবে নৌকার উপর সংলগ্ন থাকে তাহাকে গুড়া” IA | 
নৌকা শক্ত করিবার ভন্য কোন কোন হলে ti গুড়া একত্র করিয়া 
দেওয়ার নিয়ন আছে afan এহলে “ছোঁড়-গুড়া'র কথ! উল্লিখিত 
হইয়াছে । (২) বসিয়াছেন। (৭) নৌকা । (৮) যে লোক 
দিনে-হুপুরেও ডাকাতি করিতে পারে। (৯) পদক্ষেপ করিল। 

(১০) স্ুং্যের্ উদ্দেশে নক্গল-ঈতি | 


১৬৭ 


১৬৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


EHS আইল শিবাই আইল পড়্যা গেল সাড়া। 
কেহ বাজায় ঢোল ডাগর কেহ বাজায় কার! ॥ 
মুই যদি জাঁনিতাম zN? আম্বেন আমার বাঁড়ী। 
চন্ননের ছড়া-ঝাইর দিতাম সকল বাড়ী ॥ 

ZF আইল শিবাই আইল পড়্যা গেল সাড়া। 
সায়বানা (১) টানাইয়া তারা রৈল কদমতলা ॥ 


সুয্যের বিবাহেচ্ছা | 
ওপার ছুইটী বাওনের কন্যা মেল্যা দিছে সাড়ি। 
তাহা দেখ্যা VHS ঠাকুর ফেরেন বাড়ী বাড়ী ॥ 
ওগো LAST মা। 
তোমার VTS ভাঙ্গর (২) হৈছে বিয়া করাও না ॥ 


ওপার SEB বাওনের কন্যা মেলা! দিছে কেশ | 
তাহা দেখ্যা ENS ঠাকুর ফেরেন নানা দেশ ॥ 
ওগো স্বর্য্যাইর মা | 

তোমার was ডাঙ্গর হৈছে বিয়া করাও না ॥ 


ওপার ডুইটী বাওনের Fa! মল খা দুয়া (৩) পায়। 
তাহা দেখ্যা কূরয্যাই ঠাকুর বিয়া করতে চায় N 
ওগো কুর্যযাইর মা | 

তোমার ক্র্ধ্যাই ডাঙ্গর হৈছে বিয়া করাও না ॥ 


ঘটকের আগমন | 
ঘটক চলিল ও চলিলরে ঘটক-চুড়ামণি ৷ ক্রু॥ 


= কোথা খিকা (১) আইছরে ঘটক কি নাম তোমার | 
স্বর্গে খিকা আইছিরে আমি মঞ্চে (২) দিয়া পাও ॥ 
হুর্যযাইরও যে fan রে হইবে রাঙ্গা শুকুরবার (৩) | 


কি দেখিলা কি ওরে শোন্লা ঘটক রে মশায়। 
হাত দেখলাম পাও দেখ্লাম দেখ্লাম দীঘল চুল। 
প্রদীপের রোদ্নাইতে দেখ্লাম বধূর DHT ॥ 


(১) সামিয়ানা | (২) ডাগর = ব্রক্ক। 
(৩) পায়ের এক প্রকার বক্রাক্কৃতি অলঙ্কার | 


(8) 


হইতে | (৫) মর্তো। (৬) 


শুক্রেকার | 


প্রাচীন সুর্যের গান। 


সূর্য্য ও গৌরীর বিবাহ-সঙ্জা। ক্রয় | 

সুন্দর বাণিয়ার ছাঁওয়াল নগর দিয়া যায় । 
হুর্য্যাই-গৌরার বিয়ার BAA কেনে গৌরার মায় ॥ 
সুন্দর মালিয়ার ছাওয়াল নগর দিয়া ata | 
কুর্যাই-গৌরার বিয়ার মুকুট কেনে গৌরার মায় ॥ 
সুন্দর তাতিয়ার ছাওয়াল নগর দিয়] যায়। 
হুর্যযাই-গৌরার বিয়ার কাপড় কেনে গৌরার মায় ॥ 
গৌরাইর বিয়া তোরা দেখ্যা যা বেড়িয়া ঘুরিয়া E 


আসিতে শিখাইল ata | 
গোরাই প্রণাম কর্বা জামাইর পায় ॥ 


সুর্য্যের বিবাহ | 


আম ফলে থোকা থোকা, তিতৈল (১) ফলে বেকা বেকা (2) 1 
ছাওয়াল হূরধ্যাই বিয়া করেন মা'র ঝোলা টাকা টাকা ॥ 
খাডো খাডে নাইরকোল গাছটা পির (৩) ছাইয়া ফলে। 
ছাঁওয়াল Vine বিয়া করেন দ্বতের প্রদীপ জলে ॥ 
খাডো থাডে! কল! গাছটা বাইয়া পড়ে মৌ। 
ছাঁওয়াল স্ব্য্যাই বিয়া করেন বড় সুন্দর বৌ ॥ 
সখী চল্‌ গিয়া মোরা দেখি | 
ছাওয়াল zine বিয়া করেন নামে চন্্রমুখী ॥ 
ছাঁওয়াল List ঘরের ছাইচে (8) রামকলার পাত। 
তাহাতে রীধিয়! দিমু দারা-কূটার (৫) ভাত ॥ 
সখী চল্‌ গিয়া মোরা দেখি। 
ছাওয়াল স্ব্য্যাই বিয়| করেন নামে চন্ত্রমুখী ॥ 


সূর্য্যের শ্বশুর-বাড়ী যাত্রার উগ্যোগ ও শ্বশুর-গৃহে আচরণ 


সম্বন্ধে তাহার প্রতি উপদেশ | 
আনন্দের আর সীমা নাইগো আনন্দ ॥ F N 


PENS যাবেন শ্বশুর-বাড়ী সঙ্গে যাইবেন CF | 





-নারিকেল। পির -কান্দী। (৪) ছাচনাতলায় ৷ (৫) “দারা-কৃটার ভাত’ 
খাওয়! বিবাহ-সময়ের একটা স্ত্রী-আচার। তিনখান! দার! অর্থাৎ কাঠের 
উপর হাড়ি রাখিয়! কূটা! অর্থাৎ খড় দ্বারা এই অন স্বৃতপরু*করিতে হয় বলিয়া 
ইহার এইরূপ নামকরণ হইয়াছে । (১) লাগিয়াছে = আরম্ভ করিয়াছে। 


২২ 


১৭০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


মামায় ভাইগ্নায় হাল বায় বামে ঠেল্যা যাইও | (১) 
শালীর! যে পাণ দিবে কাপড়ে মুছ্যা খাইও ॥ 
শাশুড়ী রেঁধেছে দারা ঝালে আর ঝোলে। 
শীলা-বৌ পশেন (২) দারা স্বর্ণের থালে॥ 


গৌরীর শ্বশুর-বাঁড়ী গমন | 


আজ যা গৌরী কীগ্া-কাট্যা! | 
কাইল আইস্‌ গৌরী হাস্তা-রস্তা ॥ 
গৌরীর মায় কীদে-কাঁটে | 
হাজার টাকা গাইডে বাঁধে ॥ (৩) 


ও গৌরী না গিয়া | 
পান্তা ভাত খা গিয়া ॥ 
পাস্তা ভাত শল। শলা | 
পুড়ি মাছ চল! চল! (৪) | 


আম গাছে থাকলো কোকিল! চন্নন গাছে T | 

আলো আমার গৌর! নিতেলো কোকিলা মনে কর আশা | 
কোন খান দিয়া আইলরে অতিথ আমি বাইর বাড়ী দিলাম বাসা। 
সে না অতিথের মনে গৌর! নেবার আশা | 

আট বার বছরের গৌরী তের নয়রে পড়ে | 

ঘুরিয়া ঘুরিয়া বাছা মায়ের অঞ্চল ধরে ॥ 

টাকা নয়রে কড়ি নয়রে কোটরে রাখিৰ। 

পরের লগ্যা হৈছে গৌর! পরেরে সে দিব ॥ 

অর্ধেক গাঙ্গে (৫) ঝড় বৃষ্টি অর্ধেক গা্গে কুয়া | 

মধ্য গাঙ্গে বাগ্ বাজে গৌর! লবার লইঞা ॥ 

আড়শী কাদে পড়শী কাদে কাঁদে রইয়া TSA | 

গৌরীর জনকে কাদে গামছা মুড়ি দিয়া ॥ 

গৌরীর যে ভাই কাদে খেলার সাজি লইয়া | 

গৌরীর যে মায়ে কাঁদে শানে পাছার (৬) খাইয়া ॥ 


(১) হাল বায়-হলকর্ষণ করে। মাতুল ও ভাগিনেয়ের একত্র 

হল-কর্ষণ বামে দেখিলে যাত্রা শুভ হয়। (২) পরিবেশন করেন। 
(৩) গাইডে = গাঁটে। তৎকালে কন্ট)-পণ লওয়ার প্রথা ছিল। 
(৪) পুডি=পু'টি। চলা_ রীধিবার কাঠ; এস্থলে (ভাজা পুঁটি মাছ) 

কাঠের ন্যায় FG | (৫) নদীতে | (৬) আছার । 


প্রাচীন সুষ্যের গান। 
মাও ধন বাপ ধন তোমরা নি রাখ্বা মোরে । 
সভার মধ্যে লইছি টাকা কেমনে MAT তোরে ॥ 
উত্তর আটের (>) রামকলা কাট্যা আন পাত। 
তাহাতে খাইবে গৌরী নাইওরেরি (২) ভাত ॥ 
ভাঙ্গা নাও মাদারের বৈঠা ঢলকে ওঠে পানী | 
ধীরে ধীরে বাওরে মাঝি-ভাই মায়ের কাদন শুনি ॥ 
ভাঙ্গা নাও মাদারের বৈঠা ঢলকে ওঠে পানী । 
ধীরে ধীরে বাওরে মাবি-ভাই ভাইয়ের কাদন শুনি ॥ 
ভাঙ্গা নাও মাদারের বৈঠা ঢলকে ওঠে পানী | 
ধীরে ধীরে বাওরে মাঝি-ভাই বুইনের (৩) Stra শুনি ॥ 


CTT অভাব-মোচনে সুর্যের সঙ্কল্প | 
( উত্তর-প্রত্যুত্তর ) 

তোমার দেশে যামুরে ANS আমি কাপড়ে ছুঃখ পামু। 
নগরে নগরে আমি তাতিয়া বসামু ॥ 
তোমার দেশে যামুরে স্বর্য্যাই আমি শঙ্ঘের দুঃখ পামু। 
নগরে নগরে আমি শাখারী বসামু ॥ 
তোমার দেশে যামুরে VENTS আমি সিন্দুরে দুঃখ পাসু। 
নগরে নগরে আমি বাণিয়া বসামু॥ 
তোমার দেশে AACA VS আমি তেলের দুঃখ পামু। 
নগরে নগরে আমি তেলিয়া বসামু ॥ 
তোমার দেশে যামুরে ENS আমি চাউলের দুঃখ পামু। 
নগরে নগরে আমি হালিয়া (৪) বসামু ॥ 
তোমার দেশে যামুরে VETS আমি মা বলিমু কারে | 
আমার ঘে মা আছে মা বলিব! তারে ॥ 
তোমার দেশে যামুরে কুর্য্যাই আমি বাপ বলিমু কারে । 
আমার যে বাপ আছে বাপ বলিবা তারে ॥ 
তোমার দেশে যামুরে VIN আমি ভাই বলিমু কারে | 
আমার যে ভাই আছে ভাই বলিবা তারে ॥ 
তোমার দেশে যাসুরে স্বর্য্যাই আমি বুইন বলিমু কারে। 
আমার যে বুইন আছে বুইন বলিবা তারে ॥ 


(২) হাটের। (২) স্ত্রীলোকের কুটুন্বগৃহে যাওয়াকে “নাইওর” বলে। 
(৩) বহিন- ভগিনী | (8) চাষ! = কৃষক | 


১৭১ 


SAAI- NER | 


মনসার ভাসানের কথা যে কত প্রাচীন তাহা নির্ণয় করা দুরহ। এই 
কথার আদি-স্থান বঙ্গদেশ কিংবা বিহার তাহা ঠিক জানি না। যদিও 
আসাম এবং বঙ্গদেশের বহু স্থানে চাদ সদাগর এবং মনসা-মর্গলের 
উল্লিখিত অপরাপর ব্যক্তিগণের কর্মক্ষেত্র নির্দিষ্ট হইয়া থাকে, তথাপি 
প্রাচীন অঙ্গদেশের রাজধানী চম্পাই মনসা-মঙ্গলের চম্পকনগরী কিনা, 
তাহাও একটি গুরুতর প্রশ্ন । যদি তাহা হয়, তবে বিহারই এই গীতির 
আদি-স্থান বলিয়া গণ্য হইবে। ভাগলপুর, পাটনা প্রভৃতি উত্তর-পশ্চিমের 
অনেক স্থানেই বেহুলা ও লক্ষ্মীন্ধরের গান প্রচলিত আছে এবং তদ্দেশীয় বেদে- 
রমণীগণও বেহুল! ও লক্ষ্মীন্ধরের ছড়া Nea সর্প-ত্রীড়। প্রদর্শন করিয়া 
থাকে 1 পাল-রাঁজাদের গানের ন্যায় মনসা-মঙ্গলের কথাও পশ্চিমোত্তর 
ভারতবর্ষের অনেক স্থলেই স্থপরিচিত। মগধ কিংবা অপর কোন 
নিকটবর্তী রাজধানী হইতে এই গান হয়ত সমস্ত আধ্যাবর্তে এক সময়ে 
প্রচলিত হইয়া পড়িয়াছিল। পাল-রাজাদের সময়েও মগধ আর্ধ্যাবর্তের 
কেন্্রস্থানীয় ছিল, স্বতরাং এই প্রাচীন রাজধানীর আমোদ-উৎসব 
ও কবি-গাথা যে আর্ধ্যাবর্তের ভিন্ন ভিন্ন স্থানে wees হইবে তাহা 
অনুমান করা অসঙ্গত নহে । দেখা যায়, মনসা-মঙ্গলের প্রাচীন কৰি 
নারায়ণদেৰ মগধেই জন্মগ্রহণ করিয়াছিলেন। তাহার কাব্যের একখানি 
প্রাচীন পুথিতে চাদ সদাগরের স্ত্রী সোনকাকে “বেহারিয়। রাজার কন্তা” 
বলিয়া উল্লেখ করা হইয়াছে । এই কাব্যের অপর প্রাচীন কবি বংশীবদন 
শৰ্ম্মা সোনকাকে পাটলীনগরের রাজকন্যা বলিয়া উল্লেখ করিয়াছেন; 
সম্ভবতঃ এই পাটলীনগর পাটলীপুভ্রের নামেরই সংক্ষেপ। প্রাচীন মনসা- 
মঙ্গল কাব্যে দৃষ্ট হয়__বিহার-প্রদেশের “বাছাই” নামক জনৈক রাজা AK- 
প্রথম মনসাদেবীর ঘট স্থাপন করিয়া পূজা করেন। রাজা “বাছাই” 
হালুয়া অর্থাৎ হলবাহক জাতীয় ছিলেন। ইহার সম্বন্ধে বিস্তৃত বিবরণ 
বংশীদাস দিয়াছেন । এই মনসা-মঙ্গলের কথা যে হিন্দুপ্রভাবের পূর্ববর্তী 
তাহাতে কোন সন্দেহই নাই। ইহাতে ব্ৰাহ্মণ বা কোন উচ্চ বর্ণের চরিত্র 
একরূপ নাই বলিলেও age হয় না। বণিক্‌ জাতির গৌরব প্রচারই 
প্রাসঙ্গিক ভাবে এই গীতির অন্যতর বিষয়। আমরা জানি, বৌদ্ধযুগেই 
বণিক জাতি এদেশে ধনে মানে উন্নত ছিলেন। Span প্রভাবের পর 
তাহাদের অধঃপতন হইয়াছে । মনসা-মঙ্গল ও পাল-রাজাদের গানে 


মনসা-মঙ্গল। 


কতকগুলি বিষয়ের এক্য দৃষ্ট হয়; যথা,__-(১) ব্রাহ্মণের মধ্যে যাহা কিছু 
প্রভাব তাহা দৈবজ্ঞ আচাৰ্য্যের ; (2) উভয় গীতিতেই “মহাজ্ঞানের” অপূর্ব 
ক্ষমতার কথা ; (৩) হিস্তাল বা হেতালের লাঠী যেরূপ চাদ সদাগরের হস্তে 
দেখিতে পাই, সেইরূপ হাঁড়ি সিদ্ধার হাতেও দেখিয়াছি ; (8) যে aa- 
পবনের নৌকা”র কথা আমর! মাণিক চাদের গানে পাইয়াছি, চাদ সদাগরের 
aged ডিঙ্গাও সেই 'মন-পবনে*ই গঠিত। অবশ্ঠ এ কথা স্বীকার্য্য যে, 
মনসাদেবীর ব্রাহ্মণ-উপাসকগণ পরবর্তী যুগে তাহার গীতি অনেকটা 
পরিমার্জিত ও হিন্দুতাবাপন্ন করিয়া তুলিয়াছেন। প্রাচীন মনসা-মঙ্গল 
কাব্যে দৃষ্ট হয়-_মনসাদেবীর নিকট অপরাপর বলির সঙ্গে হংস, কবুতর ও 
কচ্ছপ বলি পড়িত এবং তাহার নৈবেদ্যের মধ্যে অপরাপর সামগ্রীর সঙ্গে 
হংস-ডিন্বও থাকিত । 


মনসাদেবীর বঙ্গীয় স্তোত্রে দেবীর পূর্ণাঙ্গ-বিগ্রহের বর্ণনা এইরূপ := 
দেবীর দুই পার্শ্বে জালু ও মালু ভ্রাতৃদ্বয় ; তাহার বাম পার্শ্বে নেতা ও 
দক্ষিণে সুগন্ধ । এই ভাবের বর্ণনা কোন হিন্দুপুরাণে আছে বলিয়া 
আমরা জানি না। মনসাদেবীর গীতি পূর্বোক্ত নানা কারণে বৌদ্ধযুগেই 
সুচিত হইয়াছিল বলিয়া আমর! বিশ্বাস করি | 


বেহার অঞ্চলেই এই গানের আরম্ভ পরিকল্পিত হইয়াছিল, যদিও বা 
একথা আমাদের স্বীকার করিতে হয়, তথাপি বঙ্গদেশে, বিশেষতঃ 
SHAT, যে, মনসা-মঙ্গলের পূর্ণ বিকাশ হইয়াছিল, তাহা সর্ধবাদি-সম্মত। 
বিজয় গুপ্ত ১৪৭৮ খৃঃ তাহার মনসা-মঙ্গল কাব্য রচনা করেন। তিনি 
লিখিয়াছেন_ কাণ! হরিদত্তই বঙ্গীয় মনসা-মঙ্গল-রচকদের অগ্রণী। তিনি 
আরও লিখিয়়াছেন যে, তাহার সময়ে কাণা হরিদত্তের গীতি কালক্রমে 
একরূপ লুপ্ত হইয়৷ গিয়াছিল। কাণা হরিদত্ত যে বিশেষ প্রসিদ্ধ লেখক 
ছিলেন, তাহার অন্যতর প্রমাণ এই যে, পরবর্তী কালে পুরুষোত্তম প্রভৃতি 
কবিগণ তদীয় পদাঙ্ক অনুসরণ করিয়া কাব্য রচনা করিয়াছেন ও ভণিতায় 
তাহা স্বীকার করিয়! কৃতার্থ হইয়াছেন। ঈদৃশ প্রসিদ্ধ ব্যক্তির কাব্য লুপ্ত 
হইতে AYA ২৫০৩০ শত বৎসর অতিবাহিত হইবার কথা। তাহা 
হইলে কাণা হরিদত্ত ১২শ শতাব্দীর শেষভাগে তাহার কাব্য রচনা করিয়া- 
ছিলেন বলিয়া আমরা অনুমান করিতে পারি। কাণা হরিদত্তের পরে 
নারায়ণ দেব অনুমান ১২৪৬ As তাহার মনসা-মঙ্গল রচনা করেন | TIRA- 
সিংহের বুঢ় গ্রামে নারায়ণ দেবের বংশধরগণ বাস করিতেছেন | তাহারা 
নারায়ণ দেব হইতে অধস্তন বিংশ পর্যায়ে অবস্থিত। সম্ভবতঃ নারায়ণ 
দেবের পরে ১৫৭৫ খঃ শাণ্ডিল্য গোত্রীয় বন্দ্যঘটী গাই চক্রপাণির অধস্তন 


১৭৬ 


১৭৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পঞ্চম পুরুষ যাঁদবানন্দের পুত্র দ্বিজ বংশীবদন তাহার মনসা-মঙ্গল রচনা 
করেন। ইনি বিজয় গুপ্তের সামসময়িক | 

নানা বিভিন্ন দেশের লেখকগণ যখন মনসা-মঙ্গল রচনা করিয়াছেন, 
তখন এ কথায় আমাদের আশ্্য্যান্বিত হইবার কিছুই নাই যে, 
কবিরা তাঁহাদের স্বীয় দেশেই মনসা-মঙ্গলের ক্ষেত্র পরিকল্পনা করিয়া 
গীতি-বর্ণন-প্রসঙ্গে সেই সেই স্থানের ভৌগোলিক বৃত্তান্ত আখ্যায়িকার সঙ্গে 
জুড়িয়া দিয়াছেন । পূর্ববর্তী নারায়ণ দেব, বংশীবদন ও বিজয় গুপ্ত প্রভৃতি 
কবিগণ যেখানে বেহুলার মান্দাস-যাত্র! উপলক্ষে পল্মানদীর বর্ণনা করিয়া- 
ছেন, রাটের কেতকাদাস, ক্ষেমানন্দ প্রভৃতি কবিগণ সেই স্থলে গাঙ্গুড় 
নদীকে আশ্রয় করিয়াছেন। পৌরাণিক স্থানসমূহের ভৌগোলিক সংস্থান 
সম্বন্ধে হিন্দু-লেখকগণ চিরকালই এইরূপ বৃত্তি অবলম্বন করিয়া আসিয়া- 
ছেন। যাবাদীপে এখনও কুরুক্ষেত্র, অযোধ্যা প্রভৃতি স্থান আছে; বলী- 
দ্বীপের হিন্দুগণের দৃঢ় বিশ্বাস উক্ত স্থানগুলিই পৌরাণিক আখ্যায়িকা- 
সমূহের APS ক্ষেত্র । উড়িষ্যায় ময়ূরভঞ্জের যে অযোধ্যাপুরী আছে, 
তাহাই রামের জন্মভূমি বলিয়! সেই স্থানের লোকেরা এক সময়ে বিশ্বাস 
করিতেন। এতৎসম্বন্ধে অপরাপর বিষয় (৩য় সংস্করণ) বঙ্গভাষা ও 
সাহিত্যের ১৯৬ পৃষ্ঠায় দেখুন | 


মনসা-মঙ্গল_ খৃষ্তীয় ১২শ শতাব্দী__কাণ। হরিদত্ত। 


(ইহার বিবরণ ৩য় সংস্করণ বঙ্গভাষা ও সাহিত্যের ১৮৮ 
পৃষ্ঠায় WHT | ) 


পদ্মার সর্প-সজ্জা | 


ছুই হাতের শঙ্খ হইল গরল শঙ্খিণী। 
কেশের জাত কৈল এ কাল নাগিনী ॥ 
স্ৃতলিয়া নাগে কৈল গলার স্থতলি। 
দেবী বিচিত্র নাগে কৈল হৃদয়ে কীচুলী ॥ 
সিতলিয়া৷ নাগে কৈল সীতার সিন্দুর | 
কাজলিয়া কৈল দেবীর কাজল প্রচুর ॥ 
পদ্মনাগে কৈল দেবীর সুন্দর কিন্কিণী। 
বেতনাগ দিয়া কৈল কাকালি কীচুলী ॥ 
কনক-নাগে কৈলা কর্ণের চাকি বলি। 
faafaa নাগে দেবীর পায়ের পাশুলি ॥ 





az ১২শ শতাব্দী__কাণ। হরিদত্ত। ১৭৫ 


হেমন্ত বসন্ত নাগে পৃষ্ঠের থোপন! | 
সৰ্ব্বাঙ্গে নিকলে যার অগ্নি কণা কণা ॥ 
অমৃত নয়ান এড়ি বিষ-নয়ানে চায় | 
চন্দ সূর্য্য দুই তারা আড়ে লুকায় N 


মনসা-মঙ্গল 


কাণা হরিদত্তের পদ ভাঙ্গিয়! পুরুষোত্তমনামক কৰি এই পদ 
রচনা করিয়াছেন ॥ = 


চাদ সদাগরের CAM | 


ক্ষীরোদ-জলে চাদ লথাইরে ভাসাইয়া 
বিস্তর করিছে বিষাদ | 

পুত্র পুত্রবধূ জলেতে ভাসাইয়! 
fe আর জীবনে সাধ ॥ 

বাণিজ্য করিয়া পাইলাম হীরামণ মাণিক্য 
সম্পূর্ণ চৌদ্দখানি Sa | f 

মনস! পরিবাদে সকলি হারাইলাম 
আপনে আসিলাম একা ॥ 

আমার গেল ধন জন বাড়ীর ভাজন 
পুত্র গেল ইন্দ্রের সমানা। 

ঘোড়ার পাইক শালে ঘোড়া না রহিল 
হস্তীশৃন্ত পিলখানা ॥ 

প্রাণের লখিন্দর ভুড়ার উপর 
ভাসিয়। যায় কতদূর | 


পাথরের স্তম্ভ আনি তাহাতে কপাল হানি 
খেদ করিল প্রচুর ॥ 

সাতটা পুত্র হৈল একটা না রহিল 
কেবল পদ্মার TITR | 

লখাইরে ভাসাইয়া শিরোপরে হাত দিয়া 
ঘন ঘন সাধু কান্দে ॥ 

ছয় পুত্র হারাইলাম তোমা ধন পাইলাম 








O * এই পদ বরিশালে মুদ্রিত বিজয় গুপ্তের পদ্মাপুরাণেই আছে, 
অথচ সেই পুস্তকের ভূমিকায় উল্লিখিত হয় নাই। 


৯৭৩৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
হরি হরি কেন হইলা নিদারুণ 


কি লয়ে থাকিব ঘরে ॥ 

it হরিদত্ত হরির fess 
মনসা হউক সহায় | 

তার অন্মুবন্ধ লাচারির ছন্দ 
শ্রীপুরুষোত্তমে গায় ॥ 


মনসা-মঙ্গল - নারায়ণ দেব — ১৩শ শতাব্দী | 


(ত্রিপুরা! জেলার ২২৫ বৎসরের প্রাচীন পুথি হইতে সংগৃহীত |) 


নারায়ণ দেবের পিতামহের নাম নরহরি, পিতার নাম নরসিংহ। 
ইহাদের আদি-বাসস্থান মগধ ছিল। ইহারা মধুকুল্যগোত্র এবং 
গুণাকর গাঁই। নারায়ণ দেবের মাতার নাম রুল্সিণী বা রতাব্তী, 
মাতামহের নাম প্রভাকর ৷ নারায়ণ দেবের কনিষ্ঠ ভ্রাতার নাম বল্লভ ; 
ইনি নারায়ণ দেব অপেক্ষা বয়সে চৌদ্দ বৎসরের ছোট । নারায়ণ দেব 
কিছুতেই frail করিতে al পারিয়া প্রাণত্যাগ-সংস্কল্পে এক সরোবরের 
নিকট গমন করিয়াছিলেন, এই সময়ে মনসাদেবীর কৃপায় তাহার সরস্বতীর 
অনুগ্রহ লাভ হইল। নারায়ণ দেব বলিয়া যাইতে লাগিলেন ও বল্লভ 
লিখিতে লাগিলেন, এই ভাবে তাহার সুপ্রসিদ্ধ মনসার ভাসান রচিত হয়। 
বিশেষ বিবরণ (তৃতীয় সংস্করণ ) বঙ্গভাষা ও সাহিত্যের ১৯৩ পৃষ্ঠায় ও 
ভূমিকার “৭” পৃষ্ঠায় দ্রষ্টব্য । অপরাপর বিবরণ ১৭৩০ শকাবে পরগণা 
ভাতিয়া গোপালপুর, চোওডাল৷ গ্রাম নিবাসী শ্রীগৌরীকাস্ত দাস লিখিত 
নকল হইতে শ্রীযুক্ত তারকেশ্বর ভট্টাচার্য্য সংগ্রহ করিয়াছেন। নারায়ণ 
মনসা-মঙ্গলের রচনা আরম্ত করিয়াছেন (১)। সেই প্রাচীন যুগেও ময়মন- 
সিংহবাসী কবির খ্যাতি কতদূর বিস্তৃত হইয়া পড়িয়াছিল, ইহা দ্বারা 
তাহা! অনুমিত হয়। 


দংশনের পূর্বের কালিনাগের লখীন্ধরকে দর্শন | 
চন্দন তিলক লখাই ললাটের NITA | 








রায় মহোদয়দয় সম্পাদিত দ্বিজ বংশীর মনসা-মঙ্গলের ভূমিকা দ্রষ্টব্য । 


মনসা-মঙ্গল- নারায়ণ দেব_-১৩শ শতাব্দী । ১৭৭ 


ভুবন মোহন বিপুলা লখাইর কাছে। 
চাঁচর fafaa শোভে দিব্য মাথার কেশে ॥ 
স্বামী উরে করি নারী গুইআছে আশে। 
আজি রাড়ী হৈব বেউলা শ্বশুরের দোষে ॥ 
সকল শরীর ঘুনি চাহে ঠাই ঠাই। 

তিল প্রমাণ দোষ লখাইর অঙ্গে নাই ॥ 
নারায়ণ দেবে কহে মনসা চরণে। 
CENTS ধরাইব কাল মাএর পরাণে ॥ 


দংশনান্তর লখীন্ধরের পরিতাপ | 


চমকিয়া উঠে লখাই শয্যার উপর | 
বিপুল! বিপুল! (১) করি ডাকে লক্ষ্মীন্ধর ॥ 
উঠ উঠ বিপুল! যে কত নিদ্রা যায়। 

কাল নাগে আমা খাইল চক্ষু ভরি চায় ॥ 
না হৈল মাস পক্ষ দিন দুই চারি | 

কাল রাত্রি পদ্মাবতী তোরে কৈল রীড়ী ॥ 
নারীকুলে জন্মি তুই কি ফল করিলি। 
প্রভু taal এক রাত্রি সুখে না বঞ্চিলি ॥ 
আন্ধার মরণে তুই না জীবে পরাণে। 
তুমি হেন অভাগিনী নাহি ত্ৰিভুবনে ॥ 
ষত PÉ অধৰ্ম্ম করিলি গুরুতরে | 

সেই দোষে তোমা ছাড়ি যায় লক্ষমীন্ধরে ॥ 
উঠ উঠ বিপুলা যে কত নিদ্রা ate | 
পাপিষ্ঠ বিষের জালে মুখে না আইসে রাও ॥ 
মায় সোণাই (২) না জীব আমার মৃত্যু শুনি। 
যোগী হইয়া বাহের হৈব মনের আগুনি ॥ 
আমার মরণে হৈব মাএর মরণ | 

অঙ্গ কষ্ট করি মাএ তেজিব জীবন ॥ 
আঙহ্মা শোকে জননীএ তেজিৰ অন্ন পানী। 
মাহ্মার মরণে মায় হৈব পক্ষিণী ॥ 
আন্গার মরণে মায় সিন্ধু দিব ঝাঁপ। 
আন্ধার বিয়োগে মাও হৈব বহু তাপ ॥ 


(১) বিপুলা = বেহুলা | (২) মাতা সোনকা। 


29 


১৭৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


আন্ধা শোকানলে মায় শরীর পুড়িয়া। 
খ্যাতি রাখিবেক মায় সংসারে যুড়িয়া ॥ 
ছয় পুত্র পাসরিল আমা রূপ দেখি | 

এহি শোকে মায় মোর গলায় দিব cafe ॥ 
কবি নারায়ণে কহে সরস পাঁচালী । 
লখাইর করুণ! শুন এক লাঁচাঁড়ি | 


এই মত বিপুলারে বোলাইল অনেক | 

মন কথা কহি লখাই রহিল ক্ষণেক | 

দারুণ বিষের জালে রহি বারে বার | 
পুনরপি বিপুলারে লাগে কহিবার ॥ 

উঠ উঠ প্রাণ প্রিয়া মোর দুঃখ BTS | 

বিষে প্রাণ যায় মোর কিবা নিদ্রা ate ॥ 

উঠ উঠ প্রিয়া তোর দেখি টাদ মুখ | 

মরণ সফল মোর খগ্ডিবেক দুঃখ ॥ 

কান্দে কান্দে লঙ্ষীন্ধর বিপুলার মুখ চাহিয়া । 
থাকিতে না দেখ আমা না পাইবা কান্দিয়া ॥ 
এহি সে আমার মনে মনে রৈল বড় তাপ। 
না জানি জন্মান্তরে কৈলুম কোন্‌ পাঁপ॥ 

এহি মতে লক্ষ্ীন্ধরে বলিল বচন | 

কাল-ঘুমে (১) বিপুলার নাহিক চেতন ॥ 
কালিন্দর (2) হৈছে অঙ্গ খাইছে কাল নাগে। 
অঙ্গে হাত দিয়! তাকে চেতাইতে (৩) লাগে ॥ 
কবি নারায়ণে কহে সরস পাঁচালী | 

পয়ার এড়িয়া শুন এক লাচাড়ি ॥ 


বেহুলাঁর নিদ্রা হইতে জাগরণ | 


নিদ্রা হৈতে বিপুলাঁএ চৈতন্য পাইয়া । 
উঠিয়া বিপুল! রৈল ত্রাসিত হইয়া ॥ 
আজি কেনে প্রাণ মোর করে ধড় FG | 
প্রদীপ নিবাইল কিসে প্রভূ নাহি ভাল ॥ 


(১) কাল-ঘুম-ষে ঘুম সহজে ত্যাগ হয় না; এখানে মনসা-্কত 


(২) কৃষ্ণবর্ণ। (৩) চৈতন্য উৎপাদন করিতে | 


মনসা-মঙ্গল- নারায়ণ দেব-_-১৩শ শতাব্দী | ১৭৯ 


নেত (>) fafoa বিপুল! জালাইল বাতি। 

ঘর বিচারিয়! (২) বিপুলা দেখিলেক মূরতি ॥ 
নেহালিয়! বিপুল! চাহে লখীন্ধর | 

কান্দে রে সুন্দরী বিপুল! বলি প্রাণেশ্বর ॥ 
কোকিলের ধ্বনি যেন বিপুলা-ক্রন্দন | 

শুনিতে উপজে দুঃখ শুনে যেই জন ॥ 

কোন্‌ দোষে প্রভু মোরে হৈলা অদর্শন। বেহুলার বিলাঁপ। 
তুমি বিনে আমার জীবন অকারণ ॥ 

কোপে নিদ্রা যায় প্রভু কোন্‌ দোষ দিয়া৷ 

বারেক উত্তর দেয় অভাগী চাহিয়া ॥ 
fanfics উত্তর না পাইল! যে কারণ | 

সে কারণে নিদ্রা যায় হইয়া ক্রোধ-মন ॥ 

হাসি হাসি দেয় মোরে অঙ্গে আলিঙ্গন | 

তবে সে যুড়াএ ay অভাগীর ate i 

বিশুদ্ধ কাঞ্চন যেন শরীরের জ্যোতি | 

অকালেত AS হৈলুম শুন প্রাণপতি ॥ 

তোমারে দেখিয়া ote ইরূপ যৌবন । 

বিবাহ দেখিতে আইলেন যত দেবগণ ॥ 

দশদিগ প্রকাশিত তোমার রূপ তেজে। 

sae বিদ্ভাধর পলাইল তা দেখিয়া লাজে ॥ 

অমৃত সমান প্রভূ রে তোমার মুখের বাণী । 

পুনরপি ন! শুনিলুম মুই অভাগিনী ॥ 

হাতের শঙ্খ ভাঙ্গিমু কঙ্কণ করিমু চুর | 

Tien ফেলিমু আমি সীরধির সিন্দুর ॥ 

এহেন সুন্দর রূপ AS রে প্রকাশিত রজনী। 

চন্দ্র সূর্য জিনিয়া রূপ প্রভু হরিল নাগিনী ॥ 

চাপার কলিকা সম প্রভু রে তোমার কোমল অঙ্গুলি । 
তুমি আমার AS রে অভাগী বেহুলা ডাকে চাহ চক্ষু মেলি ॥ 
উঠ উঠ প্রভু তুমি না দেয় কেনে উত্তর | 
অভাগীরে দৃষ্টি কর সুন্দর কমল ॥ 

আমার হস্তে অর খাইতে আছিল মন | 

ABT কারণে প্রভু না কৈলাম রন্ধন ॥ 


পে সপ পপ” সপ» _ - ee o _ et 


(১) বস্ত্ৰ৷ (২) a fara i 


১৮১ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


সেই সে কারণে দুঃখ রহিলেক মোর। 

তে কারণে ক্রোধে প্রভু না দেয় উত্তর ॥ 
যদি ক্রোধ থাকে প্রভু দেয় তবে ফল। 
ক্রোধ ভাঙ্গি তোক্ষার মন জুড়াউক সকল ॥ 
মহ! ক্রোধে নিদ্রা যায় কোন্‌ দোষ পাইয়া । 
বারেক উত্তর দেয় অভাগিনী চাইয়া ॥ 
মুখে মুখ দিয়া বিপুলা মহাশোকে কান্দে। 
অন্ধকার কৈল যেন পূর্ণিমার চাদে ॥ 
আহা প্রভূ করি কান্দে বিপুল! সুন্দরী । 
নিদ্রা অচেতন সব দ্বারী প্রহরী ॥ 

কবি নারায়ণে কহে সরস পাঁচালী | 
বিপুলার বিলাপ শুন এক লাচাড়ি ॥ 


শুন প্রভু বণিক্য কুমার | 

সকল মোহিত রূপ দেখি এ তোমার | 
শচী রতি দ্রৌপদী যে রস্তা রুক্সিনী | 
তোমা আমা রূপ দেখি বোলে ধনি ধনি (১) ॥ 
AANA গন্ধর্ব মনুষ্য AKG | 
তোমা রূপ দেখি তার! পাসরে আপনা ॥ 
এ হেন যৌবন ব্যর্থ হইল তোমার | 

ate গ্রার্দসল যেন চান্দ পূর্ণিমার ॥ 

অকাল মরণ বিধি লিখিল কপালে। 
কান্দএ বিপুল! দেবী লখাই লইয়া কোলে ॥ 
নারায়ণ দাসে কহে মনসার চরণ | 
লখাইর মরণ হৈল কাল-রাত্রি (২) দিন ॥ 
এহি শোকাকুলে বিপুলা তেজিব জীবন। 
বিলাপ করিয়৷ বিপুলা করএ ক্রন্দন ॥ 

আহা প্ৰভু নখীন্ধর প্রাণ সম-সর (9) | 
তোমারে পাইয়া হৈলুম আনন্দ বিস্তর | 
তুমি প্রভু বিনে মুঞি জীব কি কারণ | 
তোমা লইয়! ভাসিমু যে এ তিন ভুবন | 


(১) ধন্য ধন্য । (২) বিবাহ-রাত্রি হইতে তৃতীয় রাত্রিকে 
কাল-রাত্রি বলে। (৩) সমতুল্য | 


মনসা-মঙ্গল__ নারায়ণ দেব__-১৩শ শতাব্দী | 


তবে af জীয়াইতে না পারি তোমারে | 
তবে মুঞি প্রবেশিমু তোমার চিতানলে ॥ 
তোমার সহিতে UST দেবের ভবন | 
জন্মে জন্মে তোমার আমার একই জীবন ॥ 
কোন্‌ জন্মে কোন্‌ পাপ করিল না জানি। 
সেই দোষে আমারে ছাড়য়ে না জানি ॥ 
কান্দে কান্দে বিপুল! মুখেত মুখ দিয়া | 
অভাগী চৈতন্য পাইলুম কাল-ঘুম গিয়া ॥ 
জাগিতে নারিলুম প্রভু তোমাক লইয়া। 
তেকারণে ক্রোধ হৈল প্রভু তোমা দিয়া n 
সজাগ ঘরেতে প্রভু নাহি হয় আপদ | 
কারে দিয়া যায় প্রভু এতেক সম্পদ ॥ 
নারী কুলে উৎপত্তি হইলুম ছারখার | 
কাল-রাত্রি দিনে হৈল প্রভুর সংহার ॥ 
জাগ জাগ করি ডাকে কুমারী প্রহরী | 
সত্বরে জানায় মোর শ্বশুর শ্বাশুড়ী | 
কবি নারায়ণে কহে মনসার AT | 
তজিলে হইব সিদ্ধি যেই বর চাএ ॥ 


কোলেত করিয়া বিপুলা কান্দে উচ্চ স্বরে | 
বিপুলার ক্রন্দন শুনি বৃক্ষের পাত ঝরে ॥ 
পাষাণ বিদরে আর বিদরে মেদিনী। 
সর্ধদাএ ঝরে তবে ছুই নয়নে পানী ॥ 
বৃক্ষের পাতা খসি পড়ে পাষাণ বিদরে | 
বিলাপএ বিপুলা লখাইরে লইয়া ডরে (>) ॥ 
স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী ঈশ্বর | 
স্বামী সে সকল কর্তা স্বামী মহেশ্বর ॥ 
স্বামী সে দেবতা মোর স্বামী সে সকল | 
স্বামী বিনে নারীর ঘে জীবন বিফল ॥ 
স্বামী স্বর্গ স্বামী সত্য পরলোকে গতি | 
স্বামী তুষ্ট হৈলে হয় দেবের পীরিতি ॥ 
স্বামী বিদ্যমানে জান মরে যার নারী | 
স্বর্গপুরে যায় সেই হইয়া বিগ্ভাধরী ॥ 


(১) StH 





১৮২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


স্বামী সঙ্গে যেই নারী BATS প্রবেশে | 
সেই সব নারী জান যায় স্বর্গবাসে ॥ 


সোণকার আগমন। এথাতে কান্দএ বিপুল প্রভু প্রভু করি। 
HATS (>) থাকিয়া শুনে সোণকা সুন্দরী ॥ 
ক্রন্দন শুনিয়া তথা সোণাই দিল লড় (2) | 
চুল না বান্ধে সোণাই না পিন্ধে কাপড় ॥ 
লড় দিয়া গেল সোণাই মাজুষ নিকট । 
লখাই মরণ শুনি হইল সঙ্কট | 
লখীন্ধর লখীন্ধর ঘন ঘন ডাকে | 
্রস্ত হইয়৷ সোণকা জিজ্ঞাসে বিপুলাকে ॥ 


সোণকার CAR | তোমার মরণ পুত্র অন্ধ হৈলুম পুরী । 
AK শূন্য হৈল মোর চম্পক নগরী ॥ 
অন্ধ ছুই AM কাৰ্য্য ছুই চক্ষু থাকিতে । 
এ হেন সুন্দর বধু রাখিব কি মতে ॥ 
সর্ব গুণ বধূর তিলেক দোষ নাই। 
যে বলিমু বধূর দোষে মৈলেক লখাই ॥ (৩) 
উচ্চ শ্রবণ (৪) নহে গৃধিনীর জ্যোতি; (e) | 
চিরল দশন নহে মুকুতার পাতি ॥ 
হিয়া যে অশোভা নহে উচ্চ নহে ACH | 
বিধবা লক্ষণ নাহি বধূর ললাটে ॥ 
সুমতি সুশীল বধু মাজা শঙ্খ জিনি। 
বচন মধুর যেন কোকিলের ধ্বনি ॥ 
হংস গমন নহে খড়মচরণ (Y) | 
বধূর দোষে নহে মোর ACA মরণ ॥ 
মুখে মুখ দিয়া কান্দে সোণকা সুন্দরী | 
বিষাদ করিয়া কান্দে উচ্চ স্বর করি ॥ 
কবি নারাঁয়ণে কহে মনসার দাস। 
মোণক! ক্রন্দন করে অশেষ বিশেষ ॥ 





(১) পুরীতে। _ ২) সনকা দৌড় দিল। 
(৩) যাহাতে বলিতে পারিতাম যে বধূর দোষে লক্ষ্মীন্ধরের মৃত্যু 
হইল। (8) খাড়া কাণ Mes লক্ষণ। 


(৫) বেহুলার কর্ণ গৃধিণীর কর্ণের প্রভা ধারণ করে | 
(৬) যাহার পদতল উচ্চ থাকে, হাটিতে পদ শব্দ শুনা যায়, তাহাকে 
‘খড়ম-পাঁইয়া’ বলে; ইহা was চিহ্ন। 


মনসা-মঙ্গল_ নারায়ণ দেব__-১৩শ শতাব্দী | ১৮৩ 


ভেলায় ভাসমানা৷ বেহুলাকে তাহার ভ্রাতবগণের গৃহে 
ফিরা ইয়া লইবার বিফল প্রযত্ব। 


নারায়ণ শুনি বোলে বিপুলার বচন | 

কি কারণে কহ ভৈন (১) অশক্য কথন ॥ 
অসম সাহস করি কিসের কারণ। 

দেবতা AIT কথা (২) হৈছে দরশন ॥ (৩) 
আজ্ঞা কর ভৈন মোরে ATL পুড়িবার | 
একেশ্বর দেবপুরে নারে যাইবার ॥ 

Dey চন্দন কাষ্ঠ লখাইরে পুড়িমু। 
লখাইর প্রেত FH এখাতে করাইমু ॥ 
নেউঠি (8) চল ভৈন আমার পুরেতে। 
কেমতে এড়িয়া যাইব জলের উপরে ॥ 
বৃদ্ধ কালে তোমার শোকে মাএ প্রাণ faa (e) । 
দেখি তোমারে কোন্‌ মতে এড়ি যাইব ! 
এক লখাইরে মাত্র দ্বারে নারিব। (৬) 
আর যত সব আমি দিবারে পারিব ॥ 


মংস্ত মাংস বিনে ভৈন যত উপহার | 

সব দ্রব্য দিব আমি তুমি খাইবার ॥ 

শঙ্খ সিন্দুর মাত্র না পারিব আমি। 

নান! অলঙ্কার বন্ধ দিতে পারি আমি ॥ 

ata জিজ্ঞাসিলে আমি কি দিব উত্তর | 
বিপুল! এড়িয়া আইল জলের উপর N 
বিপুল! রাখিতে সাধু করএ যতন | 
বিপুলাএ বোলে তবে প্রবোধ বচন ॥ 
জীয়াইতে আনিছি প্রভূ যাইমু পুড়িয়া ৷ 
কোন্‌ লাজে জীমু (৭) মুঞি প্রতৃক এড়িয়া n 





(১) ভগিনী। (২) কোথা। 

(৩) কে কবে শুঁনির়াছে যে মনুষ্য দেবতার সাক্ষাৎ পাইয়াছে। 
অর্থাৎ, বেহুল! স্বর্গে যাইয়া দেবতাদের নিকট স্বামীর প্রাণ প্রার্থনা করিবেন, 
ইহা নিতান্ত অসম্ভব | 

(৪) ফিরিয়!। (৫) দিবেন। 

(৬) একমাত্র লখাইকে দিতে পারিব না । (৭) জীবনধারণ করিব। 


১৮৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 
অসতী নাম হৈব লোকেত প্রচার | 
কি কারণে জীমু মুঞি রাখিয়া খাখার (>) 1 
গোত্র জ্ঞাতি যত আছে চম্পক নগর। 
ওয়ার! (2) জিজ্ঞাসিলে আমি কি দিব উত্তর | 
'আমার জীয়ন ভাই মরণ সমান। 
পুনরপি এহি বাক্য না বলিহ আন ॥ 
বিপুল! শুনি হেন নিঠুর বচন। 
করুণ! ভাবিয়া সাধু করএ ক্রন্দন | 
কান্দে নারায়ণ সাধু বিপুলার দিগে চাহিয়া । 
প্রাণ al সহে coral যাইতে এড়িয়া | 
অবুদ্ধিয়া সদাগর বুদ্ধি নাহি চিতে। 
জীয়স্তা ভাসাইয়া দিল মরার সহিতে ॥ 
অসম সাহস ভৈন কৈলা কি কারণ। 
দিব্যপুরে যাইবা হেন অশক্য কথন ॥ 
বিষম সাগর ঢেউ তোলে পাড় করে | 
জলেতে পড়িলে খাইব মস্ত আর মকরে ॥ 
কি কথা কহিমু গিয়া উজানী নগর । 
মায় জিজ্ঞাসিলে মুঞি কি দিমু উত্তর | 
বিপুলা রাখিতে সাধু করএ যতন। 
নারায়ণ দেবে কহে মনসাঁচরণ ॥ 


রাখিতে যে নারি করি বিস্তর বিনতি। 
সাহসে ভীয়াইমু প্রাণ এহি মোর পতি ॥ 
ea দিয়া নারায়ণ যায় বিদায় করি ॥ 
বিপুলাক বোলে ভাই কোন চিন্তা নাই। 
পুনরপি আমিবাম (৩) প্রভুক জীয়াই ॥ 
ভাইক বিদায় করি বিপুল! সুন্দরী | 
ছাড়াইয়! যায় বিপুল! চিত্ত স্থির করি ॥ 
নক্ষত্র সঞ্চার যেন ভূরাঁর চলন | 

সমুখে Tes বাঁকে দিল দরশন ॥ 


মনসা-মঙ্গল _ বিজয় গুপ্ত_খৃঃ ১৫শ শতাব্দী | 


বিজয় গুপ্তের নিবাস - পূর্ববঙ্গের বাখরগঞ্জ জেলার অন্তর্গত ফুলত 
গ্রাম। ১৪৯৪ খৃষ্টাব্দে সম্রাট হুসেন সাহের সময় ইহার মনসা-মঙ্গল কাব্য 
শেষ হয়। সম্ভবতঃ ১৪৭৮ খৃষ্টাব্দে উহার aire: বিশেষ বিবরণ 
ব্্গতাবা ও সাহিত্যের ১৮৯-__-১৯৩ পৃষ্ঠায় দ্রষ্টব্য | 


খেয়া-নৌকার sal ডোমিনী কর্তৃক চণ্ডীকে শিবের 


সন্ধান দান। 

ডোমনী বলে সখী তোমার স্বামী নহে দেখি 
জানিয়া জিজ্ঞাস কি কারণে | 

লাখে লাখে লোক যায় পার হৈয়া খেয়া-নায় 
হুড়াহড়ি কেবা কারে চিনে ॥ 

সরযূর ঘাট যুড়ি খেয়া দিতে আইলাম বুড়ী 
আন্জু বড় দেখিলাম কৌতুক | 

এক বুড়া হইল পার তিনটা নয়ন তার 
দেখিতে সুন্দর পঞ্চমুখ ॥ 

কপালে চাদের ফোটা আকাশে পরশে জটা 
বাম কান্ধে লোহার ত্রিশূল। 

বলদে চড়িয়া যায় শিঙ্গা oya বায় 
দুই কৰ্ণে ধুতুরার ফুল ॥ 

গলায় হাড়ের মাল৷ পিন্ধন বাঘের ছালা 
সকল শরীর ভন্মময় | 

হৃদয়ে ফোপায় ফণী তার শিরে জলে মণি 
তাহারে দেখিতে করে ভয় ॥ 

STMT বেশে চলে নয়নে অনল জলে 
লম্বা লম্বা করে গোপ-দীড়ি। 

দন্ত Selo করে নবগুণ (>) তুলিয়া ধরে 
পার হৈয়া না দেয় খেয়ার কড়ি ॥ 

ডোম-নারী যত কয় চণ্ডিকার মনে লয় 
মনে ভাবে A মোর স্বামী । 

বলে সখি ভাল কহ ate তুমি ঘরে রহ 
নাও লয়্য খেয়া দিব আমি ॥ 

চণ্ডীরে রাখিয়া নায় ডোম-নারী ঘরে যায় 
সানন্দে বিজয় গুপ্ত গায় ॥ 





0) aad = নগ্ুণ = উপবীত। 


২৪ 


১৮৫ 


১৮৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


শিবের নৃত্য । 


নাচেরে ভোলানাথ আপনে বিভোর । 
জগতমোহন শিবের দাম | 

সঙ্গে নাচে শিবের ভূত পিশাচ ॥ 
রঙ্গে নেহালিল (১) গৌরীর মুখ | 
নাচে গঙ্গাধর মনের কৌতুক ॥ 
হাসিতে খেলিতে চলিতে রঙ্গ | 
নন্দী মহাকাল বাজায় মৃদঙ্গ ॥ 
শিবাই নাচেরে মুখেতে গীত গাহে। 
হাততালি দিয়! fracas গীত গাহে ॥ 
বিকট দশনে ভ্রকুটি ভাল সাজে | 
ডুমু ডুমু বলিয়া ডম্বুর বাজে ॥ 
মরেছিল চণ্ডিকা জীল আর বার। 
ডাকিনী যোগিনী দিল জয় জোকার (২)॥ 
কার্তিক গণপতি দীড়াইয়া কাছে। 
গৌরীমুখ নেহালিয়া ত্রিলোচন নাচে ॥ 
দেখিয়া কৌতুক দেব-সমাজে। 

পুষ্প বরিষণ করে ধুমধুমি বাজে ॥ 
পদ্মার চরিত্র চিন্তয়ে মনে TA | 
প্ৰণতি eis করে সকল দেবগণ ॥ 
ডাহিনে গৌরী বামে পদ্মাবতী | 
হাসিয়ে চলিল ঘরে দেব পশুপতি | 
বৈদ্য বিজয় গুপ্তে সরস গায়। 


মনসাঁদেবীর ( পদ্মার ) বেশ-সজ্জা। 


কহিতে না পারি পদ্মার যত করে বেশ। 
ধূপের celal দিয়ারে বাসিত (৩) করে কেশ ॥ 
স্বর্ণের কর্ণফুল কর্ণে আনি দিল। 

নাঁকেতে বেশর দিল করে FARA ॥ 

গলায় হার দিল সুবর্ণের পাঁতি। 

মধ্যে মধ্যে মণি মুক্তা লাগাইয়াছে তথি ॥ 


নিরীক্ষণ করিল। (২) জয় জয়কার = হুলুধ্বনি। 
সুবাসিত | 


মনসা-মঙ্গল-__বিক্জয় গুপ্ত--খঃ ১৫শ শতাব্দী । ১৮৭ 


ছুই হাতে তাড় (>) দিল দেখিতে cates | 
শঙ্খের সন্মুখে দিল স্বর্ণের কঙ্কণ ॥ 

পায় খাড়ু (২) দিল আঙ্গুলে পাশুলি। 
পরমা সুন্দরী যেন সোণার পুতলী ॥ 
চক্ষুতে কাজল দিল যেন নীলোৎপল।. 
নাসিক! নিৰ্ম্মাণ যেন দেখিতে তিলফুল ॥ 
মৃগমদ মিশাইয়ে চন্দন দিল গায় । 

কনক নূপুর দেবী তুলিয়! দিল পায় ॥ 
পদ্মাবতীর বিয়া হবে দেবে বলে ভাল | 
লাচারী প্রবন্ধে ভাই বল এই কাল I 


দুর্ববাসার শাপে শ্রীভ্রষ দেবরাজ | 


শ্রীহীন ইন্দ রাজার হইলেক যদি । 

বিবর্ণ হইল তবে যতেক মোছদী (৩) ॥ 
পৃথিবীর মধ্যে যদি কেহ করে যাগ । 
BACs হরিয়া আনে দেবেরে না দেয় ভাগ ॥ 
মুনিগণে তপোবন ছাড়িল সকল। 

সেই হইতে SASH নহি ধরে ফল ॥ 
পরের দ্রব্য হরিয়৷ নিতে পরের অভিলাষ | 
দান ধৰ্ম্ম তপ যজ্ঞ সব হৈল নাশ ॥ 
লক্ষ্মীর মাত্র অংশ নাহি ইন্দ্রের সদন | 
বলে বৰ্জ্জিত হইল যত দেবগণ | 

EAA বিহীন হৈল নন্দন কানন। 

সেই হৈতে গন্ধ-হীন হইল চন্দন ॥ 
্রদ্ষশাপে ইন্দ্রের টুটিয়ে (৪) আসে বাদ। 
সূর্য্যের কিরণ নাঞি তেজ নাঞি চাদ ॥ 


(১) তাড় = প্রাচীন সময়ে বাহুতে ব্যবহৃত অলঙ্কার-বিশেষ । এই 
তাড়েরই পরিবর্তে এখন অনন্ত, তাবিজ ইত্যাদি চলিত হইয়াছে। এখনও 
দুর্গোৎসব, শ্যামা-পূজ্জা ইত্যাদিতে অনেকে তাড় দিক! থাকেন । 

(২) এই অলঙ্কার এখন প্রায় লুপ্ত হইয়াছে, তবে পূর্ববঙ্গের কোন 
কোন স্থানে নিয়শ্রেণীর মধ্যে দেখিতে পাওয়া যায় | 

(৩) মোছদী-পারিষদবর্গ; এখানে অপর দেবতাগণ। 

(8) হাস পাইয়া । 


১৮৮ বঙ্গ-নাহিত্য-পরিচয় | 


মণি না থাকিলে যেন মরা AF | 

Aa হইয়া! ইন্দ্রের চুর হৈল দর্প ॥ 
পরাক্রম চুর হৈল যত দেবগণ। 
দৈত্যগণ সাজিয়া আসে করিবারে রণ ॥ 


চণ্ডীর নিকট মনসাদেবীর কৃপা-ভিক্ষা | 
জনম-দুঃখিনী আমি ছুঃখে গেল কাল। 
যেই ডাল ধরি আমি ভাঙ্গে সেই ডাল ॥ 
শীতল ভাবিয়। যদি পাষাণ লই কোলে। 
পাষাণ আগুন হয় মোর কম্ম-ফলে ॥ 
কারে কি বলিব মোর নিজ কর্ম্ম-ফল। 
MISD হৈয়৷ স্বর্গে না হইল স্থল ॥ 
ডাকিবার লক্ষ্য নাই শুনগো জননি | 
বিধাতা করিল মোরে জনম-ছুঃখিনী ॥ 
আপন দুঃখের কথা Slag AFT | 
তোমার কিছু দোষ নাই মোর কর্ম্ম-ফল | 
অযোনিসম্ভবা হয়্যে জন্মিছি সুন্দর | 
ত্ৰিভুবন মধ্যে মাগো তোমার উদর ॥ 
কোলের বালিকা হয়্যে বুঝাই তোমারে | 
তোমার উদর ছাড়া কে জন্মিতে পারে ॥ 
জগৎঈশ্বরী তুমি দেবী মহামায়া | 
তবে কেন মোর প্রতি হইল! নিদয়া ॥ 
মায়ে ঝিয়ে বিসম্বাদ কেবা নাহি করে | 
ক্রোধ সম্বরিয়া মাগো মারহ আমারে ॥ 
কাকুতি করিয়া পদ্মা গৌরীর স্থানে কয়। 
ফিরিয়া না চাহে চণ্ডী দারুণ হৃদয় ॥ 
বিশেষ বুঝিলাম মাগো তোমার মনের আশ | 
বিদায় লইয়া মাগো যাই বনবাস ॥ 
শিবপুরী থাক তুমি আমি যাই বন | 
তোমার নাহিক দোষ কপালের লিখন ॥ 
জানিন্তু বড়ই তোমার নিষ্ঠুর শরীর | 
প্রণাম করিয়া পদ্মা চলে ধীরে ধীর ॥ 
শিব ঠাঞ্জ শুনি তুমি দয়াল প্রচুর | 
এবে সে বুঝিলাম তব দয়া কত দূর ॥ 


মনসা-মঙ্গলব বিজয় গুপ্ত Bs ১৫শ শতাব্দী | ১৮৯ 


শুন মাতা তগবতী পর্বত-ছুহিতা। 
পাষাণ তোমার কায়া জানিনু সর্ববথা ॥ 
এমন অশক্য কথা কোন্‌ জনে বলে। 
আপন কন্তাকে নিজে ফেলে ভূমিতলে ॥ 


হাসেন হুসেনের পালা | 


দক্ষিণে হোসেন হাটি গ্রামের নিকট। 

তথায় ষবন বসে ছুই বেটা শঠ ॥ 

হাসন হোসেন তারা ছুই ভাএর নাম | 

ছুই জনে করে তার! বিপরীত কাম ॥ 

কাজিয়ানী করে তার! জানে বিপরীত | | 
তাদের সম্মুখে নাঞি হিন্দুয়ানী রীত ॥ Seale 
এক বেট! হালদার তার নাম ছুলা। নি 
বড় অহঙ্কার করে হোসেনের শালা ॥ 

সর্বক্ষণ হোসেনের আগে আগে আসে | 

তাহার ভয়ে হিন্দু সব পলায় তরাসে ॥ 

যাহার মাথায় দেখে তুলসীর পাত। 

হাতে গলে বান্ধি নেয় কাজির সাক্ষাৎ ॥ 

বৃক্ষতলে থুইয়! মারে বস্ত্র কিল। 

পাথরের প্রমাণ ষেন ঝড়ে পড়ে শিল ॥ 

পরেরে মারিতে কিবা পরের লাগে ব্যথা | 

চোপাড় চাপড় মারে দেয় ঘাড়কাত৷ (>) ॥ 

যে ষে ব্রাহ্মণের পৈতা দেখে তারা FITE | 

crate বেটা লাগ পাইলে তার গলায় বান্ধে ॥ 

ব্ৰাহ্মণ পাইলে লাগ পরম কৌতুকে । 

তার পৈতা ছিড়ি ফেলে খু দেয় মুখে ॥ 

ব্ৰাহ্মণ Var তথায় বসে অতিশয় | 

গৃহঘর (2) গোময় না দেয় ছর্জনের ভয় ॥ 

তকাই নামে মোল্লা কেতাব ভাল SATA | 

কাজির মেজমান (৩) হইলে আগে তারে আনে ॥ 


(১) ঘাড়ধাকা। (২) প্রধান ঘর। 
(৩) wh = Bua | 


ARS বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


কাছ! খুলিয়া মোল্লা ফরমায় অনেক | 

জপ সাঙ্গ করি মোল্লা মারয়ে মোরগ ॥ 
প্রভাত সময় হইলে হাতুলী SoH যাই। 
ঝড় বৃষ্টি হইলে বড় রহিতে নাঞি ঠাঞ্ডি ॥ 
গঙ্গাতীর কুল দিয়! লাফে লাফে যায়। 
ঝড় বরিষায় তারে পথে লাগল পায় ॥ 
ঝড় বরিষণে মোল্লা হইল কাতর | 
চারিদিক চাহিয়া দেখে বন-মধ্যে ঘর ॥ 
পরম আনন্দে তথা ছায়া (>) লইতে গেলা | 
ঘর খান ভরিয়া দেখে রাখালের মেলা ॥ 
স্বভাবে রাখালজাতি মনে বড় রঙ্গ | 

ঢাক ঢোল বাজায় কেহ বাজায় মৃদঙ্গ ॥ 
ঘর মধ্যে ঘটগোটা (২) সারি সারি সাঁজে। 
তাহা দেখি মোল্লা বেটার বুকে বড় বাজে ॥ 
কাজির প্রতাপে বেটার বড় অহঙ্কার | 
খোদ! খোদা বলি যায় ঘট ভাঙ্গিবার ॥ 

ধর ধর বলিয়া সব রাঁখালে খেদায়। 

প্রাণ লইয়া কেহ কেহ লড়াইয়া পলায় ॥ 
দূরে থাকিয়া কেহ মেলিয়া মারে coat | 
কেহ বলে কোন প্রাণে ঘরে ঢোক শালা ॥ 
চারিদিক বেড়িয়া ধুপের ধোয়া ধরে | 
Coral coral বলিয়! মোল্লা খোদ! খোদা ম্মরে ॥ 
চোপাড় চাপড় মারে আর ঘাড়কাতা | 
পরিত্রাহি ডাকে মোল্লা হেট করে মাথা ॥ 
যাত্রাবর বলে আমি এই বুঝি তত্ব। 
এড়িয়া দিব যদি নাকে দেও খত ॥ 
মুছাপের (©) দিব্য কর মাথায় দিয়া হাত। 
এই সব কথা না কহিবা কাজির সাক্ষাৎ ॥ 
আপনার মুখেতে করহ হিন্দুয়ান 

আমি এই খত করি সবার বিদ্যমান ॥ 
কাজি বলে ঠাকুর আমি এই মাত্র বুঝি। 
পাও দিয়া দেও খত নাক দিয়া মুছি ॥ 


রাখালগণের বিক্রম । 


0) আশ্রয়। (২) মনসাদেবীর ঘট। গোটা-গুলি। 


(৩) অতিথি। 


মনসা-মঙ্গল- বিজয় গুপ্ত খৃঃ ১৫শ শতাব্দী । ১৯১ 


সকলেরে সেলাম দিয়! চলিল ASA | 

এইরূপে চলে গেল কাজির গোচর ॥ 

সৈয়দ মোল্লা! যত লেখাষোখা নাই | 

হেন কালে গেল তথা মোল্লা তফাই ॥ 

কান্দিয়া কাজির আগে কহে দুঃখ লাগে বৈরি (>) | 
সংবাদ পড়িল গাইন বলরে লাচারি ॥ (২) 


কাজির দুই ভাই একত্র বসিছে। মোল্লার নালিস। 
কান্দিতে কান্দিতে মোল্লা গেল তার কাছে ॥ 
হিন্দুয়ানী হল রাজ্য তোমার কিসের কাষ। 
পেয়াদা পাইক যত আছে As করি সাজ ॥ 

এই ভাগীরথী তীরে হিন্দুর ভূত Afa l 

তোমার কাষ নাহি হেন মনে মনে বুঝি ॥ 

দেখে ভাগীরথী তীরে অপূর্ব ভূতজাতি | 

ঘরেতে ঢুকিয়৷ fax করিল ছর্গতি ॥ 

হের দেখ দাড়ি নাহি মুখে রক্ত পড়ে। 

দন্ত ভাঙ্গিয়াছে মোর চোপাড় চাপড়ে ॥ 

পরিধান ইজার আমার দেখ সব ভাঙ্গা | 
ছাগলের (৩) রক্তে দেখ মুখ মোর রাঙ্গা ॥ 
যতেক মারিছে মোরে কিছু নাঞি মনে | 

কেবল ধূপের ধোয়ায় না দেখি নয়নে ॥ 

খোদার নাম জিগির (৪) করি কেহ কাছে নাই। 
বড় ভাগ্যে ভাঙণিয়! (৫) আসিম্ তোমার ঠাঞ্জি ॥ 
efel কোপিল কাজি চারিদিকে চায়। 
আফিংএর লায়েকে বেটা আকাশের দিক চায় ॥ 
হারামজাত হিন্দুর হয় এত বড় প্রাপ। 

আমার গ্রামেতে বেটা করে হিন্দুয়ান ॥ 

গোটে গোটে ধরিব গিয়া যতেক ছেমরা (৬)। 
এড়া রুটি (৭) খাওয়াইয়া করিব জাতি-মার! ॥ 
ওস্তাদ মোল্লা মোর অপমান হয়। 

তাহারে এমন করে প্রাণে নাহি ভয় ॥ 





(১) বড়। (২) এই কথা রাষ্ট্র হইল, এখন গায়েন লাচাড়ী বল। 
(৩) মনসার নিকট বলি-প্রদত্ত ছাগলের । (৪) চীৎকার । (৫) ভাঙ্িয়া 
=ভাড়াইয়া। (৬) বালক। (৭) পরিত্যক্ত কটি = উচ্ছিষ্ট কুটি । 


১৯২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সাজ সাজ বলিয়া কটকে পড়ে সাড়া | 
ছোট বড় সাজিয়া আসিল হোসেন-পাড়। ॥ 
যতেক যবন আছে হোসেনের পাড়া | 
নগর হইতে পুরুষ আসিল মাথা মুড়া ॥ 
হাতে হাতে খুঁটি কান্ধে লইলেক FA | 
বড় পাকা জোলা চলে তার পাছে সব ॥ 
সাজ সাজ বলিয়া কটকের হুড়াহুড়ি। 
সময় উচিত গাইন (১) বলিতে লাচারি ॥ 


পঞ্চ ছন্দে নানা WS বাজেত তথায় | 
আওয়াজে বার্তা পাইল হোসেনের মায় ॥ 
সেই ছিল হিন্দুর Fal তার কর্ম-ফলে। 
বিবাহ করিল কাজি ধরি আনি বলে ॥ 
হিন্দুর দেবতা বুড়ী ভাল মত জানে। 
আবাসে রহিয়া মোল্লা হিন্দুয়ানী না জানে ॥ 
আসিল হিন্দুর বেটা বড় দৈব ফলে। 

ধাই আসি জানাইল বাহির দখলে॥ 

কেহ বলে কেন আইল খোনকারের ধাই (2) | 
আগে যাইয়া আমি সেলাম জানাই ॥ 
আগে পাছে বান্দী সব বুড়া বিবি চলে। 
এইরূপে ধাইয়া গেল বাহির দখলে ॥ 

রহ রহ বলে হেথায় বেগমে। 

বুড়া বিবি আসিয়াছে না দেখে চসমে ॥ 
কেহ বলে কেন আইল ঠাকুরদিদি আই | 
আগু হইয়! সেলাম করিল ছুই ভাই ॥ 
দয়া করি বুড়ী এখন বুঝায় সাঁনন্দে। 

এই কালে বল ভাই লাচাঁরির ছন্দে ॥ 


সেনের মাতা | 


খালাস মোল্লার তাবিজ | 
কাজির ওস্তাদ এক তার নাম খালাস | 
কেতাৰ কোরাণে তার বড়ই অভ্যাস ॥ 
অতি বড় মজবুত পাকা চুল দীড়ি। 
পরিধান ভাঙ্গা Sata ফেরে বাড়ী বাড়ী ॥ 





(১) প্রধান গাথক। (২) ধাতৃ-মাতা। 


মনসামঙ্গল__ বিজয় গুপ্ত _খুঃ ১৫শ শতান্দী | ১৯৩ 


না খায় পীরের fafa ভগ্ন ঠাঞি atte) P 

সর্ব গায় চৰ্ম্ম দড়ি মুখে দন্ত নাই ॥ 

মোল্লা বলে আমারে জিজ্ঞাসা যদি কর । 

কেতাব থাকিতে কেন ভূতের ডরে মর ॥ 

কেতাব লিখিয়া দেও গলে যেন থাকে | 

তবে যদি ভূতে লঙ্ঘে সে দোষ মোরে লাগে ॥ 

মোল্লার বচন এখন কাজির মনে লয় | 

তাবিজ fataal দিল সকলের গায় ॥ 

বিজয় গুপ্ত বলে গাইন প্রত্যক্ষ মনসা। 

তাবিজেতে সর্প যাবে কর বৃথা আশা ॥ r 


চাদ সদাগরের সহিত মনসাদেবীর বিবাদ-সুচন! ; চাদ-কৃত ৯ - 
মনসাদেবীর অপমান | 


হরষিত হৈল বড় সাধুর নন্দন | 
কুতৃহলে করে সাধু দেশেতে গমন ॥ 
চাঁপাইল ঘাটে নৌকা চম্পক নগরী । 
ঘরে বসি পূজে সোণা (১) দেবী বিষহরী ॥ 
হরধিত হয়্যে সাধু পাঠাইল চর | 
আপনার নিজ ঘরে জানাতে খবর ॥ 
সোণারে কহিয় শান্ত করিবারে হিয়া | 
বধূ সহ ডিগ্গার ধন লউক বরিয়! ॥ 

চাদ যদি এত সব বলিল বচন। 

পাইক কহিল গিয়৷ সোণেকা সদন ॥ 
পাইকের মুখে বার্তা পাইয়া তখন। 
শুনিয়া সোণেকা রাণী বলিল বচন ॥ 
সাধু স্থানে কহ গিয়া স্থির করুন মতি। 
তিলেক বিলম্ব আছে পূজ্জিতে পদ্মাবতী ॥ 
পাইক সবে জানাইল সাধুর গোচর | 
afael রুষিয়া উঠে চাদ সদাগর ॥ 


কোপেতে আসিল চাদ নিজ অন্তঃপুরী। ঘট ভাঙ্গা | 
হেতালের (২) বাড়ি দিয়া ঘট করে গুড়ি ॥ 





২৫ 


"১৯৪ 


সোপকাকে প্রহার | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যতেক রচন! (>) ছিল ফেলাইল দূরে | 
খাইল রচনা কলা (২) কাকে আর কুকুরে ॥ 
স্থবর্ণের ঘট ফেলাইল দিয়! গড়া | 

মাটীর গঠন ঘট করিল চূড়া FI (৩) ॥ 
বিজয় গুপ্ত বলে সাধু তুমি বড় খল। 

যেমন করিল! SH পাবা তার ফল ॥ 


তথাপিও সাধু বেটার স্থির নহে মতি। 
সোণেকারে ধাএ যাএ মারে কিল লাথি ॥ 
দশভুজা করি পূজ! কিসের সন্তাপ ৷ 
তাহারে এড়িয়া পূজ হেন কাল সাপ ॥ (8) 
অঙ্গহীন দেবতার পূজা আছে মানা | 
তাহাতে শুনেছি পদ্মার এক OF কাণা ॥ 
যত গালি পাঁড়িলেক চাদ অধিকারী | 
পুস্তক বাহুল্য ভয়ে লিখিতে না পারি | 
চম্পক নগরে পদ্মার পূজা কৈল দূর | 

ছয় পুত্র লয়্যা আছে রাজ্যের ঠাকুর ॥ 
সেই হৈতে চাদের সনে পদ্মার হৈল বাদ | 
নাগরথে গেল৷ দেবী পায়্যা অবসাদ (e) I 
নিজ ঘরে গেলা দেবী বিষাদ ভাবিয়া | 
এর লাগি সোণেকার স্থির নহে হিয়া ॥ 
মোণেকা ক্রন্দন করে তঃখ লাগে বৈরি | 
এই কালে বল ভাই সরস লাচারি ॥ 


গোয়ালিনীবেশে মনসাদেবীর শঙ্কুর-গারুড়ীর নিকট 


আগমন | 

চাদ সদাগরের পুত্রদিগকে সপে দংশন করিলে, কিংবা তাহার অন্ত 
কোনরূপ অনিষ্ট করিলে সদাগরের বন্ধ শঙ্কুর-গারুড়িয়া মহাজ্ঞান-প্রভাবে 
সেই অনিষ্ট নিবারণ করিতেন। এইজন্য মনসাদেবী শন্কুরের প্রাণ নষ্ট 
করিতে FORT | 

(১) HAAT চিড়া, খই, ভেঞ্জিত) মুগ, বুট ইত্যাদি । 

(২) নৈবেগ্ের কলা | (৩) চূর্ণ বিচুর্ণ। 

(৪) wheel চণ্ডীদেবীকে পূজিয়া তোমার আবার কি দুঃখ রহিল 
যে, সেই দেবীকে ছাড়িয়া সর্পের দেবতাকে পূজা করিতেছ ? 

(৫) অপমান। 


মনসা-মঙ্গল- বিজয় গুপ্ত _খঃ ১৫শ শতাব্দী | ১৯৫ 
সাজিয়! গোয়ালিনী বেশ চলিল শক্কুর-দেশ 
কপটে বধিতে ধন্বস্তরি | 


ছন্দে বন্দে বান্ধে খোপা পৃষ্টেতে পাটের থোপ! 
শ্ৰবণে সোণার মদন-কড়ি ॥ 


সুবর্ণ অলঙ্কার গায় চলন্ত নূপুর পায় 
উল্লাসে পরিল পাটের সাড়ী॥ 
চন্দন লেপিয়া অঙ্গ কপালে তিলক রঙ্গ 


মুখে পাণ করে খল ATA | 

মাণিক্য দোসর জ্যোতি গলায় শোভিছে পাতি 
নয়ন ভরিল কাজলে ॥ 

বল্লভ! দুই কুচ ভার হৃদয়ে মুকুতা হার 
দুই পায় পরিল পাশলি। 

কাছিয়া কাপড় পিন্ধে রূপে কামদেব নিন্দে 
দধির পসার লইয়া চলি ॥ 

পদ্মাবতী কুতুহলে থঞ্জন-গমনে চলে 
যথা ওঝা ধন্বস্তরি থাকে | 

দীড়াইয়া ওঝার পাশে আড় নয়নে হাসে 
দধি লবা ঘন ঘন ডাকে ॥ 


শহুর-গারুড়ী ( refs ) কৃত দর্প। 


কেবা তোরে দিল হেন বুদ্ধি ॥ 
গোটা কত নাগ পৌষ তে কারণে লোকে ঘোষ 
বিবাদে আগল (১) বিষহরী | 
আমি বিষ খাইলে না মরি ॥ 
কি কহিব আপন কথা মহাজ্ঞান দিল নেতা 
তে কারণে অজর অমর। 
সাপ খাম (২) বিষ পেম (৩) চারি যুগে মুঞি জীম (৪) 
যমের ভয় নাহিক আমার ॥ 


(১) অগ্রসর | (২) খাইৰ। 
(৩) পান করিব। (৪) জীবন ধারণ করিব। 


১৯৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বনে বনে খেলা খেলম ক্ষণেক বাঘেতে চলম (১) 
ক্ষণেক চলম মহিষের পৃষ্ঠে | 

খেচর দানব দূত প্রেত পিশাচ ভূত 
যক্ষিণী পলায় মোর দৃষ্টে ॥ 

মুঞি ধোপাঝির শিষ (২) ঝারি ভরি com বিষ 
তক্ষক চিবাইতে পারি দস্তে। 

ধন্বন্তরি কথ! কয় পদ্মার মনেতে লয় 


বিজয় গুপ্ত রচিল সানন্দে ॥ 


সোণকার রন্ধন | 
স্নান করিল fora বণিক্‌-সুন্দরী । 
রন্ধন করিতে যায় অতি তাড়াতাড়ি ॥ 
রাজ্যের ঠাকুর চাদ দ্রব্যে দুঃখ নাই। 
নানাবিধ দ্রব্য আনি খুইল ঠাঞি ঠাঞি | 
পাতল সুন্দরের কাষ্ শুকনা তেঁতুলী | 
পিতলের Stet দিয়! হেটে অগ্নি জালি ॥ 
অগ্নি প্রদক্ষিণ করি মাগে বরদান। 
মুঞি যেন রন্ধন করি অমৃত সমান | 
অগ্নি প্রদক্ষিণ করি চাপাইল TAA | 
ডান দিকে ভাত চড়ায় বামেতে ব্যঞ্জন ॥ 
অনেক দিন পরে TCH মনের হরিষ। 
যোল ব্যঞ্জন রান্ধিল নিরামিষ ॥ 
প্রথমে পূজিল অগ্নি দিয়া FS ধূপ | 
নারিকেল কোর! দিয়া রান্ধে মুগুরীর স্থপ ॥ 
পাটায় ছেচিয়া লয় পোলতার পাতা | 
বেগুণ দিয়! রান্ধে ধনিয়া পোলতা ॥ 
জ্বর পিত্ত আদি নাশ করার কারণ। 
কাচা কলা দিয়া রান্ধে সুগন্ধ পাচন ॥ 
যমানী পৃরিয়া ঘ্বতে করিল ঘন পাক | 
সাজ! (©) ws দিয়া রান্ধে fam তিতা শাক ॥ 


(১) বাঘের পিঠে চড়িয়া চলিব। 
(২) আমি ধোপাঝির ( নেতার ) শিষ্য | 
(৩) সদ্যোজাত = Fer | 


মনসা-মঙ্গল_ বিজয় গুপ্ত ঃ ১৫শ শতাব্দী | ১৯৭ 


কোমল atgal শাক করিয়া কেচা! কেচা (১)। 
লাড়িয়া চাড়িয়! রান্ধে দিয়া আদা-ছেঁচা ॥ 
নারিকেল দিয়া রান্ধে কুমারের শাক । 

সাজ কটু তৈলে রান্ধে কুমারের চাক॥ 

বেতাক বেগুণ কাটি খুইল বাটা বাটা | 

বিঙ্গা পোলা কড়ি ভাজে আর কীটাল আটি (২) ॥ 
রান্ধিছে রান্ধনী না দেয় গা মোড়া (৩)। 

সাজ কটু তৈল দিয়া রান্ধে বেগুণ-পোড়া ॥ 

বাটা বাটা ভরিয়! ব্যঞ্জন থুইল ঠাঞি ঠাঞি। 
কলার থোড় (8) রান্ধিতে বাটিয়া দিল রাই (৫) ॥ 
অত্যন্ত ধবল যেন সাজ AUT দৈ। 

সরিষ! বাট! দিয়! রান্ধে পানী কচুর বৈ (৬)॥ 
রন্ধন করিতে লাগে বড় পরিপাটা | 

মরিচের ঝাল দিয়া রান্ধে বটবটা ॥ 

মুগের ঝোল রান্ধে আর মাষ কলায়ের TT | 
দুগ্ধ লাউ রান্ধে আর নারিকেল কুমারী ॥ 
শুক্তাপাতা দিয়া রান্ধে কলাইর ডাল। 

পাকা কল! লেবু রসে রান্ধিল অন্বল॥ 

রান্ধি নিরামিষ ব্যঞ্জন হলে! হরধিত। 

ALATA ব্যঞ্জন রান্ধে হয়ে সচকিত ॥ 

মংস্ত মাংস কাটিয়া থুইল ভাগ ভাগ। 

রোহিত মৎস্ত দিয়া রান্ধে কলতার আগ ॥ 

মাগুর মৎস্ত দিয়! রান্ধে গিমা গাচ গাঁচ। 

সাজ কটু তৈলে রান্ধে খরযুল মাছ ॥ 

ভিতরে মরিচ (৭) গুড়া বাহিরে জড়ায় তা | 
তৈলে পাক করি রান্ধে চিঙ্ড়ীর মাথা ॥ 

তাঙ্গিল রোহিত আর চিতলের কোল | জা 
কৈ acy দিয়া রান্ধে মরিচের ঝোল ॥ 

ডুম ডুম ৮৮) করিয়া ছেচিয়া দিল চৈ। 

ছাল খসাইয়া রান্ধে বাইন মতন্তের কৈ ॥ 





(১) কুচ কুচ করিয়! কর্তন করিয়া! । (২) বীজ। (৩) সঞ্চালন। 
(8) কলাগাছের অভ্যন্তরস্থ শাস। (৫) সরিষা-বিশেষ। 
(৬) নরম শিকড়-বিশেষ | (৭) লঙ্কা। (৮) খণ্ড খণ্ড। 





১০৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


রন্ধনের কাজ থাকুক ভোজনের FA | 
বারমাসি বেগুণেতে শৌল মৎস্তের মাথা ॥ 
ছুই তিন আনাজ করিয়া ভাগ ভাগ । 
থোড় দিয়া ইচার মুণ্ড মুলা দিয়া শাক ॥ 
জীরা মরিচ রান্ধনী বাটিয়া করে মিল। 
মসল্লা বাটিতে হাতে তুল্যা নিল শিল ॥ 
মাংসেতে দিবার জন্য ভাজে নারিকেল। 
ছাল থসাইয়! রান্ধে বুড়া খাসির তেল ॥ 
ছাগমাংস কলার মূলে অতি অনুপম | 
ডুম ডুম করি রান্ধে গাড়রের চাম ॥ 
একে একে যত ব্যঞ্জন রান্ধিল AFA | 
শৌল acy দিয় রান্ধে আমের অন্বল ॥ 
মিষ্টান্ন অনেক রান্ধে নানাবিধ রস। 
ছুই তিন প্রকারের পিষ্টক পায়স ॥ 
Bh পিঠা ভালমত NTH ততক্ষণ। 
রন্ধন করিয়| হৈল হরফিত মন ॥ 
বেল! অবসান হৈল উদিত শশধর | 
ঢাকা দিয়া অন্ন ব্যঞ্জন এড়িল ART ॥ 
ভোজন করিতে আসিল চান্দ সদাগর | 
আপনে বসিল মধ্যে রাজী চন্দ্রধর ॥ 
সন্মুখে সুবর্ণ থাল বলিল দিব্য পাটে। 
সোণকা বসিল গিয়া চাদের নিকটে ॥ 
সারি fem বসিল ছয় সহোদর | 

যেন তারাগণে বেড়িল শশধর ॥ 

ছয় পুত্র লৈয়া চাদ FAQ ভোজন | 
একে একে খাইল অন্ন যতেক ব্যঞ্জন | 
পরিপূর্ণ ভোজন করিয়া AKE | 
পিতলের ডাবরে করিল আচমন ॥ 
রজত পাদুকায় চাঁদ দিলেন চরণ। 
বিনোদ-মন্দিরে গিয়া করিলেন শয়ন ॥ 
হাঁস পরিহাস করে সবে হরষিতে। 
যতনে ভাত ব্যঞ্জন থুইল SSI ॥ 
আপন নাসরে গেল ভাই ছয় জন | 
যার যেই নিজস্থানে করিল গমন ॥ 








মনসা-মঙ্গল- বিজয় গুপ্ত ১৫শ শতাব্দী | ১৯৯ 


চাদের ছয় পুত্রের মৃত্যুর পূর্বের তাহাদের 
স্ত্রীগণের দুঃস্বপ্ন | 


হেনমতে নানা বেশে আছে ছয় ভাই | 
ছয় পুক্রবধূ গেল শ্বাশুড়ীর ঠাঞি ॥ 
এককালে ছয় বধূ কহে স্বপন কথা | 
কাদিতে কাদিতে কহে মনে পাইয়া ব্যথা ॥ 
বধূগণে বলে মাতা শুনহ TON | 
রাত্রিশেষে মোর! আজি দেখিলাম স্বপন ॥ 
কালবর্ণ পুরুষ এক হাতে দীর্ঘ কুড়ি। 
তামার শলা হেন চুল দেখি গোপ দাড়ি ॥ 
পরিধান বস্ত্র নাই বিপরীত অঙ্গ | 
বিপরীত বেশ তাহার হাতে লোহার সাঙ্গ (>) ॥ 
সর্ব গায় লোমাবলী অতি স্থূলকায় । 

ছয় ভাইরে বান্ধিয়া দক্ষিণে লইয়! যায় ॥ 
তাহা সভার প্রহার দেখিয়া কাদি আমি। 
মাথায় সিন্দুর খসিয়া পড়ে ভূমি ॥ 

খসিয়া পড়িল হাতের স্বর্ণের চুড়ি । 

দুই বাউ শঙ্খ মোর তাঙ্গিয়া হলো গুড়ি ॥ 
বিধবা ব্ৰাহ্মণা এক বিকৃত নখদস্তে | 
ধরিয়া বাহির মোরে করে ঘর হৈতে ॥ 
আচন্বিতে হেন স্বপ্ন দেখিলাম বিকট | 
মনে বড় ভয় বাসি বড়ই সঙ্কট ॥ 

এক নহে দুই নহে বধু ছয় জনে | 
এককালে হেন স্বপ্ন কহিল বেহানে ॥ 
স্বপ্ন শুনি সোণেকার স্থির নহে aa | 
বধূগণের তরে তবে কহিলা বচন ॥ 
সোণেকা বলে বধু সব স্থির কর মন। 
তোমা সবার শক্ত দিয়া ফলিবে স্বপন ॥ 
দেখিলে আপন দিয়া স্বপ্ন পরে FTA | 
অন্ত ঠাঞি না কহিয় ঘরে যায় চলে ॥ 


——- + a 


(১) দণ্ড | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সোৌণকাকে মনসাদেবীর পুক্রলাভের বরদান | 


সপুটে যুড়িয়া কর মাগে সোণা পুত্রবর 
মোরে পুত্রবর দেও বিষহরী। 

দিলাম দিলাম পুত্রবর নাম থুইয় লক্ষ্মীন্ধর 
হইলে মাত্র আনিব হরিয়া । 

শুন ওহে বিষহরী আই এ বরে মোর কাধ্য নাই 
দেয় মোরে এ বর ছাড়িয়া ॥ 

দিলাম দিলাম পুক্রবর নাম খুইয় লক্ষ্মীন্ধর 
কর্ণবেধে আনিব হরিয়।। 

শুন ওহে বিষহরী আই এ বরে মোর কার্য নাই 
দেয় মোরে এ বর ছাড়িয়া ॥ 

দিলাম দিলাম পুল্রবর নাম থুইয় লক্ষ্মীন্দর 
অন্নাশনে আনিব হরিয়া। 

শুন ওহে বিষহরী আই এ বরে মোর সাধ নাই 
দেয় মোরে এ বর ছাড়িয়া ॥ 

দিলাম দিলাম পুক্রবর নাম থুইয় লক্ষ্মীন্ধর 
বিয়ার রাত্রে আনিব হরিয়া। 

নেতা বলে সোণ৷ শুন ব্লিন্বে নাহিক গুণ 
হলে HS না করায় বিয়া ॥ 

এতেক ভাবিয়া রাণী আপন হৃদয়ে গণি 
লইল বর আঁচল পাতিয়া। 

পদ্মাবতী পরশনে সানন্দে বিজয় ভণে 
লইল বর মন্তকে বান্ধিয়া ॥ 


চৌদ্দ fer | 


হেতাঁল বাড়ি (১) PER করি চলে সদাগর । 
হরষিতে চড়ে সাধু দোলার উপর | 

সত্বর হইয়া সাধু ডিঙ্গায় চড়িল। 

একে একে চৌদ্দ ডিঙ্গা বাওয়াইয়! (২) দিল ॥ 
প্রথমে বাওয়াইল ডিঙ্গ! নামে মধুকর | 

যেই নায় চলিল লক্ষের (৩) সদাগর ॥ 











(১) হেঁতালের (হিংতালের) লাঠি। (২) বহাইয়া। 
(৩) লক্ষপতি ৷ 


খনসা-মঙ্গল-_বিজয় গুপ্ত -_-খঃ ser শতাব্দী 


তার পাছে বাওয়াইল ডিঙ্গী নামে বিজ্ুুসিজু। 
গাঙ্গের হুই কুল ভাঙ্গিয়ে বেকা করে GF ॥ (>) 
তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে গুয়ারেখী | 
যার উপরে চড়িয়া রাবণের লঙ্কা দেখি ॥ 
তার পাছে বাওয়াইল ডিঙ্গ| ভাড়ার NGA | 
যেই নায় উঠাইয়া লৈল তামিলের নাটুয়া ॥ 
তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে শঙ্খচুর | 
সমুদ্রের ছুই কূল ভাঙ্গে পাতালে ঠেকে মুড় (২)॥ 
তার পাছে বাওয়াইল fori অজয় শেলপাট | 
যাহার উপরে মিলিয়াছে Seats হাট ॥ 
তার পাছে বাওয়াইল fori নামে উদয়-তারা। 
অনেক নায় বড় বৃষ্টি অনেক নায় খর! ॥ (৩) 
তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে টিয়াঠুটী । 
যেই নাএ ভরে সাধু পাট আর ভুটি ॥ 
তার পাছে বাওয়াইল নৌকা নামে ধবল। 
বাকে বাকে খায় সে শতেক ছাগল ॥ (৪) 
তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে কেদার | 
বিনে ধূপ দীপে কূলে নহে আগুসার ॥ (৫) 
তার পাছে বাওয়াইল নৌকা নামে পক্ষি-রাজ। 
যে নাএর উপরে আছে অনেক বৃক্ষ-রাজ ॥ 
তার পাছে বাওয়াইল নৌকা নামে STAPH | 
যেই নাএ ভরিয়া লৈল শঙ্খ চৌদ্দ লক্ষ ॥ 
তার পাছে বাওয়াইল নৌকা নামে শঙ্খতালি। 
চন্দন SICH তার গুড়া আর ডালি॥ 
(১) উজ্জু=সোজা। নদীর ছুই দিকে যেখানে খোচ থাকে, for 
তাহা ভাঙ্গিয়া ফেলিয়া সোজা করিয়া চলিয়া যায়। 
(২) নিয়ভাগ । 
(৩) for এত দীর্ঘ যে তাহার কোন অংশে cate কোন অংশে 
বৃষ্টি যুগপৎ দৃষ্ট হইত | 
(৪) অতি We নিবন্ধন নদীর প্রত্যেক ace fer ঠেকিয়া 
পড়িত, তখন veo ছাগল বলি দিলে ডিঙ্গা আবার চলিত | 
(৫) ধূপ দীপ দ্বারা পুজা বা সম্বর্ধনা না করিলে ডিঙ্গাকে কুলে 
ভিড়াইতে পারা যাইত at | 


২০২ ব্ন্গ-সাহিত্য-পরিচয় | 


তার পাছে বাওয়াইল নৌকা আজেলা কাজেলা। 
বাঁকে বাঁকে রহিয়! খায় শতেক ছাগল! ॥ 

একে একে চৌদ্দ ডিঙ্গা চালাইল ART | 

for চালান করে সাধু গঙ্গাসাগর ॥ 


বিবাহের রাত্রে লক্ষ্মীন্ধরকে কালসপে দংশন করা নির্দিষ্ট ছিল। এই 
আশঙ্কায় চাদসদাগর লৌহের বাঁসর-ঘরে লক্ষ্মীন্ধর ও তাঁহার স্ত্রীকে 
সেই রাত্রের জন্য রাখিয়া দিয়াছিলেন। 


লোহার বাসর নিশ্মীণ | 


সোগকাকে প্রবোধ-দান। লোহার মন্দির ঘর করিব গঠন | 
তাহার মধ্যে রজনীতে থুইব ছুই জন ॥ 
স্বামীর কথায় সোণকা খানিক হৈল স্থির | 
সোণার আবাস হত্যে চাদ হইল! বাহির ॥ 
বিপরীত (১) Fa করিতে চাদ ভাল জানে। 
চৌদ্দ শত কর্মকার ডাক দিয়া আনে ॥ 
তারাপতি কর্ম্মকার সকলের প্রধান | 
অধিক গুণ তাহার জানে সর্ব কাম ॥ 

তারাপতি কশ্মকীরের দীর্ঘ দীর্ঘ হাত পা মাথায় ঝাঁটা চুল। 

ern ডান হাতে BSA বাম হাতেতে তুল ॥ 
পিঙ্গল মাথার চুল বেকা কাকালি। 
নাকে মুখে PROS লাগিয়াছে কালী ॥ 
চাদ বলে শুন বাক্য কর্ম্মকার ভায়া। 
যে যে বাক্য বলি আমি শুন মন দিয়া ॥ 
বিয়াতে (২) লখাই আজি যাইবে উজানী। 
ছল পাইয়! ছলে পাছে লঘুজাতি (৩) কাণী ॥ 
মোর ঘরে আসিয়া বলিছে বীর দর্পে। 
বিয়ার রাত্রে লক্ষ্মীন্ধর দংশিবে কালসর্পে ॥ 
ঘরে বসি নেমক খাও কিছু নাহি তার। 
আজি সে জানিব ভাই চাতুরী তোমার ॥ 
স্ত্রী পুত্রের দয়া থাকে প্রাণে থাকে ডর | 
সবে মিলে কর ঘর লোহার বাসর ॥ 





(১) অসামান্ত। (২) বিবাহোপলক্ষে। (৩) নীচর্জাতি। 





মনসা-মঙ্গল- বিজয় গুপ্ত খঃ-১৫শ শতাব্দী । ২০৩ 


te করি কার্যে মন দেয়গো তোমরা । 
দুই প্রহরের মধ্যে বাসর করিব! সারা! ॥ 
সুন্দর লোহার ঘর তাহে ঘাট AB | 

এক ভিতে দ্বার থ্ইয়া লাগাও কপাট ॥ 
কুলুপ কপাট চাপিয় এক SH | 

'বায়ু না সঞ্চারে যেন পিপীড়া না যায় ॥ 
সকল কামারে মিলি ঝাটে কর তাড়া। 
দুই প্রহরের মধ্যে ঘর হৈতে চাহে সারা ॥ 
আবাসের বাহিরে আছে ঠাঁঞি স্বতস্তর | 
সেই খানে গড় গিয়া লোহার বাসর ॥ 
চাদর আগে তারাঁপতি হাত যোড়ে কয়। 
পণ্ডিত সুন্দর তুমি অতি শুদ্ধ কায় ॥ 
তোমার আজ্ঞা লঙ্ঘিতে প্রাণে বাসি ডর | 
সকলে tea দিব লোহার বাসর ॥ 


সকল কামারে মিলি করিলেক ধ্যান | বাসর-ঘর fafta 
fate স্মরি Ace পাতিল দোকান ॥ 
গাবর (১) পাইক (২) লইয়া যায় হাজার হাজার | 

en SAIT হইতে লোহা নেয় গোলার অঙ্গার ॥ 
বিনায় হইয়া HSA চলে আথে West | 

we ঘরের স্থান ভাও (৩) গিয়া করে ভাল মতে ॥ d 

সকল পাইক লৈয়া একত্র করিল মেলা! । 

oe ভাণ্ডার হৈতে আনে লোহা অঙ্গারের ছালা ॥ 
পর্বত প্রমাণ লোহ! থুইল রাশি রাশি । 
দোকানের অগ্নি দেখি বড় ভয় বাসি ॥ 
কেহ লোহা পোড়া দেয় কেহ তায় হাতি | 
আগুনে পুড়িয়া লোহা করিলেক পাতি ॥ 
অগ্নি হেন জ্বলে লোহা দেখি লাগে ভয়। 
প্রভাত কালেতে CA সুর্যের উদয় ॥ 
অতি তপ্ত হৈল লোহা অগ্নির সমান | 
cretion বাড়ী দিয়া করে থান খান ॥ 





(১) CEA | (২) =FR 
(৩) নির্দেশ, বিচারপূর্বক অবধারণ। 


২০৪ 


বঙ্গ-লাহিত্য-পরিচয় | 


লোহা! তীতাইয়া কামারগণ করে গগুগোল। 
কেহ বলে তাত৷ কেহ বলে তোল ॥ 
একেবারে কামারগণ করে হুড়ানুড়ি | 
কামারের বোল চাল হাতুরের বাড়ী ॥ 

অতি ay অগ্নি জলে গায় পড়ে ঘাম। 

কেহ গড়ে লোহার ভিটি কেহ গড়ে খাম ॥ 
হাজারে হাঁজারে কামার করে কিল কিল। (১) 
কেহ গড়ে কপাট কেহ গড়ে খিল ॥ 
তারাপতি কর্মকার চাতুরী ভাল জানে। 
বাছিয়া বাছিয়া কামার লইল জনে জনে ॥ 
বিশ্বকর্মা স্মরিয়া স্মরিল দেবী আই। 

বিটার বেকা ভাঙ্গিয়া যুখিল (২) ঠাঁঞি ঠাঞ্জি ॥ 
আড়ে সাত গজ নয় গজ দীর্ঘে। 

প্রমাণ করিল ঘর নয় গজ উভে ॥ 

ঝাটিতে সারিয়া কামার করে ত্বরা। 

খুটির উপর চড়িয়া ঘর করে সারা ॥ 

চাল গড়ি তারাপতি হাতে লৈল Fal | 
কিয়! বান্ধিয়া দড় (৩) করে টুয়া ॥ 

ঘর বান্ধিয়া কামার লামিল ভূমিত | 
চাঁরিখান লোহার বেড়! দিল চারি ভিত ॥ 
আগাগোড়া যোঁড়াইয়া বাসরে দিল Ste | 
পিপীড়ার সঞ্চার নাই না সঞ্চারে বাও ॥ 
চাদর কার্য্যে কর্ম্মকারের মনের আশা অতি | 
কোণে কোণে মিলাইয়া দিল লোহার পাতি ॥ 
ঘর নির্ম্মাইয়া তারা ঘরে গেল ঝাট। 

এক ভিতে দ্বার থুইয়া লাগাল কপাট ॥ 
বাহির দিয়া তবে AM লোকে চাই | 

থাকুক অন্তের কায বায়ু-গতি নাই ॥ 


(১) ইতস্ততঃ ছুটাছুটি FTA | 
(২) পরিমাণ কুরিল। 
(৩) দৃঢ়। 


(১) গারুডিয়া-গরুড়-মস্ত্রে (অর্থাৎ যাহাতে সর্প ভয় পায় এমন 


মন্ত্রে) সিদ্ধ | 





মনসা-মঙ্গল- বিজয় গণ- খ? ১৫শ শতাব্দী | 


লখীন্ধরের বিবাহ যাত্রা | 


অত্যধিক বল চাদর কি কব অধিক । 
তিন হাঁজার চলিয়াছে গন্ধবাণিক ॥ 
চৌদ্দ শত চলিয়াছে কুলীন স্বজন | 

তিন শত ভাট চলে নয় শত ব্রাহ্মণ ॥ 
ex বস্ পরিধান মাথায় ফুলের ডালি। 
বিয়া দেখিতে চলে নয় শত মালী ॥ 

তের শত গাবর পাইক মাথায় সবার বোঝা। 
দুই শত চলিয়াছে গারুড়িয়া (>) ওঝা ॥ 
পট্টবস্থ পরিধান বড় দেখি শোভা | 

এক চাপে চলিয়াছে শত শত ধোপা ॥ 
সারি দিয়া কটক চলিছে হাতাহাতী। 
বারশত যুগী চলে তের শত তাঁতী ॥ 
চারিশত কুমার চলিল হরষিতে। 

কাছে কাছে চলিয়াছে শতেক নাপিতে ॥ 
চম্পক নগরে রাজা উজানীতে গেল! | 
সাত শত চলিয়াছে সোণা-রূপার দোলা n 
সাজিল বণিক চাদ নাহি ওর পাড় (2) | 
নিরালম্ব(৩) লোক চলে হাজার হাজার ॥ 
সাত হাজার চলিয়াছে বিদ্যুতৎ-বাজীকর। 
তিন শত চলিয়াছে প্রধান শ্রুতিধর ॥ 
চম্পক নগরের লোক নানা ধনে রঙ্গ | 
সত্তর খান চলিয়াছে সোণার পালঙ্ক ॥ 
অতি বড় শব্দ শুনি যেন বহে AT | 

নয় শত কাওলি (8) চলে তের শত নর (e) n 
মহাশবে বাষ্য বাজে শুনি বড় রঙ্গ | 

দুই হাজার ঢাক চলে হাজার মৃদঙ্গ ॥ 


(২) শেষ বা সীমা করা যায় না, অসংখ্য 


(৩) অবলম্বন-শৃন্ঠ, ভবঘুরে | 


(৪) কাপালি_ এক প্রকার নিয় শ্রেণীর লোক, তাহাদের ব্যবসায় 


IR বণ FT | (৫) নর-নট, বাছাকর-বিশেষ। 


২০৫ 


২০৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


চলিল চাদর কটক করি পরিপাটী । 

হাতে করিয়া আনিতে পারে উজানীর মাটী ॥ 
চলিল চাদর কটক কহন না যায় | 

এক মুখে লেখা দিতে লাগে মাস ছয় ॥ 


বেহুলার শোক | 

কারে বিধি হেন করে। বিধির মনে ইহা! far | 
বিয়ার রাত্রে স্বামী মরে ॥ সুখের ঘরে আগুন দিল | 
মধুকর উড়ে গেল। ছিলাম বড় আদরিণী । 
শুধা কমল পড়ে রৈল | হৈলাম পথের কাঙ্গালিনী ॥ 
অঞ্চলের মাণিক্য ছিল। বিয়া কৈল রাজার সত | 
অকুলে খসিয়! পৈল ॥ বেভার দিল কলার মূল ॥ (>) 

আমার বিয়া হৈল বাপের বাঁড়ী। 

রাড়ী হৈলাম শ্বশুর-বাড়ী ॥ 

আরে আরে আরে ও বাপ মালী রে। 

কলার মাঁজুষ গড় দেখিতে সুন্দর বড় 


প্রভূ লয়ে ভামিব গাঙ্গরী | 


সোনকার সপ্ত পুত্র সর্প-দংশনে প্রাণত্যাগ করিয়াছিলেন | বেহুলা বন্ধ 
সাধনার ফলে তাহাদিগকে পুনজীবন দান করিয়াছেন | 


সোঁণকার সহিত মৃত পুত্রগণের মিলন | 
নৌকার আগে দীড়াইল লখাইরা সাত STE | 
দেখিয়! সোণেকা রাণীর আনন্দের সীমা নাই ॥ 
কারে আগে কোলে লবে বলে বারেবার | 
সকলের কনিষ্ঠ আমার বীর লখীন্ধর ॥ 

রাণী বলে রহ রহ তোমরা ছয় STE | 

আগে আমি কোলে করি স্থন্দর লখাই ॥ 
লখাই লখাই বলি রাণী ডাকে বারেবার। 
কোলে আসি লক্ষ্মীন্ধর কোল যুড়ায় আমার ॥ 
বেহুলা বধূর গুণের কথা না যায় TEN | 

যার হেতু দেখিলাম পুত্র সাত জন ॥ 


(১) কলাগাছের মূল অভক্ষ্য ।__অর্থাৎ রাজার পুত্র বিৰাহ করিল 
সত্য, কিন্তু কোন লাভই হইল না। 





মনসা-মঙ্গল-_দ্বিজ বংশীবদন-_খ্নুঃ ১৫শ শতাব্দী । 
বধূ আগে কোলে আস তোরে কোলে করি | 
আমার মনের যত দুঃখ সকল পাসরি ॥ 
পুত্রের বার্তা পাইয়া চাদর বড় TF | 
দোল! ঘোড়া এড়িয়া (১) চাদ দিল Gol লড় ॥ 
আথে ব্যথে (২) যায় চাদ করিয়। লড়ালড়ি। 
বাম কান্ধে লইয়! টাদ হেতালের বাড়ি ॥ 
সোণেকার পাছে ধাইল ছয় বধূ রাণ্ডী। 
বায়ুবেগে ধায় যেন ধনুকের NT ॥ 
শুনিয়া দেশের লোক হইল কৌতুক | 
এককালে Fa আল্য forty সন্মুখ ॥ 


দ্বিজ বংশীবদনের মনসা-মঙ্গল | 


বংশীবদনের নিবাস ময়মনসিংহের অন্তর্গত কিশোরগঞ্জ থানার অধীন 
পাতওয়াড়ী গ্রাম । ১৫৭৫ খৃষ্টাব্দে ইনি মনসা-মঙ্গল কাব্য রচনা 
করেন (৩) । ইনি সংস্কৃত ভাষায় wifes ছিলেন। বাঙ্গালা মনসা- 
মঙ্গল ছাড়া ইনি রামগীতা, চণ্ডী এবং sword নামক তিনখানি 
বৃহৎ গ্রন্থ ও রচনা করেন। ইহার রচিত মনসা-মঙ্গল হাইকোর্টের উকীল 
শ্রীযুক্ত দ্বারকানাথ চক্রবর্তী মহাশয় সম্প্রতি প্রকাশ করিয়াছেন। 
দ্বিজ বংশী যে সময়ের লোক, তাহা স্মরণ করিলে তীহার রচনা যে 
প্রাচীন-কাব্য-সমুহের মধ্যে বিশেষ আদরণীয় ও বিশুদ্ধ তাহা নিঃসন্দেহে 
বল! যাইতে পারে। ইহার সম্বন্ধে অপরাপর জ্ঞাতব্য বিষয় প্রকাশিত 
মনসা-মঙ্গলের ভূমিকায় দ্রষ্টব্য | 


দক্ষের শিব-নিন্দা ও যজ্ঞ-শাল| হইতে দধীচির প্রস্থান । 


দক্ষ বলে শিবকে না কৈলু নিমন্ত্রণ | 
জাতিহীন জানি তাকে বলে সর্ব জন ॥ 
চারি জাতি মধ্যে শিব নহে এক জাতি | 
আচার বিচার নাহি নাম পশুপতি ॥ 





(১) ত্যাগ করিয়া। (২) আন্তে ব্যস্তে- তাড়াতাড়ি | 
(৩) “জলধির বামেত ভূবন মাঝে দ্বার | 

শকে রচে দ্বিজ বংশী পুরাণ পদ্মার ॥ * 
অর্থাৎ ১৪৯৭ শক = ১৫৭৫ a | 


২০৭ 


২০৮ 


প্রণমহু হরিহর 


দক্ষিণ শরীরে হরি 


ধন্য লোকে দেখে হেন 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 
বিপ্র নহেন শিব হাতেত ত্ৰিশূল ৷ 
ক্ষত্রিয় না হয় তার মাথে জটাচুল ॥ 
বৈশ্য নহে ধন-রত্ব নাহি আপনার । 
শূদ্ৰ নহে নাগ-হত্র গলার তাহার ॥ 
TAA মস্তক কাটি করে পাপ-কম্ম। 
কপাল লাগিয়া রৈল নাহি কুলধৰ্ম্ম ॥ 
চিতাভম্ম অঙ্গে মাখে সদা দিগন্বর | 
গলায় হাড়ের মাল! কণ্ঠে বিষধর ॥ 
অমঙ্গলশীল তার ভুবনে বিদিত | 
হেন জন WC নহেত উচিত ॥ 
তাকে নিমন্ত্রণ করি নাহি মোর কাষ। 
সকল জামাতাগণে পাইবেক লাজ ॥ 
এত শুনি দবীচি ঢাকিল ছুই কাণ। 
শুনিয়। শিবের নিন্দা হরিলেক জ্ঞান ॥ 
কতক্ষণে স্থির হইয়া দিলেক উত্তর | 
কিবা যজ্ঞ কর তুমি কেবল বর্ধর ॥ 
অখিল ভুবনেশ্বর নাহি চিন তারে | 
কোন দেবে পারিবেক যজ্ঞ রাখিবারে ॥ 
নিশ্চয় জানিও আমি কহিনু স্বরূপে । 
কোটা ব্ৰহ্ম! বিষ্ণু যার ভাসে লোমকুপে ॥ 
হেন শিব না আসিছে যজ্ঞ মহোতসবে। 
ই যজ্ঞ করিবে নাশ শিবের তেরবে॥ 
এথাতে থাকিয়া মোর নাহি প্রয়োজন। 
ই বলিয়া মুনিবর করিল গমন ॥ 


হরি-হর। 


শ্যাম শ্বেত একই মূরতি | 


অভেদ ভাবিয়া লোকে দেখিছে অতি কৌতুকে 


মরকৃতে রজতের জ্যোতি ॥ 
আধ আধ একই সংযোগে | 


মিলিয়াছে সঙ্গম প্রয়াগে ॥ 


অদ্ভুত কলেবর 


বাম অঙ্গে ত্রিপুরারি 


গঙ্গা যমুনা যেন 


মনসামঙ্গল__দ্িজ বংশীবদন-_-১৬শ শতাব্দী | 


দক্ষিণাঙ্গ অনুপম সুন্দর জলদ-শ্তাম 
বাম তনু নিরমল শশী। 

দেখি মুনি-মন ভোলে দুই পর্ব এক কালে 
অমাবস্যা আর পৌর্ণমাসী ॥ 

বাম শিরে উভা জটা লম্বিত পিঙ্গল কটা 
দক্ষিণাঙ্গে কিরীট উজ্জল। 

বাম কর্ণে বিভূষণ অদ্ভুত ফণি-ফণ 
দক্ষিণেত মকর-কুগুল ॥ 

অদ্ধ ভালেত নয়ন প্রকাশিত হুতাশন 
FB at শোভিছে আন পাশে। 

কেশর MOH সঙ্গে লেপিত দক্ষিণ অঙ্গে 
বাম অঙ্গে বিভূতি প্রকাশে ॥ 

ত্ৰিশূল ডম্বুর বরে শোভিয়াছে বাম করে 
শঙ্খ চক্র দক্ষিণে বিরাজে। 

কটির দক্ষিণ পাশে পরিধান পীতবাসে 
বাম পাশে ATO সাজে ॥ 

দ্বিজ বংশী দাসে গায় wala (১) দক্ষিণ পায় 
ফণী বাম চরণ-পক্কজে ॥ 


মহাদেব কমল-বনে | 


প্রীত বাক্যে চণ্ডিকারে বিদায় করিয়া | 
চলিলেন মহাদেব বৃষভে চড়িয়া ॥ 

পথে বিপথে ত্রমি বৃষ আরোহণে। 
উপনীত হৈলা আপি কমলের বনে ॥ 
দেবতার পুম্পবন দেব অধিষ্ঠান। 
দেখিতে apie অতি দেবের নিৰ্ম্মাণ ॥ 
অশোক কিংশুক পুষ্প চাপা নাগেশ্বর | 
ফুটিয়াছে জাতী যূথী মালতী বিস্তর ॥ 
শ্বেত রক্ত জবা তাতে অতি মনোহর | 
দেখিয়! সন্তষ্ট হৈল দেব মহেশ্বর ॥ 
তার মধ্যে স্থশীতল সরোবর জল | 
কহুলার কুমুদ কত শত শতদল ॥ 


নূপুর । 
24 


২০৯ 


২১ 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


নীল কমল সব দেখিতে সুন্দর | 
মধুলোভে উড়ে পড়ে গুঞ্জরে ভ্রমর ॥ 
হংস সারস চক্রবাক যোড়ে যোড়ে। 
বৃষ গোটা বান্ধিলেন শ্রীফলের গোড়ে ॥ 
মরকতে বান্ধা ঘাট ফটিকের FAS | 


বান্ধিয়াছে aari প্রতি গাছের গোড়ী ।! 


দেবের বিহার-স্থান অতি মনোহর | 
বিরাজিত মদন বসস্ত-সহচর ॥ 
মহামায়ার মায়ায় মোহন সে FA | 
দেখিয়া তরুণ হৈল শঙ্করের মন ॥ 
দ্বিজ বংশী দাসে গায় ভাব শুদ্ধমতি | 
সকলের কল্যাণ করুক পদ্মাবতী ॥ 


পদ্মার রূপ-বর্ণন | 
সার্জে পদ্মা অন্তরে কৌতুক | 


একে OX সুলক্ষণ তাতে TR আভরণ 


প্রকাশ করিল তিন লোক ॥ 


কেশে শোভে পারিজাত রতন মুকুট তাত 


শোভিয়াছে সিন্দুর কপালে। 


পদ্ম-ব্দন আঁখি কজ্জলে উজ্জল দেখি 


কটাক্ষে মুনির মন ভোলে ॥ 


মণিময় কর্ণ-ফুলী তছুপরে চক্রাবলী 


গণ্ড-যুগে ঝলকে বিজলী | 


গলে গজমুক্ত| হার তাতে গ্রীবাঁপত্র আর 


নাসা অগ্রে মুকুতা আবলী ॥ 


কনক বাহুটা (১) করে লক্ষ্মীবিলাস শঙ্খ পরে 


কঞ্চুলী ঢাকিছে পয়োধর। 


ক্ষীণ কটিদেশ বেড়ি পরে গঞ্গাজলী সাড়ী 


পরণী উড়ণী মনোহর ॥ 


চরণে নুপুর সাজে রুণু ঝুণু বান্ধ বাজে 


Gav (2) পরিল রত্বময়। 


দ্বিজ বংশী দাসে ভণে সাজাইল সখীগণে 


যেন চন্দ্র আকাশে উদয় ॥ 


(১) বাউটি= এক প্রকার হস্তের অলঙ্কার | 


(২) pore 


মনসা-মঙ্গল-__দ্বিজ 'বংশীবদন-_-১৬শ শতাব্দী । 
অষ্টাবক্ৰ | 


অষ্টাবক্ৰ নাম মুনি অঙ্গিরাঁর পুত্র | 

অষ্ট অঙ্গ বাঁকা তার কীধে ISTA ॥ 
বাঁকা কাকালি গল! বাঁকা হাত পাঁও। 
নাক মুখ চক্ষু বাঁকা বাকা কাড়ে রাও ॥ 
খঞ্জিয়া খঞ্জিয়া (১) আসি কার্তিকের আগে | 
লড়ি ভরে Gol (2) Cea কহিবারে লাগে ॥ 
কি চাদ্‌ পার্ধতীপুত্র ক আমার ঠাঁই | 
মো সবার আগে তোর এতেক বড়াই ॥ 
বাপ তোর ভাঙ্গর সে স্বভাবে ভিকারী। 
মাথায় বহিয়া ফিরে আপনার নারী ॥ (৩) 
কপালী কারণে দক্ষ ACH কৈল হেল! | (8) 
দক্ষ-শীপে শ্মশীনেত প্রেত লৈয়া গুলা ॥ 
কালির পোল! (৫) তুঞি জন্ম শরবনে। 
মে! সবার বলাবল তোর বাপেজানে ॥ 
কাণ্তিকের পাছে দেখি জয়ন্ত কুমার | 
কোপ করি মহামুনি লাগে বলিবার ॥ 
তোর বাপে হরেছিল বশিষ্ঠের নারী। 
মুনি-শাপে কুষ্ঠ হৈল সর্ব অঙ্গ তরি ॥ 
আরবার Geral করিল লক্ষ্মী নাশ। 

হেন মুনি আগে আইস মরিবার আশ ॥ 
হাত পাও বাঁকা দেখি অপজ্ঞান (৬) মনে। 
সর্ব দেব বিনাশিব ইন্দ্র আদি সনে ॥ 

এত শুনি জয়ন্ত উঠিয়া দিল লড়। 

কার্তিক হইল! সব দেবের আওড় ॥ (9) 





— e সপ -aw am — 


(১) খোৌড়াইয়া খোড়াইয়! । 

(২) উপুড় হইয়া। 

(৩) গঙ্গাদেবী শিবের জটায় অবস্থান FTAA | 

(৪) নরকপাল তাহার আদরের বস্তু, এই জন্য TRAE তাহার 
নিমন্ত্রণ হয় নাই। 

(৫) JE | (৬) অবজ্ঞা | 

(৭) আাওড়=মাড়। কাৰ্তিক দেবতাদিগের আড়ালে লুকাইলেন। 


oa এ এ 


২১২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
চাঁদ সদাগরের গুয়াবাড়ী frye | 


কত দিনে সদাঁগর মনেত ভাবিয়া | 
সভা করি বসিলেক পাত্র মিত্র লৈয়া ॥ 
সকলেরে সম্বোধিয়া বলে অধিকারী । 
সবে যদি বলহ বাগান তবে করি ॥ 
ভাল ভাল করি বলে শুতাই পণ্ডিত | 
রাজা তুমি বাগানত করণ উচিত | 
শুভক্ষণে লগ্ন কৈল আনি বিপ্রগণ। 
বাড়ীর উত্তর অংশে কৈল ভদ্রাসন ॥ 
বাগানের আয়তন। দীঘে পাশে আরোপিয়৷ যোজনেক যুড়ি | 
পুরীর উত্তরেত কৈল বাগান বাড়ী ॥ 
গড়খাই করিলেক দুলঙ্গ (১) রোপিয়!। 
ঝোপে ঝোপে বাশ রোয়ে পাগার ভরিয়! ॥ 
বাহিরেত লাগায় কদম্ব সারি সারি । 
তেঁতুল চালিত! রোয়ে ভরিয়! উয়ারি (২)॥ 
বাড়ীর ভিতরে পুনঃ দিয়া গড়খাই | 
কলা লাগাইল যত লেখা! যোখা নাই ॥ 
চারিদিগে গড় করি সিজে মান্দারে | 
দুর্গম করিল কেহ লঙ্ঘিতে না পারে॥ 
তার মধ্যে লাগাইল নানা মিষ্ট ফল। 
রোপিল তমাল তাল শাল সরল ॥ 
লাগাইল দাড়িম্ব কীগাল et বেল। 
জামীর লেবু লাগায় গুয়া নারিকেল ॥ 
লাগায় ডেফল (৩) গাব তার অবশেষে | 
রোপিল খাজুর বৃক্ষ তার চারি পাশে ॥ 
তার পাছে খরমুজ বদরী AFA | 
ST গৈয়ব আদি লাগায় সকল ॥ 
নারাক্ষ কমলা রোয়ে সোলঙ্গ শাকর | 
মিঠা জাজী নানা কলা লাগায় বিস্তর ॥ 


যৃক্ষসমূহের নাম। 


(১) ছুলঙ্গ-দুর্লজ্ব্য ; এস্থলে অলজ্বনীয় বুক্ষ-বিশেষ। 
(২) বৃক্ষাদি রোপণের আইল | 
(৩) wa ফল-বিশেষ। 








মনসা-মঙ্গল-_ছ্বিজ বংশীবদন_-১৬শ শতাব্দী | ২১৩ 


নানাব্ধি আনারস লাগাইল শেষে। 
রোপিল চালিতা জাম তার এক পাশে ॥ 
জামীর SAT মুগ লাগার প্রচুর | 
আদালেশু কাটালেম্ব লাগায় কপূর (>) ॥ 
লাগাইল মৌকরা আদি আমলকী । 
ধৃতরস! থৈকর (2) বয়েড়া হরীতকী ॥ 
হরিদ্রা আদা লাগায় আইল Shara | 
স্থানে স্থানে বসুগন্ধা লাগায় ছান্দিয়া ॥ 
বাড়ীর মধ্যেত দিল দীঘি পুকুরী। 
তার পাঁশে লাগাইল নারিকেল সারি ॥ 
তাহার অন্তরে পুষ্প চাপা নাগেশ্বর | 
রোপিল জব! ধুতুর! পূজিতে শঙ্কর ॥ 
সারি সারি রোপিল বকুল সেফালিকা । 
রোপিল বিবিধ শ্বেত রক্ত মল্লিকা ॥ 
জাতী যুথী মালতী লাগায় সারি সারি । 
লাগাইল নানাবিধ লবঙ্গ কন্ত,রী ॥ 
শ্বেত কৃষ্ণ করবী সে দেখিতে সুন্দর | 
আর যত গন্ধ ফুল লাগায় বিস্তর ॥ 
চান্দড় ইশর মূল আর নাগদনা। 
ay লাগায় যত নাহিক গণন|॥ 

যত কিছু ফল মূল আছে ই ভুবনে। 
সকল দেখিতে পাবা চাদর বাগানে ॥ 
দ্বিজ বংশী দাসে গায় মধুর পয়ার | 
হরি পরে গতি নাই ভব তরিবার ॥ 


মনসাদেবীর পৃজোপলক্ষে কাজির সঙ্গে গোপগণের ঝগড়া! 


ইহা দেখি ভক্তিভাবে যত গোপগণ । 
দীপ ধূপে বলিদানে FIA পূজন ॥ 
নানামতে করে তথা Ao নাট গীত | 
হেনকালে এক কাজি আসি উপস্থিত ॥ 


(১) পাপণ-কপুরের বৃক্ষ | (2) থৈকর-থৈকল। NAFN | 
ইহা জরাদি রোগেও ব্যবহার করা যায়। এই ফল শ্রীহট্টে প্রচুর আছে। 


২১৪ বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


আপনিই কাজি সেই গোষ্ঠী তার জোলা | (১) 

কিতাব কোরাণ পড়ি করে কাজিয়ালা ॥ 

নগরে ফিরে হিন্দুর পূজা করি মানা | 

ভূত-পূজা বলি তারে করে বিড়ম্বনা ॥ 

তার যত গোষ্ঠী জোলা কলিমা জানিয়া । 

কাজির ভাই কাজির শালা সব হৈল মিঞা 

তাতের সাজ ঘরে থুয়্যা যত তান! বানা। 

কাজি নামে যেখানে সেখানে খায় খানা ॥ 

foot হেন পাগ মাথে মুখে ae ATS 1 

সহজে কমিন আরো খল হৈছে পড়ি ॥ 

হিনদুয়ানী মানা করে গাঞে গাঞ্জে যাইতে। 

গোরক্ষকে (২) পদ্মা পূজে দেখিল তা পথে ॥ 

পুজা ভাঙ্গি বাড়িয়ে ভাঙ্গিল ঘট বারি। 
কাজির মনসাদেবীর আসন FPSB (৩) ভাঙ্গি কৈল খান চারি " 
কিরন তার মধ্যে একজন জাতি মুসলমান | 

সে বলে উচিত নহে রাখ হিন্দুয়ান ॥ 

একই ঈশ্বর দেখ হিন্দু মুসলমানে | 

যার তার TH সেই করে ধর্শজ্ঞানে ॥ 

সকলের কুলাচার স্থজিলা গৌঁসাই | 

পাষণ্ড হইয়া তাতে কোন কাৰ্য্য নাই ॥ 

ইহা শুনি কেহ না রাখিল তার কথা। 

eee বলি কৈল পঞ্চ অবস্থা (8) ॥ 

কালু মিঞা নাম টকিয়া জোলার E 

সে বলে মারি ফেলাও গোয়ালের গোত্র। 

তাহান্‌ খালাত ভাই নাম হাজি মিঞা | 

পা পোছার বেটা টুনিয়া জোলার ভায়্যা ॥ 

তাঞ্রি বলে হিন্দু মারিয়া কাঁধ্য নাই। 

আগুন লাগায়্যা ঘর পুড়ি কর ছাই ॥ 

এই সব যুক্তি তারা Faz বসিয়া | 

হেন কালে গোপ সব আইল সাজিয়া ॥ 


(১) ইনি স্বয়ং কাজি (magistrate), কিন্তু ইহার জ্ঞাতি গোষ্ঠী 


সকলেই জোলা | (২) রাখালগণ। 
(৩) মনসার চিত্রপট | (৪) দুরবস্থার একশেষ | 


মনসা-মঙ্গল_ দ্বিজ বংশীবদন-_১৬শ শতাব্দী | ২১৫ 


ধর ধর মার মার বলে গোপগণে | 

মিঞা সব পালাইল ভয় পায়্যা মনে ॥ 

বনে ঝোপে গেল তারা লড়ালড়ি পাঁড়ি। 
মিনা কাজি পলাইতে ধরিলেক বেড়ি (>) ॥ 
ধরিয়া বান্ধিল তারে ছান্দা দড়ি (২) দিয়া! | 
মুষ্টি প্রহার করে বুকেত বসিয়া ॥ 

কাটা ছাগলের OM গলে দিয়া মাল! । 
হাততালী দিয়! তারে মারে ঘন ঠেলা ॥ 
কিতাব কোরাণ যত পুড়িল সকল। 

দীড়ি উপাড়িয়া প্রাণে রাখিল কেবল ॥ 
তার পরে ছাড়ি দিল দুর্বল দেখিয়া | 

স্নান করি পদ্মা পূজে হরফিত হৈয়া ॥ 

মিন! কাজি পলাইল গণিয়া orate । 
হাসনের কাছে গিয়া করিল ফৈরাদ ॥ সৈয়দ হাঁসনের নিকট 
সৈয়দ হাসন কাজি বসি বিছানাত। কাজির নালিস। 
NS কা করিয়া সনে সুখে খায় ভাত ॥ 
হুসেন কনিষ্ঠ ভাই মর্তজার সনে। 

খোদা দিল রুসমৎ বসি এক খানে ॥ 

এহি সবে লইয়৷ হাসনে খানা খায়। 

হেন কালে মিনা কাজি আসিল তথায় ॥ 
কান্দিয়া কান্দিয়া কহে দুঃখ আপনার | 
দ্বিজ বংশী দাসে রচে মধুর পয়ার ॥ 


শুন সাহেব আমার উত্তর | 
তোমার হুকুমে আমি সকল বিলাতে (৩) afa 
তাতে হৈল এত দুঃখ মোর ॥ 
জঙ্গলে নদীর কূলে মিলিয়া সব রাখালে 
Uke মৃহোচ্ছব করি | 
শঙ্খ q বাজাইয়া পঞ্চ উপচার দিয়া 
ভূত পূজে বলে বিষহরী ॥ 


(১) বেষ্টন পূর্বক । (২) পূর্ববঙ্গে এখনও “ছান্দন দড়ি, বাধন 
দড়ি” কথার ব্যবহার আছে। “ছান্দা দড়ি” “ছান্দন দড়ি” শব্দেরই 
অপত্রংশ । “ছান্দন দড়ি” অর্থ যে প্রকার দড়ি দিয়া নানা ছাদে (নানা 
প্রকারে) বীধা যায়। (৩) শাসনাধীন স্থানে। 


২১৬ 


হাসনের যুদ্ধ-সজ্জ। | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বিলাতে আমি যাইতে তাহারে দেখিলু পথে 
মনে মোর হইলেক গোসা | 

ভাঙ্গিবারে ঘট বারি দিলে বড় পাঞ্জা করি 
হাতেত তুলিয়া লৈলু আসা (১) ॥ 

সে আসার বাড়ি দিয়া সকল ঘট ভাঙ্গিয়া 
মুললাগিরি করিলু জাহির | 

আসিয়া গোয়াল বত আমারে চোরের মত 
মারিয়াছে ন! করি খাতির ॥ 

যত সব ভাই ছিল তারা পলাইয়া গেল 
আমারে পাইয়া করে ধূম | 

খাওন্দ তোমারে মানি খোদার সমান জানি 
কদমেত করিলু মালুম ॥ 

শুন শুন হজরত মোর দুঃখ কত মত 
হৈল সব নসিবের CHIT | 

কিতাব কোরাণ পুড়ি পাঠার খালের দড়ি 
গলায়ে বান্ধিল অবশেষে ॥ 

হাসনে শুনিয়া কথা WHS লাগিল ব্যথা 
সাজ সাজ বলে ডাক ছাড়ি। 

দ্বিজ বংশী দাসে কয় ই তব উচিত নয় 
শেষে পাইবা অপমান ভারি ॥ 


সাজ সাজ বলিয়! হাসন পাড়ে ডাক | 
এক ডাকে বাহিরিল খোজা তিন লাখ ॥ 
খলিপা দেওয়ান কাজি খোজার প্রধান | 
তার সনে সাজি আইল হাজার পাঠান ॥ 
বড় বড় তাজী ঘোড়া করি নানা সাজ। 
সেখজাদা সব চলে যেন গজরাজ ॥ 
খন্কার রফিক্‌ সাজে মিনা কাজির ভাই। 
তার সনে লাটাকরা লেখা যোখা নাই ॥ 
পাওজামা নিমা টুপী পরি কটীবন্ধ | 
হাসন সৈদের সাজে সাত ফরজন্দ | 


মনসা-মঙ্গল__দ্বিজ বংশীবদন- -১৬শ শতাব্দী | 


আকন্দ হাসন কাজি হৈল আশুয়ান। 
তালিপ মুরসিদে তার ধরিছে যোগান ॥ 
ঘন ঘন সাড়া কাটি পড়িল নগরে | 
একজন মুসলমান না রৈল সহরে ॥ 
আসিয়া মিলিল সবে পদ্মা-পূজা-স্থান। 
ই দেখি হিন্দুয়ানের উড়িল পরাণ ॥ 
কেহ পলাইয়া গেল কেহ দিল লড় | 
কেহকে মারিল বাড়ি করে ধড়ফড় | 
ol ভাঙ্গি ঘটবারি ভাঙ্গিয়া ফেলায় | 
যতেক মঙ্গল-দ্রব্য পাড়ে দুই পায় ॥ 
ব্রাহ্মণের জাতিনাশ করিবার ছলে। 
কর্ণেত কলিম! পড়ে যবন সকলে ॥ 
আমিছিল যত লোক দেখিবারে ব্রত। 
জলুম করিয়া সবে করিল সুন্নত ॥ 
গোহত্যা করিল তথা করিয়া জবর (>) | 
তদস্তরে সবগুলা চলি গেল ঘর ॥ 


ধন্বস্তরি ওঝা | 
এই মতে ধন্বস্তরি জন্মিল সংসারে | 
লক্ষ্মী অধিষ্ঠান হৈল সে রাজার ঘরে ॥ 
দিনে দিনে বাড়ে যেন চন্দ্রের AATA | 
কাশীরাজা মহোতসবে কৈল নানা দান ॥ 
শাস্ত্র অনুসারে সব কৈল সংস্কার | 
গুরুর নিকটে দিল শাস্ত্র জানিবার ॥ 
আগম নিগম ALS ভাগবত ASI (2) | 
নানান পুরাণ পঠে ভগবদ্গীতা ॥ 
সকল সংহিত। পঠে কাব্য-পরকাশ। 
জানিল সকল শাস্ত্র যত ইতিহাস ॥ 
বেদাস্ত পঠিয়া পঠে যোগান্ত বিচার | 
কালিকা সাধন কৈল অনেক প্রকার ॥ 
তুষ্ট Cem মহাদেব বর অধিষ্ঠাতা | 
মহাজ্ঞান দিলা আর গারুড়ী সংহিতা ॥ 


(১) বল। ০) R 


২৮ 





২১৭ 


yafaa শিক্ষ। | 


অনামাম্ত-শক্তি-লাভ। 


২১৮ 


বিবাহ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বিদর্ভ রাজার কন্ত। নামেত কমলা | 
শুভক্ষণে বিয়া কৈল যেন চন্দ্ৰকলা! ॥ 
ধনে জনে সম্পদ হইল অতিশয় | 

নান! দেশ ভ্ৰমিয়া করিল দিগ্বিজয় ॥ 
গো-মুণ্ডের ঠাট! (>) তারে সিংহছালে ছায়্যা i 
ব্যাদ্র-পৃষ্ঠে চড়ি ফিরে জয়ঢাক বায়্যা ॥ 
হঙ্কারে সাগর চালে পৃথিবী কাপায়। 
নাগে বাঘে নাম শুনি মস্তক নোয়ায় | 
ভূত প্রেত পিশাচ পলায় দেখি ডরে | 
বৃক্ষেও নামায় মাথা দেখিয়া ওঝারে ॥ 
হুঙ্কারে পাঁড়িয়! সে বৃক্ষের ফল AT । 
পুনরপি পাড়া ফল বৃক্ষেত লাগায় ॥ 
Bal CAM যত ডাকিনী যোগিনী | 
রোগ পীড়া ব্যাধি খণ্ডে তার নাম শুনি ॥ 
বড় সর্প ধরিয়া গারুড়ী মন্ত্র বলে। 
নিরবধি খেলায় লইয়া নান! ছলে ॥ 
বিষ কাড়ি লয় যত বড় বড় সাপ। 
বান্ধে হাতে গলায় নাহি থাকে দাপ॥ 
উদয়কাল ভুজঙ্গ শিবের জটায়। 
তারে আনি মন্ত্রবলে ধরিয়া! খেলায় ॥ 
একদিন বিপাকে ঠেকিল দৈবযোগে | 
পাইল মুনির শাপ দংশিবারে নাগে ॥ 
দ্বিজ বংশী দাসেরে প্রসণ সরস্বতী | 
পদবন্ধে গাইল ধন্বন্তরি-উৎপত্তি | 


কলির ব্রাহ্মণ | 


কলির ব্রাহ্মণ আর বলির ছাগল। 

ভাল মন্দ জ্ঞান নাই প্রশ্রয় পাগল ॥ 
পতিতের দান লৈতে al কর বিচাঁর। 
হাঁড়ি ডোম চণ্ডাল WTS কদাচাঁর ॥ 
কাকড়ার মাটি দিয়া কর দীর্ঘ ফৌঁটা। 
কাকালির মধ্যে রাখ ভাঙ্গা লাউ গোটা ॥ 


(>) বজ; এথানে দগু-বিশেষ। 


মনসা-মঙ্গল_দ্বিজ বংশীবদন--১৬শ শতাব্দী । 


মাথায় বেড়িয়া বান্ধ রাত্রি-বাস ধড়ি (>) | 
মুষ্ট ভিক্ষা মাগিয়া বেড়াও বাড়ী বাড়ী ॥ 
JÈ এক Val হৈলে না কর ভোজন | 
তিন হাড়ী অন্নে হয় উদর পূরণ ॥ 

ধৃয়া দেখি ফিরহ নদীর পারে পারে | 
মড়া মৈল বলি যাও দক্ষিণাঁর তরে ॥ 
শুনিলে শ্রাদ্ধের নাম যজমানের পাড়া | 
বান্ধা দিয়া atari যাঁও স্ত্রীর দুবুড়া (2) ॥ 
za (৩) পুঁথি হাতে লৈয়! চণ্ডীপাঠ গাও | 
সত্য মিথ্যা বাক্য বলি যজমান ভাড়াও | 
শৃদ্র সেবক লইয়া কর হুড়াহুড়ি। 

পঞ্চ উপচারে খায়া। যাও গালি পাড়ি ॥ 
বাক্য চাতুরী করি দিবাতে মাগিয়া। 
সন্ধ্যাকালে যাও ভাল গৃহস্থ দেখিয়া ॥ 
ঠাই টিউরি করি থাক অপেক্ষায় | 

ভাল ব্যক্তি হয় যদি রন্ধন করায় ॥ 

পর দ্রব্য পাইয়া ডাগর পেট ভর। 
রাত্রিতে না আসে নিদ্রা উঠ্‌ বৈস্‌ কর II 
আচার বিচার নাই অহিত ব্রাহ্মণ | 
গায়ত্রীর লেশ নাই AET দেবার্চন ॥ 
আমি ওঝা ধন্বন্তরি অন্ত জন নই। 
গলায় আছয়ে স্থতা তেকারণ সই ॥ 

আর জন হৈলে তার মুড়িতাম NTAN | 
গরু আর ব্রাহ্মণ যে শূদ্রের দেবতা ॥ 
আমার যে গুণ সব জানে হর-গৌরী। 
তুমি ছারে কি জানিবা কড়ার ভিকারী ॥ 


ডিঙ্গানিন্নীণ | 
fori বান্ধে চম্পকের RITA | 
সোণার জল aay মাহেন্দ্র সুক্ষণ পায়্যা 
দাড়া বিন্ধে আপনার হাতে ॥ 


(১) ধড়ি-ধুতি। রাত্রিতে পরিহিত বস্ত্র | 
(২) মোটা সুতার দাড়ী। (৩) ব্যাকরণের প্রথম পাঠ্য | 


২২০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দীর্ঘে সহস্র গজ কতা মাপি কৈল ধ্বজ 
মধ্যে দিল তের তাল উভে। 
যথা তথা ভরা লৈলে মনসা চক্রান্ত কৈলে 
সাগরে যে কাড়ার না ডুবে ॥ 
ডিঙ্গা পত্তন করি কাবাই (১) পাইল গিরি (২) 
তার AWE (৩) পাইল জনে জনে | 
foie অধিষ্ঠান ডিঙ্গা করে নিৰ্ম্মাণ 
আনন্দে গঠয়ে রাত্রি দিনে ॥ 
মন-পবন FITS সন্ধিতে লাগায় পৃষ্ঠে 
লোহার গজাল হানি তারে | 
দঢ় করি গড়ে তলা বাইনে বাইনে রাং ঝালা 
লোণা পানী ছ,ইতে না পারে ॥ 
তলী গড়ি কৈল সারা লাগায় হাটুয়া গোড়া 
পীঠপাত লাগায় ঝাপ দিয়! | 
মাথা (৪) কাষ্ঠ দিল তাত সোণা-রূপার পারিজাত 
লাগাইল সন্ধি চাহিয়া ॥ 
মধ্যে করি রাজাঁসন চেরয়াট (৫) বিলক্ষণ 
ঝলম (৬) গড়িল সারি সারি | 
মালুম কাষ্ঠ (9) দিল গাড়ি পাতয়াল ৮) ঝোক! বাড়ি (৯) 
চার! পল্লব কত করি ॥ 
স্থবিচিত্র ছই ঘর সারি সারি চামর 
নেতের দোলনী নানা ছন্দ। 
forta দিলেক আখি সোণা-রূপার চুমকী 
কপালে বিরাজ করে চান্দ ॥ 
নানা রঙ্গ-কুতুহলে for নামাইল জলে 
দেখে সাধু হরষিত মনে | 
গিরিবর পাইল ঘোড়া আর সবে নেত ধড়া 
বংশীবদন দ্বিজে ভণে ॥ 
(১) বুককাটা জামা | (২) শিল্পীর নাম। 
(৩) পূর্বে মজুর ও শিল্পীদিগকে রূপা বা অন্য কোন ধাতু নির্মিত 
ay (হস্ত ও পদের অলঙ্কীর-বিশেষ) দিয়! পুরস্কার করিবার প্রথা ছিল। 
(৪) নৌকার গলুই। (৫) নৌকার গলুই-সংযুক্ত কাষ্ঠ-বিশেষ। 
চলিত ভাষায় “চরাট” বা “পাটাতন”। (9) ঝুলান কৃত্রিম পুষ্পমাল্য | 
(৭) নৌকার তক্তা আবদ্ধ রাখিবার জন্য কাষ্ঠ। 
(৮) হাইল। (৯) নৌকার হাইল-সংলগ্ন কাষ্ঠ-বিশেষ। 





মনস।-মঙ্গল__দ্বিজ বংশীবদন-__১৬শ শতাব্দী | 


রন্ধন | 


চান্দর আদেশ জানি চলিল সোণাই রাণী 


করিবারে রন্ধন সত্বর | 


যাব অতি দূর দেশে কত দিনে ফিরি আসে 


al জানি ঘরেত সদাগর ॥ 


ধাটঘিল! (১) দিয় স্নান করি বস্ত্র পরিধান 


রাধিবারে যায় স্থবদনী | 


বণিকা ছকুড়ি ঘর জ্ঞাতি গোত্র সহোদর 


ভোজন করিব হেন জানি ॥ 


কালী কাজলী বালী তেড়ার ভগ্নী মেখলী 


BHA যে লেঙ্গার ভগিনী | 


পঞ্চজন দাসী ধায় কেহ সঙ্জ যোগায় 


কেহ হন্তে চালায় বিজনী ॥ 


কেহ মংৎস্ত মাংস কাটে কেহবা হরিদ্রা বাটে 


কেহ ব্যঞ্জনের ASH করে | 


দুগ্ধ আবর্তন করি কেহ রাখে সারি সারি 


গুড় চিনি নানা উপহারে ॥ 


এক মুখে দেয় জাল নব মুখে জ্বলে ভাল 


বসাইল নগোটা পাতিলী। (২) 


নব ব্যঞ্জনের তরে বসাইলা একেবারে 


সম্তারিল তৈল ge ঢালি ॥ 


প্রথমে নালিতা শাকে রান্ধিলেক তৈল-পাকে 


কচু শাকে নারিকেল কাটি। 


সাঞ্চ। শাক WS ভাজে আদ! দিয়া তার মাঝে 


মাটা শাক (৩) জিরা লক্ষ বাটি ॥ 


পালই (৪) শাক বসায়্যা ভাজে তারে ws দিয়া 


পরে দিল মরিচ লবঙ্গ | 


নাড়িতে বিজ্জল ছুটে খর জালে Cat উঠে 


ঘামে সোণার বিরস বদন ॥ 


(১) স্ত্রীলোকদের গাত্র-পরিষ্কারক এক প্রকার FA | 


(২) নয়টা পাতিলী (হাড়ী) বসাইল। (৩) মেথি শাক। 


(৪) পালই-টেকুর শাক। 


২২০ 


AAR 
sifa | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


WS ভাজে নিমপাত উদ্দিসা (>) উরসী তাত 
বেত আগে থউরের (2) BF | 

বাগুণ তরই (৩) FAF ভাঁজে ছৃগ্ধরাজডাঙ্কা (8) 
কাচা কলা ভাজে ছুধর্কই (৫) ॥ 

লাউ কুমড়া চাকি হরিদ্রা পিঠালী মাখি 
বসবাস জিরা লঙ্গ বাটি। 

কাঠালের বীজগুলি ভাজিলেক ys তুলি 
fry উড়শী (৬) দাল বাটি ॥ 

একে একে নিরামিষ রান্ধিল ব্যঞ্জন ত্রিশ 
শুক্ত রান্ধে আর ডালি নানা | 

By রান্ধে পাকা কলা আদা Cory পৈরা (৭) মূলা 
দ্বিজ বংশী দাসের রচনা ॥ 


নিরামিষ রান্ধে সব acs সম্তারিয়া | 
মত্ন্তের Waa রান্ধে ন্ভৈল-পাক দিয়! ॥ 
বড় বড় কই মংস্ত ঘন ঘন আগ্রি (৮) | 
fan az মাথিয়! তুলিল coca ভাজি ॥ 
কাতলের কোল ভাঁজে মাগুরের চাকি। 
চিতলের কোল ভাজে বসবাস (a) মাখি ॥ 
ইলিশ তলিত (১০) করে বাচাও ভাঙ্গনা | 
শউলের খণ্ড ভাজে আর শউল পোনা ॥ 
বড় বড় ইটা (১১) মৎস্ত করিল তলিত। 
রিঠা পুঠা ভাজিলেক তৈলের সহিত ॥ 
বেত আগ পলিয়! চু চুর! মৎস্ত দিয়! | 
শুকত ব্যঞ্জন রান্ধে আদ! বাটিয়া ॥ 

পাৰ্তা AD দিয়! রান্ধে নালিতার (১২) ঝোল | 
পুরাণ কুমড়া দিয়া রোহিতের কোল ॥ 


(১) উচ্ছে। (২) থোরের। (৩) GBA 
(৪) ক্ষীরনটে = সাদা! াটা-বিশেষ। (৫) বিগ বা অন্ত কোন 
তরকারী দুগ্ধ ও চিনির সহিত। চলিত ভাষায় “দুগ্ধ কড়ুই”। 


(৬) কাল কড়াই-দাল। (৭) AAA VG | 
(৮) কাটার দাগ দিয়! | (৯) ব্যাসন। 
(১০) তৈলে ভাজা | (১১) চিংড়ী। 


(১২) শুষ্ক তিক্ত পাটপাতার । 


মনসা-মঙ্গল__দ্বিজ বংশীবদন ১৬শ শতাব্দী | 


কিঞ্চিৎ নালিতা পত্র তার মধ্যে আদ! | 
লাউ দিয়া ঘণ্ট রান্ধে রোহিতের গাদা ॥ 
বাগুণ fade করি তাত লাউ ষোগ। 
মাগুর মতস্ত সহ রান্ধে কোঞ্র ভোগ (>) ॥ 
নবীন কুমড়া দিয়া কই মত্স্ত ACA | 
পিপুল বাটিয়া ঝোল রান্ধিল বন্ধানে ॥ 
লাফ (২) বাগুণ দীৰ্ঘে করি চারি খণ্ড | 
চৈ (৩) বাটিয়া রান্ধে রোহিতের Se ॥ 
মাষ দাল দিয়া রান্ধে রোহিতের মাথা | 
হিঙ্গের সম্তারে তাতে দিল তেজপাতা ॥ 
জিরা ae বাটি দিল মরিচের রসে। 
ভুবন মোহিত কৈল ব্যঞ্জনের বাসে ॥ 
আদ! জামিরের রসে কই মংস্ত ভাল। 
অস্ত্র ব্যঞ্জন রান্ধে থেকর (৪) মিশাল ॥ 
পোনা মৎস্ত দিয়া রান্ধে করঞ্জ (৫) অন্বল। 
তিল চালিতা রান্ধে VAD কেবল ॥ 
পাকা তেঁতুলে রান্ধে রোহিতের পেটি। 
বদরীর SA ACH শোল মংস্ত কাটি ॥ 
সকল ব্যঞ্জন রান্ধে আপনার ACA | 
বদরীর BH রান্ধে ঠেকাইল ফেণে (৬) ॥ 
হেটে তার ব্যঞ্জন উপরে ভাসে CEN | 
নাড়িতে নাড়িতে নড়ে দুকাণের সোণা ॥ (৭) 
পাকা মৌআলু (৮) দিয়া ae পাক করি। 
তাতে কৈল দধিথণ্ড চিনিয়ে সম্ভারি ॥ 
দারচিনি বাটি দিল আর তেজছাল (a) | 
পিঠালী বাটিরা তাত মরিচ মিশাল ॥ 
আদা জামিরের রস CARI লবণে। 
রান্ধিলেক “মনোহর” নাম ব্যক্জনে ॥ 


গোল। (৩) মসলার উপযোগী গুল্স-বিশ্ষ | (৪) “we বেতস” = এক 
রকম টক ফল। শ্রীহটে বিস্তর হয়। (e) করম্চা। (১) আবর্তন- 
পূর্বক ফেণ সংবরণ করিল। (৭) অনবরত আবর্তন-জন্ত কর্ণের কুণ্ডল 
ছুলিতে লাগিল | (৮) এক প্রকার মিষ্ট আলু। লাল “সকরকন্দ 
মালু” ৷ (৯) তেজপত্র-বৃক্ষের চর্ম | 


২২৩ 


২২৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


প্রবন্ধে ATH WHA নাম মনোহর | 
খাইতে সুস্বাদ অতি দেখিতে সুন্দর ॥ 
মত্ন্তের ব্যঞ্জন রান্ধি করি অবশেষ | 
মাংসের IAA তবে রান্ধয়ে বিশেষ ॥ 
কাঁউঠার (১) রান্ধে মাংস তৈল ডিম্ব দিয়া। 
তলিত করিয়া তুলে wos ছাকিয়া ॥ 
কৈতরের (২) বাচ্ছা ভাজে কাউঠার হাতা | 
ভাজিছে খাসীর তৈল দিয়া তেজপাতা ॥ 
ধনিয়া সলুপা (৩) বাটি দারচিনি যত। 
মৃগ মাংস TS দিয়া ভাজিলেক কত ॥ 
রান্ধিছে পাঠার মাংস দিয়া খর ঝাল। 
পিঠালী বাটিয়া দিল মরিচ মিশাল ॥ 
কত মত ব্যঞ্জন সে নাহি লেখা cate 
পরমান্ন পিষ্টক যে রান্ধিছে সণক! ॥ 
qartal চন্দ্রকাইট (৪) আর ছুগ্ধপুলী | 
আইলবড়া ভাজিলেক you মিশালি i 
জাতিপুলী ক্ষীরপুলী চিতলোটী আর । 
মনোহর! রান্ষিলেক অনেক প্রকার ॥ 
অন্ন ব্যঞ্জন রান্ধি করিল প্রচুর । 
ফলারের দ্রব্য কৈল মুগের অঙ্কুর ॥ 
আদ! চাকী চাকী আর ভুনা কলাই। 
Ios ছুভাজা চিড়া শর্করা মিশাই ॥ 
সুগন্ধী শালির চিড়া গন্ধে আমোদিত | 
dg খণ্ড নারিকেল তাহাতে মিশ্রিত ॥ 
উত্তম ক্ষীরসা দিয়া গঙ্গাজলী লাড়ু। 

ইক্ষু রস রাখিলেক ভরি লোটা গাড়ু ॥ 
এই মত ভক্ষ্য দ্রব্য করিল বিস্তর | 
তেড়া আসি জানাইল চান্দর গোচর ॥ 
হইলেক রন্ধন বিলম্ব নাহি আর | 

স্নান করিবার সাধু হৈল আগুসার ॥ 





(১) কচ্ছপ-বিশেষের | (২) পায়রার | 
(৩) সল্প! | (8) পিষ্টক-বিশেষ | 


মনসা-মঙ্গল -- দ্বিজ বংশীবদন-_১৬শ শতাব্দী | ২২৫ 
দেব-সভায় অপ্নরাগণের নৃত্য । 
উষা ও অনিরুদ্ধের প্রতি অভিশাপ | 


অগ্রে Gl তার পাছে যতেক নর্তকী | 

মৃদঙ্গ মন্দিরা আর করতাল ঝিকিমিকি ॥ 

কটিতে কিঙঞ্চিণী শব্দ নূপুর রুণুঝুনি। 

ক্ষুদ্র UGS বাজে কটিতে কিঙ্কিণী ॥ 

মৃদঙ্গ পাখোরাজ ডম্বুরু বাজয়ে বিশেষ | 

প্রথমে উর্বশী করে নৃত্যেতে প্রবেশ ॥ উর্বশী । 
অঙ্গ SA করি নৃত্য করয়ে সুন্দরী | 

সমুখ বিমুখে যাঁর তালে ভর করি ॥ 

Vetta নৃত্যে মোহিল দেব-সভা। 

উর্বশীর অবশেষে আগু হৈল TSI ॥ রস্তা | 
তাল ঘাতে নাছে ভাল কুবেরের নারী | 

মোহিল ইন্দ্রের সভা শুদ্ধ নৃত্য করি ॥ 

দেব-সভ|। মোহিত করিল সুরগণ। 

সেই ছিদ্রে মেনকা নৃত্যেতে আওয়ান ॥ মেনকা । 
হাড়িয়া চামর (>) হাতে স্বর্ণের ঝালী। 

ঘন ঘন পাকায় যেন ঝলকে বিজলী ॥ 

শূন্যের সঞ্চার তালে করি ভর। 

মেনকার নৃত্য দেখি হাসে ACSA ॥ 

হেন কালে গন্ধকালী আসি উপস্থিত। গন্ধকালী | 
সভা মোহিত কৈল শরীরের গন্ধে | 

বদনে ঈষৎ হাসি নাচয়ে নানা ছন্দে ॥ 

কাচলি ঢাকিয়া সুদীৰ্ঘ FEN | 

ময়ূরে নাচয়ে যেন ধরিয়া পেখম ॥ 

গন্ধকালী নাচে যেন থঞ্জনিয়া পাখী | 

গন্ধকালীর নৃত্যে হৈল সব নেব সুখী ৷ 

সুর-পুরী সকল মোহিল গন্ধকালী। 

শশিপ্রভা ate হৈল অন্তস্পট (২) তুলি ॥ শৃশি-গুত।। 


(>) পূর্বকীলে হাড়িগণ সম্ভবতঃ চামর ব্যক্তন করিত, অথবা! সেই 
চামর হাড়িগণ নিৰ্ম্মাণ করিত। (২) অন্তঃপুরের পর্দা | 
E 


২২৬ 


তিলোত্তম।। 


তারাবতী, যোজনগদ্ধ।। 


অপরাপর AIDIA | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


চন্দ্র উদয় যেন করিল প্রকাশ। 
শশিপ্রভার নৃত্য দেখি দেব-সভার হাস ॥ 
সুতার সঞ্চারে নাচে বায়ু ভর করি। 
একে একে সকল মোহিল VAAN ॥ 
অধরে মধুর হাসি ত্রিভঙ্গ ভঙ্গিমা। 
শশিগ্রভীর অবসরে আইল তিলোত্তমা ॥ 
মাথায় টালুয়া খোপা ধরিছে CARA | 
তিলোত্তমার নৃত্য দেখি হাসে দেবগণ ॥ 
তার পাছে তারাবতী বত্রিশ তালে পরি | 
বাহির হৈল যৌজনগন্ধা নামে বিদ্যাধরী ॥ 
গায়ের মদগন্ধ যায় যোজনেক পথ | 
পড়নী SEA অঙ্গে ঘুঙ্খ,ট সাত শত ॥ 
গঙ্গাজলী সাড়ীতে শরীর আচ্ছাদিয়া | 
কৌতুকে করয়ে নৃত্য তালেতে ভাসিয়া ॥ 
গমন গজেন্দ্র-গতি মদন BAH | 
মোহিত করিল সভা নান! বাক্যরসে ॥ 
প্রেমের লোচন-তার! ITAA সুন্দরী | 
তার পাছে নৃত্য করে বপু বিদ্যাধরী ॥ 
চন্দ্ৰমুখী Dasa নাচে ছুই সখী । 
রত্বমাল! নাচে যেন খঞ্জনিয়া পাখী ॥ 
রোহিণী মোহিনী সত্যবতী মনোরমা। 
সর্বজয়৷ সত্যভামা নাচিছে সুরমা ॥ 
রেবতী কাঞ্চনমালা নাচে মনোহর | 
শৃন্যভরে লম্বিত কাঞ্চলি পয়োধর ॥ 

এহি মতে যতেক প্রধান বিদ্যাধরী | 
একে একে নৃত্য করে দেখে বিষহরী ॥ 
হাসিয়া ইন্দ্রের ঠাই বলিলা বচন । 

এখনে দেখিতে নৃত্য উষার নাচন ॥ 
অনিরুদ্ধ উষা ভাল নাচে হেন শুনি। 
দেখিতে উষার নৃত্য আজ্ঞা দেহ জানি ॥ 
এত শুনি পুরন্দরে বলিল হাসিয়া | 
ABA আনহ উষা নৃত্য করুক আসিয়া ॥ 
চিত্ররেথা বলে উষা বিলম্বে নাহি কাষ। 
অবশ্য যাইবা দেখি শীঘ্র কর সাজ ॥ 


মনসা-মঙ্গল_ দ্বিজ বংশীবদন — ১৬শ শতাব্দী | ২২৭ 


অনেক যত্ব করি উষা রহিবারে চাহে। 
বিধাতা লিখেছে দুঃখ tera al যাহে ॥ 
সাত পাচ ভাবি উষা দিল আগুসার। 
পেটারা খসায়ে পরে রত্ব অলঙ্কার ॥ উবার বেশ | 
মস্তম্পট ধরিয়া সখী offers | 
রত্বের প্রতিমা যেন সাজে মনোরথে ॥ 
সুবেশ করিয়া থোপা বান্ধিলেক Sta | 
yaw জিনিয়া যেন সাজে মেঘমালা ॥ 
তাহার উপরে দিল পারিজাত-মাল!। 
নবীন মেঘেতে যেন শোভিছে চপল! ॥ 
মধ্যে মধ্যে পুষ্প তাতে চাঁপা নাগেশ্বর | 
মধুলোভে উড়ি পড়ে উন্মত্ত ভ্রমর ॥ 
কাম-সিন্দুরের রেখা কপালে উজ্জ্বল। 
পুষ্পেতে লম্বিত জাত শোভয়ে কেবল ॥ 
কপালে উজ্জল শোভে ঝুরি মুক্তাবলী। 
মাণিক্যের Shee শোভে গণুস্থলী ॥ 
তার উপর SMTA ঝলকে উজ্জল। 
UPA অগ্রেতে পরে মুকুতা কেবল ॥ 
কুঙ্কুমে লেপিয়! স্তন ঢাকিছে কাচলি। 
গলে পরে গ্রীবাপত্র মুকুতার বলী ॥ 
বিনা মরকতে MÍA মধ্যেতে সোণার। 
হাতে পরে বাজুবন্ধ TESTA তার ॥ 
হস্তে পরে অলঙ্কার CHAT কঙ্কণ | 

TE অঙ্গুরী পরে অতি বিলক্ষণ ॥ 
নেতের উড়নী পরে উপরে পাটসাড়ী। 
তাহার উপরে ঘাগর পরে কটি বেড়ি ॥ 
ক্ষুদ্র UGA তাতে ঘাগর কিন্কিণী। 
নাভির উপরে পরে নীবিবন্ধ খানি (১) ॥ 
চরণে FR পরে নূপুর পঞ্চম। 

Ceol পরিল তবে দেখিতে উত্তম ॥ 
হাতে পায় পরিলেক অলক্তার FA | 
চন্দনে লেপিয়! অঙ্গ সর্ব সমতুল ॥ 


সপ পাশ a পর কপ 


২২৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


উত্তম উড়নী দিয়! সৰ্ব্বাঙ্গ ঢাকিয়া। 

তাতে যত লিখিয়াছে শুন মন দিয় ॥ 

কামিনী ভূষণ এ যে জানি পুরন্দরে | 

কৌতুকে দিলেন তারে শচী পরিবারে ॥ 

“bla ঠাই নৃত্য করি পাইয়াছে Tal | 

সেই বস্ত্র গায়ে দিলে নাহি ক্ষুধা তৃষা (১) ॥ 

বিশ্বকৰ্ম্মা নিশ্মীয়েছে আপনার হাতে | 

ব্ৰহ্মাণডেতে যত আছে লিখেছে তাহাতে ॥ 

স্বর্গ মৰ্ত্য পাতাল লিখেছে TGAN | 

দেব দৈত্য নাগ পক্ষী TAM WHR | 

দেবের প্রধান ব্রহ্মা লিখিয়াছে তাতে | 
ংসবাহন রথে ব্রহ্মাণী সহিতে ॥ 

চতুভূ'জ রূপ লিখেছে নারায়ণ। 

লক্ষ্মী সরস্বতী সঙ্গে গরুড়-বাহন ॥ 

বৃষের উপরে হর লিখিয়াছে তথি। 

শিরে গঙ্গা উপরে দুর্গা কার্ত্তিক গণপতি ॥ 
শঙ্করের কোলেতে লিখেছে বিষহরী | 

চতুভু জা মহামায়! রক্তবন্ত্রধারী ॥ 

আর আর যত ইতি ব্রহ্মাণ্ডেতে আছে | 

স্থাবর জঙ্গম আদি সব লিখিয়াছে ॥ 

হেন বস্ত্র গায়ে দিয়া আসিল সুন্দরী | 

সভ৷! মধ্যে দীড়াইল অঙ্গ ভঙ্গী করি ॥ 

একে একে সভার দৃষ্টি হৈল Gal দিগে। 

মোহিত করিল সভা অনুরাগে ॥ 

দ্বিজ বংশী দাসে গায় পদ্মার চরণ। 

ভবসিন্ধু তরিবারে বল নারায়ণ ॥ 


নৃত্য করে উষা সুন্দরী | 
চরণে নৃপূর-ধ্বনি তালেতে টঙ্কার হানি 
উষার নৃত্য। দাড়াইল অঙ্গ ভঙ্গী করি ॥ 
Baty মন্দিরা হাতে অনিরুদ্ধ তাল ঘাতে 
পাঁখোয়াজ করে ঢোলচোলী | 


(১) এই বস্তের গুণেই ক্ষুধা তৃষ্ণা হয় না। 


মনসা-মঙ্গল-_দ্বিজ বংশীবদন__-১৬শ শতাব্দী | ২২৯ 


তাতা তিতি থৈয়া থৈ হাতে মুখে তাল কৈ (১) 


মোহিত করিল স্থুরপুরী ॥ 

খঞ্জন-গমন হাটে হাতে লয়ে তাল বাটে 
চামর তুলিছে ঘন পাকে | 

আর সব দেবলোকে TH দেখে কৌতুকে 
মনসা রহিছে ছিদ্র তাকে (২) ॥ 

মাথায় জলের ঘটা ছুই হাতে তাল বাটি 
নাচে কাচ! শরার উপরে | 

এক পায়ে করি ভর যেমন ফিরে ভ্রমর 
মনসা SATA মন হরে ॥ 

om হরিল মন তাল হৈল বিস্মর ণ তালভঙ্গ } 
শর! ভাঙ্গি পড়িল ভূমিতে | 

তাল ভঙ্গ হৈল কাযে শাপ দিল দেবরাজে 
ভয়ে উষা পরম চিত্তিতে ॥ 

তালে নাহি অবধান আমা করে অবজ্ঞান রি 
অনিরুদ্ধ উষা! দুইজনে । 

শাপ দিল এই দোষে তোমর! দ্বাদশ বর্ষে 
থাক গিয়া এ মৰ্ত্য ভুবনে ॥ 

উষা যদি পাইল শাপ দেবগণে মনস্তাপ 
দেব-সত! করে হাহাকার | 

দিজ বংশী দাসে গায় দেবগণ ঘরে যায় 
কার্ধ্যসিদ্ধি হৈল মনসার ॥ 


চাদ সদাগরের দক্ষিণ পাটন যাত্রা | 


চলে সাধু দক্ষিণ পাটন। 

চম্পক নগরে মিলি কৌতুকে হুলাহুলি 
জয় ধ্বনি উঠিল গগন ॥ 

বসিয়া কাঞ্চন খাটে যাত্রা মঙ্গল পাটে 
ইষ্টদেব করিল স্মরণ | 

হস্তে দান্ত TA নারী পূর্ণ কুম্ভ সারি সারি 
বেদ ACS শুনই ব্রাহ্মণ ॥ 


(১) কহিয়া। (২) ছিদ্র অনুসন্ধান করিয়া। 


২৩০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যাত্রা করি অধিকারী পূজিলেক হর-গোরী 
প্রণাম করিয়! ASN | 

(ZS) মগধ ভাটে বন্দী শালে BTS পঠে 
নারী লোকে দেয়স্তী জোকার ॥ 

বিনয় করিয়া Bis হৃদয়ে ভাবিয়া অতি 
শুভ পাত্র করিয়া সঞ্চার | 

যোগান ধরিয়] ঠাটে আসিয়া মিলিল ঘাটে 
Ts তাও বাজায় অপার ॥ 

সাধু উঠে মধুকর যে নায়ে শিবের ঘর 
পাইক সবে পাইল ঘোড়া | 

ONS পাইল ফোড়া মির বহর আরে ভেড়া 
প্রতি নায়ে ঘন বাজে কাড়া ॥ 

দুন্দুভি মৃদঙ্গ কাড়া ঝাঁজর বাজয়ে সারা 
শবদ উঠয়ে ঘোরতর । 

` গোষ্জরী যুড়িয়া যায় DAAA রঙ্গ চায় 

রবির কিরণ হৈল ঘোর ॥ 

ছুলাই বলে বাও বাও বন্দিয়া চণ্ডিকার পাও 
প্রথমে মিলিল শঙ্খচূড় (>) | 

ছোটিমোটি (২) তার পাছে যে নায়ে ভরিয়া আছে 
হাড়ী পাগ ধুতুর! বিস্তর | 

তৰে সে কাজলরেখি (৩) দেখিতে যুড়ায় আখি 
চতুর্থে মিলিল! দুর্গাবর (৪) ॥ 

মাণিক্য-মেরুয়া (৫) নায়ে ষোল শত দীড় বায়ে 
তার শেষে আগলপাগল (৬)। 

তবেত রাজবল্লভ (9) রাজহংস ভরা সব 
অষ্টমে মিলিল হংসবর (৮) ॥ 

নবমে সাগর-ফেনা (৯) যে নায়ে কলিঙ্গ-সেনা 
তার শেষে মিলে উদয়-গিরি (>°) | 

একাদশে লঙ্ষমীপাশা (১১) যে নায়ে স্থমাইর * বাসা 
নিত্য যাতে পূজে হরগৌরী ॥ 

উদয়তার! (১২) দ্বাদশে গঙ্গীপ্রসাদ (১৩) তার শেষে 
চতুর্দশে মিলে মধুকর (১৪)। 


(১--১৪) ডিঙ্গার নাম। * সোমাই ওঝা (পুরোহিত)। 


মনসা-মঙ্গল__দ্বিজ বংশীবদন — ১৬শ শতাব্দী । ২৩১ 


পঞ্চপাত্র সঙ্গে করি বসিয়াছে অধিকারী 
A নায়ে আপনি SAYA ॥ 

চৌদ্দ ডিঙ্গা বাইয়া যায় পাইক সবে সাইর গায় (১) 
তোলপাড় গোঞ্জরী (২) সাগর | 

ডিঙ্গা সব চলে ঝাটে দুই কুলে প্রজার ঠাটে 
দ্বিজ বংশী মনসা-কিঙ্কর ॥ 


হরিতে baaa যায় fowl বাই] | 
পাইকে ধামালী করে রঙ্গে সাইর গাইয়া ॥ 
জয়ঢাক বীরঢাক আর FAG | 
শঙ্খনাদে সিংহনাদে নাহি শুনি বোল ॥ 
শিলই হাউই ছোটে আকাশ পরশে | 
চমকিত পরদল পলায় তরাসে ॥ 

গোপাল মীর বহর চলে ঠাটের আগুয়ান। 
তার সনে নেহাৎ নাও বিয়াল্লিশ খান ॥ 
জল ছড়িয়! যেন যায় বিয়াল্লিশ ate | 
ঠাটের কাছে থাকি চাদ বলে বাও বাও ॥ 
নিজ রাজ্য ছাড়াইল ate পরিহাসে। 
কামার-হাটী ছাড়াইল আখির নিমেষে ॥ 
মধ্যপুর কুলাচল দক্ষিণে FSA ৷ 

দুৰ্জ্জয় প্রতাপগড়! ছাড়াল বাহিয়! ॥ 
গোপালপুর ছাড়াইল রামের নগর | 

we Se বাহিয়! পরে কালিদয় সাগর ॥ 
দক্ষিণে THAT বামে বীরকুনা। 
মঞ্চসর! বাহিয়! ধরে মন্দারের থান! | 
পেছলদা বামেতে যায় তাড়াতাড়ি। 


+ + + + 


দ্বিজ বংশ দাসে গায় পদ্মার চরণ। 
ভবসিন্কু তরিবারে বল নারায়ণ ॥ 


(১) “সারি” গান করে। 
(২) wast | 


২৩২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সিংহলের রাজার সহিত চাদ সদাঁগরের সাক্ষাৎ | 

রাজা ভেটিতে সাধু যায়। 

পালঙ্গে চড়িয়! যায় পাটের পাছর! (>) গায় 
পট্টাম্বরের বন্দিস মাথায় ॥ 

মাথায় বেরাজ পত্র উপরে ধবল BF 
হীরাঁধরে চামর দোলায় | 

পাত্র মিত্র আগে পাছে যোগান ধরিয়া আছে 
জয়ধরে GFA যোগায় ॥ 

রাজা ভেটি মিষ্ট ফল are ভরি নারিকেল 
সমতাব! নারেঙ্গ (2) কমলা | 


বাটা ভরি গুয়া পাণ কুশ্রিয়ারি (৩) খান খান 
মিঠা জাঝি ব্রতামূত (৪) কলা ॥ 
করমজ। বদরী শশা ক্ষীর! বারি (৫) ধূতরসা 





মিঠা তাল মিঠা ATA | 
গাড়ল (৬) ছাগল খাশী শুরিমৎস্ত (৭) রাশি রাশি 
যার গন্ধে রাক্ষস পাগল ॥ 
আগে চলে BST তার পাছে চন্দ্রধর 
তেড়া লেঙ্গ! ছুলাই কীড়ারী । 
দেখিতে সকল লোক চাইতে আইল কৌতুক 
মিলে সাধু রাজার দুয়ারী ॥ 
দ্বারী forn দিল জান রাজা বলে সাধু আন 
পাঁয়েতে নামিয়া অধিকারী ৷ 
RAF CHARA পায় গজেন্দ্র-গমনে যায় 
আগে চলে চতুরঙ্গ দ্বারী ॥ 
সিংহাসনে নৃপবর আগে বাড়ি (৮) সদাগর 
প্রণাম করিল করযোড়ে | 
যত বস্তু পরিপাটা তেড়া লেঙ্গা তোলে ঝাটি 
তেটাইল রাজার গোচরে ॥ 
(>) রেসমের চাদর। (২) কমলা অপেক্ষা বড় অল্ন-রসযুক্ত 
এক রকম লেবু! (৩) OF | (8) ÉRTE | 
(৫) ফুটি। (৬) গাড়র = মেড়া। 


(৭) শুটিমৎস্ত = শুক্‌না মাছ। (৮) অগ্রসর হইয়া। 


মূনসা-মঙ্গল-_দ্বিজ বংশীবদন — ১৬শ শতাব্দী | ২৩৩ 


রাজ! কৈল অঙ্গীকার ভিন্ন সাধু বসিবার 
ছুলিচা ফেলাইয়া দিল আগে। 

দ্বিজ বংশী দাসে ভণে রাজার কৌতুক মনে 
সম ভাষিল পাত্র মিত্র ভাগে ॥ 


রাজ! ভেটি হরিষে বাসিলা সদাগর । 

রাজা! ভেটি যত বস্তু দিলেক গোচর ॥ 
দেখিয়া রাজার সভা চাদ তাবে মনে | 

সকল নির্বোধ হেন বুঝি অনুমানে ॥ 

এক এক জন দেখি দীঘল ডাগর | 

রাঙ্গা রাঙ্গা চক্ষু কর্ণ রাঙ্গা ওষ্ঠাধর ॥ 

কেশ লোম দাড়িগুলি সকল পিঙ্গলা। 

পুরাণ গোহাড় হেন সাদ! দস্তগুলা ॥ 

দীঘল হাত পাও বেটার কাল! শরীর | 
খাসী দাউদ ক্ষুদ্র ছলম AMT ভূষিত ॥ 
কপালে তিলক দিছে হিঙ্গুল হরিতালে। 
মণি মাণিক্য মালা দোলে সমাইর (১) গলে ॥ 
স্বর্ণের AWTS ANS ভাল বসে | eee চার 
মাণিক্যেরে ঝলমলে অন্ধকার প্রকাশে ॥ ব্যবহার | 
সুবর্ণের SHC সমাইর আচমন | 

ঘর দ্বার পুরী খও সকল সুবর্ণ ॥ 

স্বর্ণের পুরী খান স্বর্ণের ঠুনি (2) 1 
রক্তচননে স্তম্ভ লাগাইছে মণি ॥ 

স্বর্ণের ঘরগুলি প্রবেশ নিগম | 

TUT পুরী খান দেখিতে উত্তম | 

তৈল তান্বূল sal নাহি তার দেশে | 
মরিচের (9) অণু গুলি ভক্ষণ বিশেষে ॥ 
কোন পুরুষে তারা গুয়া নাহি খায়। 

মুখের দুর্গন্ধ তার সহনে না যায় ॥ 

জাতিতে রাক্ষস তার! মনুষ্য আচার । 

কিছু কহি শুন তার দেশের ব্যভার ॥ 





(১) সকলের | (২) থাম। 
(৩) etal লঙ্কার। 


Ye 


২৩৪ 


(১) বৌদ্ধগণের প্রচলিত নিয়মানুসারে অন্ত্যেষ্টি ক্রিয়ার ay বছ 
পূর্ব হইতে শব রক্ষিত হয়। 

(২) নায়রদের মধ্যে এই প্রথা প্রচলিত | 

(৩) সম্পত্তির ভাগ সহোদর পায় না, কিন্তু ভগিনীপতির ভাই পায়। 
aS) (৫) অসভাকে। (৩) প্রতারণা করিয়া | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


মা বাপ মৈলে তার! রাখে শুকাইয়া 1 (১) 
বেয়াইর বাপের শ্রাদ্ধ করে কায় ক্লেশ পাইয়া ॥ 
মৈলে পুত্র কিছু নহে ভাগিনেয় অধিকারী | (২) 
সর্বস্ব বাটিয়া নেয় বেয়াইর বরগিরী ॥ 

সহোদর অংশ না পায় ভগিনীপতির ভাই । (৩) 
মৈলে মুখানল করে শালার বেয়াই ॥ 

ভাগিনা ভাগিনী আর ভাগিনা বৌর়ারী (8) 1 
এ সকলে মিলিয়া করয়ে হুড়াহুড়ি | 
ভাগিনাবধূ গীত গায় মামাশ্বগুর নাচে | 
জামাইয়ে পাখোয়াজ বাজায় শাশুড়ীর কাছে ॥ 
গুরু NMS পাইলে মারে ঘনঠেলা। 

কোন আঙ্গুলে মারিলাম কহ দেখি শালা ॥ 
থুড়তশ্বপ্তর পাইলে কাণ মুচড়িয়া। 

হাততালি দিয়া বলে আইলা রে ভাড়ুয়া ॥ 
শালার বধূ দেখি তারা অধিক লজ্জিত | 
স্বামীর পদে Tea পড়িয়া ভূমিত | 

এই মত দেখি তার দেশের আচার | 

মনে মনে BHAA কৌতুক অপার ॥ 

ইহা দেখি বলে চাদ মা ভগবতি | 

এমত অভব্যেরে (৫) দিছ এতেক সম্পত্তি ॥ 
যদি কৃপা করে মোরে দেবী মহামায়া | 

কটাক্ষে নিবারিতে পারি অবোধ ভাড়িয়া ॥ 
যদি দয়া করে মোরে ভোলা মহেশ্বর | 

অব্শ্য ভাণ্ডিয়া (৬) নিব রাক্ষস বর্বর ॥ 

এত বলি BHAA ভাবে মনে মনে। 

চাদরে দেখিয়া রাজার স্বপ্ন হৈল মনে ॥ 
দেখিয়া চাদের তাম্বল ভক্ষণ | 

দিব্য বস্তু পরিধান মালা চন্দন ॥ 


গনস!-মক্গল-_দ্বিজ বংশীবদন -- ১৬শ শতাব্দী | 


দুই পাশে শ্বেত চামরে বাও করে | 

নানা রত্বে বলমল ধবল ছত্র শিরে | 
গন্ধে আমোদিত মন হইল সবার | 
দেবতা NAH হেন লাগে চমৎকার ॥ 
ইহ! দেখি মনে মনে চিন্তে নরপতি। 
ফলিল স্বপ্নের কথা যা দেখিশ্ু রাতি ॥ 
রাজা বলে আপনার কোন্‌ রাজ্যে ঘর। 
কোন্‌ কার্যে আসিয়াছ আমার সহর ॥ 
কতটা সৈন্য তোমার কত খানি নাও | 
হেন জানি আমি সবের বার্তা নাহি পাও ॥ 
আমার দেশেতে আসি কেহ না যায় সারি (>) | 
বড় বড় ক্ষত্রিয় পাইলে ধনে প্রাণে মারি ॥ 
বিপক্ষ পাইলে মোর FE নাহি ক্ষমা | 
কালীর বিক্রম আমি কি কহিম coral ॥ 
বড় ক্ষত্রী আসি মোর রাজ্য লৈল বেড়ি | 
দেখ গিয়া তা সবার হাতে পারে দড়ি ॥ 
বড় বড় বীর ধরিয়া! খালিবিবালি। 
শিরশ্ছেদ করি দেই দেবী দুর্গার বলি ॥ 
মুণ্ডমালা গাথিয়! দক্ষিণে দেই শাণে (2) | 
তার TS রক্ত দেই তৈরবীর স্থানে ॥ 
যত কথ! তোমাতে কহিয়া কাৰ্য্য নাই। 
কালীর বিক্রম মোর শুন রে গোসাঞি ॥ 
মহাদেবী আদি করি যত পুরন্জনা!। 
তারাও দেখিছে কালী আমার বঞ্ধনা ॥ 
চাদ বলে রাজ। তোমা জানে স্বজনে | 
আমি তোমা কি জানিব sae আপনে ॥ 
তুমি মহারাজ! তোম! জানে সর্বদেশে | 
এই মত বলি চাদ মনে মনে হাসে ॥ 

কর যোড়ে নমস্কার করিয়া কিনয়। 
SHUT CONST (৩) কহে শুন মহাশয় ॥ 
DELA বলে আমি হই শদ্রজাতি । 
ভরদ্বাজ গোত্র গন্ধবণিক্য পদ্ধতি ॥ 


(>) fifteen রক্ষা পাইয়া। (২) মশানে। (৩) প্রাচুর্য = প্রচুর | 


২৩৫ 


পরিচয় | 


atata afara 
প্রকাশ। 


২৩৬ 


বণিকের উপঢৌকন | 


রাজার আতঙ্ক | 


(১) FA] 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ডিঙ্গয়ান দেখ আমি সফরিয়! স্দাগর | 
বাণিজ্য করিতে MZ তোমার সহর ॥ 
রাজা বলে তুমি যদি হও সদাগর | 

নব দণ্ড ছত্র কেন শিরের উপর ॥ 
চাদ বলে আমার রাজ্োর ব্যবহার | 
সদাগরের AAA নব দণ্ডের অধিকার ॥ 
আমার অধিক আর নাহি সদাগর | 
এতেক নব দণ্ড ধরি শিরের উপর ॥ 
চন্দ্রকেতু বলে যে বস্তু আনিয়াছ তুমি। 
একে একে নাম কহ শুনি চাই আমি ॥ 
এত শুনি বাটা ভরি লৈয়া গুয়া পাণ। 
চাদ উঠিয়া গেল রাজার IITA ॥ 
নারিকেল আনি পুনঃ গোটা পাঁচ সাত | 
পুনরপি দিল চাদ রাজার সাক্ষাৎ ॥ 
চাদ বলে ইহার নাম নারিকেল! 
দেবের উত্তম ভোগ অমৃতসম জল | 
গুয়া পাণ বস্তু এই সামান্তে না খায়। 
মহামহ! নৃপতি যে ভাগ্যে পুণ্যে পায় ॥ 
রাজা বলে ইহ! বড় কহিয়া নাহি কাম | 
এ সকল যত বস্তু আমি জানিলাম ॥ 
নারিকেল বল যারে বড় ঘড় মোটা । 


স্বচক্ষে দেখেছি আমি বিষ-গাছে গোটা (>) ॥ 


wal পাণ বল যারে তার জানি তত্ব । 
বিষ-ফল বিষ-পাত বিষ-গাছে A ॥ 
ইহাকে যে জন খায় সেই জন মরে | 
প্রকারে আনিয়াছ আম! বধিবারে ॥ 
চাদ বলে বিষ-ফল বলহ ইহারে। 
নিরবধি খাই আমি তোমার গোচরে ॥ 
রাজ! বলে তুমি জান বিষজারণ (২) | 
তোমার দেশের বিষ প্রকারে ভক্ষণ ॥ 
চাদ বলে একজন মধ্যস্থ আন ডাকি | 
সাক্ষাতে খাইয়া দেখ জীয়ে মরে বা কি ॥ 


(২) প্রক্রিয়া দ্বারা বিষের দোষ নষ্ট করা! 


= m __- 


মনসা-মঙ্গল- দ্বিজ বংশীবদন__-১৬শ শতাব্দী | 


রাজ! বলে এ কাৰ্য্য আমি একদা করিব I. 
একজন আনি আমি খাওয়াইয়া বুঝিব ॥ 
এত বলি নরপতি চাহে চারি পাশে | 
যার দিকে চায় সেই মরে হেন ভাষে ॥ 
হেন কালে দেখিলেক দারুণ গিরিবর | 
রাজ! বলে প্রাণে ভাই না হইও কাতর ॥ 
জন্মিলে অবশ্য মৃত্যু আছে একবার | 
নারিকেল খাইয়া কেন না বুঝ বিচার ॥ 
রাজার মুখের কথ! শুনি অকন্মাং। 
গিরিবরের মুণ্ডে যেন হৈল বজ্জাখাত ॥ 
কিবা scare আছে কিবা পৃথিবীত | 
মাছাড় খাইয়া পুনঃ হইল মৃচ্ছিত ॥ 
কুক্ষণে পোহাইল রাত্রি বিধি হৈল বৈরী | 
আজি সে লুকাইবে নাম গিরিবর দ্বারী ॥ 
ee নাহি গুনিয়াছি নারিকেলের কথা | 
আমারে বধিতে বিধি আনিয়াছে এথা ॥ 
রাজা হৈয়া অবিচার কোন্‌ দোষ পাইয়া | 
হাতে তুলি বধ করে নারিকেল দিয়া ॥ 
নিশ্চয় মরণ মোর নারিকেল খাইলে | 
চাহিতে চক্ষুর নীর আপনি নিকালে ॥ 
না দেখিল ইষ্ট মিত্র বন্ধু বান্ধব | 

faa বংশী দাসে বলে মনসা! অনুভব ॥ 


কান্দিয়া কান্দিয়া বলে দ্বারী গিরিবর | 
তোমার চরণে গোসাঞি (১) নিবেদন মোর ॥ 
বিষফল হয় যদি জানহ আপনে | 

তবে কেন সাধু মোরে মার প্রাণসনে ॥ 

কি ফল হইবে তোমার আমারে মারিলে। 
আমার দ্বিতীয় (২) নাঞি কান্দে হেন মৈলে ॥ 
রাজ-রাজ্যেশ্বর তুমি রাজ্যের অধিকারী | 
আপনি থাইয়া কেন না বুঝ বিচারি ॥ 


(১) রাজাকে সম্বোধন করিয়া বলিতেছে। 
(২) দ্বিতীয় ব্যক্তি নাই যে আমি মরিলে কাদিবে। 


২৩৭ 


পিরিবরের নারিকেল 
SHY ভয়। 


নারিকেল-ফল-পরীক্ষার 
আদেশে গিরিবরের 
শোক। 


২৩৮ 


গিরিবরের নারিকেল 
তক্ষণ ও বিপদ । 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তুমি মৈলে সঙ্গে যাবে দশ পাঁচ নারী | (>) 
রাজ্যের লোক কান্দিবে তোমার গুণ ল্মরি ॥ 
তোমার চাকর আমি তোমার লু খাই। 
এই ভাল যুক্তি মোর শুনহ গোসাঞ্জি। 
রাজা! বলে তুমি মোর অধিক প্রতীত | 
তোমা হৈতে কেবা আছে আমার ব্যথিত ॥ 
তুমি খাইলে যেন আমি খাইয়াছি। 

এতেক উচিত কাৰ্ষ্য qfar বলেছি ॥ 

এত শুনি গিরিবর ছাড়িল নিশ্বাস | 
এতক্ষণে ছাড়িলাম জীবনের আশ ॥ 

ধন্মের দিগে চাহিয়া বলে সভার ভিতর | 
আমার বধের ভাগী এই সদাগর ॥ 

কোথা হৈতে আইল বেটা বিষফল লৈয়া | 
আপনি মরিবে বেটা আমারে মারিয়া! ॥ 
এত শুনি সভামধ্যে লইল বিদায়। 
নারিকেল খাইব বলি চতুর্দিকে চায় ॥ 

ঝুনা নারিকেল গোটা ছুই হাতে ধরি। 
ত্রাসিত হইয়া প্রাণে কীপে খরথরি n 
দ্বিজবংশী দাসের কবিত্ব সুসার | 

সতা এক নারায়ণ মিথ্যা aw আর ॥ 


নারিকেল হাতে করি গিরিবর দুয়ারী 
প্রাণশক্তি দিলেক কামড়ি। 

carats ভরিল গ্রাস মুখে বন্দী হৈল শ্বাস 
বাক্য না আইসে যায় গড়াগড়ি ॥ 

চাড়াতে কামড় ফুটে দন্ত পড়ে গোটে গোটে 
রক্ত বহে দেখি বিপরীত | 

যেমত ছিল মনে বিষফল হেন জ্ঞানে 
হেট মুণ্ডে পড়িল ভূমিত | 

কাট! ছাগল প্রায় হাত পাও আছড়ায় 
বাক্য না আইসে হইল মুচ্ছিত ॥ 

মুখে দিয়া রক্ত বয় আকার ইঙ্গিতে কয় 
আমি মরি বল হরি হরি। 


(১) রাজার সঙ্গে মহিষীবর্দের স্মরণ যাওয়ার প্রথা ছিল। 


মনসা-মঙ্গল--দ্বিজ বংশীবদন-_-১৬শ শতাব্দী । 
কত ক্ষণে বলে গিরি গেছিলাম বমের পুরী 


হেন বিষ কভু নহে দেখি ॥ 


মুখে দিতে দন্ত ঝরে রক্ত পড়ে ওষ্ঠাধরে 


aera ত কি হয় নাজানি। 


রাজা বলে সত্য কথা বিষফল নহে অন্তথা 


তাগ্যে আমি করি নাই ভক্ষণ | 


দ্বিজ বংশী দাসে কয় বড় ভাগ্য মহাশয় 


এড়াইলা নিকটে মরণ ॥ 


সাঁধু-দত্ত OM ATTA পরীক্ষা | 
রাজা বলে আগে আইস কোতোয়াল STM | 
আপনি বুঝহ তুমি eal পাণ খাইয়া ॥ 
রাজার মুখের কথা শুনি আচন্বিত। 
বজ্র ভাঙ্গিয়া যেন পড়িল ভূমিত ॥ 
কাতর হইয়া বলে শুন মহাশয়। 
এক নিবেদন করি নিদান সময় ॥ 
গিরিবরের দুর্গতি দেখিয়! বিদ্যমানে | 
পূর্বেই আমার মনে ডাকিছে (>) SAA ॥ 
আজি আমি আসিয়াছি অমঙ্গল দেখি | 
eal খাইলে মরিব মনে দিচ্ছে সাক্ষী ॥ 
গোবধ ব্ৰহ্মবধ করে পর-অত্যাচার। 
তারে সে উচিত শান্তি গুয়া পাণ দিবার ॥ 
রাজ্জকন্তা হরে যে ভাণ্ডার করে চুরি। 
তারে সে উচিত শাস্তি eal পাণ দিয়া মারি ॥ 
অপরাধ না করেছি পাপের লেশ ATE | 
কোন্‌ অপরাধে বল ওয়া পাণ খাই ॥ 
তোমার আগে আজি মোর পূরিলেক কালে। 
নিশ্চয় মরিব আমি eal পাণ খাইলে ॥ 
নিশ্চয় মরিব আমি কৈহু প্রাণপণ | 
স্ত্রী পুত্র রাজা তুমি করিবা পালন ॥ 
আমার ঘরের স্ত্রী অতি পতিব্রতা | 
তার গুণ প্ররিয়| মনেতে লাগে ব্যথা ॥ 


(১) আশঙ্কা হইয়াছে। 


২৩৯ 


280° বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


আর নারী সভার দশ পাঁচ স্বামী (১) 
তার আর কেহ নাই সবে মাত্র আমি ॥ 
রাজা বলে তাকে আমি পালিব যতনে | 
ঝিয়ের জীমাইর ঠাই সাঙ্গা (২) দিব তানে ॥ 
এত বলি কোতোয়াল রাজা বিদ্যমান | 
নিকটে আসিয়া তবে নেহালে গুয়া পাণ ॥ 
পাণ চুণ একত্র করি ছুই হাতে লৈয়া। 
পুড়ে কি গায়েতে পুনঃ চাহে ছোয়াইয়! ॥ (৩) 
খাইবারে A পাণ মনে কৈল সার। 
রাজার হুকুমে আমি মরি একবার ॥ 
প্রথমে হস্তেতে লৈয়া মুখে দিল চুণ। 
তার পাছে গুয়া পাণ দিলেক দ্বিগুণ ॥ 
দড় করি ধরিয়! চাবায় দুই গালে। 
মুখে চুণ লাগি রক্ত (৪) উঠয়ে বিশালে ॥ 
eal লাগিয়। (৫) তৰে হইল বিহ্বল | 
মুখেতে সিদ্ধান্ত (৬) নাহি ঘামে টলমল ॥ 
উণ্টাইয়া ছুই আখি পাড়ে গড়াগড়ি। 
নাকে মুখে রক্ত উঠে হাত পা আছড়ি ॥ 
গুয়াপাঁণে বিপদ। রাজা বলে মৈল মৈল কি আছ চাহিয়া | 
তোমরা মরিবা পাছে ধর রে আসিয়া ॥ 
তবে শুনি ধাইয়! ধরে দশে বিশে ATTS | 
আপনি উঠিয়া রাজা জল ঢালে মাথে ॥ 
মৈল হেন পড়িয়া রহিল নিঃশব্দে । 
অগ্নি জালিয়া তার কাণ মুণ্ড স্বেদে ॥ 
কত ক্ষণে স্থির হৈয়া স্মরে হরি হরি | 
মরিবার পথ নাহি গুয়া খাইয়া মরি ॥ 
দ্বিজ বংশী দাসে গায় পদ্মার চরণ | 
ভবসিন্ধু তরিবারে বল নারায়ণ ॥ 
(১) স্ত্রীলোকের বহু স্বামীর সঙ্গে বিবাহ-প্রথা সুচিত হইতেছে | 
(২) পুনরায় বিবাহ। 
(৩) গাত্রে স্পর্শ করাইয়া পরীক্ষা করিল যে গাত্র দগ্ধ হয় কি না। 
(৪) রক্তবর্ণ পাণের any (৫) en লাগিয়া = সুপারী চর্বনজনিত 
নৈশা হওয়াতে | (৬) কথা। 





মনসা-মঙ্গল- দ্বিজ বংশীবদন _১৬শ শতাব্দী | ২৪১ 


খাইয়া eal পাণ সভার বিদ্যমান 
বলে FA কোতোয়াল। 

এ সব কারণ আমার যে মরণ 
গুয়া নহে এহি বিষের হাল ॥ 

এ যে বড় বড় মোটা নিশ্চয় বিষের গোটা 
ভাল সে কান্দিছে গিরিবর | 

বিষ লইয়া সদাগর আসিয়াছে সহর 
প্রাণ হারাইন্থ মোর | 

যে পুরুষ হয় কহি শুন মহাশয় 
মোর বাক্য না করিও আন। 

তেজিয়া পুত্র নারী হইও দেশান্তরী 
তবু না খাইও গুয়া পাণ ॥ 

রাজা বলে সত্য কথ! বিষ নহে অন্যথা 
গুয়া নহে এ যে নেহালি। 

কাধ্যের আছয় সন্ধি সাধু নিয়|৷ কর বন্দী 
কালীরে কাটিয়া দিব ডালি (১) 1 

বেটা বড় ডাকাইত বুঝিলাম ইহার চিত 
ইহারে রাখিতে যুক্তি নহি। 

আমার প্রাণের বৈরী রাখ নিয়া বন্দী করি 
কালিই কাটিয়া! দিব বলি ॥ 

রাজার হুকুম AM দশে বিশে ধরে ধায়্যা 
চাদের মনে লাগিল তরাস। _ 

পদ্মার কপটে চাদের বুদ্ধি ঘাটে (২) 
বলে দ্বিজ বংশী দাস ॥ 


টাদ-সদাগর বন্দী | 
রাজ্গার বচনে তারে সভা হৈতে তুলি। 
চড় চাপড় কেহ দেয় ঘাড়ে শিলি॥ 
পাছে গিয়া ধাকা মারে কেহ ধরে চুলে। 
নানা মত অবস্থ। করি নেয় বন্দী-শালে ॥ 
হাত পায় বান্ধি নিয়! থুইল কারা ঘরে। 
পাথর তুলিয়া দিল বুকের উপরে ॥ 
(১) উপহার | (২) লোপ পায়। 


৩১ 


২৪২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ul লেঙ্গ! দুই Gal যত সব ঠাটে | 

বস্তু সব ফেলাইয়া গেল নাও ঘাটে ॥ 
একত্রে বসিয়া সবাই করয়ে যুকতি। 
কিমতে মোচন হয় চম্পকের পতি ॥ 

সীলই হায়ই লইয়! হাতে পলিতায়। (১) 
জাঠি শেল লইয়া কেহ Aol পাঁকায় (২) ॥ 
MSS ACS অস্ত্র AVA নেহায়। 

BH হাতে চতুর্ভিতে বীর সভে চায়। 
মারিয়া লইব রাজ্য না করিও মানা | 
চাদের লুণ শুধিতে আজি গলে দিব হানা ॥ 


বেসাতি | 


সিংহলের রাজাকে চাদ সদাগরের আনীত ড্রব্যাদির বিনিময়ে যে সকল 
দ্রব্যাদি দিতে হইবে, মধ্যস্থ হইয়া দুলাই কাড়ারী তাহ! 


মীমাংসা করিয়া দিতেছে | 
ছুলাই কীড়ারী বলে রাজা বিগ্বমান। 
বস্তু রাহা (৩) করি রাজা কর অবধান ॥ 
এই যে বার কোষ যোড় দেখ হিঙ্গুলাল। 
ইহার বদলে দিবা সুবর্ণের থাল ॥ 
Sicha এই কৌটা যোড় রঙ্গে টল মল। 
স্বর্ণের বাটী দিবা ইহার বদল ॥ 
SPLAT বাটা যোড় নানা রঙ্গের | 
রজতের বাটা দিবা বদলেত এর | 
বড় বড় চাড়ীগুলা (8) দেখিতে সুন্দর | 
ইহার বদলে দিবা সোণার ডাবর ॥ 
কাষ্ঠের তাগাড়ী নেও এক এক গোটা | 
ইহার বদলে দিবা স্বর্ণের ঘটা ॥ 
সুন্দর এ পিড়িগুলা মান্দারের সার। 
সুবর্ণ আসন দিবা বদলে, ইহার ॥ 


(১) নানা প্রকার বারুদ নির্মিত অস্ত্র লইয়া কেহ কেহ পলিতা 


সংযুক্ত করিতে লাগিল। (২) ঘূর্ণন করে। 
(৩) মূল্য fata করিতে ates | 
(৪) কাঠের গামলা। 


মনপা-মঞ্গল_-ৰিজ বংশীবদন-_-১৬শ শতাব্দী | 


চৌধুরী কুরসী খাট যত হিঙ্কুলালী। 

সুবর্ণের সিংহাসন ইহার বদলি ॥ 

নেয়ারের (১) ছানী খাট ধরে নানা রঙ্গ। 
দীঘে পাশে মাপি দিবা সোণার পালঙ্গ ॥ 
চাপা নাগেশ্বর পাটী কাঠের চৌদল। 

নান! চিত্রাবলী তাতে আকিছে সকল ॥ 
ইহার বদলে দিবা! সোণার ভেটাই (2) | 
তথাপিও আমি রাজ! মূলে ঘাঁটি যাই ॥ 

যত সব SS) পাগ (৩) নেহ ই AFA | 
বদলে আপনি দিবা কাংস্ত পিত্তল ॥ 

সানক (৪) পিয়ালা নেও লেখা যোখা করি | 
ইহার বদলে দিবা লোটা গাড়ু ঝারী ॥ 
ডাল! কাটা আড়ি খুচি বড় বড় কুল! । 
ইহার বদলে দিব! সিস! রাঙ্গ তৌলা ॥ 

তৈল FS বদলে দিবা যত সিদারস | 

FET বদলে মধু ভরিয়া কলস ॥ 
পোস্তের বদলে দিবা লোণার খুখুর । 
পোস্তের যতেক গুণ কহিতে প্রচুর ॥ 

বৃদ্ধে খাইলে হয় যুবা হনে (৫) ভাল। 

যুবায় খাইলে পোস্ত বাড়ে গাবুরাল (৬) ॥ 
এমন পোস্তের গুণ কহন না যায় | 

হংস হেন চার (৭) করে বক হেন চায় (৮) ॥ 
চন্দ বলে আর ই বদলে SH নাই । 
কাপড় বদল কিছু করিবারে চাই ॥ 
আনিয়াছি বসন বদল করিবারে | 

ঘাটী টুটী আগে কিছু দিবাম তোমারে (a) u 


(১) মোটা ফিতার | 
(2) ভেটাই _বল্‌ (ball); (৩) পাতিল-হ্থাড়ীবিশেষ। 
(৪) we মৃত্তিকা পাত্র বিশেষ । “সানকী।” 


(৫) হইতে | 


(৬) যৌবনের শক্তি, যথা, মাণিকর্চাদ রাজার 


গানে অদুনার বিলাপে =“মোক ছাড়ি ape আমার বৃথা গাবুরাল।” 


(a) বল। 


(৮) দৃষ্টি করে। 


(৯) আমি অল্প লাভবান্‌ হই বা ক্ষতিগ্রস্ত হই তথাপি কিছু দিব। 


২৪৩ 


২৪৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ছুলাই কীড়ারী জানে বাণিজ্যের Ste | 

বস্তা হনে খসাইল ভুটা (>) ভরা তাও (২)॥ 
দীঘে পাশে যত যত বড় বড় বারা। 

চিত্র বিচিত্র সব রাঙ্গা পাটের ডোরা | 
রাঙ্গা পাটের থোপে ফুল সারি সারি। 


চটের (৩) চান্দুয়া (8) খোলে চটের মশারি ॥ 


চটের ছুলিচা আর চটের বিছানা | 

Sty fami (৫) চটের চটের সামিয়ান। ॥ 
চটের পালঙ্গপোষ চটের বান্ধিস (Y) | 
চটের ইজারবন্ধ চটের বালিস ॥ 

চট পিন্ধিয়া রাজা বসিল সভাত । 

কাজিরে বেড়িয়া যেন সেখের জমাত (৭) ॥ 
চটের কামড়ে রাজার গাত্র চুলকায় | 

চান্দ বলে পুণ্য A অধৰ্ম্ম খেদায় | 
ইকামড় খায়্যা যদি অষ্ট চারি থাক | 
রোগ পীড়া ব্যাধি যত না রহিব এক ॥ 
মহাপাত্রে বলয়ে জানিলাম উদ্দেশে। 

খাসি ৮) দাউদ খগ্ডিবেক ই বপ্পের ঘশে ॥ 
fafaa (৯) বলে আমি অনুমানে জানি | 
চুষিয়া খাইবেক গায়ের লোণা পানী ॥ 
ধীশূন্যে বলয়ে শুন আমি কহি সাচা। 

এর তুলনায় আমরার বস্ত্র পচা ॥ 

ইহার বদল করি পাট পাটান্বর | 

নেতের পতাকা সনে ইহ! সমসর ॥ 

দ্বিজ বংশী দাসে গায় মধুর পয়ার | 

সত্য এক নারায়ণ মিথ্যা সব আর ॥ 


স্পা শ্া ee es শ — শপ 





(১) ভুটী_-ভোট-কন্বল | (২) খণ্ড। 


(৩) শণের 
কাপড়ের | (৪) চন্দ্রাতপ। (৫) পাশবালিস, তাকিয়া। 
(৬) পাগ্‌ড়ি। (৭) সভা। 

(৮) খোস। (৯) নিধিশৃন্ত, dria প্রভৃতি পাত্রের নাম। 


মনসা-মঙ্গল__দ্বিজ বংশীবদন-_১৬শ শতাব্দী | ২৪৫ 
for বোঝাই করা | 


চান্দ বলে গুভস্কর কুল পুরোহিত। 
নায়ে তরাতরি দেশে চলহ UTS ॥ 
আসিয়া রাক্ষস দেশে করিলু পাটন (>) | 
রাক্ষস ভাড়িয়া নেই বহু মূল্য ধন ॥ 

চট gi (২) দিয়! যত বস্ত্র লৈয়া যাই । 
জানাজানি হৈলে পাছে সকল হারাই ॥ 
এতেকে সত্বরে তুমি নায়ে দেও FA | 
গাব কস দিয়া নাও করহ সুসারা (৩) ॥ 
মণি ও মাণিক্য আর প্রবাল পাথরে । 
বহুমূল্য যত ধন তোল মধুকরে ॥ 

গঙ্গা প্রসাদেত তোল মুকুতা হীরা | 
হুর্যামণি pafa শোতে উদয় তারা ॥ 
কাঞ্চন ভরায় ভর নাও লক্ষমী-পাশা। 
উদয় গিরিতে ভর রূপা সীসা কাদা ॥ 
fore তামার যত বড় বড় থাল। 

বড় বড় পাথর fez হরিতাল ॥ 
কাংস্ত শিলা! তুল নিয়া যত রঙ্গ রস। 
কন্ত রী SEN তোল ভরিয়া কলস ॥ 
মরিচ afat তোল জীর! জাতিফল। 
ইসব বেসাত ভর! ভরহ সকল ॥ 
রাজবল্লভেত তর হস্তীর দশন | 

ফটিক MEM আর যতেক চন্দন ॥ 
মাণিক্য মেডুয়া ডিঙ্গা তর নানা ধনে | 
আর দুর্গাবরে ভর অতি সাবধানে ॥ 
সমার প্রধান ডিঙ্গা নামে চুয়াঠুটী। 
পূর্ব্বে যাতে ভরিছিলা খেঁস খুঞি ভূটী ॥ 
নেত কথিবার ভর সিতি RERA | 
শুদ্ধ যে সকল TE রক্তকম্বল ॥ 


(১) বানিজ্য। (২) ভোটবস্ত্র- মোটা কাপড় বিশে | 
(৩) সুদৃঢ় 


২৪৬ 


চাদ সদাগরের নৌক। 


ডুবাইবার ag, VY, 


নদ, নদী ও মেবগণের 
সজ্জা | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


মাটী ভর! ভরিয়া সে ডিঙ্গা শঙ্খচুড় t 
যতেক AAT ভর! ভর ভরপুর | 
উপরে চামর তোল মুখে তোল পাটে। 
সফরিয়! (১) যত বস্ত্র আর যত HV | 


ডিঙ্গা-ডুবি। 

ংসারের নদনদী আইল শীস্রগতি | 
দেখি cafes অতি হৈল পদ্মাবতী ॥ 
নান! রঙ্গে নদী আসে কালিদহে face | 
একত্র হইল যেন প্রলয়ের কালে ॥ 
কোনও নদীর জল ফটিকের জ্যোতি । 
কালা রাঙ্গা নীল কত মেঘের আকৃতি ॥ 
তোল পাড় করিছে কোনও নদীর পাকে | 
মেঘের গন্জন হেন কোন নদী ডাকে | 
CEZA ঘুরণা-পাকে পাথর ভাসায়। 
সমুদ্র মন্থনে যেন পর্বত ফিরায় ॥ 
যতেক আছিল জল হৈল দশগুণ। 
ভাদায় গাছ পাথর ঢেউয়ে নিদারুণ ॥ 
BLS জলের ঠাট দেখি আচম্বিত । 
জীবনে নিরাশ লোক হৈল চমকিত ॥ 
উনপঞ্চাশ বায়ু সঙ্গে বায়ু রাজে। 
চৌষটি মেঘ লৈয়া চারি মেঘ সাজে ॥ 
দশ মেঘ সনে পূর্বে সাজিল আবর্ত। 
যোল মেঘ সনে সাজে পশ্চিমে ATS ॥ 
সাজে দ্রোণ উত্তরে আঠার মেঘ সনে। 
কুড়ি মেঘ সনে সাজে পুর দক্ষিণে ॥ 
আবর্ত AVG আর দ্রোণ পুক্কর। 
চারি দিকে চারি মেঘ সাজিল FFT ॥ 
চৌদিগে মেঘের সাজ ঘোর অন্ধকার । 
ঘন ঘন বজাঘাত বিজলী সঞ্চার ॥ 
মুসল প্রমাণ ফোটা ঘন বরিষণ। 
শিলা বৃষ্টি বাকে ঝাঁকে হয় ঘনঘন ॥ 





(>) | বাণিজ্য-সংক্রান্ত | 


(১) 


(9) 


মনসা-মঙ্গল__দ্িজ বংশীবদন-_১৬শ শতাব্দী | 


একার্ণবে দারুণ সে অন্ধকারময় | 
ভাবিতে লাগিল লোক পায়্যা মহাভয় ॥ 
শিমুল তুলার হেন fori তোলে পাড়ে | 
ঘুর্ণাবায়ে পাক দেয় ঢেউয়ে আছাড়ে ॥ 
ক্ষণেকে একত্র করে ক্ষণে নেয় দূরে | 
ক্ষণেকে ঘুরে যেন কুলুর গাছ ফিরে ॥ 
দেখিয়া চান্দর মনে লাগিল তরাস। 

ধন প্রাণ হারাইলু জীবন নিরাশ ॥ 
দ্বিজ বংশী দাসের মধুর পদবন্ধ | 

সত্য এক নারায়ণ আর সব ধন্দ (১) ॥ 


কালিদ সাগর রীত দেখি চান্দ চমকিত 
মনে বড় পাইল SATA | 

আকাশ পাতালে ডাক বিষম জলের পাক 
দেখি হৈল জীবনে নিরাশ ॥ 

নির্ঘাত বিজলী ঠাটা মুসল প্রমাণ ফোটা 
শিলা বৃষ্টি ঝড় বরিষণ। 

ছই ঘর খান খান ARCA না ধরে টান 
ঢেউয়ে আছাড়ে ঘন ঘন N 

নায়ে খাইল মুখসাট ভাঙ্গিল মালুম কাঠ 
নঙ্গর ছিড়িল আউল! বায় (২)। 

ভয়ঙ্কর অন্ধকারে চাক ভাউরি ফিরে 
কাড়ার (৩)*রাখন নাহি যায় ॥ 

যক্ষ দানবগণে নায়ে উঠে জনে জনে 
UE আসে ডুবান কারণ। 

=a AAN সদাগর হইল অতি কাতর 
চণ্ডিকারে করিল স্বরণ ॥ 

চান্দ বলে ভগবতী তোমা পরে নাহি গতি 
সেবকেরে না হৈও নিদয়া। 

দ্বিজ বংশী দাসে ভণে সমর্পিলু ধনে প্রাণে 
পদতলে রাখ মহামায়া ॥ 


ধাধা = মিথ্যা | (২) এলোমেলো বাতাসে। 


Ff oft = হাইল। 


289 


২৪৮ 


(১) তুল্য নাম। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কন্যা-বিচার | 
ভাট করিছে পরে Tata বিচার | 


যে যে sal জানি আমি গুন বার্তা তার ॥ 


মেহার পাটনে রাজা প্রচণ্ডের WH | 
জয় সেন নাম তার ভরদ্বাজ গোত্র ॥ 
তার কন্। চন্্রকল! রূপ অতিশয় | 
চান্দ বলে সগোত্রে এ কার্য নাহি হয় ॥ 
ভগবান্‌ সদাগর মথুরা নগরে | 
পদ্মাবতী নাম কন্যা আছে তার ঘরে ॥ 
চান্দ বলে শ্রীবিষ্ণু ইহার নাহি কাঁম। 
শুনিতে উচিত নহে কাণীর সনাম (>) ॥ 
SIAM নগরে আছয়ে আর FF | 
SVX রাজার ঘরে রূপে গুণে ধন্তা ॥ 
সর্ব সুলক্ষণ কন্যা কেশ অল্প গাছি। 
চান্দ বলে না কহিও পূর্বে শুনিয়াছি ! 
প্রতাপ রুদ্রের কন্যা নামেত সোণাই | 
তার সম রূপে গুণে ত্রিভুবনে নাই ॥ 
চান্দ বলে ইসম্বন্ধ করিবারে নহি। 
লক্ষ্মীন্ধরের মাতৃ নাম মোর হয় সহি ॥ 
সিন্ধুপ দ্বীপেতে বৈসে অনন্ত-মাণিকা | 
অলম্যান গোত্র সেহি গন্ধ-বণিকা ॥ 
চান্দ বলে তার নহে সমানে গমন | 
atzi (২) সম্বন্ধ করাইব কি কারণ ॥ 
লক্ষ্মীধর সদাগর বৈসে লক্ষ্মীপুর! | 

তার ঘরে আছে কন্ঠ নাম উদয়-তারা ॥ 
পদ্মিনী জাতীয় tal অধিক সুন্দরী । 
চান্দ বলে অনুচিত লখাইর বীয়ারী ॥ 
উড়িম্যা দেশেতে বৈসে শ্রীবৎস ধর। 
শশীপ্রভা নাম কন্তা আছে তার ঘর ॥ 
চান্দ বলে ই সম্বন্ধ মনে নাহি সাধ। 
চণ্ডীর সহিত বেটা করিছে বিবাদ ॥ 





(২) নীচ। 


মনসা-মঙ্গল__ছ্িজ বংশীবদন__-১৬শ শতাব্দী | ২৪৯ 


এহি মত যত FH দোষে গুণে আছে | 
ভাবিয়া মাধব ভাট কহিলেক পাছে ॥ 
ভাটে বলে শুন সাধু বচন আমার | 

শাস্ত্রে al বিহিত আছে sata বিচার ॥ 
কপালেতে কালপূত (>) fara নীলরেখ। 
সেই কন্তা পুরুষের যম পরতেখ (2) ॥ কন্তা-লক্ষন-বিচার । 
সর্প লেজ কেশ যার শকুনের আখি। 
আছুক বিয়ার কথা প্রভাতে না দেখি n 
কর্কট সমান নাস! মর্কট বদনী | 

gaa সমান মাঝ! মহিষ-গামিনী ॥ 

দন্ত উধর (৩) আর উদ্ধ মুখে চায়। 

সেহি কন্ঠ! পুরুষের প্রাণ লৈয়! যায় ॥ 
অতি কাল! অতি গোরা অতি দীর্ঘ রেশ | 
অধিক peal (8) যে বা অত্যন্ত বয়েস ॥ 
বুক Goi নাগফট (৫) চিরণ (৬) দাত যার | 
সেহি কন্তা বিষ! কৈলে পুরুষ সংহার ॥ 
aa পদ জ্যোতি হীন মুখ যদি হয়। 
প্রভাতে দেখন তারে উপযুক্ত নয় ॥ 
অঙ্গুলী যাহার ছোট চঞ্চল কমর । 

ছয় মাসে পতি যায় যমের নগর ॥ 

মাতৃ নামে sai আর পিতৃ নামে TA | 
সেহি বিয়া অনুচিত শুন সদাগর ॥ 

মাতৃ পক্ষে পঞ্চ গোত্র (৭) ত্যজিবেক নারী | 
পিতৃ পক্ষে সপ্ত গোত্র ত্যজিবে বিচারি ॥ 
তবে বিয়া করিবেক শুন সদাগর | 

নিকটে করিব faal ত্রিগোত্র অন্তর ॥ 

এহি মতে FATA যে দোষ গুণ আছে। 
ভাবিয়া মাধব ভাট সকল কহিছে ॥ 

দ্বিজ বংশী দাসে বলে হইল WA | 

সা রাজার কন্যা আছে AA সুলক্ষণ ॥ 


O D) জ্টুললর্জাচিল। (২) প্রত্ক্ষ-সাক্ষাৎ। ৩) উচ্চ। 


(৪) gat (৫) নাগ ফণার স্তায় নাসিকা। 
(৬) চিরুণীর মত। (৭) গোত্র = পুরুষ | 


২৫০ 


WA সেন ও তৎপুত্র গঙ্গাদাদ সেন ৩৫০ বৎসর পূর্বে জীবিত 
ছিলেন। ইহারা উভয়েই প্রাচীন বঙ্গের বিখ্যাত কবি। পূর্ববঙ্গের 
৩০০ বৎসরের প্রাচীন পুঁথিগুলিতে ইহাদের বহুসংখ্যক কবিতা পাওয়া 
গিয়াছে । ইহারা রামায়ণ, মনসা-মঙ্গল, মহাভারত প্রভৃতি বহুবিধ গ্রন্থ 
রচনা করিয়াছেন। (বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্য, “তৃতীয় সংস্করণ 
৫০৪ পৃষ্ঠা দ্রষ্টব্য )। ইহাদের জন্মভূমি বিক্রমপুর দীনারদি গ্রাম । 
এখন এই গ্রামের নাম ঝিনারদি। আমার পূর্বে সংস্কার ছিল ইহার! 
বৈছ্বজাতীয়, কিন্তু সম্প্রতি একখানি প্রাচীন পুথিতে গঙ্গাদাসের এই 
রূপ ভণিতা! পাইয়াছি। “বিরচিল গঙ্গাদাস বণিক্য তনয়” সুতরাং ইহারা 
বণিক্‌ জাতীয়, খুব সম্ভব স্বর্ণ বণিক্‌ জাতীয় ছিলেন বলিয়া অনুমিত হয়। 
এখনও ঝিনারদি গ্রামে বহু সংখ্যক সুবর্ণ বণিক বাস করিতেছেন | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
কবি যষ্ঠাবর | 


যষ্ঠীবরের উপাধি ছিল “গুণরাজ A | 


(>) সনকারে | 
(৩) টাদ সদাগর বানিজ্যের পথ হইতে গৃহে ফিরিয়া আসিয়া al 
সনকাকে লক্ষ্মীন্ধরের (পুত্রের) বিবাহ হইয়াছে কিন! জিজ্ঞাসা করিতেছেন। 
দেয়ান = দরবার = সভা | 


(8) 


ঠাঁদ-সদাগরের পুত্র-বিবাহের চেষ্টা | 
সোণকাতে (১) জিজ্ঞাসা করিল সদাগর | 
বিবাহ নি (২) করিয়াছে পুত্র লক্ষ্মীন্ধর ॥ (৩) 
সোণকাএ বোলে পুত্র বিবাহ নাঞি করে | 
কেমতে হইব বিহা তুমি নাই ঘরে ॥ 
সদীগরে বোলে BTS গো পোহাক রজনী | 
কালিকা কহিব পুক্র-বধূর কারণী ॥ 

সুর্য্যের উদয় হৈল হইল CARA | 

বাহির মণ্ডপে সাধু করিলেক দেয়ান (8) ॥ 
কোতোয়ালে নগরে নগরে কহে বাত | 
সকল হারায়্যা আইল চম্পকের নাথ ॥ 
হরিষ বিষাদ হৈল শুনিঞ্া কত লোক | 
সর্বজন চলি আইল দেখিতে কৌতুক ॥ 
শ্রীধর পণ্ডিত আইল সুবুদ্ধি মনোহর | 
দলে বলে চতুরঙ্গে মিলিল সকল ॥ 


(2) fF ai | 


মনসা-মঙ্গল-__কবি AI Ae ১৬শ শতাব্দীর SANG | ২৫১ 


মেঘডন্বুর ছত্র (১) ধরিলেক তুলি। 

দুই পাশে শ্বেত চামরে ঢুলাছলি ॥ 
পণ্ডিতেরে নমস্কার করিলেক নৃপতি | 
'চিরজীবী করি দ্বিজে করিলেক স্থিতি ॥ 
হস্ত যোড় করিয়া কহত সদাগর। 

শুন শুন পুরোহিত পণ্ডিত শ্রীধর | 

ধন জন হারাইলু পাইলু বহু Bes | 

সকল পাসরি মুঞি দেখিয় পুত্র মুখ ॥ 
যৌবন পুর্ণিত পুত্র বিবাহ নাঞি করে। 
সোণকার দোষ নাই আমি নাঞি ঘরে ॥ 
এই হেতু জিজ্ঞাসা করিএ তোমা ঠীঞ্জি। 
লক্ষ্মীন্ধরের যোগ্য কন্তা কথা গেলে NS ॥ 
শ্রীধর পণ্ডিতে তবে দিলেক উত্তর | 

শুন কহি TH আছে যার বার ঘর ॥ 
ভট্রাচাধ্যে কহে তবে জানিয়া বিশেষ | 
সর্ধরাজ্য আমি যে ভ্রমিল নান! দেশ ॥ 
মাণিক্য পাটনে আছে সাধু ধন দত্ত | 
অষ্ট বৎসরের FI তাহার WAS | 
সদাগরে বোলে মোর তার দাএ নাই 1 (২) 
আর কার FH আছে কহ মোর TH ॥ 
কনক-পাটনে আছে সাধু হরেশ্বর | 
দশবংসরের FH আছে তার ঘর ॥ 
সদাগরে বোলে মোর তার দাএ ATE । 
আর কার কন্যা আছে কহ মোর ঠাঞ্জি ॥ 
সাহ নামে বেণে আছে নগরে উজানী | 
যার ঘরে দ্বাদশ বৎসরের কন্যা খানি ॥ 
সুন্দর শ্যামল (৩) বর্ণ সুরুচি যে কাম। 
ভুবনে নাহিক হেন গুণ ART ॥ 





পুরোহিত শ্রীধরের 
প্রস্তাব। 


(১) মেঘডূম্বর একরূপ উতংকুষ্ট, বস্তু বিশেষ, তাহার নির্মিত ga | 
আমরা কবি কঙ্কণ চণ্ডীতে লহনাকে স্বামীর প্রত্যাগমন উপলক্ষে নানাবিধ 
বেশ শজ্জার মধ্যে “মেতড়ম্বর” শাড়ী পরিধান করিতে দেখিতে পাই | 
(২) সেকন্তা দিয়া কায নাই। 

(৩) গৌর । 


২৫২ 


কম্যাদর্শনে যাত্র!। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
সৰ্বগুণে বিশারদ সেই কন্যা খানি। 


জানিঞা আদেশ কর পাঠাও কোরণী (>) ॥ 


যশাই দৈবজ্ঞে যদি কহিল উত্তর। 
কহিতে লাগিল তবে চাদ সদাগর ॥ 
রাজাএ রাজাএ et করিবারে চাই। 
সাহের কুমারী বিহা করিব লখাই ॥ 
CHATS যে কন্যা গিয়া চাহিয় (২) আপনে 
তবেসে (©) করিব বিহা আমার নন্দনে ॥ 
ব্রাহ্মণ দৈবজ্ঞ ভাট নট যে বা ছিল। 

* * * * || 
রামাই সেবক বলি করিল হাকার | (8) 
সঙ্গে করি লও সৈম্ত পঞ্চাশ হাজার ॥ 
সফরিয়া (৫) পঞ্চ মাণিক্য লৈল তুলি। 
হস্তী ঘোড়া সৈন্য সেনা চতুরঙ্গ বলী ॥ 
রাজার আদেশ রামাই মাথে করি লৈল। 
রাজ্যের ভিতরে সব সৈন্য সাজাইল ॥ 
দৈবজ্ঞ গণিয়া দিল শুভ ক্ষণ করি | 
বিজয় মঙ্গল ঘট বসায় সারি সারি ॥ 
ঘটের উপরে আনি দিল আম ডাল। 
সুবাসিত জল ভরিয়া দিল পুষ্পমাল ॥ 
রজত কাঞ্চন আর আনেন দক্ষিণে | 
হাতে TA ধান্য বেদ পঠএ SPH ॥ 
স্বতের প্রদীপ হাতে লয়ে নারীগণ। 
মঙ্গল PATS সবে জোকার (৬) গগন ॥ 
সর্ব সৈন্য লইয়া সাধু করিল পয়ান (৭)। 
ধানুকীর ঠাট (৮) সব হইল আগুয়ান ॥ 


তেলেঙ্গার ঠাট (৯) লড়ে (১০) বত্রিশ হাজার | 


নট নত্বকী চলে নাই ওর পার (১১) ॥ 


(১) করণী- West (২) ভাল করিয়া দেখিব। 
(৩) তাহা হইলে। (৪) হুঙ্কারের অপত্রংশ। 
(৫) বাণিজ্যে প্রাপ্ত । (৩) জয়কার, হুলুধবনি। 
(৭) প্রস্থান | (৮) CHD (৯) তৈলঙ্গীয় সৈন্য | 


(১০) যাত্রা করে। 


(১১) ওর পার = সীমা-সংখ্যা। 


মনসা-মঙ্গল- কবি য্টীবর-_খঃ ১৬শ শতাব্দীর প্রথমার্ধ | ২৫৩ 


বেয়াল্লিশ ata বাজে কাংশ্য FASTA | 
পঞ্চস্বরী বাছ্চ বাজে ঢাককে বিশাল ॥ 
গজ কান্ধে সোয়ার চলিল লক্ষ্মীন্ধর । 
কনক চৌদলে (১) চড়ি চলে সদাগর ॥ 
কহে কবি ষষ্ঠীবর মনসার বর । 
বেলাবেলি এড়াইল চম্পক নগর ॥ 
নদ নদী এড়াইল পর্বত কানন। 

খাল বিল এড়াইল পর্বত বিস্তর ॥ 
তিন রাত্রি পরবাস পথেত করিঞ্া | 
বেহার-পাটনে চাদ মিলিলেক গিয়া ॥ 
দশ দণ্ড বেল! আছে হৈতে অবশেষ | 
হেন কালে কৈল চাদ নগরে প্রবেশ ॥ 
দেখিল উজানী লোক বয়ান (২) আনন্দ । 
Raia ঘর দ্বার সুবর্ণ নির্বন্ধ (৩) ॥ 
স্বর্ণের চিত্র ঘর স্বর্ণের চাল। 
চতুর্দিকে শোভা করে মণি মুক্তা মাল ॥ 
ঘরের উপরে শোভে সোণার কলসী | 
নেতের পতাক! উড়ে গগন পরশী ॥ 
সুন্দর রমণী সব দেখি নানা বেশ । 
স্থানে স্থানে ক্রীড়া করে সুন্দর পুরুষ ॥ 
ব্ৰাহ্মণে পঠএ বেদ CRAY অস্ত্র ধরে | 
বি্যাধরী নাচয়ে গন্ধর্বে নৃত্য করে ॥ 
দেখি হরযিত হৈল সদাগর ACH | 
ধন্ত uy করি চন্দ্র তখন বাখানে (8) ॥ 





লক্ষমীন্ধরের বিবাহ যাত্রা | 
চোরের নগর এড়ি যায় সদাগর | 
কাজির নগরে গিয়া মিলিল সত্বর ॥ 
প্রথম চলিল কাজি মীর বহরবাণি। কাজির নগর 
গাএ আঙ্গি মাথে টুপি কুল হিঙ্গুলানি ॥ 


(১) স্বর্ণ চতুর্দোলে | (২) বদন। 
(৩) বাধা, নিশ্মিত। (৪) প্রশংসা কয়ে । 


২৫৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বড় বাবু ছোট বাবু কাজি এক লাখ । 
হিন্দু থেদাই ভাত খাইব নহে যেত লোক ॥ 
সেখ মীনা চলি আইল ঘোড়াত শোয়ার | 
রাজা সঙ্গে চলে শতে শতে পরিবার ॥ 
শতেক CATS চলে হাতে ফুল হাতা | 
মুদ্দগলিষ কাজি চলে শোনা বিবির আতা ॥ 
ফুল সৈদ কাজি লড়ে pal বিবির ভাই। 
চলিল কাজির মিঞা খিতি বাঁসাই ॥ 

কাটা তকেয়া মাথে কাটা যে ইজার। 
লাখেরাজি কাজি চলে এগার হাজার ॥ 
পাটা দুলিচা বহা (>) চলে শতে শতে | 
টোপর বহা ষোল শত চলে রাজপথে ॥ 
হুষণের সালা চলে কাজি ATS | 
ধেপড়িবহা চলিল শতে শত ॥ 

দুশত চলিল হুষণের উদ ate | 

উদ বখির শস্ত চলে তাহা কত লেখি ॥ 
ঠোঠ! বোচা যত চলে লেখা যোখা নাই | 
চাখলিয়া তের হাজার চলে ঠাঁঞি ঠীঞ্ছি | 
চৌদ্দ শত দরবেশ চলে আরবেলা (2) হাতে | 
ভাঙ্গ লাড়ু খাএ পাটের থুপি মাথে ॥ 

যত কাজি বত সৈদ যতেক মোল্লনা | 

সকল চলিল না রহিল এক জনা ॥ 

চলিল কাজি হুষণ সৈয়দ সুলতান | 

আগে পাছে দোলা ঘোড়া পদাতি যোগান ॥ 
প্রথমে চলিল কাজি মীর বহর তাজি। 
আঠার হাজার পাইক তাহার বামবাজি ॥ 
সতর হাজার পাইক বামবাজ লড়ে | 
ধান্থুকীর ফৈদ সব লড়ে ঘোড়ে ঘোড়ে ॥ 
মুখে দোয়া (©) করে কাজি হাতেত কোরাণ। 
সাহেমানি দোলা আনি দিল বিদ্যমান ॥ 


(১) বাহুক। (2) আলবোলা, গড়গড়ী | 
(৩) মঙ্গল প্রার্থনা | 


মনসা-মঙ্গল-_কবি ষষ্ঠাবর — 2s ১৬শ শতাব্দীর প্রথমার্ধ I 


(>) 
(2) 
(9) 
(8) 
(৫) 
(9) 
(৮) 


দোলাএ চড়ি কাজি খসাইল l | 
সেই দিন যুমা বার (১) পেগম্বরি রোজা ॥ 
ভণে গুণরাজ খানে (২) কাজির বড়াই (9) | 
হিন্দুয়ান খ্ডাইয়া থাওয়াইব গাই ॥ 


আইল হুষণ কাজি ওয়ার অন্তর (8) | 
হরধিত হৈল তাহা দেখি লক্ষ্মীন্ধর ॥ 
চাদে বোলে শুন অএ লেভাই AKA | 
তাম্বথল আনিয়! দেয় হুষণ-গোচর ॥ 
সাধুর বচন লেতা না করিল আন। 

পাপ ফুল আনি দিল কাজি বিদ্যমান ॥ 
হরিষ হরিষ কাজি ওয়! পাণ দেখি। 
গুয়ার লাগি al চাহি দেশের মান্ত রাখি ॥ 


এতেক বলিয়া কাজি করিল বিদায়। 

বিজয়! নগরে দিয়া সদাগর যাএ ॥ 

ধানুকী ছিপাহি (৫) সম (৬) আগুসারে ধাএ। 
পরদল (৭) আইসে দেখি রাজ্য পলাএ ॥ 

কি হৈল কি হৈল করি বোলে সর্ব FA | 
কোথা হৈতে পরদল আইল TETA II 

স্বদেশী বিদেশী পলাএ আর তীর্থবাসী | 
নিকারী ভিখারী পলাএ আর ষে সন্ন্যাসী ॥ 
ব্রাহ্মণ শিষ্যগণ পলাএ পুথির পাটা (৮) মাথে। 
ক্ষেত্রী বৈশ্য শূদ্ৰ পলাএ চারি fers ॥ 

কান্দে তার করি পলা এ তেলী গোয়াল। 
চণ্ডাল কৈবর্ত পলাএ এড়ি (৯) নৌকা জাল ॥ 


ঈশ্বরের দিন। 
কোন কোন স্থনে “গুণানন্দ খা” এইরূপ পাঠীস্তর দৃষ্ট হয়। 
TH | 

মন। BA (পাণের) কথা মনে করিয়!। 
সিপাহী । (৬) সব। 
শত্রু আসিয়াছে মনে করিয়া রাজ্যের লোক পলাইতে লাগিল। 
কাঠাবরণ। (৯) ত্যাগ করিয়া | 


২৫৫ 


বিজয়ানগরে গমন। 


২৫৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


চুওয়াল (১) সকল পলাএ করি লড়া লড়ি (2) | 
বুদ্ধ সকল পলাএ হাতে লৈয়া লড়ি ॥ 

প্রাণ ভয়ে বুড়া সব ধাইয়া লড়ে (৩)। 

উচ্চ নীচ ভূমিতে পাছাড় খাইয়া পড়ে ॥ 

ত্রাস পাইয়া উঠিয়া দিবারে চাহে AG | 

উপুড় হইয়| পড়িয়া আঁঠুর (৪) গেল ছড় (৫) ॥ 
নবীন যুবতী ধাএ ত্রাস পাইয়া TA | 

বেতাগ কাটায় (৬) লাগ পাইয়া আছড়িল ভূমে ॥ 
কি বলিব সাহে রাজা শুনিয়া বচন | 

নটেরে বোলহ বাজাউক মঙ্গল বাজন | 
সদাগরের বচন শুনিয়া কুতুহল। 

নান। মত Ato বাজে বিবিধ মঙ্গল ॥ 

বহ বহ বলিয়া ঢোলেত মারে বাড়ি। 

ঢাক মৃদঙ্গ শানাই পঞ্চ শব্দ জুড়ি ॥ 

কেহ ধাএ কেহ রহে নাগরী সকল। 

যুক্তি ভাবি আইলেক স্ুবুদ্ধি মণ্ডল | 

Ter বোলে স্থির হও না হও বিকল। 

বৃথা কাযে লড় পাড় সকল কুশল ॥ 

চম্পক নগরে ঘর চাদ সদাগর । 

তান পুক্র TRI পরম সুন্দর ॥ 

বিবাহ করিতে Nea সাহের কুমারী | 

যার যেই ঘরে রহ মন স্থির করি | 

রহিল মণ্ডলের বাক্যে পাইয়৷ প্রবোধ। 

দেখিয়া বহুল সৈন্য মণ্ডল হৈল ক্রোধ ॥ 

আগু বাড়ী চল যাই রাখিতে বেকর | 

রহ রহ বলিয়া রাখিল লক্ষ্মীন্ধর ॥ 

অশ্ব পৃষ্ঠে থাকি বসিল সদাগর । 

দুই চক্ষু পাকাইয়! বোলে ধর ধর ॥ 

পাত্র মিত্র কোতোয়ালে দিল ঘোড়া af | 
মার মার করিয়া তোলে চান্বুকের (৭) বাড়ী ॥ 





(৯) যাহারা মদ চুয়ায় শুঁ'ড়ী। (২) দৌড় frat | 


(৩) ধাবমান হইয়া! দৌড় দেয়। (৪) হাটুর | 
(৫) ছিড়িয়া যাওয়া। (৬) বেত sor (৭) চাবুকের। 


মনসা-মঙ্গল___কবি ATT _খঃ ১৬শ শতাব্দীর প্রথমার্ | ২৫৭ 


HRA ৰোলে তোর ভাঁবু কি এ নড়ে রাই। 
দেশের মান্য রাখিয়া বেকইর গুয়া চাই ॥ 
বিনি ea না দিলে যাইতে না পারিবা। 
শুই ছাএ না দিলেই ষে অপমান পাইবা ॥ 


সোণকারে বিদায় দিয়া চলিল তংকাল। যাত্ৰাকালে কুলক্ষণ । 
ঘর হতে বাহিরিতে মাপে লাগে চাল ॥ 

বসন পরিতে চাদ আঠুতে ঠেকে কোচা। 
আচন্বিত চোখে লাগে আঙ্গুলের ঝৌচা ॥ 

শঙ্কর পূজি চলে সাধু ললাটেত ফোটা | 

নগরের মধ্যে দেখে হস্ত পদ কাটা ॥ 

atara (>) চুলি দেখে বিরুতি শরীরে | 
কান্দয়ে বাদ্ধক (২) ভিক্ষা মাগি ধরে ঘরে | 
মুক্তকেণী দিগন্বরী aca যোগিনী | 

আকাশে FITS দেখে সাচান (৩) গৃধিনী ॥ 
তাহা না গণিয়া চাদ চলিল সকাল I 

বাম হতে দক্ষিণ দিগে যাওস্তি শৃগাল ॥ 

TS যত বাধা পড়ে তাহা নাহি গণে। 

নৌকার নিকটে গেল প্রসন্ন বদনে ॥ 

নাসিকার স্বর বুদ্ধি (৪) নাএ তোলে Ate (৫) 
ত্বরমাণে মেলি দিল চৌদ্দখান নাও | 

এক ছুই তিন চারি মাস পঞ্চ ছয়। 
মিলিলেক সদাগর নদী কালিদয় ॥ 
কালিদহের তীরে চাদ ছয় মাসে যায়। 

তবেত VAS নৌকা উত্তরের বাএ (Y) ॥ 


2 


(১) আউদর বা আলুদল = এলায়িত। (২) বৃদ্ধ। 

(৩) বাজ পাখী। (৪) বুঝিয়া। 

(৫) নাকের শ্বাস কোন দিকে বেণী বহিতেছে তাহা পরীক্ষা করিয়া 
সেই দিকের পদ অগ্রে নৌকায় তুলিয়া দিল। 

(৬) বাতাসে। 


২৫৮ 


গঙ্গাদাম সেন 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
খঃ ১৬শ শতাব্দীর CATS | 





পদ্মার বেশ-পরিধান | 


পদ্মা আনি সখীগণ বেশ করে সুশোভন 
শিবের নন্দিনী অভিরাঁমা | 

কপালে তিলক-শোভা মযূর-পুচ্ছের আভা 
যেন দেখি পূর্ণ চন্দ্রিমা ॥ 

কর্ণেতে কুণ্ডল-মণি অরুণ-বরণ জিনি 
গণ্ডকোণে করে বিরাঁজিত। 

fora বান্ধিয়া ভালে বেড়িয়া বকুল-মালে 
যেন তার! মেঘেত বেষ্টিত ॥ 

কপালে সিন্দুর-শোভা৷ অরুণ-কিরণ আভা 
নাসামূলে বেসর-মণ্ডন। 

বক-হংস জিনি ston দুলিছে চম্পক-মালা 
কোন্‌ বিধি করিল ঘটন ॥ 

জয় দেবি ব্ৰহ্মাণি কুরঙ্গ-নয়ন জিনি 
অঞ্জনে রঞ্জিত তিন আখি। 

চরণে নূপুর বাজে কটিতে কিঙ্কিণী সাজে 
রূপ দেখি না পিছলে (১) আখি ॥ 

কনক চম্পকর্পাতি অপূর্ব অঙ্গের ভাতি 
হেম জিনি মুক্তাহার সাজে | 

রত্ব অলঙ্কার অঙ্গে কে হেন পতঙ্গ অঙ্গে 
হেমাঙ্গুরী অঙ্গুলি বিরাজে ॥ 

ora ভঙ্গিমা দেখি কামের কামান লুকি (2) 
মদনে তজিল AFATA | 

গজেন্দ্র-গমনে জিনি চলিতে কিঙ্কিণীধবনি 
মুনিগণে ছাঁড়িল ধেয়ান ॥ 

বিচিত্র গৌরিন শাড়ী জয় দেবী বিষহরি 
সাজাইয়া নিল সখীগণ | 


(>) ফিরে। 
(২) কামের কামান আত্ম-গোপন করে | 


মনসা-মঙ্গলব_কেতকাদাস-_-১৬৫০ খৃষ্টাব্দ | 


রাজকুষ্ণ দ্বিজে (১) F4 নারীগণে জয় জয় 
গঙ্গাদাস সেনে BAST ॥ 


কেতকাদাস CHITA | 


কেতকাদাস CHAT অনুমান ১৬৫০ খৃষ্টাব্দে মনসামঙ্গল রচনা FTAA | 
ইনি কায়স্থ-নংশোদ্বৰ ছিলেন | কেতকাদাস উপাধি, ক্ষেমানন্দই প্রকৃত 
ata) ইহার বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ( তৃতীয় সংস্করণ ) ৪৭০ 
পৃষ্ঠায় দ্রষ্টব্য। বঙ্গদেশে এই মনসার ভাসান বটতলার কৃপায় এবং 
অসামান্ত কবিত্বগুণে সর্বত্র প্রচারিত। 


যতেক বর্যাতীগণ (2) হরিষ অন্তর | 
নিশিষোগে পাইল গিয়ে নিছনি নগর ॥ 
মধুর মাদল বাজে কাড়া পড়া মানি। 

কাসর সুন্দর বাজে হরি হরি ধ্বনি ॥ 

দণ্ডী মুহুরি বাজে রসাল মৃদঙ্গ । 

ঝাঝরি ডিগিম বাজে পিনাক RAIF ॥ 
কন্তাতী বর্যাতী পথে হৈল হুড়াহুড়ি। 
কন্দল করিয়া পথে নিভাইল দেউটা ॥ (৩) 
অমলা (8) ফেলাইয়৷ দিল এ গুড় চাউলি (৫)। 
জামাতা দেখিয়া সায় বাণ্যা উত্তরোলি ॥ (৬) 
যতেক বণিকের নারী বএস (৭) কিশোরী | 
দেখিয়৷ সন্তোষ বড় অমলা! সুন্দরী ॥ 


(১) সম্ভবতঃ ইনি গঙ্গাদাসের রচনার মধ্যে নিজের নামটি যোজনা 
করিয়া গৌরবান্থিত হইতে চাহিয়াছেন। বিগ্তাপতির পদ লইয়া গোবিন্দ- 
দাস যে ভাবে নিজের নামের ভণিতা দিয়াছেন, তাহাতে গোবিন্দদাসের 
কৌশল ও কবিত্বের পরিচয় আছে। কিন্তু অনেক সময় পুঁখি-নকলকারগণ ও 
কবির ভণিতার সঙ্গে এই ভাবে নিজের নাম যুড়িয়া দিয়া কৃতার্থ 
হইয়াছেন। এখানে তাহাই হইয়াছে বলিয়া মনে হয়। 

(২) বরষাত্রিগণ। 

(৩) দেউটী=দীপ। বরপক্ষ ও কন্ঠাপক্ষীর লোকগণের কৃত্রিম কলহ 
ও দীপ-নির্বাণ-প্রথা এখনও অনেক সমাজে প্রচলিত আছে। 

(8) CEMA মাতা । কোন কোন মনসামঙ্গল কাব্যে ইহার নাম 
‘সুমিত্ৰ’ ও কোন কোন কাব্যে ইনি “কমলা” নামে অভিহিত। 

(৫) লাঞ্জ ও পুস্প-বর্ষণের ন্যায় বোধ করি গুড় ও চাউল বর্ষণের 
রীতি ছিল। (৬) জামাতা দেখিয়া সায় বেণে (বেছলার 
পিতা) উপস্থিত হইলেন। (৭) বয়স। 


২৫৯ 


লগ্ীন্ধরের বিবাহ । 


২৬০ 


বেহুলার বেশ ও সজ্জা | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সুনীলা Vou নীল বাণের SAM | 
চিত্রাবতী' কৌশল্যা আইল বিজয়া ॥ 
Pa রোহিণী রতি সতী সত্যভামা। 
পার্বতী তুলসী নারী আর তিলোত্তমা ॥ 
তারা হীরা আইল আর যশোদা যমুনা। 
হীরা নীলা হরি প্রিয়া সর্ববশী মদনা ॥ 
আইল ইন্দ্রাণী নারী শচী AAPA | 
প্রসন্ন বদন ACS সোহাগ কমলা ॥ 
দৈবকী দ্রৌপদী কুস্তী আইল রমণী। 
সীতা গঙ্গ। স্থলোচনা ভরত-জননী ॥ 
যতেক রমণী সঙ্গে চপল গমন। 
একর চক্ষে কোন জন দিয়েছে অঞ্জন | 
অপর অঞ্জন দিয়ে ত্বরা করি সাজে। 
এক পদে পাসলি কেহ তাড় অদ্ধভূজে ॥ 
* *  কেহনাঞ্ি হার গলে। 
এক কর্ণে কর্ণপুর বিপরীত দোলে ॥ (>) 
নগরে নাগরী যত আইল ত্বরাতরি | 
বেহুলার রূপ (২) তার! সভে মেলি করি ॥ 
হরিদ্রা বাটিয়া দিল বেহুলার গায়। 
নারায়ণ তৈল দিল তাহার সি থায় ॥ 
সোণার চিরণী দিয়া আচ্চড়িলা! কেশ। 
বিবিধ বিধানে তার ভে করে বেশ॥ 
কুন্তল বান্ধিল তার মুকুতার CORA | 
নবীন জলধর যেন জিনি শশধরে ॥ 
লক্ষ্মীরূপ! বেহুলা লক্ষণ আছে ভাল। 
পূর্ণিমার চন্দ্র যেন মুখ কৈল আলো ॥ 
নান। আভরণ পরে যেখানে যে সাজে। 
রতন পাসলি দিল চরণ-পঙ্কজে ॥ 
শুভক্ষণে দুই জনে গন্ধ অধিবাস । 
ক্ষেমানন্দ বলে দেবি রিপু কর নাশ ॥ 


পদে এরূপ অনেক স্থানে বর্ণনা আছে। 
প্রথম সুচনা দ্রষ্টব্য | 


(১) কৃষ্ণের বাশী শুনিলে গোপীগণের এই ভাব হইত, বৈষ্ণব 


ভাগবতে এই ভাবের কবিতার 
(২) বেশ। 


মনসা-মঙ্গল__কেতকাদাস__-১৬৫০ খৃষ্টাব্দ | 
কোলাকুলি আলিঙ্গন বেহাই বেহাই। 
চাপিল পাটের দোল! (>) বেহুলা লখাই ॥ 
বেহুলা লাগিয়! কান্দে অমলা বাণ্যানী। 
ছয় ভাএর কোলে (২) তুমি দুলাল বহিনী (৩) ॥ 
নিকটে তোমার তরে না মিলিল বর | 
কেমনে পাঠাব ঝিএ দেশ দেশান্তর ॥ 
সঙ্গের খেলুয়া সব বেড়িছে কান্দিয়া | 
কোথাকারে যাহ আমা সভারে এড়িয়া | 
কোন্‌ দেশে যাহগো আসিবে কত দিনে | 
কেমনে রহিৰ মোরা তোমার বিহনে ॥ 
বেহুলা নাচনী (8) প্রবোধিয়া মভাকারে | 
শুভক্ষণে যায় রাম! দোলার উপরে ॥ 
বর Sal যাইতে বাজে ব্যাল্লিশ বাজন!। 
দেখিতে ধাইল যত নগরের অঙ্গন! ॥ 
পুত্রবধূ লৈয়া সাধু নিজ দেশে যায়। 
হংসরথে বিষহরী দেখিবারে পায় ॥ 
মনসার তয় সাধু মনে মনে গুণি। 
ইথে দুঃখ দেই পাছে চেঙ্গ মুড়ি (৫) কাণী ॥ 
মুখে হলা হল! (১) সাধু হৃদয়েতে FEA | 
প্রভাতে Sia কালি Sona যৌতুক ॥ 
পুত্রবধূ সদাগর না লইল বরে। 
সেই রূপে শোয়াইল লোহার বাঁসরে ॥ 


(১) যে দোল! ABAAA আবরণে ঘেরা | 

(২) কোলে-কনিষ্ঠ। (৩) তগিনী। 

(8) বেহুলা নর্তকী-শ্রেষ্ঠা ছিলেন, এবং নৃত্য -প্রভাবেই তিনি দেব- 
সভায় সফলতা লাভ করিয়াছিলেন। বাল্যকালে বেহুলা যখন নাঁচিতেন, 
তখন “তার নৃত্য দেখি অমলা মোহ যায়” Asis বর্ণনা আমরা এই 
কাব্যের পূর্বাধ্যায়ে পড়িরাছি। 

(e) চেঙ্গলচিংড়ী মংস্ত। চেঙ্গমুড়ি-চিংড়ী মৎস্তের মস্তকের 
স্টার মস্তক যাহার। চাদ সদাগর মনসাদেবীকে এই প্রকার কটুক্তি 
করিতেন। 

(৬) হলহল! শব্দ = কলরব। 


২৬১ 


বেহুলা লক্ষ্মী ক্ধরের 
লোহার বাসর | 


২৬২ 


সোণকার নিষেধ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কালীনাগ লক্ষনীন্ধরকে দংশন করিয়াছে । aam স্বামীর 
মৃত দেহের পার্খে কীদিতেছেন। এই অবস্থায় বেহুলার 
শাশুড়ী সোণকার বাঁসর-গৃহে প্রবেশ ও 


বেহুলাঁকে গালাগালি | 


প্রাণনাথ কোলে কান্দে বেহুলা নাচনী । 
ঘরে হৈতে শোনে তাহা সোণকা বাণ্যানী ॥ 
ক্রন্দন শুনিএগ তার শুকাইল হিয়া | 
পুত্রবধূ দেখিবারে চলিল বাইয়া ॥ 

CARA নাচনী কান্দে বড় উচ্চৈঃস্বরে | 
দুর্লভ লখাই মৈল খষ্টার উপরে ॥ 

দেখিয়া বিদরে প্রাণ চক্ষে পড়ে পানী i 

মরা পুত্র কোলে SAN কান্দেন বাণ্যানী ॥ 
পু্রশোক দিতে বেহুলা এতদিন ছিল। 
gas লখাই মোর না জানি কি Fa ॥ 

হা পুতির (>) পুত্র মোর বাছা লক্ষ্মীন্ধর । 
তোমা লাগি গড়াইল লোহার বাসর ॥ 
কার শাপ হৈল মোরে কেব! দিল গালি। 
বংশে কেহ না রহিল দিতে জলাঞ্জলি ॥ 
সোণকা কান্দিয়া দেয় বেহুলারে গালি। 

সি থার Praca তোর না পড়িল কালী ॥ 
পরিধান বস্ত্রে তোর না পড়িল afar | 
পাএর আলতায় তোর না পড়িল ধূলি ॥ 
qa কপালিনী বেহুলা চিরনীঞা দাতী। 
বিভা দিনে মৈল পতি না পোঁহাইল রাতি ॥ 


মৃত পতি লইয়া বেহুলার কলার মান্দাসে যাত্রা | 


কলার মান্দাস ভাসে গাঙ্গুড়্যার (২) জলে। 
বেহুলা ভাসিতে যায় প্রভু লয়্যা কোলে ॥ 
সোণকা কান্দিয়ে বোলে আলে! অভাগিনী | 
এ তিন ভুবনে ইহ! কোথাহ না শুনি ॥ 


(১) পুত্রহীনীর ৷ (২) NAY নদীর | 


০১) তুমি স্বামীকে পুনর্জীবিত করিবে, ইহা কোন ব্যক্তির বিশ্বাস 


হইবে? 


শিশু যুবা অবলা যাহার পতি মরে | 
বিধবা হইয়া সে থাকয়ে নিজ ঘরে ॥ 
কিসের কারণে তুমি জলে ভাসে যাবে । 
প্রতীত কাহার মনে কান্ত জীয়াইবে ॥ (১) 
বেহুল! বিনয়ে বলে শাশুড়ীর তরে (২)। 
মরা পুত্র SAS পাইবে তুমি ঘরে ॥ 
কড়ার তৈলেতে রাম! প্রদীপ জালিয়া। 
atesta তরে যান বিশেষ বলিয়া ॥ 
কড়ার তৈলেতে দীপ ছয় মাস জলিবে। 
তবে সে জানিবে মোর লক্ষ্মীন্ধর জীবে ॥ 
frata (৩) ধাস্তেতে যদি অঙ্কুর নিঃসরে | 
মরা পুত্র জীয়ন্ত পাইবে তুমি ঘরে ॥ 
প্রভুর অন ব্যঞ্জন পূরিয়া হেম থালে। 
পুতিয়ে রাখিল লৈয়া দাড়িম্বের তলে ॥ 
বেহুলা ভাসিল জলে কলার মান্দাসে। 
মনসা আইলা তথা শ্বেত কাক বেশে | 
শ্বেত কাক ঘন ডাকে বিপরীত বাণী । 
তাহারে আরতি (8) করে বেহুলা নাচনী ॥ 
বসিয়া টাপার ডালে গুন শ্বেত SIS | 
লোহার বাদরে হৈল আমার বিপাক ॥ 
মনসা সহিত বাদ করে সদাগর | 

কাল সাপে খাইল মোর কান্ত লক্ষমীন্ধর ॥ 
তখনি মরিল পতি কালিনীর বিষে। 
জলেতে ভাসিয়! বাই জীবন উদ্দেশ্যে ॥ 
প্রাণনাথ কোলে লৈয়া জলে SPH WE | 
এক নিবেদন আমি কহি তব Stim ॥ 
জলেতে তাসিয়া যাই তাহে নাহি তাপ। 
অতি দেশ দেশান্তর আমার মা বাপ ॥ 
এমত ব্যথিত এথা নাহি যে আমার | 
আমার বাপের বাড়ী কহে সমাচার ॥ 
শ্বেত কাক বলে আমি যাইতে পারিব। 
সেখানে মন্ুব্য-ভাষ! CENTS কহিব ॥ 


(২) নিকটে। (৩) সিদ্ধ। 


মনসা-মঙ্গল _ কেতকাদাস-_১৬৫০ খৃষ্টাব্দ | 


(8) প্রার্থনা । 


২৬৩ 


শ্বেত কাকের দৌতা। 


২৬৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বেহুলাকে ফিরাইয়া লইয়া! যাইবার জন্য তাঁহার ভ্রাতৃগণের 
চেষ্টা ও বেহুলাঁর উত্তর | 


সোঁদর দেখিয়া কান্দে বেহুলা স্ন্দরী | 
সুবল সুন্দর ভাই শুন প্রাণ হরি ॥ (১) 
লোহার বাসর ঘরে হইল বিপরীত | 
কালসাপে মোর পতি খাইল আচন্ষিত ॥ 
প্রাণনাথ লয়্যা কোলে জলে Spa যাই | 
কহিষ আমার মায়ে আর দেখা নাই ॥ 
বিভা দিনে মৈল পতি যত অকুশল | 

মনেতে মনসা মাত্র SAA কেবল | 

সায় সদীগর পিতা কহিয় তাহারে | 
বেহুলার পতি.মৈল লোহার বাসরে ॥ 

জলে STH যাই আমি জীয়াবার আশে | 
ব্যথিত গুনিঞা কান্দে রিপুগণ হাসে ॥ (২) 
সবল সুন্দর বলে শুনগো বৃহিনী | 

মড়াটা লইয়া কোলে জলে ভাস কেনি (৩) ॥ 
ছাড়িয়া আইস ঘরে ফিরাহ মান্দাস। 
মাতা পিতা নাহি জীব (৪) গুনিঞা হুতাশ ॥ 
ঘরের প্রধান তুমি সভাকার ভাল | 

কুলে ধিকাঁধিক (৫) দেখ্য। তোমা! বিভা দিল ॥ 
বিভা দিনে পতি মৈল তোমার কপালে | 
স্বামীর সৌভাগ্য নাহি ge চিরকালে ॥ 
তিন ভাই কান্দি মোরা দণ্ডাইয়! কুলে। 
তুমি কেন জলে ভাস মড়া লৈয়া কোলে ॥ 
শুনিঞা অমলা মাতা মরিব এখনি | 

fran আইস ঘরে যাই বেহুলা নাচনী ॥ 
বেহুলা বলেন আমি হইলাঙ For রাণ্ডী (১)। 
কত আর ফেলাইব নিরামিষ হাণ্ডী ॥ 








(১) নুবল, স্থন্বর ও হরি-_তিন ভ্রাতার নাম। 

(২) যাহারা দুঃখের দুঃখী (ব্যথিত ) তাহার! গুনিয়া কাদিল, আর 
শত্ৰুগণ ( রিপুগণ ) শুনিয়! হাসিল। (৩) কেন। 
(৪) নাহি জীব- বীচিবে না। (৫) শ্রেষ্ঠ। 

(৬) বাল বিধবা । 


মনসা-মঙ্গল__কেতকাদাস-_১৬৫০ খৃষ্টাব্দ | ২৬৫ 


মা বাপের বাড়ীতে আমার নাহি ACH | 
সকল ভাউজের (>) সঙ্গে মোর দ্বন্দ বাজে ॥ 
সহিতে না পারি আমি দুরক্ষর বাণী। 
কূলে দাণ্ডাইয়া ভাই আর কীাদ কেনি ॥ 
তিন ভাই বলে দিদি (2) তোর অল্প জ্ঞান। 
সর্পাবাতে মৈলে কেবা পায় প্রাণ দান ॥ 
শিশুমতি ভগিনিগো বুঝ বিপরীত | 
তোর পতি প্রাণ দান পায় কদাচিত ॥ 
নগরের বত লোক অশেষ বুঝায় | 
মড়াটা লইয়া কোলে কোথা! ভান্তা যায় ॥ 
তুমি শিশু সীমন্তিনী নহলী (৩) যৌবনী ৷ 
কেমতে যাইবা! ভাস্তা বেহুলা! নাচনী ॥ 
জলে BASE আছে হাঙ্গর FRI | 
দেখিয়া তোমার মন হইব অস্থির I 
অরণা অতুল বনে চরে সিংহ বাঘ | 
প্রবল মহিষ গণ! চরে লাখে লাখ ॥ 
অবলা TES তুমি বড় অভাজন | 
দেখিয়া তোমার রূপ মোহে মুনিগণ ॥ 
যে জন ব্যথিত হয় প্ৰবোধিয়া কয় | 
কেমনে ভাসিয়া যাবে মনে নাঞি ভয় ॥ 
বেহুলার মন তাহে প্রবোধ না মানে। 
নিমিখ মিলায় তার AFA বদনে ॥(৪) 
চাদ বাঁণা! নাহি কান্দে পেয়ে পুলশোক | 
লখাই লাগিয়া কান্দে নগরের লোক ॥ 
কুলে Atata কান্দে বেহুলার ভাই | 
বাহড় বাচড় (৫) দিদি চল ঘরে যাই | 


(>) ভাজের = ভ্রাতৃ-বধূগণের | 

(২) ছোট বোনকে আদর করিয়া ‘দিদি’ সম্বোধন করা হইয়াছে | 

(2) নহলী-নবীন। 

(৪) নিমিখ=নিমিষ =পলক, adie অপরের সহিত কপোপকথন 
হইলেও বিপুলা লক্ষমীন্ধরের মুখেই দৃষ্টি রাখেন। 

(৫) ফিরিয়া এস, ফিরিয়া এস | 


IR 


২৬৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বেহুল! বলিল দাদা না কান্দিহ আর। 
টাপাতলায় পৃত্যা রাখ মেলানির (১) ভার ॥ 
প্রভু জীয়াইতে পারি তবে সে আসিব | 
খাইয়া মেলানি ভার মায়েরে দেখিব ॥ 
অকারণে কান্দ ভাই দাগডাইয়া কুলে । 
পাইবে আমার দেখা প্রাণনাথ জীলে (২) ॥ 
এত বলি বেহুলা জলেতে DVB যায় | 
দুকুলের যত লোক অশেষ বুঝায় ॥ 

বনী (৩) নিতে আন্তা ছিল নানা উপহার | 
টাপাতলায় পৃত্যা রাখে মেলানির ভার ॥ 


তিন ataia গৃহে হায় হায় করে যত নগরের লোক | 
ANTS | তিন ভাই ঘরে গেল পায়্যা বড় শোক ॥ 


বেহুলা দেবীর দাসী জানে নানা সন্ধি। 
তিন পরে (8) তিন নাগ কর্যাছিল বন্দী ॥ 
সাপের ALAS হাতে স্বর্ণের জাতি | 
বেহুলা ভাসিয় যায় কোলে প্ৰাণপতি ॥ 
বান্ধিয়া কালির পুচ্ছ নেতের আঁচলে | (৫) 
কলার মান্দাস ভাসে ঢেউর হিল্লোলে ॥ 
দেবীর কপার তা র নাহি কোন সন্দে। 
টাঁপাতল! এড়াইয়া গেল কোঙরবন্দে ॥ 
ক্ষেমানন্দ বলে এত মনসার মায়া। 

করগো করুণাময়ী নাএকেরে (৩) দয়া ॥ 


তিন দিনে বেহুল! ভাসিল রাজপুর । 
AIAG HST গেল বহুদূর ॥ 

প্রাণহীন পতি যার কোলে THAT | 
ভাসিতে ভাসিতে পাইল বাকা দামোদর ॥ 
যুঝাটী গোবিন্দপুর বর্ধমান ST | 

আল্য। গাঙ্গপুরে বেহুলা উন্তরিল| আস্ত ॥ 


IMTA জল-পথে। 


(১) Grex দব্যাদির | (২) জীবন পাইলে | 

(৩) ভগিনী | (৪) প্রহরে | 

(৫) বেহুলা কালিনাগের খানিকটা cer কাটিয়া aie বন্ধন 
করিয়া রাখিয়াছিলেন। (৬) নায়কেরে = গায়কেরে | 


মনসা-মঙ্গল__কেতকাদাস__১৬৫০ খৃষ্টাব্দ | ২৬৭ 


বিষহরী বিনোদিনী বিড়ম্বিল তার | 
গাঙ্গপুরে বেহুলার মান্দাস আল্যায় (১) ॥ 
বাশের গজাল যত সব গেল SIT! | 
খান খান হয়্যা যত ভাসে কলা গাড়্যা (২) ॥ 
হাঙ্গর FSA জোক GA-BS যত। 
বেহুলার আশে পাশে ভাসে শত শত ॥ 
ক্ষণে ক্ষণে জলে ডুবে ক্ষণে STB উঠে 
লোহার করাত যেন ত্রিশিরার পীঠে ॥ 
দেখিয়া বেহুলা কান্দে পায়্যা বড় শোক | 
ধরিল মড়ার গার হানে এক জোক ॥ 
ছাড়াইলে নাঞ্ ছাড়ে মাংসেতে লুকায় | 
হরি হরি বেহুলার কি হবে উপায় ॥ 
কলার মান্দাস গেল হয়্যা খানি খানি | 
বিষাদ ভাবিয়া কান্দে বেহুলা নাচনী ॥ 
মনসার মন্ত্র রাম। জপে নিরবধি | 
দাসীরে এতেক দুঃখ তুমি দিবে যদি ॥ 
বিষম তোমার মায়া কহনে না ষায় I 
MANA লাগুক বোড় তোমার কৃপায় ॥ 
বেহুলা বিনয় করে মনসার তরে | 
নান্দাস লাগিল যোড় IAT বরে ॥ 
অবিরত মনে কত গণিব হুতাশ। 
দেউল্যার ঘাটে ভাসে কলার মান্দাস ॥ 
উলিয়। দেউল্যার জলে বেহুলা নাচনী | 
ata করি জপ করে হরের নন্দিনী ॥ 
মৃণ্যুয়ী বিষহরী পূজয়ে কমলা | 

তিন দিন তার পুজা! করিল বেহুলা ॥ 
বান্ধিয়া পূজার ঘাটে কলার মান্দাস। 
দেবীর দেউলে বসি করে উপবাস ॥ 
পূজায় আকাশ বাণী হৈল আচন্বিতে । 
এখানে বসিয়া তুমি জপ কর কি করিতে ॥ 


(১) এলাইয়া পড়িল = খসিরা পড়িল। 
(২) গেউড়=মূল; এখানে গাছ। 


২৬৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দৈববাণী। সুরপুরে তোর পতি পাবে প্রাণদান | 
পূজায় বসিয়া কত সব (১) মড়া-স্বাণ ॥ 
পূজায় করিয়া পূজা জগতী কমলা | 
ভাসিল আমাদিপুর সুন্দরী বেহুলা ॥ 
গোদাঘাটা পশ্চাৎ করিয়া সীমস্তিনী । 
জলেতে ভাসিয়া যান দিবস রজনী ॥ 
পথের পথিক যত পথ বার্যা TI | 
বেহুলার রূপ দেখি ঘন ঘন চায় ॥ 
ত্রিজগৎ মোহিনী কন্ঠ! মড়া লয়্যা কোলে | 
কলার মান্দাসে ভাসে টেউএর হিল্লোলে ॥ 
গহন কানন বনে গমাগম নাই | 
নির্গম গম্ভীর জলে কোলেতে লখাই ॥ 
বেহুলা ভাসেন তাহে জপিয়া TAAL | 
তোমার চরণমাত্র কেবল ভরসা ॥ 
পচা মড়া জলে ভাসে বিপরীত Sta | 
কদাচ চঞ্চল নহে বেছলার প্রাণ ॥ (2) 
তাহাতে দ্বিগুণ প্রেম বেহুলার বাড়ে | 
মড়া অঙ্গে CAA মাছি ঘন ঘন তাড়ে ॥ 
দিবসে দিবসে তাহে কীট fate মাছি। 
ঘন ঘন বৈসে তাহে মড়া অঙ্গে মাছি ॥ 
বেহুলা তাড়েন যত নহে নিবারণ | 
পুতিক! (৩) প্রবেশে তাহে মশক-নন্দন ॥ 
অস্থি ri পচে তার কি কহিব কথা | 
মাতিস্বরে মড়া অঙ্গে পাঁড়িল মাছ্যাতা ॥ 
বেহুলা ভাঙ্গেন যত নিবারণ নয়৷ 
বেহুলা ভাঙ্গেন যত পূর্ণরূপী হয় ॥ 
প্রভুর শরীরে মাছি করে ডিম্ব T | 
মনস! STAM মনে কান্দেন বেহুলা ॥ 
পচির! গলিয়! গেল সে D জুন্দর । 
আর কি পাইব প্রাণ প্রভু লক্ষীন্ধর ॥ 
অবিরত মনে কত গণিব হুতীশ | 


rm পাশ পিসী ll eo সপ সস আপ — শী শশা শি শিট শ শশতশ শা পাপ পাশ — — i a 








(১) সহিবে। (২) গলিত শবের দুর্গন্ধেও বেহুলা বিচলিত 


হইলেন all | (5) ছোট মাছি 


মনসা-মঙ্গল__ কেতকাদীস__১৬৫০ ABR | ২৬৯ 


কুকুর-ঘাটা | 
কুকুর-ঘাটায় ভাসে কলার মান্দাস ॥ 
কালিয়া কুকুর এক লোটা ছুই কাণ। 
শ্রম বসে আইল করিতে জল NA 
জিহ্বা বাড়াইয়! শুন! (১) জল খাএ AC | 
কলার মান্দাস আইল তাহার নিকটে ॥ 
সহজে কুকুর জাতি পায়্যা মড়া গন্ধ । 
তাহার মনেতে যেন Val IFAT ॥ 
পুলকিত হৈল অঙ্গ চারি পানে চায়। 
cal cal করিয়া ভূমি শু কিয়া বেড়ায় ॥ 
দেখিয়া শুনার হইল চঞ্চলিত মন | 
জলে ঝাপ দিয়ে পড়ে পার্যা মড়া-ভ্রাণ ॥ 
ছি ছি বলি বেহুলা ভাসিল বহুদূর | 
FSA খাউক তোরে দারুণ কুকুর ॥ 
বেহুলার শাপ তারে বৃথা নাহি যায়। 
কুকুর অস্থির হৈল ঘুরিয়া বেড়ায় ॥ 
সাতার না জানে শুন! নাহি পায় তীর। 
হেন কালে তার পাএ ধরিল কুস্তীর ॥ 
হাসিয়া! কুকুর-ঘাটা ভাসিল যুবতী | 
রচিল কেতকা দাস সেবিয়া জগতী ॥ 


শৃগাল-ঘাটা। 
কান্ত কোলে করি বেহুলা সুন্দর! 
জলেতে ভাসিয়! যায়। 
সঘনে SSM কলার মান্দাস 
চলে নন্দ নন্দ বায় ॥ 
মাছি ঘনে ঘনে প্রভুর বদনে 
উড়িয়া বৈসে গিয়া | 
CARN নাচনী তাড়েন আপনি 
নেতের আচল দিয়া n 
মৃত পতি কোলে মাংস পচে গলে 


ভাণে প্রাণ নহে স্থির | 


a Sl ত 


(১) শ্বা-কুকুর। 


| 








- আপি ee ee ee ee ৮৮ শি 


২৭০ 


NAAT অনুনয় | 


(>) 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দিবস রজনী ভাসেন নাচনী 
পায়্যা স্রোত পথ নীর ॥ 

বনে বনচারী শার্দ,ল কেশরী 
শশক হরিণী চরে | 

বেহুলা ভাস্তে যায় দেবীর কৃপায় 
দেখিতে না পায় তারে॥ 

পায়্যা পচা BY স্থির নহে প্রাণ 
যত পণুগণ কর। 

এ হেন সুন্দরী মড়া কোলে করি 
কোথা জলে STH যায় ॥ 

হুকাই ঘুকাই তারা ছুই ভাই 
শৃগাল ছাগল-বধরা | 

বতেক শৃগাল হয়্যা এক পাল 
কুলে দাণ্ডাইঞা তার! ॥ 

মড়া-স্রাণ পাঁঞা কুলে দাণ্ডাইএ! 
আপন ভাষাতে ডাকে। 

মড়াটা ফেলাঞ Heal সুন্দরী 
প্রাণ পাই তোর পাকে (>) ॥ 

সপ্ত দিবা নিশি আছি উপবাসী 
যতেক শুগালপাল। 

মড়া দিয়া মোরে তুমি যাহ ঘরে 
খ্যাতি রহু চিরকাল ॥ 

উদর পুরিয়া খাই মড়া-নাঁস 
যতেক শৃগাল cata | 

FAY যত রাখিতে উচিত 
তুমি ঘরে যাহ ফিরা ॥ 

এ প্ৰাণধন দেখ যেই জন 


যাহার ANE Ste | 

fe আর কহিব যারে খাইতে চা 
মড়া নহে মোর প্রাণ ॥ 

কিবা কর আশ সকলি নিরাশ 
যতেক জন্ুকী শুন। 





FNE | 


মনসা-মঙ্গল-__-কেতকাদাস-_১৬৫০ খৃষ্টাব্দ | ২৭১ 


প্রভু পুনর্ব্বার জীবেক আমার 
তোমরা না কর দূন (১) ॥ 

a> কথ! শুনি যত জন্ৃকিনী 
এ পড়ে উহার গাএ। 

অপূৰ্ব্ব কাহিনী কতৃ নাহি শুনি 
মড়া নাকি প্রাণ পাএ ॥ 

শুন ধনী আলো কূলে টান্তা! ফেল 
উদর পুরিয়! খাই | 

তুমি নিজ ঘরে চলহ সত্বরে 
মোরা বনে বনে যাই ॥ 

এ নব যৌবনে কিসের কারণে 
মড়াটী লইয়! কোলে | 

লাজহীন নারী শুনহ সুন্দরী 
কোথা STM যাহ জলে ॥ 

শৃগাল কথনে বেহুলার মনে 
কিছু নাহি অভিমান | 

এ সব শোচন ঘুচিব তখন 
AZ পাইলে প্রাণদান ॥ 


ভাসিঞা সিয়াল (2) নাচনী বেহুলা 
গেল বহু দৃূরাস্তর | 

মনসা-চরণ পরম কারণ 
ক্ষেনানন্দ মাগে বর ॥ 


a5 পতিক্কে সঙ্জীবিত করিয়া বেহুল! গৃহাভিমুখে | 


নগর নিকট আইল আপনার দেশ | 
স্বর্গের কিন্নরী যেন বেহুলার বেশ ॥ 
লখার দ্বিগুণ রূপ দেবীর কৃপায়। 
বেহুলা স।বিত্রী যারে মনসা সহায় ॥ 
নগরের নিকটে আইল ঘাট চাপাতল! । 
হেন কালে প্রাৎনাথে কহেন বেহুলা ॥ 


(১) অভিশাপ। 
(২) শিরাল-ঘাটা। 


২৭২ 


টাপাতলার উপহার। 


বঙ্গ-নাহিত্য-পরিচয় | 


বেহুলা! বলেন শুন WHT লখাই | 
তোমারে লইয়া! যবে জলে ভান্তে যাই ॥ 
সহিত মেলানি ভার সঙ্গে সহচর | 

আমা নিতে আন্তা ছিল তিন সহোদর ॥ 
ফিরিয়া না cats আনি তা সভার বোলে | 
মেলানির ভার পৃত্যা রাখে টাপাতলে ॥ 
THEN ভাল মনে পড়িল আমার | 
আছে কি না আছে সেই মেলানির ভার ॥ 
কোদালে কুলের মাটা কুড়েন কাণ্ডারী (>) | 
নান! দ্রব্য তোলে তলে বেহুলা সুন্দরী ॥ 
চিপট (2) মুড়কি তাহে মোলাম সন্দেশ | 
রসাল পাণের বিড়া ভোগাঁদি বিশেষ ॥ 
ডাগর ঝাঁলের লা ঢু চিনি-ঠাপা কলা । 
তাহা হৈত্যে নানা দ্রব্য তুলেন বেহুলা ॥ 
বিচিত্র নলদ খেনি (৩) দিয়ে ছিল তায়। 
শ্রবণে সোণার গাঠ। নানা দ্রব্য পায় ॥ 
সোণার কৌটা তাহে FAF সিন্দুর | 
পরশের হার তথি শোভিত প্রচুর ॥ 
বিচিত্র চিরণী তাহে আনার ঠুলি। 

সরস গুবাক তাহে ছিল কথোগুলি ॥ 
ছয়মাস ছিল দ্রব্য মাটার ভিতর | 

নাহি টুটে নাহি পচে পরম সুন্দর ॥ 
বেহুলা কেবল মাত্র মনসার দাসী। 
তেকারণে যতত্রব্য ছিল অবিনাশী ॥ 
তুলিয়া সে সব দ্রব্য স্নান দান করি | 
বেহুলা লখাই পূজে জয় বিষহরী | 
দেবীরে প্রণাম করে যোড় ছুই করে | 
তবে স্নান করাইল ছয়টী SPA | 

fort মুড়কি তাহা হরষিতে খায়। 

রচিল কেতকা দাস মনসার পায় ॥ 


তুলিয়া মেলানির ভার যত নানা উপহার 


বেহুলা দিলেন ASTEITA | 





মাঝি। (২) চিপিটক-্চিড়া। (©) ক্ষৌম TA | 


(>) 
(2) 


মনসা-মঙ্গল-_কেতকাদাস — ১৬৫০ FST | 


ম! বাপ পড়িল মনে ফুকরিয়া সেই খানে 
বিস্তর কান্দেন শোকাতুরে ॥ 

বাড়ে বড় মনস্তাপ সায় সদাগর বাপ 
মাতা মোর অমলা বাণ্যানী | 

বিভার দিবস দিনে নাহি দেখি ইহা বিনে 
কি হইল বেহুলা অভাগিনী ॥ 

তথা মোর ছয় ভাই চিরকাল দেখি নাই 
শোকে প্রাণ ধারণে না যায়। 

গন হে প্রাণের পতি যদি কর অবগতি 
আগে সে দেখিব বাপ মায় ॥ 


শুন হের প্রভূ লক্ষ্মীন্ধর | 

অতি দেশ দেশান্তরে নিছনি করি নগরে (>) 
মোর প্রত্যাশায় সদাগর ॥ 

প্রাণ পোড়ে রহি রহি তোমার সদনে কহি 
মা বাপ দেখিতে যাব তথা | 

না দেখিয়ে প্রাণ ফাটে afa (২) রাখিয়া! ঘাটে 
আগে সে দেখিব মাতা পিতা ॥ 

তথা হৈতে আসি তবে নিজ পুর চল সভে 
পরিচয় চিন্তিব উপায় | 

বেহুলার কথা শুনি THAT কহে বাণী 
কি রূপেতে যাইবে তথায় ॥ 


হরি হরি বিধাতার মায়া | 

মরিয়া পাইল! প্রাণ পূর্ব শাপ পরিত্রাণ 
পুনরপি দেবী কৈল দয়া ! 

লখারি ভাঙ্গিল ভ্রম পুনরপি পাইল জন্ম 
বেহুলাকে প্রবোধিয়! কয় | 

এরূপ যৌবন বেশে তোমার বাপের দেশে 
গেলে afm পায় পরিচয় ॥ 

তবে সে আসিতে আর নাহি দিব পুনর্বার 
তবে হবে কেমন উপায় | 


“নিছনি” নামে নগর | 
বহিত্র -নৌকা। 


৩৫ 


২৭৩ 


পিতৃগৃহে যাইবার 
ইচ্ছা। 


পিত্ৰালয়-পথে । 


২৭৪ 


ষোগিনী-বেশে। 


বেহুলা পিত্রালয়ে। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নিজ মূর্তি পরিহর যোগিনীর বেশ ধর 
বিভূতি ভূষণ সর্ব গায় ॥ 

বেহুলা প্রভুর বোলে নানা আভরণ ফেলে 
ধরে রামা যোগিনীর বেশ। 

রঙ্গণ কাপড় পরে শবণে কুণ্ডল দোলে 
জটা হৈল মস্তকের কেশ ॥ 

ধবল দশনপাতি অঙ্গে লেপে বিভূতি 
তেজিয়া গলার সাত-নরী | 

বিভূতি ভূষণ ঢালি অচিরাতে অঙ্গ কালী 
পিনাক (১) করে করিয়া সুন্দরী | 

যাইতে বাপের দেশ হইলা যোগিনীর বেশ 
লক্ষ্মীন্ধর চলে তার সাথে। 

শঙ্খের কুণ্ডল কাণে যোগী হয়্যা দুই জনে 
মায়ারূপে থাল কৈল হাতে ॥ 

চৌদ্দ ডিঙ্গা ঘাটে খুয্। যোগী আর যোগিনী হয়া! 
চলিল বেহুলা লক্ষমীন্ধর | 

রূপে জিনি তিলোত্তমা রাঙ্গণ কাপড়ে রামা 
ঢাকাইল শঙ্খ জন্দর ॥ 

গলায় রুদ্রাক্ষ মাল কান্ধে ঝুলি হাতে থাল 
AMIRA চলে আগে আগে | 

বেহুলা তাহার পাছু লজ্জায় না বলে কিছু 
মায়া রূপে তু হে ভিক্ষা মাগে ॥ 

সিংহনাদ শুনি গলে শিব শিব ঘন বলে 
মুখে অন্য না নিঃসরে কথা | 

দেবী মনসার গীত ক্ষেমানন্দ বিরচিত 
নাএকেরে হবে TANTS! ॥ 


বেহুলা লখাই হৈল যোগী আর যোগিনী । 
ঘরে ঘরে ভিক্ষা মাগে হেতু নাই জানি ॥ 
সভাকার ঘরে গিয়া সিংহনাদ পূরে। 
শিব শিব বাণী তার বদনে নিঃসরে ॥ 
বেহুলা লখাই ভিক্ষা মাগে বাড়ী বাড়ী। 
থালের উপর কেহ দেই চালু কড়ি ॥ 


(১) শিক্ষা | 


মনসা-মঙ্গল-_কেতকাদীস-_-১৬৫০ খৃষ্টাব্দ | ২৭৫ 


থালে চালু কড়ি দিতে আচদ্বিতে উঠে । 
চিনিতে না পারে কেহ বুলে কোন ভাবে ॥ 
বেহুলার বাপ তিনি সায় সদাগর | 
নগরের মধ্যখানে বটে তার ঘর ॥ 

স্থগঠন ঘর দ্বার বিচিত্র আকার.। 

প্রাচীর প্রচুর বড় চারি দিকে তার ॥ 
বাড়ীর ভিতরে ঘর সোণার ছিটনি। 
সায় সদাগর তাহে অমলা বাণ্যানী ॥ 
বেহুলা নাচনী গেছে মা বাপ দেখিতে। 
মায়ার কারণে কেহ না পারে চিনিতে ॥ 
দুই প্রহর বেল! যখন গগন-মগুলে। 

যোগী আর যোগিনী গিয়া প্রবেশে মহলে ॥ 
সত্য জাগে জাগে সিংহনাদ efa 

ঘরে হৈতে বার্যাইল অমলা বাণ্যানী ॥ 
স্বর্ণের থালে রামা লয়্য চালু কড়ি। 
লখাই অন্তর হৈল দেখিয়ে শাশুড়ী ॥ 
বিমুখ বাণ্যার বাল! (১) পরম লজ্জার | 
বেহুলা! ঈষৎ হাসে প্রতিমার প্রায় ॥ 
চালু কড়ি দেই রাম! যোগিনীর থালে। 
আচম্বিতে উড়ে তাহা! দেবী অনুবলে (২) ॥ 
অমল! বাণ্যানী যদি দেখে এত সব। 
ঘোগিনীরে জিজ্ঞাসিল মনে অনুভব ॥ 
সত্য কথা বল মোরে শুন লো যোগিনী । 
এ তিন ভুবনে আমি বড় অভাগিনী ॥ 
তোমারে দেখিয়া মোর কান্দেত পরাণ | 
মোর ঝী বেহুল! ছিল তোমার বন্ধান ৩) ॥ 
না জানি কোথারে গেল মড়া লৈয়ে কোলে। 
যোগিনী জাগাইলে শোক বেহুলার বদলে ॥ 
অনলা বলেন তুমি কহ আছ মূল। 

থালে দিতে নাঞি কেন কড়ি আর SYA ॥ 
বেহুলা বলেন তুমি কি কর জিজ্ঞাসা | 
যোগী আর যোগিনী মোরা তরুতলে বাসা ॥ 


(৯) বালক =লক্ষ্ীন্ধর | (২) মার়ায়। (৩) মত। 


২৭৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নগরে মাগিএ খাই হাতে FA থালে। 
সন্ধ্যাকাল হৈলে মোরা যাই তরুতলে ॥ 
ইহা fag আর মোরা কিছু নাঞি জানি। 
ইহাতে পুছহ কিবা অমল! বাণ্যানী ॥ 
অমলা বেহুলারূপ সঘনে CARICA | 
দ্বিতীয় বেহুলা তুমি বেহুলা বদলে ॥ 
তোমারে দেখিয়ে মোর বিদরে হৃদয় | 
বেহুলা ANS বট দেহ পরিচয় ॥ 
বেহুল! বলেন মাতা নিবেদিব কি। 
যোগী তোমার জামাতা যোগিনী তোমার ঝী ॥ 
বেহুলা লখাই বটি না কাঁন্দিহ আর | 
প্রাণপতি জীয়াইল পুর্ব সমাচার ॥ 
পরিচয় ও মিলন। শুনিঞা অমলা কান্দে পাইঞা পূর্বশোক। 
ক্ৰন্দন শুনিয়া আইল নগরের লোক ॥ 
কেন কেন কেহ বলে কেহ পুছে বাণী | 
কেহ বলে হেদে আইল বেহুলা নাচনী ॥ 
ধন্য ধন্য বলে যত নগরের লোক | 
এত দিনে নিভাইল মা বাপের শোক ॥ 
অমলা বলেন বেহুলা আইস নিজ ঘরে। 
বেহুলা বলেন আমি যাব কোথাকারে ॥ 
শুন শুন জন্মদাতা শুন গো জননী | 
মোর পতি খাইয়াছিল এ কাল নাগিনী ॥ 
বিষহরী মোর তরে করিল কল্যাণ | 
ছয় মাস TAT পতি পাইল প্রাণ দান ॥ 
আমার শ্বশুর! তার করে অপমান। 
এত দিনে পূজিবেন হয়্যা সাবধান ॥ 
আর কিছু মোর তরে না কর জিজ্ঞাসা | 
পরিচয় শেষে আছে পূজিলে মনসা ॥ 
বিদায় হইতে গড় করে বাপ TT | 
রহ রহ বলি রামা ধরণী লোটায় ॥ 
কাতর হৃদয়ে কান্দে নগরের লোক | 
কেন বা আইলে তবে জাগাইতে শোক ॥ 
আর বার বেহুলা লখাই দুই জনে | 
চাপাতলা আইল বহিত্র যেই খানে ॥ 


মনসা-মঙ্গল__ কেতকাদাস-_১৬৫০ খৃষ্টাব্দ | 
লক্ষের বিয়নি | 


বহিত্রর কাছে গিয়ে বেহুলা লখাই । 
পরিচয় বুদ্ধি গিয়ে স্থজিল তথাই ॥ (>) 
বেহুলা দেবীর (2) দাসী বুদ্ধের সাগর । 
ডাক দিয়ে আনিল কামিল্য! বিশ্বস্তর ॥ 
বিশ্বকৰ্ম্মে পাণ (৩) দিল বেহুল! নাচনী | 
আমারে গড়িয়া দিবে লক্ষের বিয়নি (৪) ॥ 
আমার eal টাদ সোণক! বাণ্যানী । 
পরিচয় লিখ তাহে কহিল নাচনী ॥ 
বেহুলা লখাই লিখ সভাকার শেষে । 

আর চিত্রকর যত নগরে নিবৈসে ৫) | 
কামিণ্যারে (৬) আরতি (9) দিলেন ফুল পাণ। 
ক্ষেমানন্দ বলে কর নাএকের কল্যাণ ॥ 


CAR আদেশে কামিল্যা হরিষে 
লক্ষের বিয়নি গড়ে | 

অতি সুগঠন কৈল আয়োজন 
টাদ চুয়াইয়া পড়ে ॥ 

কামিল্য! বন্ধানী গঠিছে বিয়নি 
শুধু স্বর্ণের ডাটা | 

বিয়নি দেখিয়া স্থির নহে হিয়া 
পবন মানিল ভাটা ॥ (৮) 

কি যে অপরূপ সোণার frye 
শোভিছে বিয়নি বুকে | 

তাহে ঝলমল সোণার কমল 
শোভে তার চারি দিকে ॥ 


(১) কি পরিচয় দিতে হইবে সেই বুদ্ধি স্থির করিল। 
(২) মনসার | 

(৩) পাণ হস্তে দিয়া আদেশ করার রীতি ছিল। 

(৪) লক্ষের = লক্ষ মুদ্রা মূল্যের । বিয়নি = বিজনী | 
(৫) নিবসে। (৬) শিলপীকে। (৭) পুরস্কার 
(৮) বায়ু পরাজয় মানিল। 


২৭৭ 


বিয়নি fakta ॥ 


২৭৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 

ভাঙ্গি পূর্ণ ইন্দু রচে বিন্দু বিন্দু 
কনক PRA ফুলে। 

ভানু হেন দেখি করে ঝিকি মিকি 
কিব্যা দিব সমতুলে ॥ 

সোণার SATS তার চারি ভিতে 
বিনোদ বন্ধানে বান্ধে। 

রাখি পৃথিবীতে বিয়নি দেখিতে 
চাদ SCA যেন কাদে ॥ 

চিত্র মনোহর দেখিতে সুন্দর 
লক্ষের বিয়নি খানি। 

আর লিখে তায় বিশেষ উপায় 
AK পরিচয়-বাণী ॥ 

চাদ সদাগর সোণকা ব্যণ্যান; 
লিখেন তাহার বাড়ী। 

ছয় AS তার চিত্র কৈল আর 
ঘরে ছয় বধু রাড়ী | 


নগর নিবাসী এ পাট পরণা (১) 


লিখি প্রতি জনে জনে। 

সাতালি পর্বতে লোহার বাঁসরে 
বেহুলা লখাইর সনে ॥ 

লিখে এই সব শোক কলরব 
বেহুলা ভাসিয়া যায়। 

লক্ষের বিয়নি কামিলা! আপনি 
এত চিত্র কৈলা তায় ॥ 

চাদ সদাগর নেড়াত নফর 
আর লিখে ঝাউয়া চেড়ী (2) | 

কামিল্যা উল্লাস করিতে বাতাস 
গঠিল সোণার ডাড়ী (৩) ॥ 

কামিল্যা তথাই বলিছে লখাই 
শুন তোরা এক তাবে। 

লক্ষের বিয়নি গড়্যা দিল আনি 


মনসা-মঙ্গল__ কেতকাদাঁস__-১৬৫০ খৃষ্টাব্দ | 


এত বলি কথা নিজ পুরী থা 
চলি গেল! বিশ্বকর্ম্ম । 

ভাবিয়া আপনি বেহুলা নাচনী 
প্রাণনাথে কহে TF ॥ 

শুন প্রাণপতি কর অবগতি 
ইহার উপায় পিছে। 

শুনি লক্ষ্মীন্ধর কহিছে উত্তর 
যে তব মনেতে ইচ্ছে ॥ 
বেহুলা! ডোমনী হৈল। 

মনসা-চরণে ক্ষেমানন্দ ভণে 
দেবী যারে SH কৈল ॥ 


লক্ষের বিয়নি লয়্যা বেহুলা নাচনী । 
ডোমনীর. বেশ তবে হইল আপনি ॥ 

রূপার মাকড়ী কাণে ঘন ঘন নাড়ে | 

ডাগর রসের কাঠি গাথ্যা পরে গলে ॥ 
লক্ষ্মীন্ধর ডোম হৈল বেহুলা ডোমনী। 

সঘনে ফিরায় রামা লক্ষের বিয়নি ॥ 

এই রূপে বেহুলা লখাই ছুই জনে। 

সাধুর বাড়ীর কথা শুন সাবধানে ॥ 

চাদ বাণ্যার পুত্র মরিল যেই মাসে। 

লখাইর ছয় মাসি (১) সাধু দেই সেই মাসে ॥ 
পুত্রের ছয় মাসি দেই চাদ সদাগর | 

এথ! জীয়ে আইল! বেহুল! ARFA ॥ 

হেন কালে চাদ বাণ্যার বধু ছয় জন। 

জল আনিবারে তার! কর্যাছে গমন ॥ 

ছয় কুম্ভ কাখে কর্যা ছয় জন রাড়ী। 
চাপাতলার ঘাটে দেখে বিপরীত বাড়ী (২) ॥ 
চৌদ্দ ডিঙ্গ| জলে ভাসে তাহাতে রমণী | 

ঘন ঘন ফিরাইছে লক্ষের বিয়নি ॥ 





(১) ান্মাসিক are | (২) বিপরীত বাড়ী = বিশাল 
35) ডিঙ্গাগুলি গৃহের মত দেখাইতেছিল। 


২৭৯ 


বেছুলার ডোমনী- 
ৰেশ। 


২৮০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


জিজ্ঞাসিব আগো দিদি বেচে কি না ব্যেচে। 
এত বলি ছয় জাএ গেল তার কাছে ॥ 


তার! ছয় জাঁএ বলে শুন লো ডোমনী | 
কত মূল্য হৈলে তুমি বেচিবে বিয়নি ॥ 
ডোমনী বলেন যদি লক্ষ তঙ্কা পাই। 
লক্ষের বিয়নি আমি বেচি তার ঠাঞি॥ 
লক্ষে এক উন হৈলে না বেচি বিয়নি। 
ছয় জাএ এই কথা কহিল নাচনী ॥ 
বেহুলা সভারে চিনে তারা নাহি জানে | 
তারা ছয় জাএ অনুমান করে মনে ॥ 
রঙ্গিয়া (১) ডোমনী ভাল লক্ষ টাকা চায়। 
কত ধন উপার্জিবে বিয়নির বায় ॥ 
বেহুলা বলেন তোরা সুখে সাধারণ | 

তে কারণে বিধবা হয়্যাছ ছয় জন ॥ 

যে জন সুখদ হয় সুজন রসিক | 

বিয়নি কিনিবে দিয়ে লক্ষের অধিক ॥ 
তাঁর! ছয় জাএ বোলে চল মোর বাড়ী। 
লক্ষের বিয়নি নিবেন আমার শাশুড়ী ॥ 
বেহুলা বলেন আমি তথা যাব চল। 
কারদিগের জল বহ (২) আগে মোরে বল ॥ 
চাদ বাণ্যার ছয় বহু বলে হাসি হাসি। 
মর্যাছেন THAT আজি তাঁর ছয়মাসি ॥ 
চাদ বাণ্যার বহু মোরা সর্বলোকে জানে। 
এত শুনি বেহুলা হাসেন মনে মনে ॥ 
তারা ছয় জাএ চলে Tica FB লৈয়া। 
ডোমনী চলিল তার পশ্চাৎ গোড়াইয়া ॥ 
কাখের কলসী তারা থৃয়্যা ভূমিতলে | 
ডোমনীর কথা| গিয়ে শাশুড়ীরে বলে ॥ 
সোণকা শাশুড়ী হেদে শুন প্রিয় বাণী। 
ডোমনী এন্যাছে ভাল বেচিতে বিয়নি ॥ 
বেহুলার আকুতি দেখি চিনিতে না পারি। 
আম! সভায় কহে কথা কপট চাতুরী ॥ 


বিয়নি বিক্রয়। 


(>) রসিক!। (২) কাহার বাড়ীর জন্য জল বহিয়া নিতেছ ? 


মননা-মঙ্গল__কেতকাঁদাঁস_-১৬৫০ খৃষ্টাব্দ | ২৮১ 


বারি হয়্যা (১) ঠাকুরাণী দেখগো আপনি | 
দিবেগো উচিত মূল্য লবেগো বিস্ননি ॥ 
শুনিয়া সোণকা আইল বিয়নি কিনিতে। 
বেহুলা ডোমনী দেই না পারে চিনিতে ॥ 
সোণকা কহেন কহ তোমার কি নাম। 
কোথাকার ডোমনী তুমি বাড়ী কোন্‌ গ্রাম ॥ 
ডোমনী তাহাকে কহে প্রবঞ্চনা কথা | 
বেহুলা ডোমনী আমি সায় ডোম পিতা ॥ 
চাদ ডোম taa লখাই ডোম পতি | 
অতি কুলে হীন মোর! বটি ডোম জাতি ॥ 
ধুচনি চুপড়ি বুনি আর বুনি ডাল! । 
fafa (2) বিয়নি বুনি আর বুনি কুলা ॥ 
নগরে বেচিয়ে মোরা জাতি অনুসারে | 
লখাই আমার ডোম আছে নিজ ঘরে ॥ 
আমার বিয়নি খানি লক্ষ টাকা মূল। 
চাদ ঝলমল করে কনকের ফুল ॥ 

মদন বসন্ত আইসে বিয়নির বায় । 
নিরাগের (©) কালে লাগে স্থশীতল গায় ॥ 
যে জন স্থখদ হয় সুজন রসিক | 

বিয়নি কিনিবে দিয়ে লক্ষের অধিক ॥ 
লক্ষের-বিয়নি সেই কিনিবারে পারে | 
এত কথা কহে রাম! শাশুড়ীর তরে ॥ 
বেহুল! লখাইর নামে পুর্ব শোক জাগে। 
মোণকা ক্রন্দন করে ডোমনীর আগে ॥ 
মসোণক বলেন সতি সত্য কথ! বল। 
বেহুলা লখাই মোর কেবা লয়্যা গেল ॥ 
হেন বুঝি বেহুলা লখাই হৈল ডোম। 
বিষম দারুণ শোক দিল মোরে যম ॥ 
সোণকা বলেন শুন হেদে লো ডোমনী। 
হের আন দেখি কেমন লক্ষের বিয়নি ॥ 


(১) বাহির হইয়া। (২) জল-সেচনি। 
(৩) নিদাঘের = গ্রীষ্মকালের | 


৩১৩ 


২৮২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এত শুনি ডোমনী রহয়ে এক fers | 
লক্ষের বিয়নি দিল অলক্ষিতে হাতে ॥ 
বিয্ননির গাএ দেখে অষ্টাদিমঙ্গল। 
ক্ষেমানন্দ বিরচিল দেবীর মঙ্গল ॥ 


বিয়নি পরীক্ষা ও লোণক রাণীর শোক | 


সোণকা বাণ্যানী লক্ষের বিয়নি 
যদি কৈল নিরীক্ষণ। 

তাহে শুন নীত অনেক বিহিত 
দেখে নিজ পুরীজন ॥ 

বেহুলা লখাই লিখিল তথাই 
চিত্র বিয়নির পাতে। 

পুজ ছয় জন মঙ্গল কথন 
চৌদ্দ ডিঙ্গা তার সাথে ॥ 

দেখি এত সব fafa কিনিব 
কে এত গঠন জানে। 

বিয়নি দেখিয়! স্থির নহে হিয়া 
শোক জাগে পোড়া প্রাণে ॥ 

কান্দিয়া বাণ্য।নী বলিছে ডোমনী 
মুখ তুলি কহ কথা | 

পূর্ব স্মৃতি | দেখিয়ে তোমায় আমার হৃদয় 

জাগে পূর্ব শোক ব্যথা ॥ 

চিনিতে না পারি না কর চাতুরী 
বেহুলা বটগো তুমি | 

দেহ পরিচয় জুড়াকু হৃদয় 
তোমার Nest আমি | 

বলেন ডোমনী তুমি ঠাকুরাঁণী 
মোরা ডোম জাতি হীন | 

আমি যে তোমার বহুর আকার 
কি পাইলে তার চিন ॥ 

ধুচনি চুপড়ি বেচি বাড়ী বাড়ী 
জাতির বেভার হেন। 

আমারে দেখিয়ে তুমি কি লাগিএ 
ক্রন্দন করিছ কেন ॥ 


মনসা-মঙ্গল-_কেতকাদাস__-১৬৫০ খৃষ্টাব্দ | ২৮৩ 


সোণকা বাণ্যানী সঘনে আপনি 
নেহালে ডোমনী-মুখ | 

বেহুলার শোকে দেখিএ তোমাকে 
বিদরে আমার বুক॥ 

শুন শুন বলি পরাণ-পুতলী 
তোমারে দেখিএ কান্দে। 

আপনা আপনি পরিতোধি ধনী 
তবু স্থির নাহি বান্ধে ॥ 

al দেখি না শুনি এ হেন fafa 
কে দিল তোমার হাতে | 

পুত্র পরিজন ইথে কি কারণ 
চিত্র বিয়নির পাতে ॥ 

বলিছে ডোমনী লক্ষের বিয়নি 
আমরা গড়িতে জানি | 

ক্ষেমানন্দ কয় পূর্ব পরিচয় 
শুনহ মঙ্গল বাণী ॥ 


cartel বিয়নি দেখি মাগে পরিচয়। 
JÁ কথ! বেহুল! তখন শীশুড়ীরে FIA 
শুনগো শাশুড়ী বলি Gal পদতলে | 
মুঞি যে ভাসিয়৷ গেলু মড়া লৈয়! কোলে ॥ 
আমি যে বেহুলা বটি না কান্দিহ আর । 
প্রাণপতি জীয়াইলু পূর্বব সমাচার ॥ 
সোণকা! বলেন বেহুলা কোথা CO আইলে । 
। gee লখাই মোর না জানি কি কৈলে ॥ 
বেহুলা! বলেন তুমি না হয় কাতর । 
কপাট PSN দেখ লোহার বাসর ॥ 
কড়ার তৈলেতে দীপ অগ্ভাবধি জলে। 
মরা পুত্র জীয়স্ত পাইবে তুমি কোঁলে ॥ 
এত শুনি সোণকা হরযিত হৈয়া | 
লোহার বাসর দেখে কপাট থুচাইয়৷ ॥ 
সিজান ধান্তের গাছ লোহার বাসরে। 
ফড়ার তৈলেতে দীপ BA মাস জলে ॥ 


পরিচয় | 


বঙ্গ-সাহত্য-পরিচয় | 


দেখিয়া শুনিঞা মনে হইল উল্লাস। 

হাত বাড়াইয়া যেন পাইল আকাশ ॥ 
দেখি সোণকার হৈল পরিতোষ মনে । 
বেহুলার গলা ধরি কান্দে সকরুণে ॥ 
কহগো সাবিত্রি সতি কুশল বারতা | 
প্রাণপতি জীয়াইয়! থুয়্যা আইলা কোথা | 
দেখাইয়া রাখ প্রাণ তোর জন্ম ধন্যা | 

এ তিন ভুবনে তুমি পতিব্ৰতা কন্তা ॥ 
বেহুলা বলেন তুমি না হয় কাতর | 
আমার শ্বশুর কোথা চাদ সদাগর ॥ 
মনসা সহিত তিনি gta বিবাদ । 

AA শাপ বিমোচন অভয় প্রসাদ ॥ 
মনসার পুজা করুন আমার শ্বশুর | 

চৌদ্দ for আন্তা দিব ছয়টা ভাসুর ॥ 
সোণকা বলেন তবে আর কিব্যা চাই। 
চরণে পড়িয়া তবে সাধুকে বুঝাই ॥ 

নাড়া (১) গিয়ে ধাঞ্া কয় শুন সদাগর | 
পুনরপি প্রাণ পায়্যা আইল লক্ষ্মীন্ধর ॥ 
ছয় পুত্র আইল তোমার চৌদ্দ মধুকর | 
শুনিঞা হরিষ হৈল চাদ সদাগর ॥ 
শুনিঞা যে চাদ বাঁণ্যা হরষিত হৈল। 
কান্ধে ইেতালের বাড়ি নাচিতে লাগিল ॥ 
কোথা সে বেহুলা বাড়ী কোথা সে লখাই। 
মর! AS জীয়ন্ত পুরীতে যদি পাই ॥ 

তবে সে পূজিব আমি মনসার বার। 
শুনিঞা হরিষ হৈল পুরে যত তার ॥ 
আপন শ্বশুরে রাম! বলে প্রবোধিয়া। 
চৌদ্দ ডিঙ্গা জলে ভাসে দেখনা আসিয়া ॥ 
ছয়টি ভাসুর তাহে লক্ষ্মীন্ধর পতি। 
বৃহিত্র দেখিবে যদি চল শীপ্রগতি | 
STS না যায় চাদ বেহুলার বোলে । 
লাফ দিয়ে চাদ বাণ্যা উঠিল দেয়ালে ॥ 





(>) চাদের ভৃত্য । 


মনসা-মঙ্গল — কেতকাদাস-_-১৬৫০ খৃষ্টাব্দ | 


দেয়ালে উঠিয়। টাদ চৌদিকে নেহালে। 
চৌদ্দ ডিঙ্গা ভাসে দেখে গাহ্গুড়ের জলে ॥ 
দেখিয়া শুনিঞা সভার বাড়িল উল্লাস। 
হাত বাড়াইআ যেন পাইল আকাশ ॥ 


নারায়ণ দেব, জানকীনাথ ও শিবরামের ভণিতাযুক্ত। অধিকাংশ 
জনকীনাথের । প্রায় ৩০০ বৎসরের প্রাচীন পুথি। 


দেব-সভায় বেহুলার নৃত্য | 


নাচে BHA বেউলা অলক্ষিতে করে খেলা 


নান! রূপে করে অঙ্গ SF | 


নয়ন কটাক্ষে চায় প্রাণ হরি নিয়া যার 


অপরূপ মদন তরঙ্গ ॥ 


থঞ্জন-গঞ্জন-গতি চলিতে স্থভাতি অতি 


ঘনে ঘনে অঙ্গুলি দেখায় | 


ক্ষণে ক্ষণে উঠে বৈসে অতি সুললিত বেশে 


ক্ষণে ক্ষণে মন্দিরা বাজায় ॥ 


মুখে গীত গায় ভাল সঞ্জোগে বাজায় তাল 


ময়ূর পেখম জিনি ACA যে.পাকে। 


aa মুনি আদি যত F4 CRA জলবত 


করুণায় ভেদ্িল অধিকে ॥ 


কোকিল! জিনিয়া রব নৃত্য করে অসম্ভব 


ক্ষীণ কটি সদায় হেলায়। 


অপরূপ নৃত্য করি মোহিলেক ত্রিপুরারি 


পণ্ডিত জানকীনাথে গায় ॥ 


অলক্ষিতে গতি করে শুনে করি ভর | 
মধুলোভে মত্ত যেন উড়য়ে ভ্রমর ॥ 
ধারে ধীরে বলি বেশ বনী স্ুধারাশি। 
অল্পে মাধুরী ঈষৎ করে হাসি ॥ 
নাটআ (>) খঞ্জন জিনি নয়ন-ভঙ্গিমা | 
লঞ্জিত করিছে মুখে শারদচন্দ্রিমা ॥ 


(১) নৃত্যণাল 


৮৫ 


২৮৩ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


দেখিয়া Gara (>) নৃত্য সব দেবগণ। 
ধন্য ধন্য বুলি (২) করে পুষ্প বরিষণ ॥ 
দেখিলাম ভাল নৃত্য অনেক দিবসে | 
হেন বুলি RATE উষারে প্রশংসে ॥ 
পাঁরিজাত মালা দিয়! বুলে faces | 
বর মাগ অভিলাষে যেই লয় মন ॥ 

এত শুনিয়! তবে সাহের কুমারী | 
প্রণাম করিয়া বোলে হস্ত যোড় করি ॥ 


জগজ্জীবন ঘোষাল | 


কবি জগজ্জীবন ঘোষাল দিনাজপুরের রাজা প্রাণনাথের 
সময়ে বিছ্বমান ছিলেন । প্রাণনাথ ১৬০৯ শক বা ১৬৮৭ খৃষ্টাব্দে রাজা 
হইয়াছিলেন। সুতরাং কবি ১৬শ শতাব্দীর শেষ ভাগে কিম্বা ১৭শ 
শতাব্দীর প্রথম ভাগে গ্রন্থ রচনা করিয়া থাকিবেন। কবির নিবাস 
দিনাজপুরের অন্তর্গত “কোচআ-মোরা” গ্রামে ছিল৷ 


স্বর্গ-পুরে বেহুলার বেশ-বিন্যাশ । 


আনিয়া পেটারি তার ঘুচাইল ঝাপনি। 

হস্তে করি নিল বালি (©) দর্পণ বসনখানি ॥ 
করে ঝারিয়া বালি বিচারিল (8) কেশ। 
খোপায় পুতিয়! থুইল ভাটি উজানদেশ ॥ (৫) 
স্বর্ণ চিরণি লইল হস্তেত করিয়া | 

একে একে কেশ সব লইল উঙারিয়া (৬) ॥ 
নারাণ তৈল বিষ্ণু তৈল কেশের গোড়ে দিয়া | 
খোপাখানি বান্ধে রাম! চারি দ্বার gat (৭) ॥ 


(১) বেহুলা পুর্ব-জন্মে উষা ছিলেন, এখানে সেই নামে তাহাকে 
অভিহিত কর! হইয়াছে | (২) বলিয়া | 

(৩) বালিকা | (৪) আচরিল। 

(৫) সম্ভবতঃ ভাঁটি-উজা'ন দেশের চিরুণী খোপায় efan রাখিল। 

(৬) নিঙড়াইয়া। 

(৭) চারিটি সিথিতে কেশদাম বিভক্ত করিয়া। 


মনসা-মঙ্গল__জগজ্জীবন ঘোষাল-_১৭শ শতাব্দী । ২৮৭ 


পূর্ব দ্বারে শোভা! করে স্বর্ণ কেতকী | 

দক্ষিণ দ্বারে শোভা করে He মালতী ॥ 

কত কত ভ্রমর পড়ে উড়ে উড়ে ষায়। 
খোপার উপড়ে পড়ে খোপার মধু খায় ॥ 
কনক দর্পণ লইল হস্তেত করিয়া। 

আপনার রূপ দেখে আপনে faafaa ॥ 

উড়ে গেল ভ্রমর! খোপার মধু ATT | 
মনোরম্য নহে খোপা ফেলিল আউলিয়া ॥ 
তার পাছে খোপা আউলাইয়া চুল। 

কেশের গোড়ে শোভা করে সুন্দর DANTEA ॥ 
সুবর্ণ চিরণে ফেলায়! গেল জানি। 

কেশের গোড়ে শোভা করে Fal সারি সারি ॥ 
খোপার মধ্যে শোতা করে চাম্প! নাগেশ্বর | 
কেয়া কেতকী শোভে সপ্তদ্দল কমল ॥ 
খোপার মধ্যেত দিল ময়নার ডাল। 

ভ্রমর! ত্রমরী তাথে করে কোলাহল ॥ 

ক্ষেণে ক্ষেণে ভ্রমর খোপার মধু ATH | 

কত কত ভ্রমরা তাথে হরিগুণ গায়ে ॥ 

* ক্ৰ + * 

সিন্দুরেত ইন্দু বিন্দু FETA রেখা। 
কালীয়া মেঘের আড়ে চন্দে দেছে দেখা ॥ 
নিরমাণ করি খোপা লইল বান্ধিয়া | 

কনক HATA হন্তেত করিয়া ॥ 

আপনার রূপ দেখে আপনে রক্ষিয়া । 
মনোরম্য নহে খোপা চাহে নিরখিয়া ॥ 

থান কত গহন! নিল নিচিয়া বাছিয়! | 

* * * 

উপর কর্ণে চাকি পরে নান্বা কর্ণে বলি। (>) 
তাহার মধ্যে শোভা করে হীরা মঙ্গল কড়ি (2) n 


(১) কর্ণের উপরিভাগে চাকি নামক অলঙ্কারবিশেষ ও নিম্নভাগে 
(atal কৰ্ণে ) ‘বলি’ পরিলেন। 
(২) মদন-কড়ি নামক অলঙ্কার | 


২৮৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


গলায়ে তুলিয়া পরে সরস্বতী-হার । 
দুই বাহে (১) পরিল ঝাম্পানি (২) চারি তার ॥ 
নাকেত তুলিয়া পরে নাকের বেশরি | 
হৃদয়ে তুলিয়া পরে লক্ষের কাচুলি ॥ 
দুই হাতে পরে শঙ্খ শ্রীরাম লক্ষ্মণ (৩) | 
হেটের উপরে শোভে মাণিক কঙ্কণ ॥ 
পায়ে তুলিয়া পরে ছয় যোড় পাষুলি। 
দশ নখে পরে কন্ত। WAT WHAT ॥ 
চরণে পরিল SH বাজন নুপুর | 
শুনিতে Ray বাঁছ যায় বহু দূর ॥ 
জগজ্জীবন কবি মনসার দাস। 

পদ্য ছন্দে পাঁচালী করিল প্রকাশ ॥ 


বাও নহে বাতাস নহে তরু কেনে হেলে। 
নবীন কদস্বের ডাল বায়ে ভাঙ্গে পড়ে॥ (ধুয়া )॥ 
কাপড়ের প্টোরি বালি আনে টান দিয়! । 
খান কত বন্ত্র তোলে নিচিয়! বাছিয়া ॥ 
প্রথমে পরেন সাড়ী নামে যাত্রাসিদ (৪)। 
নাটুয়ায় নাট করে গায়ানে গায় গীত ॥ 

সে কাপড় পরিয়া বালি আগে পাছে চায়। 
মনোরম্য নহে কাপড় পেটারি ANT ॥ 

তার পাছে পরে কাপড়.কাঁপড়ের রাজা | 
সরুয়া কাকালি রামা WH (৫) ধরে মাজা ॥ 
সে কাপড় পরে বালি আগে পাছে DTA | 
মনোরম্য নহে কাপড় খসিয়া ফেলায় ॥ 

তার পাছে পরে কাপড় নামে খুঞা নেত। 
wea কাকালি মাজা ভরে বান্ধে ছাচি বেত ॥ 
সে কাপড় পরিয়৷ বালি আগে পাছে চায়। 
মনোরম্য নহে কাপড় পেটারি পুরায় ॥ 








(>) বাহুতে। (২) বাম্পানি লর্বাপা। 

(৩) শ্রীরাম ও লক্ষ্মণ শখের নাম। (৪) ঘাত্রাসিদ = যাত্রাসিদ্ধ, 
যে সাড়ী পরিলে যাত্রাসিদ্ধি হয়। (৫) মূষ্টে =মুষ্ট দ্বার৷। অর্থাৎ কটি 
এত ক্ষীণ যে Tata ধরা যায়। 


মনসা-মঙ্গল _রামবিনোদ-_-১৭শ শতাব্দী । 


তার পাছে পরে কাপড় নাকর মঞ্জাফুল (১)। 
যাহার সুতার তোলা পঞ্চাশ টাকা মূল ॥ 
দশীর (২) দিগে লেখা আছে দশ গিরিআ বন। 
কুপের দিগে লেখা আছে কালার বৃন্দাবন ॥ 
কানাইর বৃন্দাবনে বালকে বীশা বাএ। 

সে সকল গোপাল কৃষ্ণের তাল যোগায় ॥ 
সে কাপড় পরিয়া বালি আগে পাছে STA | 
মনোরম্য নহে কাপড় পেটারি পুরায় ॥ 
তাহার পাছে পরে সাড়ী নামে অগ্নিফুল। 
কাপড়! সুন্দরী দুহে হইল সমতুল ॥ 

সে কাপড় পরিয়া বালি আগে পাছে চায় | 
মনোরম্য হইল কাপড় নাচিয়া বেড়ায় ॥ 
খোল মুদং লইল সাজন করিয়া | 

চলিল সুন্দরী Sai যাত্রা করিয়। ॥ 
জগক্জীবন কবি মনসার দাস। 
পদ্যছন্দে পাঁচালী করিল প্রকাশ ॥ 


রামবিনোদ । 


রামবিনোদের কোন পরিচয় পাওয়৷ যায় নাই। পুথির হস্তলিপি 


MI ১৫০ WHAT প্রাচীন | 


মালিনীর বেশে মনসা-দেবীর শঙ্কুর নগরীতে প্রবেশ | 


(১) মঞ্জা = মুঞ্জ = কুশ; অর্থাৎ কুশ-কুঙ্সুমের তুল্য সুকোমল 


ও SS | 
(2) 
পার। 


মালিনীর বেশ ধরি 
বেশ করে নানা ছান্দে 
ধরিয়া মোহন বেশ 


প্রকাশিত মুখ ইন্দু 


ফুলের পসার করি 
চলে দেবী শঙ্কর-কুমারী | 
সফরিয়া সাঁড়ী পিন্ধে 
যাএ দেবী EA নগরী ॥ 

করিয়া চিরণী কেশ 
কবজ বান্ধিল কুণ্ড দেখি। 

কপালে তিলক-বিন্দু 
Bara রঞ্জিত আখি দেখি ॥ 


বস্বাগ্রের লম্বা স্ৃতাকে ‘দশা’ বা ‘দশ!’ বলে। এখানে কাপড়ের 


২৮০৯ 


২৯০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


CFOF কেতকী যূথী শেফালী পারুলী জাতি 
লবঙ্গ পদ্মিনী শতদল। 


বকুল চম্পক মালী সবামালী করবী 
গণরিকা মল্লিকা উৎপল | 

কন্ত,রী কাঞ্চনদল কাজলা wifey ফল 
কলিকা মান্দার যূথে যুথে। 

চম্পা বকুল মালী সাজাইয়া সারি সারি 
বিশলি বিষম গণু ঝাঁকে ॥ 

পসার সাজাইয়া ফুলে পদ্মাবতী লৈয়া চলে 
সৌরভে ভ্রমরা পড়ে উড়ি | 

শ্রীবামবিনোদ ভণে মনসার চরণে 


যাএ দেবী ET নগরী ॥ 


AT ওঝার শিষ্যগণ কর্তৃক বল-পুর্ববক মালা গ্রহণ ও 
কালকুট-বিষে মুচ্ছণ। 


পসার লইয়া দেবী চলিল কৌতুকে । 

কে লৈবা কে লৈবা পুষ্প এহি মাত্র ডাকে ॥ 
কড়ি লৈয়! সৰ্ব্ব লোক পাছে পাছে ধাএ। 
কিনিয়া বিচিত্র মালা পরিল গলাএ ॥ 

ফুল বেচি মালিনীএ যাএ ধীরে ধীরে | 
উপস্থিত হইল গিয়া শঙ্কুর বাজারে ॥ 
নগরেত গিয়া তবে বলিল মালিনী | 
পসার লইয়! দেবী করে বিকিকিনী | 
শঙ্কুর শতেক শিষ্য আইল হেন কালে। 
শিষ্যগণ মালিনীরে দেখিল নগরে ॥ 
মালিনীর রূপ দেখি হইল আকুল। 
নিকটে চলিয়া গেল কিনিবারে ফুল ॥ 
তোর সম রূপ আর না দেখেছি কথা ! 
ত্ৰৈলোক্যমোহন বেশ ধর স্ুচরিতা ॥ 

কহ কহ মালার মূল্য স্বরূপ বচন | 
কিনিব তোমার মালা হরষিত মন ॥ 
হাতে করি মালা সবে লইল তখন | 
দেবী বোলে এহি মালা কিনে দেবগণ | 


মনসা-মঙ্গল-_রামবিনোদ--১৭শ শতাব্দী । ২৯১ 


গাথিয়াছি এহি মাল! সুগন্ধি রচিত। 
পাঁচ কাহন কড়ি মূল্য মালার উচিত ॥ 
শিষ্য সবে বোলে তবে শুনএ মালিনী | 
কোন দ্রব্য আমরা নগরে নাহি কিনি ॥ 
গুরুর প্রমাদে আমর! নগরে বাঁজারে। 
লুটিয়া সকল দ্রব্য খাই বলে ছলে ॥ 

নগরে জিজ্ঞাসি চাহ প্রতি কোণে কোণে। 
না দিলেহ মাল! কাড়ি নিব এই ক্ষণে ॥ 
দেবী বোলে মাগিয়৷ বেড়ায় ঘরে ঘরে । 
তোমারগো বনিতা সবে আর্য (১) কষ্টে মরে ॥ 
ঘরে ভাত নাই মালা কিনিবা কেমতে। 
কোন্‌ বলে চাহ আমার মাল! কাড়ি নিতে ॥ 
এই মিথ্যা বাক্য তোরা কহ কি লাগিয়া | 
কার শক্তি নিবে মালা বিনে কড়ি দিয়া ॥ 
পাটের রাজা আছে মোর বসন্ত কেদার । 
তাহার প্রসাদ মোর ডর আছে কার ॥ 
এত দর্প করহ হইয়া! সর্প-ওঝা। 

সকল মরিৰি তোরা শুনিলে মোর রাজা ॥ 
কার শক্তি আছে মোর পসার লুটিতে। 
বসন্ত কেদার রাজা পাটেত থাকিতে ॥ 
দেবীর বচনে শিষ্য ক্রোধ হইয়া TA | 
পসার লুটিয়া সবে নিলেক তত ক্ষণ ॥ 
কোপে মালিনী এ ফুল ফেলে আছাড়িয় | 
মায়া পাতি কান্দে দেবী বিষাদ ভাবিয়া ॥ 


কেনে আইলুম পসার লইয়া | 

সাপের WER (২) হইয়া বল ছল করিয়া 
নিল মোর পসার লুটিয়া ॥ 

সব শুনি লোক মুখে কুল লৈরা কৌতুকে 
বেচিবারে আইল কৌতুক | 

লাভের বাণিজ্যে আইল আসল পতিত হৈল 
ঘরে গিয়া কি বুলিবাক ॥ 


(১) আরও | (২) বেদে। 


২১৯২ 


বঙ্গ-লাহিত্য-পরিচয় | 


স্বামী মোর কি বলিব ঘরে যাইতে নাহি দিব 
ভূমিতলে পড়ি দেবী কান্দে | 

রাজা ডাকে কোতয়াল মণ্ডলিয়! সারায়াল 
কড়ি না দিলেহ মালা পিন্ধে ৷ 

বিচার নাহিক দেশে তাতে কোন লোক বৈসে 
কান্দি দেবী শঙ্কুর নগরে | 

ডাকিনী খাউক আসি শিষ্য সবের বুকে বসি 
বাহুড়িয়া (>) না যাইবে ঘরে | 

ফুল ছড়া লৈয়া! কান্ধে শিষ্যগণে ফুল পিন্ধে 
কালকুট নাগিনী তখন | 

পদ্মাবতী বাণ (২) মারে সব শিষ্য ঢলি পড়ে 
শ্রীবামবিনোদ NIDA ॥ 


দ্বিজ রসিক | 


দ্বিজ রসিকের মনসা-মঙ্গল অতি বিরাট্‌গ্রন্থ । আমর! ১২৫৮ সালের 
হস্ত-লিখিত পুথি হইতে তদীয় রচন। উদ্ধত করিলাম । গ্রন্থ-রচনার সময় 
পাই নাই। ভাষা দেখিয়া মনে হয় দ্বিজ রসিক অন্যান ১০০ বৎসর পূর্বের 
লেখক । ভণিতায় তাহার সম্বন্ধে এই কয়েকটি বিবরণ পাওয়া যায় £ 
সেনভূম ও মল্লভূমের মধ্যবর্তী আখড়াশাল নামক স্থানে তাহার নিবাস 
fea) কবির পূর্ব মিরাসী তালুক পাঁড়িগ্রাম, কাকুটা, চন্দনপুর প্রভৃতি 
স্থানের নামও ভণিতায় পাওয়া যায়। ইহার বৃদ্ধ-প্রপিতামহের নাম 
কালিদাস, পিতাঁমহের নাম মহেশ মিশ্র, পিতার নাম প্রসাদ বা শিবপ্রসাদ। 
কবির অপর ছুই ভ্রাতা ছিল, তাহাদের নাম রাজারাম ও অযোধ্যা ; এক 
ভগিনী, নাম সাবিত্রী। তাঁহার ভাগিনেয় শুকদেবের জন্য এবং সীতামণি 
নামক একটি (সম্ভবতঃ তাহার পুত্র) শিশুর জন্যও তিনি ভণিতায় 
মনসাদেবীর নিকট প্রার্থনা জানাইয়াছেন। দ্বিজ রসিকের দুইটি উপাধি 
দৃষ্ট হয়, তাহার একটি “কবিবল্লভ” ও অপরটি “কবিকঙ্কণ” | আখড়াশালের 
নিকটবর্তী শাষপুর গ্রামের নাম কবিতার মধ্যে লেখিত আছে। 


কলার মান্দাসে বেহুলার খেদোক্তি | 
কান্দেন বেহুলা রমা পতি কোলে করি । 
তোমার লাগিয়া ভাসি জলের উপরি ॥ 


(>) fefaal ২) বিষ-প্রেরক ay পড়িলেন। 


মনসা-মক্গল__দ্বিজ রসিক__১৮শ শতাব্দীর শেষ ভাগ। ২৯৩ 


থণ্ডাইতে নারে কেহ দৈবের FAH | 
দৈবে মৈল বনবাসে রাজা হরিশ্চন্দ ॥ 
যত কিছু কৰ্ম্ম সব দৈবযোগে করে | 
অভিমন্যু মৈল দুর্য্যোধনের ANCA ॥ 
ভাল কভু নাহি হয় দৈবের কারণে। 
দৈবের কারণে আমি ভাসিলাম জলে ॥ 
মড়া কোলে যেন কান্দে মদন সুন্দরী | 
ভাবিয়া চিন্তিয়া যে দেবের অধিকারী ॥ 
বেহুলা মান্দাসে কান্দে প্রাণশাথ কোলে | 
নিদ্রা তেজ প্রাণনাথ শুন মোর বোলে ॥ 
অধম নির্লজ্জ বড় কান্দে মোর প্রাণ | 
মুখে জল দিয়েছি বাটার খায় পাণ ॥ 
লুকাইয়া ছিলে তুমি লোহার বাসরে | 
কলার নান্দাসে ভাস জলের উপরে ॥ 
দেশাস্তরী Sal কান্দে বেহুলা অভাগিনী 
আপদ JHE বল জয় যে ব্ৰাহ্মণী (>) ॥ 
প্রাণনাথ বল্যে কর্যা কান্দে উচ্চৈ:স্বরে | 
কত নিদ্রা যাও প্রভু মান্দাস ভিতরে ॥ 
চেয়্যাছে চেয়্যাছে লক্ষের আঁধকারী। 
বেহুলা অভাগী কান্দে হঞা দেশান্তরী ॥ 
কান্দিতে কান্দিতে চলে সাধু সীমস্তিনী। 
বেহুলার ক্রন্দনে কান্দে বনের হরিণী ॥ 
প্রাণহীন পতি কোলে ভাসে একাকিনী। 
হেন কালে দিল দেখ জগতী ব্ৰাহ্মণী ॥ 
নিজ বেশ ছাড়ি হইলাঙ aaa আরুতি। 
যাতে যাতে SHY মাতা প্রথম যুবতী ॥ 
গগন মণ্ডলে হৈল তিন প্রহর বেল]। 
সিনানের ঘাট ছলে উঠিলা কমলা (2) ॥ 
স্বামীর লাগিয়া রামা করিছে রোদন। 
হাতসান দিয়া দেবী ডাকে ঘনে ঘন ॥ 


(>) বিষহরী। খ্ধিপত্রী বলিয়া ‘ব্ৰাহ্মণী’ বলা হইয়াছে । 
(২) কমলা =লক্ষ্মী। এখানে লক্ষ্মী-স্বরূপা ত্রাহ্মণী। 


২০৯৪ 


বেহুল! ও হনুমানের 
কথাবাৰ্তা | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সেই ঘাটে বেণ্যা নারী উত্তরিল আস্তা | 
ব্ৰাহ্মণী বলেন মাতা কোথা যায় STM ॥ 
শ্রীকবিকঙ্কণ গায় মনসার পায়। 
মনসা-মঙ্গল গীত রসিকেতে গায়, ॥ 


নেতানী ধোবানী আছে টান্তে রাখ তাঁর কাছে 
তরঙ্গ নদীর সন্নিধান। 

সবিনয় ব্যবহারে হনু লঙ্ঘিবারে নারে 
অবিলম্বে চলে হনুমান্‌ ॥ 

Tel বেহুলার স্থান কহে বীর হনুমান 
কে তোমার বটে মাতা পিতা i 

মোরে কহ সত্য বাণী পরিচয় আগে শুনি 
লঞ| যাব বেণ্যা আছে যথা ॥ 

বলেন বেহুলা সতী কর বীর অবগতি 
মোর সম নাই অভাগিনী । 

সায় সদাগর পিতা BAe] আমার মাতা 
মোর নাম বেহুল! নাচনী ॥ 

মঙ্গল বিভার atts কালী নাগে মাইল পতি 
ছয় মাস আমি ভাসি জলে। 

বড়ই আমার ভাগ্য পাইন্থ তোমার লাগ 
পূর্ব্ব-জন্ম-তপস্তার ফলে ॥ 

ময়নার সেন (১) রাজা করিত ধর্মের পুজা 
চলে সেন হাকণ্ড নগরী | 

এই ত গঙ্গার নীরে বিড়ম্বনা করি তারে 
ঢেউ নিল পাতাল নগরী ॥ 

পালে (২) লাউসেন feral কয় ধৰ্ম্ম ধেয়াইয়া 
পড়ে গেল বিষম সঙ্কটে | 

ধর্ম্মের আদেশ পাঞা তুমি আইলা দূত হঞা 
উদ্ধার করিলে জল বাটে ॥ 
অবধানে শুন হনুমান্‌ | 

নেতানী ধোবানী আছে coal রাখ তার কাছে 


আমার কি হব পরিত্রাণ ॥ 





১) ময়নামতীর লাউসেন। (২) পাঁতালে। 


মনসা-মঙ্গল-_দ্বিজ রসিক-_-১৮শ শতাব্দীর শেষ ভাগ | ২৯৫ 


অঙ্গীকরি কপিরাজ শ্রীবামের কৈলে কাষ 
সীতার বার ত৷ ষেই আনে। 

সমুদ্র লঙ্ঘন করি পোড়াইল লঙ্কাপুরী 
কলার মান্দাস সেই টানে ॥ 


মনসা-দেবীর কৃপায় বেহুলার নেতা-ধোপানীর 
ঘাঁটে প্রবেশ | 


পেঞা রাম! উপদেশ দূর গেল দুঃখ ক্লেশ 
তিন ধারা চক্ষে তিন বার । 
মিষ্ট লবণ জল ছুই ধার! সুশীতল 
আর ধারা লাগে যেন ATT ॥ 
পাইয়া খারাণীর ata মান্দাস চালান ধীর 
অনাহারে অঙ্গ TT | 
মুখে না নিঃসরে বাণী ক্ষীণ হৈল তনুখানি বেহুলার দুঃখে সনসা- 
বিষহরী জানিল সকল ॥ দেবীর কষ্ট 
CENA নাই সুখ মনসা ভাবেন দুঃখ 
দাসী বাছা আহ মরি মরি | 
পতি জীয়াবার আশে ছয় মাস জলে ভাসে 
ধন্য ধন্য বেহুলা সুন্দরী ॥ 
অন্তরীক্ষে দেবী থাকি RS আনিল ডাকি হনুর প্রতি আদেশ । 
শুন বীর শ্রীরামের দাস। 
বড় দুঃখ বেহুলার দেখিতে না পারি আর 
COM আন কলার মান্দাস ॥ 
অবিলম্বে হন্‌ বীর লম্ফে লন্ফে ধীরে ধীর 
রাখে লঞ্চ ধরণীর কাছে। 
তবে হন্‌ কপিবর গেলেন আপনার ঘর 
মান্দাস বান্ধিয়া ঝাউ গাছে ॥ 
মাথায় সোণার পাট (>) নেতা এস্তে সেই ঘাট 
কাচিবারে দেবতার TAN | 
দুই AA সঙ্গে ধায় শ্রীকবিবল্লভ গায় 
বেহুলা না করে নিরীক্ষণ ॥ 


(>) যাহাতে কাপড় কাচা হয়। 


২৯৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নেতার সহিত বেহুলাঁর নেতা বলে শুন রাম পদ ছাড় CATA | 
কথাবার্ত।। কহ দেখি মোরে যত পরিচয় তোর ॥ 
রাক্ষসী মানুষী তুমি কিছুই না জানি। 


শুনিএগ সুন্দরী রামা হয় অভিমানী ॥ 
কার বধূ কোথা ধাম কার বট নারী | 
কিবা নাম বটে কহ কাহার ঝিয়ারী ॥ 
জাতিহীন রজকিনী কিবা আমি জানি। 
কার বোলে ভুল্যা ধর মোর পদখানি ॥ 
সবিনয়ে বলে কিছু বেহুলা! নাচনী । 
অশেষ পাপের পাপী আমি অভাগিনী ॥ 
শুন বলি সায় সদাগর জন্মদাতা | 

বেহুলা অভাগিনী নাম অমলাবতী মাতা ॥ 
চম্পক নগরে মোর আছএ শ্বশুর | 
মনস! সহিত বাদ বড়ই প্রচুর ॥ 

বাসর ঘরে শুয়্যা ছিলাম মঙগল-স্থতা (>) হাতে | 
অকম্মাৎ স্বামী মোর মৈল সপাথাতে ॥ 
শ্বশুর নিষ্ঠুর গালি সহিতে নারিল। 

মৃত পতি কোলে করি মান্দাসে ভাসিল ॥ 
বেহুল! বলেন ওগো তুমি মোর মাসী | 
তোমার উদ্দেশে ছয় মাস জলে ভাসি ॥ 
পাইলাম তোমার স্থান কি বলিব আর। 
বিষম সঙ্কটে তুমি করিবে উদ্ধার ॥ 
বলিতে বলিতে রাম! হইল মুচ্ছিত। 

ছু লোচনে বহে জল বড় বিপরীত ॥ 
রচিল রসিক দ্বিজ বল শিব শিব। 

দার! পুত্র লক্ষ্মী বুদ্ধি হয় চিরঞ্জীব ॥ 


বেহুলার লোচনে দেখিয়া শোক-জল। 
নেতাই ধোবাঁনী বলে হইয়া বিকল ॥ 
পদ ছাড় শুন রাম! বিলম্ব না সয়। 
ত্বরাঁয় যাইতে চাই দেবতা-আলয় ॥ 
আজিকার দিন তুমি থাক এইখানে | 
ay দিতে যাৰ আমি দেবতার স্থানে ॥ 





(১) বৈবাহিক মঙ্গলাচরণের 3S | 





মনসা-মঙ্গল-_দ্বিজ রসিক-_-১৮শ শতাব্দীর শেষ ভাগ । ২৯৭ 


বাসি বস্ত্র কাচিবারে আসিব প্রভাতে | 
কালি তবে যাইবে আমার তবে সাথে ॥ 
বেহুলা বলেন মাসি মোর প্রাণ ফাটে। 
বাসি বস্ত্র আন মাসি কাচি লঞা পাটে ॥ 
হাসিয়া বলেন তবে শুনলো সুন্দরি | 
এই বস্ত্র কাচিবারে কার বাপে পারি ॥ 
বেহুলা বলেন মাসি শুন মোর বাণী। 
দেবতার বসন কাচিতে আমি জানি ॥ 
নেতাই কাপড় কাচে সাবানের বোলে (১)। 
বেহুলা কাপড় কাচে শুধু গঙ্গাজলে N 
সকল কাপড় তবে SFT বান্ধয় | 
কুঙ্কুম চন্দন গন্ধ কাপড়েতে FA ॥ 
রজকিনী বলে রাম! কর অবগতি | 
কোথা লঞা রাখিয়াছ নিজ প্রাণপতি ॥ 
বেণ্যানী বিনয়ে বলে বিশেষ প্রকারে | 
মান্দাস সহিত মড়া রাখিয়াছি ধারে ॥ 
বহুত বিনতি করি ধোবানীর পায়। 
মৃত পতি মান্দাসেতে আনিবারে যায় ॥ 


মনসা-দেবীর AAAS | (২) 
বিমুখ teal বৈসে দেব শূলপতি। 
আপনার নিজমৃত্তি ধরে পদ্মাবতী ॥ 
যত নাগ অবশেষ আইল বিদ্বমান । 
অর্চিয়া বাকাএ দেবী কৈল পরণাম ॥ (৩) 
শঙ্খিনী চিত্রাণী নাগে শঙ্খ CATH 9) হাতে। 
কাশুড়িয়। নাগে দেবীর খোপা বান্ধে মাথে ॥ 


(১) বোলে ফেণে। 
(২) এই অংশ স্পষ্টতই মনসা-মগগলের আদি-কবি কাণা-হরিদত্ের 
রচনা] অবলম্বনে AFIS | 
(৩) তাহার! বক্র হইয়া অর্চনাপুর্ধক দেবীকে প্রণাম করিল। 
(8) পরে। 
৩৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কর্কটিয়া নাগে যে কর্ণের করে শলি। 
ফণী-মণি জিনিয়া যে কাঞ্চলিয়৷ বলি ॥ 
সিন্দুরিয়। নাগে দেবীর শিরের frat | 
খঞ্জনিয়া বোড়াএ দেবীর চরণে FAT ॥ 
কজ্জোলিয়া ৰোড়াএ দেবীর কজ্জল পদ্মাবতী | 
গগনিয়া নাগের যে গলার গ্রীবা-পাতি (১) ॥ 
তাড়ুয়! নাগে যে বিচিত্র চারি তাড়। 
সিতলিয়৷ নাগে দেবীর সাত-লরী-হার ॥ 
নাগ-আভরণ পরি হরিষ অতুল। 

অনন্ত বোড়াএ কৈল মাথে পঞ্চ ফুল ॥ 
চারিদিকে নাগের স্তম্ভ নাগের যে ফণ!। 
চতুর্দিকে শোভা করে নাগের থোপনা (২)॥ 
নাগ ঝারি নাগ পাটি নাগের খুরসি (৩)। 
আভরণ দেখি পদ্মা মনে মনে হাসি ॥ 

তক্ষক সারথি রথ বহে অষ্ট নাগে | 

রথভরে গেল পদ্মা মহাদেব আগে ॥ 

মস্তক তুলিয়া হর দেখে নাগচয় | 

সেই খানে ঢলিয়! পড়িল কালিদয় ॥ 

ইকি ইকি বলি পদ্মা নামে রথ হতে। 

বাপ বাপ করি কোলে লইল আস্তে TTF ॥ 
যেই খানে সদাশিৰ পড়িল ঢলিয়া | 

নাগ আভরণ যত গেল ফেলাইয়া ॥ 

MEAT রৈল পদ্মা কেহ নাই তোলে। 
অকান্দনে কান্দে পদ্মা পিতা লৈয়া কোলে ॥ 
tae শ্রীজগননাথ রচিত পদ বন্ধ | 

gatos কহি গাহি লাচারী প্রবন্ধ ॥ 


কবি জীবন মৈত্রেয় | 


ERA চুলটি জাদ স্বর্ণ খোপা তার মাঝ 
কেশে কত অলঙ্কার বিন্দু । 

চন্দন কস্তুরী খোলে যাতে অলিরাজ ভুলে 
মুখ-পদ্ম যেন পূর্ণ ইন্দু ॥ 


(১) ্রীবা-পত্র-হাস্লী। (২) স্তপ, রাশি। (৩) কুর্মী_নাগাসন। 


বগুড়ার কবি জীবন মৈত্রেয়ের “বিষহরী-পদ্মাপুরাঁণ” হইতে উদ্ধত। ২৯৯ 
সিন্দুরের বিন্দু ভালে অলকা উজ্জল করে 


যেন নক্ষত্র-সহিত AATE | 

ললাট করিছে শোভা কল্যাণ-কামু ক-লোভা 
ভুরুযুগ যেন চাপরাজ (১) ॥ 

তবেত মেনকা নারী বিপুলার বেশ করি 
সাজাইয়া দিল বিনোদিনী | 

সখীগণ সঙ্গে করি চলিলেন বিগ্ভাধরী 
তারামধ্যে শণীর মেলানী ॥ 


কিবা সে রূপের শোভা পূর্ণ শশধর | 
থাকুক মনুষ্য কায দেবতা চঞ্চল ॥ 
বদনের শোভা কিবা পূর্ণিমার চান্দ। 
বধিতে যুবক যেন পাতিয়াছে ফান্দ ॥ 
নয়ান বন্দুক তাহে AHF কঙ্জল। 

পলক পলিতা তাহে তোতা (২) ছুই কর ॥ 








(১) শ্রেষ্ঠ ধনু। (২) টোটা। 


সৃষ্টিতত্ব । 


(১) জ্যোতি; (7) 1 


Se- | 
নিয়োদ্ধত কবিত৷ মাণিক দত্তের চণ্ডী-কাব্যের প্রথমাংশ হইতে গৃহীত 
হইল। মাণিক দত্ত সম্ভবতঃ খৃষ্টীয় এয়োদশ শতাব্দীর লোক | উদ্ধৃত 
ংশ এবং রামাই-পণ্ডিতের শুন্ত-পুরাণের স্থষ্টিতত্ব প্রায় একরূপ। এই 
চণ্ডী যে সময়ে রচিত হইয়াছিল, তখন বোৌদ্ধ-প্রভাব বিশেষরূপ ছিল। 
চণ্ডী-কাব্যের এই অংশে আমরা ধর্ম্ম-ঠাকুরের কথা পাইতেছি। ( বিশেষ 
বিবরণ History of Bengali Language & Literature পুস্তকের 
৩৩৪ পৃষ্ঠায় দ্রষ্টব্য ) | 
অনাদ্বের উৎপত্তি জগৎ সংসারে | 
হস্ত পদ নাই ধর্মের ভ্রমে নৈরাকারে ॥ 
আপনে ধর্ম গোসাঞি গোলোক ধেয়াইল। 
গোলোক ধেয়াইতে ধৰ্ম্মের মুণ্ড স্থজিল ॥ 
আপনে ধৰ্ম্ম গোসাঞি শুন্য ধেয়াইল। 
শূন্য ধেয়াইতে ধর্মের শরীর হইল ॥ 
আপনে ধৰ্ম্ম গোপাঞ্জি বুহিত (১) বেয়াইল। 
YRS ধেয়াইতে ধর্মের দুই চক্ষু হইল ॥ 
জন্ম হৈল ধৰ্ম্ম গোসাঞি গুণে অনুপামা। 
পৃথিবী visa তেঁহো রাখিবে মহিমা 1 
ইন্ব জিনিয়া তবে সিন্ধু উথলিল | 
মুখের অমৃত ধর্মের খসিয়া পড়িল ॥ 
হস্ত পদ পৃথিবীতে জল উপজিল | 
জলেত আসন গোসাঞি জলেত বৈমন ॥ 
জল ভর করিয়া ভাসেন নিরঞ্জন | 
ভাসিতে ধৰ্ম্ম গোসাঞি পাইল চৈতন ॥ 
চৌদ্দ যুগ বহিয়া গেল ততক্ষণ | 
* * * সু 
ধর্ম বৈসন হইতে উলুক জন্মিল। 
যোড় হস্ত করি SaF সম্মুখে MBSA ॥ 
হাসিয়া কহেন কথা! ত্রিদশের রায়। 
কহ কহ উলক কত যুগ যায় ॥ 





চণ্ডী-কাব্য-_মাণিক দর্ত-_১৩শ শতাব্দী | 


TS যুগ গেল তবে ব্রহ্মার GRATE | 

তখনে আছিলাও আমি মন্ত্র ধিয়ানে ॥ 

মন্ত্র ধিয়ানে আমি ভাল পাইলাঙ বর। 
চৌদ্দ যুগের কথা শুন আমার গোচর ॥ 
চৌদ্দ যুগের কথ! তুমি শুন নৈরাকার । 
ই তিন ভুবনে পাতকী নাহি আর ॥ 
সম্মুখে রচিল গোসাঞি পদ্মফুল | 

তাহাতে বসিয়া গোসাঞি জপে আছ মূল ॥ 
নান! পত্র বাহবা গেল এ তিন ভুবন | 
পাতাল ভুবন লাগি করিল গমন ॥ 

দ্বাদশ বৎসরে মৃত্তিকার লাগি পাইল। 
হস্ত করি মৃত্তিক শরীরে বুলাইল ॥ 

বাটুল প্রমাণ মৃত্তিকা হস্তেত FÍA | 
শ্নাকারে el গোসাঞি উঠিল ভাসিএগ ॥ 
পুনরপি আসিঞা পদ্মেত কৈল ভর | 

মনে মনে চিন্তে গোসাঞি বর্ম নৈরাকার ॥ 
মনে মনে চিন্তে তবে eh অধিপতি | 

কার উপর স্থাপিব fries বস্থমতী ॥ 
আপনে ধৰ্ম্ম গোসাঞি গজমুক্তি হইল । 
গজের উপরি বস্থমতীকে স্থাঁপিল ॥ 

গজ সহিতে নারে পৃথিবীর ভার | 

গজ সহিতে পৃথিবী যায় রসাতল ॥ 
টানিঞা ছিড়িল গলার কনক পৈতা। 
এক গোটা নাগ হৈল ATAF মাথা ॥ 
নাগের নাম বাস্থৃকি থুইল নিরঞ্জন | 
তাহাকে ধরিতে Ble ই তিন ভুবন | 
যাও যাও বাস্থাকি হউক চিরাই। 

আমি যাকে জন্ম দিব তাকে দিও ঠাঞ্জি ॥ 
গান করে দেবীর SS সুখী সর্বজয়া। 

যে ঘাটে অবতার করিবে মহামায়! ॥ 
দেবীর চরণে মাণিক দত্তে TTF I 

নায়কের তরে দুর্গ! হবে বরদায় (>) ॥ 


(১) বরদাত্রী। 


৩০২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
মুক্তরাম সেন | 


মুক্তীরাম সেন Cay, চট্টগ্রামের অন্তর্গত দেবগ্রামবাঁসী (১) । ১৪৪৭ 
খৃষ্টাব্দে ( ১৩৬৯ শকে ) এই চণ্ডী-কাব্য প্রণীত Ba | 


কালিদহে | 


কেলি কমলেগে! ত্রিপুরসুন্দরী ছোহে (2) | 

একি অঙ্গ-ছটা, কথ (৩) অরুণ ঘটা, 
শিব যোগিয়া মন মোহে ॥ 

কালিদহে স্থজে মাতা কমলের বন | 

ap (৪) পরি মাহেশ্বরী কুমারী বরণ ॥ 

অবহেলে গজ গিলে হেরিয়া অবলা | 

ক্ষেণে ক্ষেণে ক্ষেণে পেলে (৫) অতিশয় চপলা ॥ 

কোন খানে ব্যাপ্ত সনে মেষে করে কে'ল। 

ফণী সঙ্গে ভেক রঙ্গে রহে একু মেলি ॥ 

ate ঠাঞি মৃগে যাই পুছএ কুশল। 

তথাপির কারে কেহ নাহি করে বল ॥ 

গ্রহ ay কাল শশা শক শুভ জানি। 

মুক্তারাঁম সেনে ভণে ভাবিয়া ভবানী ॥ 


ভবানীপ্রসাদ কর | 


অন্ধকবি ভবানীপ্রসাদ কর-_-১৬৫০ খৃঃ STA অনুবাদ করেন। 
বঙ্গভাষা ও সাহিত্যের ৫৪১-৫৪৩ পৃষ্ঠা দ্রষ্টব্য | 


স্থরথ রাজার বিপদ | 


চণ্ডীর চরণে করি শত নমস্কার | 
কহিছে ate মুনি করিয়া বিস্তার ॥ 
সাবর্ণিক নামে হৈল VATA DTA | 
হইল অষ্টম মনু সেহি মহাশয় ॥ 


(১) “দেবগ্রাম' অপত্রষ্ট হইয়া ‘cane নামে পরিচিত। কিছুকাল 
পূর্বে কাগজ-পত্রে “দেবগ্রাম” বলিয়া লিখিত হইত, এখন তৎস্থলে 


‘আনোয়ারা’ হইয়াছে | (২) ছোভে = শোহে = শোভে | 
(৩) কত। (৪) তাহার উপর | 


(৫) ফেলে=উদগীরণ করে | 


চণ্তীকাব্য-_ভবানীপ্রসাদ কর_-১৬৫০ খৃষ্টাব্দ | 


শুন শুন মুনিগণ উৎপত্তি তাহার । 
কহিব সে সব কথা করিয়া বিস্তার ॥ 
সাবর্ণিক নামে ag রবির তনয় | 
মহামায়! প্রাহভাবে AZ সেহি হয় ॥ 
চৈত্র বংশ সমুডূত AIA রাজন | 

সকল পৃথিবীপতিমহাঁপরাক্রম ॥ 

কুলে শালে দানধৰ্ম্মে অতি অনুপম | 
পুত্রের সমান রাগ! পালে প্রজাগণ ॥ 
মহাসুখে আছে রাজ! পুরে আপনার | 
পর দলে নিয়া গেল রাজ্য অধিকার ॥ 
দৈবের নির্বন্ধ কথা কি কহিব আর ৷ 
অমাত্য সকলে চাহে রাজ! মারিবার ॥ 
কি মতে রাখিব প্রাণ ভাবেন রাজন | 
ঘোটকে চড়িয়া যায় গহন কানন ॥ 
একা-একী (>) অশ্ব চড়ি চলি গেলা বন। 
প্রবেশ করিল! রাজ! গহন কানন ॥ 
দুঃখিত হইয়া atal ফিরে বনে TIA | 

at পুত্র কারণে প্রাণ কান্দে অনুক্ষণ ॥ 
অমাত্য সকলে রাজাকে দিছে খেদাইয়া | 
তা সবার লাগি প্রাণ উঠিছে কান্দিয়া ॥ 


সমাধি বৈশ্য ও স্থরথ রাজা | 

সর্বস্ব হারায়ে সদ! অস্থির রাজন | 
সমাধি বৈশ্যের সঙ্গে হইল দরশন ॥ 
বৈশ্বকে জিজ্ঞাস! করে Wat রাজন। 
আদি হৈতে কহে বৈশ্য আত্ম-বিবরণ ॥ 
তাহ! শুনি অসম্ভব হৈল নৃপবর | 
আপনার দুঃখ কহে CACM গোচর ॥ 
যেমত দুঃখের Seat Waa রাজন | 
সেহি মত দুঃখ কহে বৈশ্বের নন্দন ॥ 
যার WA দুঃখ যত কহে ছুই জনে। 
দৌহের মিলন হৈল সেহি ঘোর বনে ॥ 


_ - "এ পপ সস. সপ — 





৩০৩ 


৩৪৩৪ 


মেধসাশ্রম। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


রাজা বলে গুন বৈশ্য বচন আমার | 
THIF লাগি প্রাণ পোড়ে সদা মোর ॥ 
বৈশ্য বলে মহারাজ করি নিবেদন | 
আমার কান্দিছে প্রাণ স্ত্রী পুত্র কারণ ॥ 
ভাই বন্ধু সবে মোরে দিছে খেদাইয়া | 
তবু তার লাগি প্রাণ উঠিছে কান্দিয়া ॥ 
কি করিব কোথা বাব স্থির নাহি পাই | 
দুই জনে উঠি গেলা মেধসের ঠাই ॥ 
ফলে ফুলে শোফিয়াছে (১) মুনির কানন। 
পৃথিবীর যত ZA আছে সেহি বন ॥ 
ধ্যানযোগে মহামুনি আছেন তথায়। 
নৃপতি যাইয়া প্ৰণমিলা তার পায় ॥ 
মুনি বলে কহ তুমি স্থরথ রাজন | 
একেলা হইয়া কেন আসিয়াছ বন ॥ 
রাজা বোলে মুনিবর কি কহিব আমি। 
পর দলে নিল রাজ্য শুন মহামুনি ॥ 
মৃগয়ার ছলে আমি পলায়! আসি বনে। 
রাজ্য ছাড়ি পলালাম ভয় পাইয়! মনে ॥ 
অমাত্য সকলে মোরে দিছে খেদাইয়!। 
তবু তার লাগি প্রাণ উঠিছে কান্দিয়া ॥ 
হস্তী ঘোড়া রথ রথী আছে কোন্‌ স্থানে। 
ANTS হস্তীর ঘাস দিবে কোন্‌ জনে ॥ 
কোথা বা রহিল মোর উচ্চেঃশ্রবা হয়। 
স্বপুল্র সহিত তারা কিমত আছয় ॥ 
আমার অনুগত ছিল যত সহচরী। 
কিমতে আছয়ে তারা আমা পরিহরি ॥ 
এহি মতে প্রাণ মোর পীড়ে অনুক্ষণ । 
সমাধি বৈশ্তের সঙ্গে হৈল দরশন ॥ 
যেহি দুঃখে বনে বনে ফিরি একেশ্বর । 
সে সব দুঃখের দুঃখী এহি বৈশ্যবর ॥ 
করিয়া অধৰ্ম্ম যেহি জ্ঞাতি বন্ধুগণ । 
রাজ্য ধন নিল কাড়ি আসিলাম বন ॥ 


(১) শোভিয়াছে। 


চণ্ডীকাব্য_ দ্বিজ কৃষ্ললোচন-__ ১৬০৯-১৬৩০ খৃষ্টাব্দ | ৩০৫ 


তা সবার লাগি প্রাণ কান্দে কি কারণ। 
বুঝিতে না পারি মুনি এই বিবরণ ॥ 
যদি কৃপা কর মোরে অহে মুনিবর । 
ইহার বৃত্তান্ত কহ আমার গোচর I 


চণ্ডিকা-বিজয় | 
১৭৩৩ শকের হস্তলিখিত পুথি দৃষ্টে এই পুস্তক নকল হয়। শ্রীযুক্ত 
হরগোপাল দাস go আবিষ্কর্তী! দ্বিজ কমললোচন ১৬০৯--১৬৩ৎ 
খৃষ্টাব্দের কোন সময়ে পুস্তক রচনা! করেন | 
দ্বিজ কমললোচনের PSA ১৭৩৩ শকের হস্তলিখিত পুথি দৃষ্টে রঙ্গপুর 
সাহিত্য-পরিষং কর্তৃক এই গ্রন্থ মুদ্রিত হয়। রয়েল ৪১২ পৃষ্ঠায় পুস্তকখানি 
সম্পূর্ণ। গ্রন্থকার রঙ্গপুর জেলার মিঠাপুর থানার অন্তর্গত চাকড়াৰাড়ী 
গ্রামে জন্মগ্রহণ করিয়াছিলেন । ইহার পূর্ব-পুরুষের নাম যদুনাথ ছিল। 
es feces আজ্ঞা পাইল TIA | 
ধুমলোচন বীর চলিল সমরে ॥ 
নিজ সেনা তরে কহে যুদ্ধের কারণ। 
সাজ সাজ বলি বীর ডাকে ঘনে ঘন ॥ 
নব অক্ষোহিণী সেনা সাঞ্জিছে প্রধানে। 
এক এক বীর রণে WHS (১) বাণে॥ 
হিমালয়ে যাবে দৈত্য করিবারে রণ। 
সারথিকে বোলে রথ করহ ASA ॥ 
নীল মেঘ দিবারণ দেখি ভয়ঙ্কর | 
ছাট নহে রথথান দশ প্রহর ॥ 
সেই রথ সাতে aAa হইল Ble | 
দুই শত মত্ত Fats টানে তার চাকা ॥ 
চারি শত অশ্ব আর সেই রথ টানে। 
যার এক ঘোড়! রাখে দশ বলবানে ॥ 
মদমত TS সব এ্ররাবতের নাতি। 
উচ্চৈতশ্রবা-সন ঘোড়া চড়ে সেনাপতি ॥ 
দুই ঘোড়ার মধ্যে এক এক কুঞ্জর | 
তার পৃষ্ঠে আরোহণ যোদ্ধা বীরবর ॥ 
কাঞ্চনের HS ধ্বজ রথের উপর | 
কত বা নেতের উড়ে পতাকা সুন্দর ॥ 


ধৃত্রলোচনের যুদ্ধ সজ্জা | 


0) eRe 


Ye 


৩০৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


quads | তাহার উপরে বান্ধে চামর গঙ্গাজল (>) | 
রত্ব প্রবাল লাগে করে ঝলমল ॥ 
নেতের ওয়ারি (২) দিল তাহার উপর । 
স্থানে স্থানে দণ্ডে লাগে অমূল্য পাথর ॥ 
রূপার আওাস (৩) রথে করে ঝলমল | 
শরতে প্রকাশ যেন গগন-মগ্ডল | 
কাঞ্চনের যুদ্ধ ঘর! তাহাতে তুলিল। 
বহুবিধ ধনে তাহ! BATS করিল ॥ 
সোণার সাঁড়ক Fa সোণার ছাটনি। 
রজতের গুণে তাতে তুলিল বান্ধনি ॥ 
আন্ধারী পারিয়া নেতে ছাইছে চামরে | 
কনক কলস দিল চালের উপরে ॥ 
ফটিকের স্তম্ভ দিল ভবন Tata | 
নানা বর্ণে শিলা দিল মধ্যে মধ্যে তার ॥ 
নীল কৃষ্ণ AS শুরু পাথর | 
ঝলক দর্পণ তাহে দেখিতে সুন্দর ॥ 
হীরার বৃষুকা তাথে দেখি স্ুশোভন | 
এক স্তন্তে লাগাইল পঞ্চ রাজার ধন ॥ 
সুবর্ণ আওাস ঘরে করে ঝলমল | 
চতুর্দিকে লাগাইল হাড়ীয়! চামর ॥ 
তাহাতে লম্বিত গজ মুকুতার Fal | 
অন্ধকার মধ্যে যেন AA করে তার! ॥ 
মধ্যে মধ্যে লাগে হীরা মুকুতা খিচনি। 
যুদ্ধ ঘর আভা যেন দেখি দিনমণি | 
রথের উপরে কৈল মায়া-সরোবর | 
তৃষ্ণাতুর হৈতে তাথে খাইতে চাহে জল ॥ 
প্রহর-প্রমাণ কৈল মায়া-দরোবর । 
ফটিক আকৃতি দেখি তার মধ্যে জল ॥ 
কাঞ্চনের তরু তীরে শোভে মনোহর | 
তাহাতে শোভিছে সব মাণিকের ফল ॥ 


(১) গঙ্গাজলী চামর = শ্বেত চামর | 
(২) আবরণ। 
(৩) আওাস = আবাস = বাসগৃহ । এখানে রথীর বসিবার স্থান। 





চণ্ডীকাব্য_ দ্বিজ কমললোচন--১৬০৯-১৬৩০ খৃষ্টাব্দ | ৩০৭ 


বারিমব্যে পদ্মপুষ্প ফুটিছে বিস্তর | 
উড়ে পড়ে কেলি করে পক্ষী জলচর ॥ 
রাজহংসগণ চরে দেখিতে সুন্দর | 
কনক-কমল-দলে পড়িছে ভ্রমর ॥ 
মৃণাল খাইতে তাতে নাম্বিছে কুঞ্জর | 
ঘোর নাদ করে তাতে শুনি ভয়ঙ্কর ॥ 
সারথি করিল রথ কাঞ্চনে নিম্মাণ। 
নানারূপ করে তাতে ALKA উদ্যান ॥ 
নেহালী বান্ধুলী যৃতী মল্লিক! টগর । 
লবঙ্গ মাধবীলতা৷ চাপা নাগেশ্বর ॥ 
তমাল THA পুষ্প মালতী সুন্দর | 
স্থলপন্ম পারিজাত FA মনোহর ॥ 
কেতকী ধাতকী দলা জবা করবীরে | 
পদ্ম পারিজাত কুন্দ রঙ্গন সুন্দরে ॥ 
নানা পুষ্প উদ্যানে রোপিল মনোহর | 
সৌরভ ধাইল তার এক প্রহর ॥ 
THI রথখান করিল সাজন। 

যত অস্ত্র তোলে তাহা না যায় লিখন ॥ 
হেন মতে দিব্য রথ করিয়া! সাজন। 
সাক্ষাৎ করিল যথা ধূম্মলোচন ॥ 


স্বরথরাজার দুর্গাপূজার জন্য দেবীর মন্দির fate | 


সঙ্গে লরে শিল্পিগণ বিশ্বকৰ্ম্মা দিল মন 
afata দেহরা নির্মিতে। 

নানা বর্ণে আনি শিলা দেউল (১) নিৰ্ম্মাণ কৈলা 
শিল্পিগণ লয়! সাবহিতে ॥ 

চারি প্রহর রাতি জালিয়া nya বাতি 
জাগরণে করে নিরমাণ। 

নানা রূপ কৈল তাথে আপনার মনোরণে 


শিরে ধরি অভয়া-চরণ ॥ 


oe h 


(১) AAN 


৩০৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


খণ্ড খণ্ড করি শিল! নানা ay আরোপিলা 
তার মধ্যে মধ্যে দিল শিলা | 

নীল SB শ্বেত রক্ত তাহাতে সুবৰ্ণ AF 
পঞ্চ বর্ণ কৈল নিযোজনা ॥ 

দেউল উপর ভাগে পঞ্চ বণ তাতে লাগে 
কনক কলস লাগে HED | 

তাহাতে পতাকা নেতে রুষ বর্ণ বাস তাতে 
পবনে সমূলে তাহা উড়ে ॥ 

নাঁনারূপে বেড়া কৈল তাহাতে দর্পণ দিল 
হীরা মতি কাঞ্চন সহিতে | 

দেখিতে সুন্দর তায় নাঁনারপে নিরমায় 
শিল্পিগণ লয়! সাবহিতে ৷ 

দেউলের চারি দ্বার রূপে খণ্ডে অন্ধকার 
কনক কপাট চারি দ্বারে | 

তাথে দিল বহু ধন যেন ক্ু্্য-কির ণ 
সন্তোষ করিতে অধম্বিকারে ॥ 

দেউলের মধ্য ভাগে নানা বর্ণে শিলা লাগে 
প্রতিমা স্থাপিতে বেদী কৈল। 

তাহার সমুখে কৈল মণ্ডলের বেদী হৈল 
বহুধন তাথে লাগাইল ॥ 

পাষাণে THAT ঘর এক শত মনোহর 
দেউলের পশ্চিম ভাগেতে। 

তাহাতে BASS কৈল নানারূপে নির্মীইল 
রচনা বান্ধিতে বিধিমতে | 

দেউলের পূর্বে কৈল হোমশালা নির্মাইল 
ata ate বিচিত্র নিন্মাণ | 

বিধিমতে মুও করে সুত্র ধরি মধ্য ঘরে 
বিশ্বকন্মা হয়| সাবধান ॥ 

দক্ষিণেত দিল মন সঙ্গে লয়া শিল্পিগণ 
নাট-শালা করয়ে feats | 

পাথরে করিল ঘর দেখি তাহা মনোহর 
শিরে ধরি অন্থিকা-চরণ ॥ 

নসিতে সর্বজন কৈল দিবা ভনন 


নাঁনা নর্গে পাথরে afha | 


| 1115 





] | Tp oe] 
[II eld eel 


চণ্ডীকাব্য--ছিজ কমললোচন__-১৬০৯-১৬০০ খৃষ্টাব্দ | 


at — ee ৯ 


(>) 
>) 


তাতে লাগে বহুধন ঝলমল অনুক্ষণ 
বহুবিধি সুসজ্জ করিল ॥ 

অগ্নিকোণে ATIF দেখি অতি মনোহর 
উচ্চ কৈল যোজন-প্রমাণ | 

আর যত ভবন রহিতে অতিথিগণ 
গড়ে বিশা করিয়া যতন ॥ 

দেউলের উত্তর দ্বারে দিবা ভোগশালা করে 
নানা ধনে দেখিতে সুন্দর | 

সেহিত ভবন মাঝে ফটিকের BS সাজে 
দ্বারেত কপাট মনোহর ॥ 

Toten দিয়া মন সহম্রেক ভবন 
Ita কৈল দুর্গার পুরীতে | 

পাষাণে বেড়িল পুরী শত হাত উচ্চ করি 
চারি দ্বারে কপাট শিলাতে ॥ 

পুরী মধ্যে সরোবরে বিশাই নিৰ্ম্মাণ করে 
দীর্ঘ প্রস্থ প্রমাণ বিশাল। 

পাথরে বান্ধিল ঘাট আর যত নাছবাট (১) 
তাতে তোয় ফটিক আকার ॥ 

জলেত পঙ্কজ শোভে অলি ভ্ৰমে মধুলোভে 
তীরে তরু দেখিতে সুন্দর | 

পুস্পের উদ্যান করে দেখি অতি মনোহরে 
সৌরভ ধাইছে দিগন্তর ॥ 

আনন্দিত বিশ্বক্ম্ম পুরে করে নানা SH 
অভয়ার মনোরথ কাষে। 

প্রতিমা আনিয়া যবে দেউল (2) স্থাপিল তবে 
কৈলাস-নমান পুরী সাজে ॥ 

চড়খাবাড়ীতে ঘর agata বংশধর 
নাম দ্বিজ কমললোচন । 

চণ্ডিকা-বিজয় গীত জগজন মনোহিত 
faca ধরি শ্রীনাথ-চরণ ॥ 


নুতা-শালা i 
দেউলে = CHAAR | 


৩০ 


৩১০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
হরিরাম | 


দ্বিজ হরিরাম-কৃত চণ্ীমঙ্গলের যে পুথি হইতে নিম্নের অংশগুলি 
উদ্ধত হইল, তাহা শ্রীযুক্ত নগেন্্রনাথ বন্ধ প্রাচ্যবিদ্ধা-মহার্ণব মহাশয়ের 
পুস্তকাগারে আছে। তাহার নকলের তারিখ ১০৮০ বাং সন। আমাদের 
বিশ্বাস দ্বিজ হরিরাম, কবিকঙ্কণের পূর্ববর্তী কবি। কবিকঙ্কণের কবিত্ব 
যে সকল উপাদানে পুষ্ট হইয়াছিল, সেই সকল উপাদান অপেক্ষাকৃত 
অমাজ্ডিতভাবে মাধবাচীধ্য ও হরিরামের কাব্যে দৃষ্ট EF | 

গোঁ-সাপ-রূপিণী চণ্ডী পরমা রূপবতী রমণীর বেশ পরিগ্রহ করিয়! 
ফুল্লরাকে দর্শন দিয়া তাহার গৃহে থাকিবার সঙ্কল্প জ্ঞাপন করিলে সন্দেহ- 
বাণবিদ্ধা ফুল্লর! স্বীয় স্বামীকে ভং সন! করিতেছেন | 


ব্যাধভবনে চণ্ডী | 


চণ্ডিকার এত বাণী শুনি ব্যাধ-নিতন্বিনী 
যায় রামা আকুল FUCA | 
বিগলিত হয় বাস ঘন বহে নিশ্বাস 


পতির সমীপে রামা চলে ॥ 
গোলা হাটে প্রবেশে FAA | 
ক্রোধে কম্পবান কায় উদ্ধমুখ করি যায় 
যথা বীর করয়ে পসরা ॥ 
প্রণমিঞা মহাবীরে FAN কাকুতি করে 
শুন নাথ মোর নিবেদন | 
দ্বাদশ বৎসর কালে আইলাউ তোমার ঘরে 
নাঞি কভু দেখিএ এমন ॥ 
স্তন হে পরাণনাখ মাংস বেচ্যা খাই ভাত 
রাত্রি দিবা উদরের চিন্তা] | 
নহ কিছু ধনবান্‌ দেখি না গবাঁলি (১) খাঁন 
হরিয়া আনিলে কার কান্তা | 
সীত! হরে দশশির মাল্য (২) তারে AINA 
শচী হর্যে ছিল SVATI | 
পৃথিবী না সহে ভার বংশনাশ হৈল তার 
হেন বুঝি মরিবার উপায় ॥ 
(১) গবালি-গোয়ালি- গোয়াল ঘর। 
(১) মারিল। 


চণ্তীকাব্য__দ্বিজ হরিরাম_-১৬শ শতাব্দী । 


শীঘ্র নাথ চল ঘরে বিদায় করহ তারে 
পাছে শুনে কলিঙ্গ-ভূপতি | 

তোমারে করিবে নষ্ট আমারে দিবেক কষ্ট 
মোর বাক্যে কর অবগতি ॥ 

FAN এতেক বলে মহাবীর কোপে জলে 
শুনলো অভাগী মোর FA | 

জন্ম মোর নীচ কুলে নাঞি জানি কুন (>) কালে 
তোমা বিনে অন্ত বনিত। ॥ 

পসরা চুপড়ি মাথে ফুলরা চলিল সাথে 
FONT দুয়ারে উপনীত | 

পৃর্ণিমাতে যেন শশী ধ্বংস করে তমোরাশি 
ঘোর ঘনে যেমত তড়িত ॥ 

বিরিঞ্ নারদ ace ধ্যান গম্যে যারে STH 
হেন জন বীরের ভবনে | 

গলে দিয়া জীর্ণচীর (২) প্রণমিল মহাবীর 
দ্বিজ হরিরাম ইহ! ভণে ॥ 


ASE মহাবীর করে SFA | 
কোথা হৈতে আগমন কহ ঠাকুরানী ॥ 
কাহার নন্দিনী তুমি কাহার বনিতা | 
সত্য করি কহ মোরে পরিচয়-কথা! ॥ 
আমি ব্যাধ নীচ জাতি সদা শ্রেচ্ছ-কাষ। 
আমার কুটারে আল্যে কিবা অভিপ্রায় ৷ 
উত্তম RATS জন্ম হেন মনে লয় | 
ব্যাধের ভবনে মাত! উচিত না হয় ॥ 
নিজ পরিচয় বল কোথা তোমার ঘর | 
তোমারে রাখিতে যাব লৈয়া ধনুঃশর ॥ 
মহাবীর যত বলে চণ্ডী নাঞি শুনে | 
মৌন হইয়া রহিলেন ব্যাধের সদনে ॥ 
কালকেতু মনে ভাবে কি করি উপায়। 
কেমন প্রকারে এই পালাইয়া যায় ॥ 





(১) কোন। 
(২) গলবস্থ হইয়া। 


৩১১ 


কালকেতুর উত্তর ও 
কুটারে গমন | 


দেবীকে দর্শন | 


কালকেতুর দ্বিনয়। 


৩১২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কালকেতুর ক্রোধ | যুক্তি করি মহাবীর লয় ধন্ঃশর | 

বাণ যুড়ি বলে রাম! পালায় সত্বর ॥ 

নহিলে বিন্দিমু ১) আজি ঠেকিলে বিপাকে | 
এত বলি মহাবীর টানিল ARCS ॥ 

আকৰ্ণ পূরিল বাণ না চুটিয়া যায়। 

চিত্রের পুতলী হৈল মহাবীর-কার ॥ 

মুখে না| নিঃসরে বাণী রহিল চাহিয়া | 
নিঃশব্দ FAA হৈল পতিরে দেখিয়া ॥ 
মহাবীরে দেখি চণ্ডী মুচকি হাসিয়া | 

কহিতে লাগিলা মাতা কপট ছাড়িয়া ॥ 

শুন বাছা কালকেতু ফুল্লর! ব্যাধিনী | 
ধনুঃশর ফেল বাপু কহি হিত বাণী ॥ 

ধনুক ফেলিতে নারে ব্যাধের নন্দন। 

মুখে না নিঃসরে বাণী সজল নয়ন ॥ 

ব্যাধেরে দেখিঞা চণ্ডী হৈলা দয়াবান্‌। 
হাতে হৈতে কাড়িয়া লইয়া বনুখান ॥ 

চেতন SAM) তারে বেল মহামায়া | 

আন্ত বাপু কীলকেতু তোরে করি দয়া ॥ 
মঞ্গলচণ্ডকা আমি শুন কালকেতু | 

আল্যা (২) তোমার ঘরে দুঃখনাশ হেতু ॥ 
শতেক রাজার ধন করি AIAG | 

নগর বসায় বীর কাটায়্যা গহন ॥ 

কালকেতু বলে মাতা করি নিবেদন | 

তুমি দুৰ্গা বলি মোর না৷ প্রত্যয় মন ॥ 

ধনুস্তম্ভ (©) জান কিবা গেছিল্যা কামাখ্যা (8) | 
অথবা গারুড়ি (৫) মন্ত্র কোথা কৈলে শিক্ষা ॥ 
নিজ afe ধর যদি তবে মনে লয়। 

যেই রূপে আশ্বিনে লোক করে FAUT ॥ 


দেবীর Hal | 





(১) AI | (২) আসিলাম। 

(৩) যে fra দ্বারা «a: স্তম্ভিত করা যায়। 

(৪) কামাখ্য। তন্ত্রবিগ্ঠার একটি প্রধান কেন্দ্র ; সাধারণের এই 
বিশ্বাস যে কামাখ্যা গেলে লোকে নানা তন্ব মন্ত্র শিখিয়া আসে। 

(৫) যে মস্ত দ্বারা সর্প ( এখানে বাণ ) বশীভূত কর! যায়। 


চণ্ডীকাব্য_ দ্বিজ হরিরাম--১৬শ শতাব্দী | ৩১৩ 


চণ্ডিকা বলেন বাপু নারিবে রহিতে। 
নিজ মুক্তি ধরি যদি তোমার সাক্ষাতে ॥ 
অকপটে বর যদি দিবে গো অভয়! | 
দেখিব তোমার af নয়ন ভরিয়া ॥ 
মহাবীরের কথা শুনি হাসেন phos | 
ত্রিপুর-নুন্দরী মুণ্ডি ধরেন অন্বিকা ॥ 
অবিরত যেই পদ ধ্যায়ে যোগিবৃন্দে। 
হরিরাম ভণে ব্যাধ দেখএ সানন্দে ॥ 


SHS বৎসল দুৰ্গা ভকত লাগিয়া | ভগবতীরূপিনী । 
দশভুজারূপ হৈলা বীরে করি দয়া ॥ 

ভালে শণী বিভূষ! Pra জটাজ্ট | 

রচিত হাটক (১) শুদ্ধ মাথায় মুকুট ॥ 
ইন্দু মণ্ডল পূর্ণ শোভিত বয়ান | 
নীলোৎপল জিনিঞ নয়ন তিনখান ॥ 
নূতন বরণ হেম বিরাজিত Sz | 

কপালে সিন্দুর-ফোটা জিনি বাল Sty ॥ 
নানা অলঙ্কার দেহে পীন পয়োধর | 
ত্ৰিভঙ্গ হইল মাতা মহিষ উপর ॥ 

পঙ্কজ মৃণাল জিনি দশ বাহু শোভা | 
অকলঙ্ক শঙ্খ রাজে দামিনী সম আভা ॥ 
ত্ৰিশূল দক্ষিণ হাতে শঙ্খ চক্র সাজে | 
শাণিত কৃপাণ শক্তি দক্ষিণ হাতে রাজে ॥ 
চাপ থেটক ঘণ্টা অঙ্কুশ পরশু | 

বাম হাতে শোভা করে মিহির সম অংশু ॥ 
কাটিল মহিষ মায়া-দানব খড্াপাণি। 
শূলেতে তাহার বক্ষ ভেদিলা ভবানী ॥ 
নাগপাশে বান্ধি তারে ধরিলেন জটে (2) 1 
বাম পদ আরোপিল! মহিষের পীঠে ॥ 
দক্ষিণ অনুষ্ঠ রাখি কেশরীর পীঠে। 
কপাবলোকনে চাহিলা বক্র নিঠে (৩) ॥ 


(১) afi (২) চুলে। (৩) দৃষ্টিতে। 


৪৩ 


৩১৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


উগ্রচণ্ডা আদি যত বেষ্টিত চারি ভিত। 
দেখি কালকেতু পড়ে হইয়া afew | 
চিত্রের পুতলী সম ফুল্লরা রহিল। 
দেখিয়া চণ্ডিকা তবে হাসিতে লাগিল ॥ 


উঠ উঠ কালকেতু al করিহ ডর | 
তোর ছুঃখ দূর করি ঝাট যাব ঘর ॥ 
শুন গো ফুল্লরা রাম! তোরে করি দয়া | 
মাণিক অঙ্গুরী লেহ (১) দুহাত পাতিয়া ॥ 
চেতনাবিহীন বীর দেখিয়া অভয়! | 
চেতন কর্যাল দুহার মুখে জল দিয়া ॥ 
আমা প্রতি নিশ্চয় যদি তুমি কৃপা কর | 
কালকেতু বলে মাতা JARA ধর ॥ 
তকতের কথা শুনি হাপিয়া অভয় | 
হইলা মনুজ-বেশ বীরে করি দয়া ॥ 
ARS হইয়া বীর প্রদক্ষিণ হৈল। 
যোড় হাতে কালকেতু বলিতে গাগিল ॥ 
নরাধমে কৃপা কৈলে নগেন্্রনন্দিনি। 
তব আগে আমি ব্যাধ কি বলিতে জানি ॥ 
চণ্ডিকা কহেন বাপু ব্যাধের নন্দন | 
মাণিক অঙ্গুরী লেহ শত রাজার ধন ॥ 
কালকেতু হাত পাতে ফুল্লর! শিবারে | 
অঙ্গুরীর নাঞি কায টাকা দেহ মোরে ॥ 
MNCS কত ধন হব প্রাণনাথ। 
বংশে বংশে না ঘুচিব ধনের বিবাদ ॥ 
ফুল্পরার অভিপ্রায় বুঝিয়! অদ্থিকা | 
বালা লেহ বীর অঙ্গুরী আর চল দিব টাকা ॥ 
বীরে ধন দিতে চণ্ডী গমন করিল! | 
wifey তলাতে গিয়া উপনীত হৈলা ॥ 
স্থান দেখাইয়া মাতা I তরুতলে | 
হরিরাম ভণে বীর চিয়াড়িতে খুলে (2) ॥ 


(১) গ্রহণ কর। (২) চিয়াড়ী.=দা-বিশেষ। 
খুলে = মৃত্তিকা খনন FTA | 


চণ্ডীকাব্য-_দ্বিজ হরিরাম _ ১৬শ শতাব্দী | 
গুজরাটে বিবিধ জাতির বসবাস | 


জল পায়্যা প্রজা ক্লেশ ছাড়িয়া কলিঙ্গ দেশ 
গুজরাটে করিলা পয়ান। 

নগরে নাঞ্জিক শঙ্কা যেন স্বৰ্ণময় লঙ্কা 
যথা! লক্ষ্মী হৈল অধিষ্ঠান ॥ 

বীর দেই ঘর বাড়ী কলিঙ্গ নগর ছাড়ি 
আস্তে যত ব্রাহ্মণ AFA | 

মুখ্যাটী চাট্যাতী হড় বন্দ্যঘটা গয়ঘড় 
সভে পায় বসতির স্থল ॥ 

ভুরিষ্ঠাল পহিলাল পলসাঞ্চ কাজিলাল 
নন্দিগ্রামী কুশারী বাপুলা। 

চোটখণ্ডী দিশীসাঞ্জি তৈলবাটী গুড়গাঞ্জি 
পরাড়ী কয়োড়ী ফুলমেলী ॥ 

দগ্ধবাঁটী মতিলাল বসিলেন কুলিড্যাল 
পালধী আইল পূর্কগ্রামী | 

পারিয়াল পিপীলাঞি বসিল সগোই গাঞি 
পিতাড়ী রাতাড়ী ভূরি স্বামী n 

গৌড়জ পাইল বাড়ী বঙ্গজ বারেন্দ্র রাচী 
কনোজ মাধুর্যা গুজ্ঞরাতী। 

বীর বড় ভাগ্যবান্‌ সভার করিল মান 
লক্ষ ঘর ব্রাহ্মণ বসতি ॥ 

প্রভাতে করিয়া স্নান পুজে দেব ভগবান্‌ 
কেহ পূজে দেব APITA | 

শব্ধ শাস্ত্র কেহ গীতা মীমাংসা করএ কথা 
কেহ পড়ে ছয় দরশন ॥ 

আগম নিগম কথা! কেহ বসি কহে তথা 
কেহ বসি করএ শ্রবণ। 

কেহ বা CHA ঘরে দেবতার পূজা করে 
কেহ করে FSH যাজন | 

যাজক ব্রাহ্মণ ঘটা মাথায় উজ্জল ফোটা! 
শালগ্রাম পূজে ঘরে ঘরে | 

চালু কল! গুড় FS ABA বান্ধএ কত 
ঘরে আঙ্গে দ্বিতীয় প্রহরে ॥ 


SATA । 


৩১৫ 


৩১৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


কেহ কেহ ভিক্ষা করে কেহ বা বাণিজ্যে ফিরে 
নানারূপে প্রাণ করে রক্ষা | 

কান্ধে লৈয়া ব্যাঘ্ব-ছড়া! প্রবেশি ব্রাহ্মণপাড়া 
ব্রহ্মচারী দণ্ডী মাগে ভিক্ষা ॥ 

ব্ৰাহ্মণ বসতি দেখি মহাবীর হৈয়্যা সুখী 
ব্ৰহ্মোত্তর দেই জনে জনে। 

সদা হয় বেদধ্বনি শুনি zat বীরমণি 
দ্বিজ হরিরাম রস ভণে ॥ 


কলিঙ্গ নগর ছাড়ি আস্তে যত প্রজা। 
দেখি আনন্দিত হয় কালকেতু রাজা ॥ 
দৈবজ্ঞ। ব্রাহ্মণ সমীপে বৈসে CHACHA পাড়া | 
প্রভাতে করিয়া স্নান ফেলি মুগ-ছড়া ॥ 
ভাম্বতী দীপিকা কেহ পড়ে রাশিচক্র | 
হুরয্য-সিদ্ধান্ত দেখি করে গ্রহচক্র ॥ 
নূতন পঞ্জিকা কেহ বিচারে বসিয়া | 
AVES করে MTI সাবধান ZAN ॥ 
বালকের কোষ্ঠী কেহ লিখে দশাক্রম | 
MIÈ বলাবল কুন (১) গ্রহ সম ॥ 
পঞ্জিকা পড়য়ে কেহ নগরে নগরে | 
গ্রহদোষ দিয় কার চালু কড়ি হরে ॥ (২) 
বন্ধ্যা মৃতবৎসা দেখায় আশী হাত। 
চালু কড়ি দান কর হব পুত্র সাত ॥ 
তৃতীয় প্রহর বেল! গগনেতে BF | 
চালু কড়ি ডালি বড়ী লয়্যা ঘরে যায় ॥ 
aad | আইল অন্বষ্ঠগণ সমাদর ANAN | 
বীরের আজ্ঞায় বস্তে ঘর বাড়ী লৈয়া ॥ 
ধন ধান্য দিল রাজা বাহন ভূষণ। 
একান্ত হইয়া করে গ্রন্থ অধ্যয়ন | 
চিকিৎসাদর্পণ কেহ পড়ে নিদান। 
বিজয়রক্ষিতটাকা করে অনুমান ॥ 


(১) কোন। (২) গ্রহ খারাপ এই ভয় দেখাইলে লোকে 
চাউল কড়ি দিয়া গ্রহ-শান্তির ব্যবস্থা চায়। 


চণ্ডীকাব্য- দ্বিজ হরিরাম-_-১৬শ শতাব্দী | 


চক্রদত্ত পড়ে কেহ দ্রব্যগুণাগুণ | 


ধাতুমারণ করে যন্ত্র করি YA II 

পিত্ত ধাতু অমৃত দিয়া করে রসায়ন | 

ধারণ-বটিকা বাধে দিয়া কষায়ন ॥ 

নগরে চিকিৎসা করি পায় নানা ধন। 

আনন্দে পালন করে নিজ পরিজন N 

ব্‌সিল সদেগাপ গোষ্ঠী ধর্মে সদামতি। 

হরিরাম দ্বিজ ভণে সেবিয়৷ পার্বতী ॥ 

ছাড়িয়া কলিঙ্গ কাএতের OF 
প্রবেশিল গুজরাট | 

মহল আওয়ারি ace দিয়া সারি 
দেখি সুখী কেতু বাট ॥ 

নাগ পাল ভূত রাণ! রাহা Ss 
আদিত্য রাউত সর | 

নন্দী HS গণ আচি স্থুর জন 
দাম বাণ চিত্রবর ॥ 

সাম শান! হুই হেঁশ তেজ ছুই 
আদক কারক IF | 

করিবর ত্বরা আইলা বেহর! 
রাজ নববন্ধ TS ॥ 

কেতু আদি তার! বস্তে এক পাড়! 
নন্দন বংশজ কুল | 

কুলেতে পবিত্র ঘোষ বস্তু মিত্র 
মেলি aya রস মূল ॥ 

করণ সাবক লইয়া WTF 
অঙ্ক গুণাগুণ ধরে। 

গুরু আজ্ঞা ধরি চারি ভাগ করি 
সমান SIF করে ॥ 

মুন্ববে রাম করি সকধাম 
কেদারেতে নাম লিখে। 

মহলের বংশ বুস্তে মাস অংশ 


সেল মত তারা দেখে ॥ 


faz | 


৩১৭ 


৩১৮ 


গন্ধ-বণিক্‌ | 


স্থব্ণ-বণিক্‌ | 


মণি-বণিক্‌। 


কাংস্ত-বাণক | 


শঙ্খ-বণিক | 


তামেলী। 


মালাকার। 


(১) কালীপুর্ণ দোয়াত। 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


লয়্যা মসীদত (১) কাএতের NS 
বীরের নগর লিখে। 

ঘর বসা শত লিখে অবিরত 
শুনে বীর মহাস্থখে ॥ 

পাত্র Ste দত্ত সদা লএ তত্ব 
বুলন মণ্ডল হৈল। 

কেহ বা ভাগারে লেখা পড়া করে 
সভারে বিষয় দিল ॥ 

হাটারী বাজারী aca সারি সারি 
নানা দ্রব্য আনি বেচে। 

অযোধ্যা-সমান হৈল পুরীখান 
দ্বিজ হরিরাম রচে ॥ 


গন্ধ-বণিক্‌ বস্তা নগর ভিতর | 

জৈত্রী লবঙ্গ জীর! বেচে জায়ফল ॥ 
নানা দ্রব্য আনি তারা করএ পসরা। 
বীরে ভেটে গন্ধ দিয়া পরএ ফুল্লরা | 
স্থবর্ণবণিক বস্তে দিয়া এক সারি। 
অবিরত সোণা রূপা বেচা কেনা করি ॥ 
নগরের লোক aan ভর্জিত করে Se | 
মূল্য করি লএ কারে নাঞ্চ করে শঙ্কা ॥ 
মন্য-বণিক্‌ বেচে হীরা নীল পলা | 
নগরের লোক লয় পরয় অবলা ॥ 
কাংস্তবণিক্‌ ws নগর ভিতর | 

ঝারি থালা ঘটা বাটী গড়ে নিরন্তর ॥ 
শৃঙ্খকারী শঙ্খ কাটে অবলার হেতু | 
দেখি আনন্দিত হয় রাজা কালকেতু ॥ 
নগরে তামেলী বসি বেচা কেনা করে | 
AAR লইয়া পাণ দেই মহাবীরে ॥ 
নগরের এক দেশে ATS মালাকার | 
মালঞ্চ সাজিয়া করে ACHAT পসার ॥ 





চণ্ডীকাব্য_দ্বিজ হরিরাম_-১৬শ শতাব্দী । ৩১৯ 


'তৈলকারী তৈল বেচে হইয়া আনন্দ। তৈলকারী। 

নানা জাতি বস্ত্র সব বুনএ কুবিন্দ (১) ॥ 

Raye মোদক বসিল দিপ্না সারি । সূত্রধর, মোদক, বারই, 
বেচা কেনা করে লোক করিয়া! চাতুরী ॥ কর্ম্মকার, নাপিত 
বারুই বসিয়া তারা বরোজ (২) করয়। aie 

কলিঙ্গ হইতে পাণ আনিয়া রোপয় ॥ 

কর্মকার বসি অস্ত্র করএ গঠন | 

কিন্ত! লয় নগরের অস্ত্রধারিগণ ॥ 

কুলাল ফিরায়্যা চক্র গড়ে হাড়ী শরা। 

ঘরে হাটে নগরেতে FAQ AAA ॥ 

নগরে নাপিত বসি CHA করে | 

পাচ গণ্ডা দর কড়ি পায় প্রতি ঘরে ॥ 

ভট্ট (৩) মাগধ (8) আস্তে জাবিঞ্া করিতে 

হডডপ (৫) চণ্ডালগণ AI এক তিতে ॥ 

ভিক্ষাহেতু ভিক্ষুক বসিলা এক স্থানে | 

চালু কড়ি ডালু বড়ী তিক্ষা করি আনে ॥ 

ডাকিয়৷ যবনগণে বীর দিলা পাণ। 

পশ্চিমে বসতি কর হাসনহ।টা গ্রাম ॥ 

সন্মান পাইয়া AT RA AFA | 

হরিরাম ভণে চণ্ডী চিন্তিবে মঙ্গল ॥ 


বীরের সন্মান পায়্যা পশ্চিম দিগেতে গিয়া! মোগল পাঠান। 
WI বত মোগল পাঠান । 
হাসনহাটার মাঝে সৈদ সকল রাজে 
সেক Stel বৈশ্তে পায়্যা পাণ ॥ 
কেহ বা সিপাই হয় বীর বিরাদবি বয় 
পায়দল হৈয়া কেহ রহে। 
কেহ বা ব্যাপার করে কেহ যার দেশান্তরে 
অনুক্ষণ কেহ যুদ্ধ চাহে ॥ 
কেহ বা মোল! হয় বালক ACTA রয় 
নিকা বান্ধি পায় এক Sat | 


(১) carn | (২) পাণের মঞ্চবিশেষ। 
(৩) স্ত্বতিপাঠক =ভাট। (8) বংশাবলী-গায়ক (৫) হাড়ি। 


৩২০ 


IFF | 


(>) 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


উঠিয়া প্রভাত কালে তসবি লইয়া করে 
জপ করে কারে নাঞি শঙ্কা ॥ 

উত্তম বিছান। পায়া পশ্চিষের মুখ হৈয়া 
পঞ্চ বার করএ নেমাজ। 

পীরের ফয়তা পড়ি হাত দিয়া পুছে দাড়ি 
মসজিদে দেই লৈয়া সাজ ॥ 

ছুরিখান লৈয়া করে মোল্লা সহরে ফিরে 
ডাকে কেহ করিয়া আদর | 

বকরি জবাই করি কড়ি পায় ছয় বুড়ি 
মোল্লানার হরিষ অন্তর ॥ 

কেহ করে জোলাবৃত্ত কাপড় বুনএ নিত্য 
বেচা কেনা FATA নগরে | 

কেহ হৈয়া শীণগর “tol বান্ধে নিরন্তর 
কেহ অস্ত্রের মলা দূর করে ॥ 

কুজুড়! কারাড়ী হৈয়া নানা দ্রব্য আনে taal 
বেচে লৈয়া নগর ভিতর | 


স্বভাবে উন্মত্তচেতা সদা কহে কটুকথা 
কলহে আবেশ নিরন্তর ॥ 
পাইয়া পুখুর ঘাট রজক পাতিল পাট 


বসন সকল ধৌত করে | 

আসে পাশে দিয়া পাতি বস্তে আর কত জাতি 
স্থল নাঞ্ গুজরাট পুরে ॥ 

নব লক্ষ বস্তে ঘর শুনি সুখী বীরবর 
কালকেতু ভাবএ চণ্ডিকা | 

অদ্রিজা (১) মঙ্গল-কাম বিরচিল হরিরাম 
শোভাও সিংহে (২) রক্ষিবে অম্বিকা ॥ 


ধনপতি সদাগরের পায়রা ASM খেলা | 
সাধুর শুনিঞা কথা নগরিয়া গণ । 
নিজ নিজ পায়রা সভে আনে করি পণ ॥ 
ধনপতি দত্ত তবে আদেশে কিন্করে | 
একে একে পায়রা আনে হইতে পিঞ্জরে | 





গিরিজা। (২) শোভাও সিংহ =সম্ভবতঃ, যে রাজার 
রাজ্যে কবি বাস করিতেন, তাহার নাম | 


চণ্তীকাব্য-_ছ্বিজ হরিরাম_১৬শ শতাব্দী | 
শ্বেতা নেত্যা (১) খড়্যা ধল্যা ASB (২) পাখরা। 


ওড়িমাট্যা পাকশালিক্যা সাঙলা গোখুরা ॥ 
লাটুয়া থাটুয়া Stel স্থ জ| Taree | 
পবন্তা বাতাস্ত। Fal আনে বেগজয়! ॥ 
স্থবিলা পিঙ্গলা কাল! আনে যত্ব করি। 
দোশাল্যা সুরল্যা গোলা পিঞ্জরেতে ভরি ॥ 
সভার কিস্কর লয় পায়রা পিঞ্জর | 
ধনপতি সদাগর হরিষ অন্তর ॥ 

নগর বাহির হৈয়া তেপান্তরে fora | 
পায়রা! উড়ায় সভে পায়রী রাখিয়া! ॥ 
শ্বেতারে উড়াইয়! দিল সাধু ধনপতি। 
গগনে উঠিল শ্বেতা অতিবেগ গতি ॥ 
সভার উপর উড়ে সঞ্চাল দেখিয়া | 
ধরিবারে যায় শ্বেতা যায় পলাইয়! ॥ 
শ্বেতা বলি ধনপতি ধায় CERA | 
মারিল সঞ্চালে কিবা! হাত মারে বুকে ॥ 
খুলন! সুন্দরী খেলে সখীগণ সাথে। 

ত্রাস পাইয়া! শ্বেতা গিয়া পড়ে তার হাতে | 
পায়র! দেখিয়া সখী আচলে ঢাকিল। 
হেন কালে ধনপতি তার কাছে গেল ॥ 
পায়রা লইয়া সখী যায় নিজ বাসে | 
আগুলিল পথ সাধু হরিরাম ভাসে ॥ 


কাহার নন্দিনী আমি নাহি চিনি 


কথা কহ দাওাইয়া ৷ 


আপন হরিষে যাহ নিজ বাসে 


আমার পায়রা লৈয়া ॥ 


শুনহ বচন জানে জগজন 


অমুল্য পায়রা মোর | 


উড়িতে গগনে তাড়িল সঞ্চালে 


বসনে পড়িল তোর ॥ 


দেহ রাম! ছাড়ি তবে যাবে বাড়ী 


নহিলে বিপাক হব। 


(১) শ্বেতা নেত্যা ইত্যাদি পায়রার নাম। (২) 
৪৯ 


পাংশুবর্ণ পায়রা | 


খুল্লনার পার! 
সংগোপন। 


৩২১ 


৩২২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ছাড় উপহাস হব সর্বনাশ 
তোমা ধর্যা লৈয়্যা যাৰ ॥ 

উজয়নি ধাম ধনপতি নাম 
নৃপতির সাধু আমি | 

পায়রা লইয়া যাবে পলাইয়া 
হেন মনে কর তুমি ॥ 

সাধু এত কয় পায়্যা পরিচয় 
eral চাহিল হেটে | 

কন্যা ছিল নাঞি জাঠার জাঙাঞি (১) 
ধনপতি সাধু বটে ॥ 

খুলনা সুন্দরী পরিহাস করি 
হাসি হাসি কহে FA | 

মোর ঠাঞি হৈতে কেবা পারে নিতে 
কাহার মাথায় মাথা ॥ 


মাধবাচার্ষ্য | 


fas মাধবানন্দ ১৫৭৯ থঃ অন্দে তাহার চণ্তী-কাব্য সমাধা করেন। 
ইহার বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যের” ৪১৭--৪২২ পৃষ্ঠায় দ্রষ্টব্য | 


ফুল্লরার ৰারমাসী । 
জ্যৈষ্ঠ মাসেতে শুন যত মোর দুঃখ । 
কহিতে সে সব কথা বিদরয়ে বুক ॥ 
প্রচণ্ড রবির তাপে দহে কলেবরে | 
ললাটের TH মোর পড়ে ভূমি পরে ॥ 
সবিনয় বাক্য মোর শুন লো সুন্দরি | 
কোন্‌ স্থথের লাগি হইব! ব্যাধের নারী ॥ 
আষাট়ে রবির রথ চলে মন্দগতি। 
RHQ আকুল হয়্যা লোটাই আমি ক্ষিতি ॥ 
ক্ষণে উঠি ক্ষণে বসি চারি দিগে চাই। 
হেন সাধ করে মনে অন্ত বনে যাই ॥ 
শ্রাবণ মাসেতে ঘন বরিখে ঝিমানি। 
মাথা থুইতে স্থান নাই ঘরে হাটু পানী ॥ 
শীতের কারণে গৃহে বেড়াই চারি কোণে। 
মাণের পত্র মাথে দিয়া বঞ্চি দুই জনে ॥ 
(১) খুল্লনার পরলোক-গতা জ্যেষ্ঠা তগিনীর স্বামী । 





করি। 


ভাদ্র মাসেতে কল্তা বিদ্যুৎ ঝঙ্কার | 

হেন কালে MS আমি মাথাতে পসার ॥ 
নয়নেতে জল দিয়া নদী হই পার। 
বিষাদ ভাবিয়া স্বরি অর্কের কুমার ॥ (১) 
আশ্বিন মাসেতে Fat জগৎ সুখময় | 
দুর্গার আনন্দ হেতু নাহি চিন্তা ভয় ॥ 
বীণা বাশী বাজায় কেহ কেহ গায় গীত। 
araa কারণে প্রভু সদায় চিন্তিত ॥ 
গিরিস্তা-সুত-মাসে (২) শুন মোর দুঃখ। 
পাড়াতে পরশী নাহি কহিবারে দুঃখ ॥ 
উঠিয়া দাণ্ডাইতে মোর গাএ নাহি বল। 
ক্ষুধায় আকুল হয়্যা খাই বন-ফল ॥ 
অগ্রহায়ণ মাসেতে শীত অতিশয় | 
জীর্ণবস্ত্র শীর্ণতন্থ শরীরে না সয় ॥ 

শয়ন যুগের DTÉ চর্ম্মের TAA | 
শীতেতে কীপিয়। ঘরে বঞ্চি দুই জন ॥ 
পৌষ মাসেতে কন্তা হেমন্ত TVA | 
শীততন্বে প্রাণ কীপে নাহিক অন্বর ॥ 
অধর সহিতে ওষ্ঠ কাপে WA ঘন। 
অরণ্যের কাষ্ঠ আনি পোহাই হুতাশন ॥ 
মাঘ মাসেতে কন্তা Ha (৩) লাগে শীত | 


লোমে লোমে বিন্ধে শীত শোষয়ে শোণিত ॥ 


চণ্ডীকাব্য-_মাধবাচার্ধ্য-_১৫৭৯ খৃষ্টাব্দ । 


খৈয়া (৪) বাস পরিধানে থাকি নিশাকালে। 


রজনীর শীত মোর খণ্ডে রবিজালে ॥ 
ster মাসেতে সাজি আইল রতিপতি । 
নিজ পরিবার লয়্য| সথার সঙ্গতি ॥ 
কামিনী করয়ে কেলি প্রভু লয়্যা পাশে । 
হেন সমে (৫) যায় বীর অরণ্য প্রবাসে ॥ 
মধু মাসেতে Fal শুন মোর F | 
রবির উত্তাপে মোর দগধয়ে মাথা ॥ 


(২) কার্তিক মাসে। 


(8) খুঞা ( ক্ষৌম শব্দের অপত্রংশ )। 


(৩) গুরুতর | 
(e) সময়ে। 


929 





বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


হুঃখিত যে বীরমণি অন্তরে কি সুখ | 
ভিন্ন রমণীর বীর নাহি চাহে মুখ ॥ 
দ্বিজ মাধবানন্দে এই রস ভণে। 
উত্তর al দিলা দুর্গা ফুল্লরা-বচনে ॥ 


কলিঙ্গীধিপতির চরগণ কর্তৃক গুজরাটে কালকেতুর 
রাজ্য-বর্ণন | 


রাজারে নোঞাইয়া মাথা দুই চরে কহে কথা 
শুন রাজা কর অবধান। 

নাহি লোকে রোগ শোক করে কত উপভোগ 
গুজরাট অযোধ্যা-সমান ॥ 

চণ্ডীপুর গ্রামে যাইতে পাইকের! ছুই ভিতে 
চিনিয়। ধরিল নিশীশ্বর (>) | 

স্তুতি করি তাঁর ঠাঁই এড়াইনু হুই ভাই 
ATE নগর ভিতর | 

প্রবেশিয়া সে নগরে প্রজা দেখি ঘরে ঘরে 
বীরেরে প্রশংসে HATA | 

পূল্রসম পালে জন হইয়া হরিষ মন 
রাজ-কর লইবারে মানা ॥ 

দেখিলাম সেনাগণ মেল! করে জনে জন 
কেহ কারে বলে নাহি আটে। 

মত্ত কুঞ্জরচয় দেখিতে লাগয়ে ভয় 
বীরের প্রতাপ শিলা ফাটে ॥ 

কাটিয়া যে গড়খাই al জানি কথেক ঠাই 
নাওরা (২) বাহিতে পারে জোরে | 

হাঙ্গর FSA তায় মত্ম্ত ধরিয়া খায় 
তীরে দাগ্ডাইতে নাহি পারে ॥ 

চৌদিকে নাটুয়া (©) নাচে নানা যন্ত্র ধবনি বাজে 
প্রতি ঘরে ঘরে বাজে খোল । 

ঢেমসা TAY কাড়া ঘন ঘন পড়ে সাড়া 
প্রতি ঘরে বাজে TATA ॥ 





পাপা ৮৮৮৮ ee পাপা ee শা a: 


(১) কোটাল। (২) নৌকা! সমুদয় | (৩) Ge | 


চণ্ডীকাব্য-_মীধবাচার্য্য-_১৫৭৯ খৃষ্টাব্দ । 


দুই সন্ধ্যা পাইক সাজন। 

নৃত্যগীতে আনন্দিত প্রজাকুল VATS 
কি করিতে পারে অন্তজন ॥ 

কালকেতুর বিরুদ্ধে কলিঙ্গাধিপতির যুদ্ধ-যাত্রা | 

সাজ সাজ যুদ্ধ মুখে PATS সঘনে ডাকে 
রাজ্য সহিতে পড়ে সাড়া 

যে অস্ত্র ধরিতে জানে চল সবে রাজস্থানে 
ঘন ঘন বাজে সিঙ্গা কাড়া ॥ 

সাজিলেক রণঝাপ রণে যেন সিংহদাপ 
রণভীম আর রণজিত। 

রণের বারতা WSN হাতে অস্ত্র এল ধায়্যা 
সকল হইল একত্রিত ॥ 

সাজিল হাদ্দিক রায় সিংহের বিক্রমে ধায় 
শিহরিয়া অতি কোপানলে। 

রাজার রাহুত রায় রণ শুনি সব ধায় 
পূরিল শব্দের কোলাহলে ॥ 

সাজিল কেশব রাজ করিয়া আপন! নাজ 
প্রতাপেতে অনল ভেজায় । 

শর কাছনি করি তরাগেতে গুলি ভরি 
শব্দেতে পৃথিবী কাপায় ॥ 

সাজিলেক ধনুর্ধর চাপগুণে যুড়ি শর 
ডাকিয়া কহিছে বারে বার । 

চলে সব রাজ স্থানে সাবধানে সৰ্ব্বজনে 
চাহে যেন ভাঙ্গে পাটোয়ার ॥ 

সাজিলেক সেনাচয় রিপুকুল করিতে ক্ষয় 
ধরিবারে ব্যাধের নন্দন। 


(>) নদীর মধ্যে খুব উচ্চ স্তম্ভ নিশ্মাণ করিয়া শত্রসৈল্ত-প্রবেশ 
পর্য্যবেক্ষণের GH প্রহরী রক্ষা কর হইত, সেই স্তম্ভ বা উচ্চ স্থান ‘জলটুঙ্গী” 
নামে অভিহিত হইত । 


৩২৬ বঙ্গ-সাহিত্য-পরিচয়। 
অশ্ব চলে কতগুলা গগনে উঠয়ে ধুলা 
লক্ষে লক্ষে চলে গজগণ ॥ 
ইরাণী টাঙ্গন তাজী শুরঙ্গ কমেদা বাজী 
সিন্ধুদেশী তুরগ বিশাল। 
কুঁদিতে কুঁদিতে (>) যায় আকাশ ছ'ইতে চায় 
ধরিয়! রাখয়ে বাজি-পাল ॥ 


সাজ করিয়া রাজা সভার দিকে চায়। 
রাজার প্রতাপে কাপে সেনা সমুদায় ॥ 
রণগাজী সাজিলেক নিয়া করবাল। 
প্রতি কোপে কাটে তারা লোহার যে ঢাল ॥ 
রসিক ফন্দল সাজে রাজার অপার | 
এক হাতে তলওয়ার আর হাতে তার ॥ 
কালুয়া কামানী সাজে করি বীরপণা। 
অস্ত্র SAFI (২) হাতে ধরে লাল বাণা ॥ 
তিন লক্ষ সেনা লইয়া সাজে নয়নশুক। 
হেলায়ে টানয়ে তারা প্রবীণ ধনুক ॥ 
দেবাই দুবাই সাজে ছুই সহোদর | 
তার সঙ্গে ফৌজদার চলিল বিস্তর ॥ 
শিরেতে টোপর শোভে কটিতে কিঙ্কিণী ৷ 
সেনা সবে রব করে মার কাট ধ্বনি ॥ 
তাড় বালা শোভয়ে নৃপূর শোভে পায়। 
ঘর্ম্মের কারণে পাইকে রেণু মাখে গায় ॥ 
ডানে করি ফৌজে রাজায় করে নমস্কার | 
অস্তঃপুরে জয়ধ্বনি হইল অপার ॥ 
একত্র হইয়া তবে যায় FARA | 
জলপানে শুকাইল দীর্থিকা সকল | 
চৌকিতে পাইকে দেখি বলে নিশিপতি। 
কালকেতুর নিকট দেবাই দুবাই শুন আমার যুকতি ॥ 
COST | মহাবীরের (৩) স্থানে এক পাঠাও রায়বার (8) | 
বুঝিবারে বীরের কেমন ব্যবহার ॥ 





0১) হুঙ্কার করিতে করিতে। O শূল। 
(৩) কালকেতুর। (৪) দূতের সংবাদ | 





চণ্ডীকাব্য-_মাধবাচার্য্-_-১৫৭৯ খৃষ্টাব্দ | ৩২৭ 


দেবাই নামে চর ছিল কটক ভিতর | 
ডাক দিয়া তাহারে বলিল দেবীবর ॥ 
দেবীবরে বলে শুন আমার উত্তর | 
রায়বর চলি ate বীরের গোচর ॥ 
দেবীবর বাক্যে চর নোঞাইয়া মাথা | 
উপনীত হৈল গিয়া মহাবীর যথা ॥ 
চরে বলে বাক্য শুন ব্যাধ সুন্দর | 
রাজ-সৈন্ত সাজি আইল তোমার নগর ॥ 
যুদ্ধ দিবা কিবা তুমি রাজকর দিবা । 
দুই মত রাজ-আজ্ঞা কেমন করবা ॥ 
কালকেতু বলে চর বলিরে তোন্ধারে। 
বলিতে বিলাত কেহ না দিছে আহন্মারে ॥ (>) 
গহন-জঙ্গল খাল জানে সর্বজন | 
দুর্গার আজ্ডায় নগর করেছি পত্তন ॥ 
ইথে যদি কর চাহে কলিঙ্গ-রাজন। 
বীরবংশে জন্নিয়া রাজারে দিব রণ ॥ 
এমত শুনিয়! চর করিল গমন | 
দেবীবর বিদ্বমানে দিল দরশন ॥ 


কালকেতুর সৈন্যের পরাজয় ও ফুল্লর!-কালকেতু-প্রসঙ্গ | 


ভগ্ন পাইকে কহে গিয়! ফুল্পরার গোচরে ॥ 
গড় aR রাজপাইক উঠিল নগরে । 
চারি দিগে ঘেরিব্েক কেতুর সেনারে ॥ 
যতেক বাঙ্গাল পাইক ভয় পায়্যা মনে। 
হাতের অস্ত্র ফেলাইয়! পলাইল রণে॥ 
পলায় কেতুর পাইক মনে পাইয়া ভয়। 
চামর খসাই সভে যায় নিজালয় ॥ 
পলাইল যোগী পাইক মনে ভয় পায়্যা। 
সমরে রহিল কাটামুও শিরে দিয়া! ॥ 
কর্মকার পাইকে বলে করিয়া বিনয় | 
বীর গুরু বধিতে তোমার et নয় ॥ 


(১) আমাকে কেহ জমি বিলি করিয়া দেয় নাই। 


৩২৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নট পাইকে বলে বাপু আমি পাইক নহি। 
বেগার ধরি আনিছে পরের ভার বহি ॥ 
পলায় বিশ্বাস পাইক' ভয় ত্রাস পাইয়া। 
আকুল হইয়া কান্দে মুখে হাত দিয়া ॥ 
যতেক ব্রাহ্মণ পাইক পৈতা ধরি করে | 
দন্তে তৃণ ধরি তারা সন্ধ্যামস্ত্র পড়ে ॥ 
যত যত যোগী পাইক দণ্ড ধরি করে। 
রক্ষ TH বলি তারা বিনয়ত করে ॥ 
মুসলমানে বলে যদি এবার ATE | 
ফিরে না আসিব ভাই খোদার দোহাই ॥ 
ভগ্ন পাইকে কহে গিয়া মহাবীর আগে I. 
তিন গড় মারা গেল শুনি বীর রাগে ॥ 


রর বরের প্রভু হে কিসেরে লইলা দেবীর ধন। 

পাইয়৷ দুর্গার বর কাননে তোলাইল! ঘর 
সাজে রাজ! তির কারণ ॥ 

গোলাটে কৈলা নগর না জানাল দণ্ডধর 
অন্ন বুদ্ধি হল্যা অহঙ্কারী | 

না শুনিয়া মোর বাণী ঠগেরে বাড়াইলা পুনি (১) 
ভারু হৈল পরাণের বৈরী ॥ 

তোমারে ভয় না করে জানাইল MIATA 
দেবাইরে দাজাইয়া আনে ঠাট। 

মারিয়া প্রচণ্ড থানা চারি দিগে দিল হানা 
বেড়িয়া রহিল গুজরাট ॥ 

আমার বচন ধর অহঙ্কার দূর কর 
লও গিয়া রাজার শরণ। 

তুষ্ট হলে মহাশয় কাররে নাহিক ভয় 
দুয়ায়ে পাইবা সর্বজন ॥ 

লোকে জানে সর্ব কাল রাজা অষ্ট-লোকপাল 
বিরোধিতে না আসে যুকতি। 


(১) ভারু দত্ত অতিশয় প্রতারক ছিল, তাহাকে প্রশ্রয় দেওয়াতেই 
সেই ব্যক্তি শেষে শক্ত হইয়া! কলিঙ্গাধিপতিকে প্ররোচনাপূর্ব্বক এই TH 
উৎপন্ন করে। 


চণ্ডীকাব্য-_মাধবাচার্য্য--১৫৭৯ খৃষ্টাব্দ | ৩২৯ 


ভুপতিরে কর দিয়া অন্তরে হরিষ হৈষ্যা 
নিজ পুরে করহ বসতি ॥ 

তাবিয়া সারদ। মায় দ্বিজ মাধবে গায় 
করষোড়ে মাগি পরিহার | 

জনমে জনমে যেন Hatta চরণ-ধন 


বিশ্মরণ না হৌক আমার ॥ 


শুনিয়া ত বীরবর ক্রোধে কাপে থর থর Fier aya উত্তর । 
শুন রামা আমার উত্তর | 

করে লৈয়া শর ANET (>) পূজিব মঙ্গল-চণ্ডী 
বলি দিব কলিঙ্গ-ঈশ্বর ॥ 

অবোধিয়! দণ্ডধরে এত দণ্ড মোরে করে 
দেবাই পাঠাইয়্যা দিছে ঠাটে। 

আজ রণে হানা দিব ভুবনে ঘোষিতে Ya 
qera দিব গুজরাটে ॥ 

যতেক দেখহ অশ্ব সকলি করিব oy 
Faq করিব TeSys | 

বলি দিব কলিঙ্গ রায় তুষিব চণ্ডিকা মায় 
আপনে ধরিব ছত্র WS I 

তম-অরি-স্থুত গন্ধবহ সখা-যুত (২) 
আপনি আসিলে দেব-রায়। 

মনে ভাবি মহেশ্বরী মারিব আপনা বৈরী 
পরাভব করাইব তায় ॥ 

অনঙ্গারি (৩) আইসে যবে তারে ভয় নাহি তবে 
শুন রাম! কহি সারোদ্ধার । 

চক্ৰপাণি ষড়ানন সন্মুখে হইবে কোন 
বীর যুদ্ধে হলে অবতার ॥ 


JANI ছাগ-রক্ষণ | 


ছেলীরে (8) নিয়া খুলনী (৫) যায় সাধুর রমণী 
ছাগল রাখিতে ERATE | 





(১) গাণ্ডীব সধনুঃ । (২) বম, পবন ও অগ্নি । 
(৩) শিব । (8) ছাগলীরে। (৫) খুল্লনা। 


8% 


৩৩০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পরিধান ক্ষৌমবাঁস লুকাল মুখের হাস 
RS] BAIA নয়নে ॥ 

নিজ অন্তঃপুরে থাকি ছেলী চালায় ইন্দুমুখী 
পাচনি লইয়া বাম FTA | 

রাখিতে নারে আগলি চলয়ে সকল ছেলী 
প্রবেশিল নগর ভিতরে ॥ 

নগরিয়া ইতরগণে অনিমিথে ছুনয়নে 
নিরখি খুলনার রূপ চায়। 

কেহ বলে কার নারী কেন বা এমত করি 
কাহার রমণী কোথা যায় ॥ 

রামা হেটমুণ্ডে কাদে কাতরে উত্তর না দে 
ভুজ দিয়া কুচের উপর | 

কাজলী ধবলী বলি চালায়ে সকলি ছেলী 
এড়াইল নগরিয়া ঘর ॥ 

সিঙ্গাপুর এড়াইয়া বিনোদপুরেতে গিয়া 
ছাগল চলিল নানা স্থান। 

পাল খেদাইতে নারে আছাড় খাইয়া পড়ে 
ঘন ঘন ম্মরয়ে শমন ॥ (১) 

ক্ষণে ছেলী আগলি চালায়ে সকল ছেলী 
ক্ষণে লোটায় তরুর ছায়ায়। 

বেলা হৈলে অবসান ভয়েতে আকুল প্রাণ 
নিজ গৃহে ছেলী নিয়া যায় ॥ 

খুলনা গৃহেতে গিয়া ছেলী দব গণি দিয়া 
অজাশালে তুলি দিল পাল। 

দৃঢ় বাড়ি দিয়! দ্বারে বান্ধে নানা প্রকারে 
বাহিরে দিলেক ধূমাজাল ॥ 


লহনার হস্তে খুলনার খুলনা বাঁধিল ছেলী নিয়া অজাশালে | 

নানারূপ BATS | শালের পাতে লহন! ক্ষুদের অন্ন ঢালে ॥ 
অল্প অন্ন দিল তাতে পোড়াই বহুল। 
এক পাশে ঢালি দিল পাকা কলার মূল ॥ 
অন্ন দিয়া লহনা হাতে ত ধরি পাত। 
থুলনারে দিল নিয়া ঢেকিশালে ভাত | 


(>) পুনঃ পুনঃ মৃত্যু কামনা করে | 





চণ্ডীকাব্য-__-মাঁধবাচার্য্য-_১৫৭৯ খৃষ্টাব্দ । ৩৩১ 


ভাঙ্গা নারিকেল জল দিল সুবদনী | 
ভোজন করিতে বৈসে খুলন! ব্যাণ্যানী ॥ 
ধূঞা পোড়া অন্ন দেখি নাড়ি চাড়ি চায় । 
ক্ষুধার কারণ রামা তার কিছু খায় ॥ 
al জন্মিল তাতে পিপীলিকা দেখি | 
অন্ন হোতে হস্ত তুলি কাদে ইন্দুমুখী ॥ 
পাত ধরিয়া ভাত ফেলিল অন্তরে | 
ভাঙ্গা নারিকেল জলে আচমন করে ॥ 
ঢেকিশালা ঘরে শুইল খৈঁয়াবাস (>) পরি | 
সমস্ত যামিনী খায় ক্ষুদিয়া পিপড়ী ॥ 
সমস্ত যামিনী রামা কাঁদি গৌয়াইল। 
প্রভাত সময়ে কিছু নিদ্রাগত হৈল ॥ 
নিশাপতি অন্ত গেল উদ্দিত তরণি (২)। 
চৈতন্য পাইয়া উঠে লহন৷ ব্যাণ্যানী ॥ 
জাগিয়া জানিল রামা ছেলী আছে ঘরে | 
খুলনী খুলনী বলি ডাকে উচ্চেঃস্বরে ॥ 
faata কারণে কিছু না শুনে খুলনী। 
মুখেতে ঢালিয়া দিল হেমঝারির পানী ॥ 
আস্তে ব্যন্তে উঠে রামা ভয়েতে ব্যাকুল। 
কাপড় টানিয়া পিন্ধে আটি বান্ধে চুল ॥ 
লহনায়ে বলে শুন খুলনা রূপসী | 

এত বেলী ছেলী মোর রাখ উপবাসী ॥ 
খুলনায়ে বলে দিদি গাএ মোর জর । 
বাম হস্ত দিয়া চাহ ললাট উপর ॥ 

অবশ হয়েছে অঙ্গ আজি না পারিব। 
কালুকা প্রভাতে উঠি ছেলী লইয়! যাৰ ॥ 
লহনায়ে বলে বেটা জর নাহি গাও। 
আপনা গৌরব রাখি ছেলী লইয়া যাও ॥ 
লহনার বাক্যে রামা রহিতে ন! পারে। 
ছাগল লইয়া যায় কানন ভিতরে ॥ 


(১) Z NII = অল্লমূল্যের মোট! কাপড় | 
(২) zÍ | 


৩৩২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
ষড়-ধতৃতে ছাঁগল-রক্ষণ | 


রামা FG ঞ্চতু রাখেরে ছাগল | 

ক্ষুধায় আকুল হৈয়া ভক্ষ্য দ্রব্য ন! পাইয়া 
কাননেতে খায় বন-ফল ॥ 

ব্সস্তকালে রাখে ছেলী লক্ষপতির বালি (১) 
মনৌভব জাগিল হৃদয় | 

শুনি কোকিলের রব উথলয়ে মনোভব 
সেই হেতু প্রাণী স্থির নয় ॥ 

চণ্ডিকার ব্রত-হেতু ছেলী রাখে গ্রীষ্ম wy 
মাঘে উতরোলি হয়্যা রামা। 

তাপিত তরণিজালে বসি রাম! তরুমূলে 
ভাবে ATA মনেতে অক্ষেমা ॥ 

বরিষাতে রাখে ছেলী লক্ষপতি সাধুর বালি 
জলৌকা বেষ্টিত সর্ব গায় | 

শিবা ডাকে চারি ভিতে হয়ে রামা সচকিতে 
সেই দিগে ধাইয়াত যায় ॥ 

শরতে আকুল হৈয়া শ্রমে রামা ছেলী aa 
গুরুতর হঃখেতে মগন | 

পাল খেদাইতে নারে আছাড় খাইয়া পড়ে 
ঘন ঘন ম্মরিয়ে শমন ॥ 

শিশিরে (২) হইয়া ছুঃঘী ছেলী রাখে ইন্দুমুখী 
ধাইতে যে অবশ চরণ। 

দেহে জীর্ণ ক্ষৌমবাস শীতেতে পাইয়৷ ত্রাস 
ইচ্ছে রাম! আপনা মরণ ॥ 

হেমস্তে আকুল অতি হয়্যা রামা হতমতি 
তুষারে তিতিল জীর্ণবাস। 

শীতে নাহি রক্ত দেহে (৩) শক্তি নাহি কথা কহে 
ঘন ঘন ছাড়য়ে.নিঃশ্বাস ॥ 





(১) লক্ষপতির কন্তা। 


(২) শীতকালে | 
হইয়া পড়িয়াছিলেন। 





(৩) গত শীত খতুতে খুল্লনা Tey 


চণ্ত্বীকাব্য-_মাধবাচার্য্য-_-১৫৭৯ খৃষ্টাব্দ । ৩৩৩ 


খুলনা ও AT | 
ছুবলায়ে বলে রামা নিজ গৃহে চল। 
cars ভগিনীর হাত কি কারণে ঠেল ॥ 
BENT বাক্যে রামা করিল AAA | 
আপনার পুরে আসি দিল দরশন ॥ 
যেন মাত্র গৃহে আইল দুইত সতায় (>) | 
ঘরে ঘরে নিয়া রাম! ছাগল রাখায় ॥ 
দুবলা করিয়া দেহি যত আয়োজন | 
হরধিতে ARAN FA রন্ধন ॥ লহনার-বন্ধন | 
পাবক জালয়ে রাম! মনের হরিষে। 
শাক রন্ধন করি ওলাইল বিশেষে ॥ 
উমাবড়ি ভাজি রান্ধে Fors আগল। 
জাতিকল! দিয়! রান্ধে খুন! নারিকল ॥ 
জলপাইর অন্বল ATH TABS হয়্যা | 
সম্ভারি ওলাইল তারে সর্ষে পোড়া দিয়া ॥ 
নিরামিস্ত ব্যঞ্জন রামা থুইয়া এক fos | 
আমিষ্য রান্ধিতে লহনায় দিল চিত ॥ 
মনের হরিষে রান্ধে রোহিতের মাচ | 
দুহিতা মিশালে রান্ধে দরিতা৷ আনাচ ॥ 
বড় বড় কৈ-মতস্ত রান্ধয়ে হরিষে। 
সুগন্ধী GET অন্ন ACH অবশেষে ॥ 
স্ব্ণধাল! পীড়ি আনি যোগার gal দাসী । 
ভোজন করিয়া বৈসে দুইত রূপসী ॥ 
শারদার চরণ-সরোজ-মধু-লোতে | 
fea মাধবাননে অলি হৈয়া শোভে ॥ 


তোর অন্তে রান্ধিয়াছি বড়হি যতনে | বিড়াল ও মতন্টের 
বড় দুঃখ পাইয়াছ ভ্ৰমিয়া কাননে ॥ Ty | 

নানা মতে রান্ধিয়াছি দিয়! চতুর্জাত। 
সম্ভারিয়া ওলাইতে পুড়িয়াছে হাত ॥ 
খুলনায়ে বলে দিদি সুড়া খাও তুমি। 
তবে এক লক্ষ ধন পাইব যে আমি ॥ 


(১) সতিনী। 


598 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ঠেলাঠেলি ফেলাফেলি কেহ নাহি খার। 
মাচার তলে থাকি বিড়াল আড় চক্ষে চায় ॥ 
ধীরে ধীরে আড়ে আড়ে গেল পাতের কাছে। 
মুড়া লইয়া বিড়াল গেল বাড়ী পিছে ॥ 
অনেক যতন করি পুষিন্গ বিড়াল। 

হেন বিড়াল কার বাড়ী এবে গেল ॥ 

হাউ হাউ চিউ fos করিতে করিতে | 

এ বাড়ী হইতে বিড়াল ও বাড়ী যাইতে | 
মুড়া পড়ি গেল কোথাকার পথেতে। 


খুলনার AAS! | 
বিনোদিনী বিলম্ব করিতে না৷ জুয়ায়। ধূয়া। 


তুয়া পন্থ নিরখিতে রহিয়াছে প্রাণনাথে 


রাঁধা বলি মুরলী বাজায় ॥ 


নূপুর কিঙ্কিণী কেয়ুর-কুগুল মণি 


পরি ধনী করিল গমন | 


প্রিয়সথী-করে ধরি নীল নিচোল পরি 


দেখে গিয়া এ টাদ-বদন ॥ 


চিরুণীতে রচি কেশ করিল TAYT | 
কবরী বান্ধিল রাম! দিয়া পুষ্পহার ॥ 
ATS কপালে শোভে সুরঙ্গ FITA | 
অলকা তিলকা ভালে শোভিছে প্রচুর ॥ 
SAF চঞ্চল আঁখি রঞ্জিত কজ্জলে। 
খঞ্জন বসিছে যেন পঙ্কজের দলে ॥ 

কণ্ঠে কঠ্ঠাতরণ শোতে দেখিতে মনোহর | 
নাসার উপরে শোভে সুবর্ণ বেসর ॥ 
হীর! মণি মাণিক্য যে খচিত কাঞ্চন। 
কর্ণে ঝলমল করে কর্ণের ভূষণ ॥ 
গ্রীবায় সোণার কাটা করে ঝলমল। 
শ্রুতিমূলে শোডা করে রতন কুণ্ডল ॥ 
ভুজযুগে তাড় শোভে বিচিত্র fray | 
সরস-লাবণ্য-শঙ্খ হাতে পরিধান ॥ 
করপল্লবেতে শোভে ASA BA | 
ভাহাতেই WH যেন ফুটে সারি সারি ॥ 


চণ্ডীকাব্য-_মাধবাচাৰ্য্য_১৫৭৯ খৃষ্টাব্দ | 


Raq WHA করে চরণে শোভন | 

রুণু বন্ধু রুণু AT হোতেছে বাদন ॥ 
বাছিয়া পড়িল ধনী দিব্য পট্টচেলী । 
সাজিল যেমন এক সোণার পুতলি ॥ 
অকারণে কামদেব কামবাণ ধরে। 
ইহা নিয়া ত্ৰিভুবন জিনিবারে পারে ॥ 
চরণে নৃপূর শোভে মধুর ভাবিত। 
খঞ্জন গমনে ধনী চলিলা ত্বরিত ॥ 
বহুবিধ আভরণে করি BRT | 
বিদায় হইতে গেল সতিনীর পাশ ॥ 
লহনায়ে বলে gal সান্িয়! বিশেষ | 
কোথাকারে যায় বেটী করি এত বেশ i 
দুবলায়ে বলে শুন লহনা ঠাকুরাণী | 
বাসরে (১) যাইবে আজি খুলনা বাণ্যানী ॥ 
যেন মাত্র কৈল দুবা বচন প্রকাশ | 
লহ্নার FOS যেন পড়িল আকাশ ॥ 


খুলনার বারমাসী । 
খুলনায় বলে প্রভু ষদি দেও মন। 
বার মাসের যত দুঃখ করি নিবেদন ॥ 
বার মাসের যত দুঃখ খুলনা! পাই বনে। 
কহিতে সে সব কথ! পাঁজর বিন্ধে ঘুণে ॥ 
মাধবীতে জনমে মোর কষ্টের অঙ্কুর | 
সতিনীর হাতে লাঘব করাইলা প্রচুর ॥ 
কাড়িয়। লইল সত অঙ্গের আভরণ। 
পরিবারে দিল মোরে ভগন (২) বসন ॥ 
জ্যৈষ্ঠ মাসেতে প্রভু শুন মোর দুঃখ | 
কহিতে সে সব কথা বিদরয়ে বুক ॥ 
প্রচণ্ড রবির তাপে দহে কলেবরে | 
ললাটের TH মোর পদতলে পড়ে ॥ 
আযষাঢ়ে রবির রথ চলে মন্দগতি | 








৩৩১ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ক্ষণে ক্ষণে উঠি আমি চারি ভিতে চাই । 
হেন সাধ করে মনে অন্ত জাতি যাই ॥ 
শাবণে সঘনে মেঘ বরিষে. ঝিমলী | 
ক্ষণে ক্ষণে প্রকাশিত সৌদামিনী মালী ! 
ছিন্ন ভিন্ন হয়্যা ছেলী ধায় চারিভিত। 
চলিতে উছটি খাইয়া হই যে মৃচ্ছিত | 
ভাদ্র মাসেতে প্রভু faye ঝঙ্কার | 

হেন কালে ছেলী লইয়া গহন মাঝার ॥ 
কানন মাঝারে প্রভু বঞ্চি আমি একা। 
গহনে ভ্রমিতে অঙ্গ খাইছে SNS ॥ 
আশ্বিন মাসেতে প্রভু জগৎ সুখময় | 
দুর্গার আনন্দ হেতু নাহি চিন্তা ভয় ॥ 
বীণা বাঁশী বাজায় কেহ কেহ গায় গীত। 
সতিনীর ভয়ে আমি সদাএ চিন্তিত ॥ 
গিরি-সুতা-সুত মাসে শুন মোর দুঃখ । 
শাশুড়ী ননদী ডাকিতে সমুখ ॥ 

উঠিয়া দাণ্ডাইতে মোর গাত্রে নাহি বল: 
ক্ষুধায় আকুল হৈয়া খাই বন-ফল ॥ 
অগ্রহায়ণ মাসেতে প্রভু শীত পড়ে বেশ | 
ভাবিতে চিন্তিতে মোর wR হৈল শেষ ॥ 
দেশের অন্বর চাহি শীতের কারণ। 
ক্রোধ হয়্যা সতিনী যে মারিল তখন ॥ 
পৌষ মাসেতে প্রভু হেমন্ত প্রবল। 
শীতে জড়সড় অঙ্গ অত্যন্ত বিকল ॥ 

ওষ্ঠ অধর অঙ্গ মোর কম্পিত সঘন। 
হেন সাধ করে মনে পোহাই হুতাশন ॥ 
মাঘ মাসেতে প্রভু গুরুয়া লাগে ANS | 
লোমে লোমে বিন্ধে শীতে শোষয়ে শোণিত ॥ 
ক্ষোৌমবাস পাতি থাকি ঘর ঢেকিশালে। 
রজনীর শীত মোর ছাড়ে রবির জালে ॥ 
ফান্তন মাসেতে সাজি আইল খতুপতি। 
নিজ পরিবারে লয়্যা আপন৷ সঙ্গতি ॥ 
ভ্রমরের VANTA কোকিলার নাদে। 
মনসিজ-শরে মোর হৃদয় দগধে ॥ 


চণ্তীকাব্য-_মাধবাচার্য্য-_১৫৭৯ খ্বষ্টাব্দ। ৩৩৭ 


মধুমাসেতে AY শুন তত্ব WA | 
অরণ্যের মধ্যে মোর সহায় ভবানী ॥ 
সতিনী জানিল মোরে করিয়া আদর | 
খণ্ডিলা সকল দুঃখ আইলা সদাগর i 
খুলনায়ে যত কহে প্রভুর BAC | 
দুয়ারে থাকিয়! সব লহনায়ে শুনে ॥ 


পতি-সোহাগিনী খুল্পনা । 


ও অঙ্গ বয়ান কত ছানে। 

রূপ হেরি মুগ পাখী বিনাইয়া কাদে ॥ 

ঘামে তিতিল তনু মন্দ মন্দ ঝরে । 

কোটি চাদ জিনিয়া রাধার মুখ শোভা করে ॥ ধূয়া। 
কাচা কাঞ্চন তন্তু কতই পরিপাটী । 

শোভিত কেশের খোপা তাতে সোণার কাটা ॥ 
আবৃত Giga খানি কি কব তোমায় | 

নীল গিরি পাছে যেন চাদ চলি যায় ॥ 

অলি লুকাএ লাজে পিক নাহি ater | 

অঙ্গের সৌরভে অলি পড়িয়াছে ফাঁদে ॥ 
ধনপতি বলে প্রিয়! শুনরে খুলনী | 
প্রেম-রত্ব-দান দিয়! কিনি লও স্বামী ॥ 

সাধুর WATS শুনি সকরুণ STN | 

খুলনার মুখে হৈল মৃদু মন্দ হাস ॥ 

মুদিত কমল যেন হুইল প্রকাশ । 

কর বাড়াইয়া তাহে পাইল আকাশ ॥ 

দ্বিজ মাধবে করে দেবীপদে আশ। 

দুঠার হৃদয়ে প্রেম করিল প্রকাশ | 


৪৩ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
কবিকঙ্কণ-চণ্ডী | 


বাঙ্গালা দেশের শ্রেষ্ঠ ক বি মুকুন্দরাম চক্রবর্তী কবিকঙ্কণ থুষ্টায় ষোড়শ 
শতাব্দীর প্রথম ভাগে বর্ধমান জেলার দামুন্তা গ্রামে জন্মগ্রহণ করেন | 
অনুমান ১৫৮৯ খৃষ্টাব্দে ইহার প্রসিদ্ধ গ্রন্থ চণ্ডী-কাব্য শেষ হয়। বিশেষ 
বিবরণ বঙ্গভাষা ও সাহিত্য পুস্তকের ৪২২-_৪৬২ পৃষ্ঠায় দ্রষ্টব্য | 


চণ্ডী, Fadl ও কালকেতু | 
ফুল্লরার বারমাসী | 


বসিয়া চণ্ডীর পাশে কহে দুঃখ বাণী। 

ভাঙ্গা কুড়ে ঘর তালপাতের ছাউনি | 
ভেরেণ্ডার খুটী তার আছে মধ্য ঘরে | 

প্রথম বৈশাখমাসে নিত্য ভাঙ্গে ঝড়ে ॥ 
বৈশাখে বসন্ত AF খরতর খর! | 

তরুতল নাহি মোর করিতে পসর! ॥ 

ATS পোড়ে খরতর রবির কিরণ | 

শিরে দিতে নাহি আটে খু'য়ার বসন ॥ 
বৈশাখ হইল বিষ বৈশাখ হইল বিষ ৷ 

মাংস নাহি খায় লোকে করে নিরামিষ ॥ 
সুপাপিষ্ঠ জ্যৈষ্ঠমাস প্রচণ্ড তাপন। 

রবিকরে করে সর্ব শরীর দাহন ॥ 

পসরা এড়িয়া জল খাইতে নাহি পারি | 
দেখিতে দেখিতে চিলে করে আধাসারি (১) ॥ 
পাপিষ্ঠ জ্যেষ্ঠমাস পাপিষ্ঠ জৈষ্ঠমাস। 
বইচির ফল খায় করি উপবাস ॥ 

আধাটে পুরিল মহী নব মেঘ জল। 

বড় বড় গৃহস্থের টুটিল সম্বল ॥ 

মাংসের পসরা লয়ে ভ্রমি ঘরে ঘরে | 

কিছু ক্ষুদ কুড়া মিলে উদর না পুরে ॥ 

বড় অভাগ্য মনে গণি বড় অভাগ্য মনে গণি। 
কত শত খায় জোক নাহি খায় ফণী ॥ 

শাবণে বরিষে মেঘ দিবস রজনী | 
সিতাসিত ছুই পক্ষ একই না জানি.॥ 


১) আধা আধি খাইয়া ফেলে । 


চণ্তীকাব্য-_কবিকঙ্কণ_-১৫৭৭-১৫৮৯ খৃষ্টাব্দ | ৩৩৯ 


মাংসের পসরা লয়ে ফিরি ঘরে ঘরে | 
আচ্ছাদন নাহি গায়ে নান বৃষ্টি নীরে॥ 
দুঃখে কর অবধান দুঃখে কর অব্ধান। 
ay বৃষ্টি হইলে কুড়ায় (১) আইসে বান 1 
ভাদ্রপদ মাসে ঝড় YTS বাদল। 

নদ নদী একাকার আটদিকে জল ॥ 
কত নিবেদিব দুঃখ কত নিবোদব FA | 
দরিদ্র হইল স্বামী বিধাতা বিমুখ ॥ 
আশ্বিনে অশ্থিকা পূজা করে জগজনে। 
ছাগল মহিষ মেষ দিয়া বলি দানে? 
উত্তমবসনে বেশ করিয়া বনিতা।। 
অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা ॥ 
কেহ না আদরে মাংস কেহ না আদরে 1 
দেবীর প্রসাদ-মাংস সবাকার ঘরে ॥ (২) 
কার্তিকমাসেতে হৈল হিমের জনম | 
করয়ে সকল লোক শীত নিবারণ ॥ 
নিযুক্ত করিল বিধি সবার কাপড় | 
অভাগী ফুল্পরা পরে হরিণের ছড় ॥ 
দুঃখে কর অবধান GTA কর অববান। 
জানু তানু কৃষাণু (৩) শীতের পরিত্রাণ ॥ 
মাস মধ্যে মার্গশীর্য নিজে ভগবান্‌। 
হাটে মাঠে গৃহে গোঠে সবাকার ধান । 
উদর পুরিয়া অন্ন দৈবে দিল যদি | 

যম সম শীত তাহে নিরমিল বিধি ॥ 
অভাগ্য মনে গণি অভাগ্য মনে গণি । 
পুরাণ দোপাট। গায় দিতে টামাটানি n 
পৌষেতে প্রবল শীত সুখী সর্বজন | 
তুলা GRANTS (8) তৈল SI তপন | 


(১) কুটীরে, আমাদের বাসগৃহে। 

(২) দেবীর প্রসাদ-মাংস সকলেই পাইয়া থাকে সুতরাং বাজারে 
আমাদের মাংস বিক্রয় হয় al | 

(ও) BR gpa ছারা, wha কিরণে ও অগ্নির তাপে আমরা 
শীত নিবারণ করিয়া খাকি। (৪) Sage = অগ্নি। 


৩৪০ 


(>) গাত্র বস্তু বিশেষ | (২) শিকারী । 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


TAA সকল লোক শীত নিবারণ। 
অভাগী ফুল্লরা WS শীতের ভাজন | 
হরিণবদলে পাই পুরাণা খোসালা (>) | 
উড়িতে সকল অঙ্গে বরিষয়ে ধূলা ॥ 
বৃথা বনিতা জনম বৃথা বনিতা জনম। 
ধূলিভয়ে নাহি মেলি শয়নে নয়ন ॥ 
নিদারুণ মাঘমাস সদাই কুজ্ঝটি। 
আঁধারে লুকায় মৃগ না পায় আখেটী (২) ॥ 
ফুল্লরার আছে কত কর্মের বিপাক | 
মাঘমাসে কাননে তুলিতে নাহি শাক ॥ 
নিদারুণ মাঘমাস নিদারুণ মাঘমাস। 
সর্বজন নিরামিষ কিম্বা উপবাস ॥ 
সহজে শীতল AS এ ফাল্তনমাসে। 
পীড়িত তপন্থি-গণ বসন্ত বাতাসে ॥ 
শুন মোর বাণী রাম! শুন মোর বাণী। 
কোন সুখে ইচ্ছিলে হইতে ব্যাধিনী ॥ 
ফান্তনে দ্বিগুণ শীত ATOT AA] | 
ক্ষুদসেরে বান্ধ! দিন মাটিয়া পাথর! ॥ (৩) 
কত বা ভুগিব আমি নিজ কর্্মফল। 
মাটিয়া পাথর বিনা না ছিল সম্বল ॥ 
দুঃখে কর অবধান দুঃখে কর অবধান। 
আমানি (৪) খাবার গর্ভ দেখ বিদ্যমান ॥ 
মধুমাসে মলয় মারুত মন্দ মনা | 
মালতীয়ে মধুকর পিয়ে মকরন্দ ॥ 
বনিতা পুরুষ দোহে পীড়িত মদনে | 
TETA অঙ্গ পোড়ে উদর দহনে ॥ 
দারুণ দৈব দোষে দারুণ দৈব CHICA | 


একত্র শয়নে স্বামী যেন ষোল কোশে (৫)॥ 


i 


(৩) এক সের ক্ষুদ পাইয়া (মেটে পাথর ) Teta বাঁধা দিলাম। 
(৪) পাত্রের অভাবে মৃত্তিকা খনন করিয়৷ তন্মধ্যে আমানি রাখা 


হইত | 
(৫) 


CTI | 


চণ্ডীকাব্য-_কবিকস্কণ__-১৫৭৭-১৫৮৯ VOTH । 08) 
দেবীর দয়া | 


ফুলরার কথা শুনি কহেন পার্বতী | 
আজি হৈতে দূর হৈল সকল BATS ॥ 
আজ হৈতে মোর ধনে আছে তোর অংশ | 
শ্রীকবিকক্কণ গীত গান ভূগুবংশ ॥ 


ছগ্য-বেশিনী চণ্ডীর সেই গৃহে থাকিয়া তাহাদিগকে অর্থদান 
করিবার অভিপ্রায় জানিয়! ফুল্লরা স্বামীপ্রেমে বঞ্চিত 
হইবার আঁশঙ্কাকরিতেছে । ফুল্লরা দেবীকে 
চিনিতে না পারিয়া তাহার স্বামীর প্রণয়- 
প্রাধিনী পরনারী মনে করিতেছে। 


বিষাদ ভাবিয়া কাদে ফুল্লরা রূপসী । 

নয়নের জলেতে মলিন মুখশণী N 

কাদিতে কাদিতে রাম! করিল গমন | 

শীঘ্রগতি গোলাহাটে দিল দরশন ॥ স্বামীর সঙ্গে উত্তর 
গদ গদ বচনে চক্ষুতে বহে নীর | প্রত্যুত্তর | 
সবিশ্বয় হইয়| জিজ্ঞাসে মহাবীর ॥ 

শাশুড়ী ননদী নাহি নাহি তোর Tol | 

কার সনে দ্বন্ব করি চক্ষু কৈলে রাতা ॥ (১) 

সত! সতিন নাহি প্ৰভু তুমি মোর সতা। 

ফুল্পরারে এবে হৈল বিমুখ বিধাতা ॥ 

কি দোষ দেখিলা মোর জাগ্রত স্বপনে | 

দোষ ন! দেখিয়া কর অভিমান কেনে ॥ 

কি লাগিয়া! প্রভু তুমি পাপে দিলা মন। 

আজি হৈতে হৈল! তুমি লঙ্কার রাবণ ॥ 

আজি হৈতে বিধাতা হৈল মোর বাম। 

তুমি হৈলা রাবণ বিপক্ষ হৈল রাম ॥ 
পিপীলিকার পাখা উঠে মরিবার তরে। 

কাহার যোড়ণী Fai আনিয়াছ ঘরে | 

শিয়রে কলিঙ্গ রাজ! বড়ই ছূর্ববার। 

তোমারে বধিয়৷ জাতি লইবে আমার ॥ 





(১) রক্তব্ণ। 


৩৪২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সুব্যক্ত করিয়া রামা কহ সত্য ভাষা | 
মিথ্যা হৈলে চোয়াড়ে (১) কাটিব তোর নাসা | 
সত্য মিথ্যা বচনে আপনি ধর্ম সাক্ষী । 
তিন দিবসের চন্দ্র দ্বারে বসি দেখি ॥ 
পসরা চুপড়ি পাটি লইল ফুল্লর!। 
চলিলেন গোলা হাটে তেজিয়া পসরা ॥ 
আগে আগে চলিল FAN নারী জন। 
পশ্চাতে চলিল কানু ব্যাধের নন্দন ॥ 
নিজ নিকেতনে গিয়া দিল দূরশন | 
দেবীকে দর্শন। দেখিতে পাইল দৌহে অভয়াচরণ ॥ 
ভাঙ্গ! কুড়ে ঘর খানি করে QANA | 
কোটি চন্দ্র প্রকাশিত গগন মণ্ডল ॥ 
প্রণাম করিয়া বীর করে নিবেদন। 
অভয়! মঙ্গল গান শ্রীকবিকস্কণ ॥ 


দেবীর সঙ্গে কালকেতুর আলাপ | 


আমি ব্যাধ নীচজাতি তুমি রাম কুলবতী 
পরিচয় মাগে FLY | 

কিব! দ্বিজ দেব কন্তা ত্ৰিভুবনে এক ধৰন্ত! 
ব্যাধের মন্দিরে কিবা হেতু ॥ 

ব্যাধ হিংসক বড় চৌদিকে পশুর হাড় 
ait সমান এই RTA | 

কহি আমি সত্যবাণী এই ঘরে ঠাকুরাণী 
প্রবেশে উচিত হয় স্নান ৷ 

ত্যজিয় ব্যাধের বাস চল বন্ধুজন পাশ 
থাকিতে থাকিতে দিননাথে । 

যদি হয় পাপ নিশা লোকে গাবে BB. ভাষা 
রজনী বঞ্চিলা কার সাথে ॥ 

কিবা পথ পরিশ্রমে আইলা দিগের ভ্রমে 
আয়াস ছাড়িতে (২) এই ঘর | 

চল বন্ধুজন পথে (৩) ফুল্লরা চলুক সাথে 
পিছে লয়ে যাব ধন্ুঃ শর ॥ 





১ অন্ত বিলেষ ছারা। যে) বিশ্রাম লাভ করিতে (5) যে পথ 
দিয়! বন্ধুগণ সর্বদা যাতায়াত করে, অর্থাৎ নির্জন পথে মহে। 


চণ্তীকাব্য-_কবিকম্কণ__১৫৭৭-১৫৮৯ খৃষ্টাব্দ | 


সীতাগো পরমসতী 
দৈবে ছিল রাবণভবনে। 
রণেতে তাহারে হানি 
তবে সে আনিল নিকেতনে ॥ 
রজকের শুনি কথা 
পুনরপি পাঠান কাননে | 
যেমন তিলক পানী (১) 
সত্যবাণী তিলক চন্দনে ॥ 
পুরাণ বসন ভাতি 
রক্ষা পায় অনেক যতনে | (২) 
যথা তথা উপনীত 
হিত বিচারিয়া দেখ মনে ॥ 
দেখিগো উত্তম জাতি 
wal পদে কি বলিতে জাঁনি। 
শুনিয়া বীরের কথা 
মুকুন্দ রচিল শুদ্ধ বাণী ॥ 


মৌনব্রত করি যদি রহিল ভবানী | 
ঈষৎ কুপিত বীর বলে যোড়পাণি ॥ 
বুঝিতে না পারিগেো! তোমার ব্যবহার | 
যে হও সে হও তুমি মোর নমস্কার ॥ 
ছাড় এই স্থান রাম ছাড় এই স্থান। 
আপনি রাখিলে রহে আপনার মান ॥ 
একাকিনী যুবতী ছাড়িল নিজ ঘর | 
উচিত বলিতে কেন না দেহ উত্তর ॥ 
বড়র বহুরী তুমি বড় লোকের A | 
বুঝিয়া ব্যাধের ভাব তোর লাভ কি ॥ 





(>) “কত ক্ষণ জলের তিলক ace ভালে । কতক্ষণ ace শিলা 
ace মারিলে।” কাণী দাসের মহাভারতীয় উদ্ধৃত পদে ‘জলের তিলক’ 
যে ভাবে ব্যবহৃত হইয়াছে, এখানে “তিলক: পানী’ ঠিক সেই অর্থে প্রযুক্ত | 


তার শুনহ ছর্গীতি 
সতী জানকীরে জানি 
তেমনি অসত্য বাণী 
দেবের সমান ভাতি 


লাজে চণ্ডী হেট মাথা (৩) 


(২) স্ত্রীলোকের জাতি অতি পুরাতন IA atl অনেক কষ্টে 


রক্ষা পায়। 
(৩) এই লক্জা কপট লজ্জা | 


৩৪৩ 


৩৪৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
শতেক রাজার ধন অভরণ অঙ্গে । 
মোহিনী হইয়া ভ্রম কেহ নাহি সঙ্গে ॥ 
চোর খণ্ডা (>) হৈতে তুমি নাহি কর ভয়। 
চরণে ধরিয়া মাগি ছাড়গেো নিলয় ॥ 
হিত উপদেশ বলি শুন ব্যবহার । 
শিয়রে কলিঙ্গ রাজ বড় হুরাচার ॥ 
মোর বোলে চল ঘর পাবে বড় সুখ । 
রাজার গোচর হৈলে পাবে বড় দুঃখ ॥ 
এত বাক্যে যদি চণ্ডী না দিলা উত্তর । 
st সাক্ষী করি বীর যুড়িলেক শর ॥ 
শরাসনে আকর্ণ-পূর্ণিত কৈল বাণ। 
হাতে শর ace বীর চিত্রের farta ॥ 
ছাড়িতে placa শর নাহি পারে বীর | 
পুলকে পূর্ণিত OR চক্ষে বহে নীর ॥ 
নিবেদিতে মুখে নাহি নিঃসরে বচন | 
হত বল বুদ্ধি হৈল আখেটা নন্দন ॥ 
নিতে চাহে FAN হাতের YRT | 
ছাড়াইতে নারে ATA হইল ফাঁফর ॥ 
শর ধনু স্তম্ভিত দেখিয়া মহাবীরে | 
বলেন করুণাময়ী মৃদু মন্দ স্বরে ॥ 
আমি চণ্ডী আইলাম তোরে দিতে বর | 
oats F°Hl লহ বর কালকেতু ত্যজ ধন্ঃ শর ॥ 
মাণিক্য অঙ্গুরী সপ্ত নৃপতির ধন। 
ভাঙ্গাইয়া কাট গিয়া গুজরাট বন ॥ 
প্রজাগণে বসাইবা দিয়া গরু ধান। 
পালিবা সকল প্রজা পুলের সমান ॥ 
শনি কুজ বারেতে করিহ মোর পুজা | 
গুজরাট নগরেতে হইবে তুমি রাজা ॥ 
এতেক শুনিয়া বীর OSTA বচন। 
কৃতাঞ্জলি হয়ে কিছু করে নিবেদন ॥ 
হিংসামতি ব্যাধ আমি অতি নীচ জাতি | 
কি কারণে মোর ঘরে আসিবে পার্বতী ॥ 


শরনিক্ষেপের চে] | 


(১) তস্কর সমাজ। 


চণ্তীকাব্য-_কবিকঙ্কণ__-১৫৭৭-১৫৮৯ WTF | ৩৪৫ 


arate মোর মনে না হয় প্রত্যয় | 
aque বিদ্যা জান হেন মনে লয় ॥ 
আগ্ভাশক্তি হও যদি নগেন্দ-নন্দিনী | 
তোমার চরণ বন্দি care করি পাণি n 
যদি রূপ ধরগে! প্রত্যয় ধাই মনে | 

যেই রূপে লোকে তোমা পৃজয়ে আশ্বিনে ॥ 
এমন শুনিয়া চণ্ডী বীরের বচন। 

নিজ af ধরিতে চণ্ডিকা কৈল মন ॥ 


মহিষমন্দিনী রূপ ধরিল! চগ্ডিকা | চণ্ডীর স্বমুর্তি ধারণ। 
অষ্ট দিকে শোভা করে অষ্ট নায়িক! (১) ॥ 
সিংহ-পৃষ্ঠে আরোপিল! দক্ষিণ চরণ। 
মহিষের পৃষ্ঠে বাম পদ আরোপণ ॥ 

বাম করে ধরিলেন মহিষের চুল। 

ডানি করে বুকে তার আরোপিলা শূল ॥ 
বাম ভাগে লম্ববান শোভে জটাজুট | 

গগন ম গুলে লাগে মাথার মুকুট ॥ 
অঙ্গদ-কম্কণ-যুতা হৈল WAGE | 

যেই রূপে অবনীমগুলে নিন! পূজা ॥ 
পাশাস্কুশ ঘণ্টা CABS শরাসন। 

বাম পাঁচ করে শোভে পাঁচ প্রহরণ ॥ 

অসি চক্র শূল শক্তি সুশোভিত শর | 

পাচ অস্ত্রে শোতা করে ডানি পাচ কর ॥ 
বামে শিখি-বাহন দক্ষিণে লম্বোদর । 

বৃষে আরোহণ শিব মস্তক উপর ॥ 

দক্ষিণে জলধি Tel বামে সরস্বতী | 
সন্মুখেতে দেবগণ করে নান! স্তুতি ॥ 

তপ্ত কলধৌত (2) জিনি হৈল অন শোভা । 
ইন্দীবর জিনি তিন লোচনের আভা ॥ 
শশিকলা পোভে তার মগ্তক-ভুষণ। 
সম্পূর্ণ শারদ চন্দ্র জিনিয়া বদন ॥ 


(>) এখনকার দুর্গা-মৃর্তির সঙ্গে অষ্ট নায়িকা দেওয়া হয় না। 
(২) zat) 
88 


৩৪৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
দেখিয়া DSTA রূপ ব্যাধের নন্দন | 
মূৰ্ছিত পড়িল ভূমে মুদিত লোচন ॥ 
FA পড়িল ভূমে হইয়! মুচ্ছিত। 
শ্রীকবিকঙ্কণ গান মধুর সঙ্গীত ॥ 


কালকেতুকে চণ্তীর মাণিক্য অঙ্কুরী ও সপ্ত ঘড় ধন প্রদান | 


মুচ্ছিত দেখিয়া বীরে বলেন ভবানী | 
wel ত্যজি উঠ পুত্র তেজিয়া ধরণী ॥ 
উঠ উঠ EAA বলেন মহামায়া | 
বিনাশ করিব দুঃখ তোরে করি দয়া ॥ 
চণ্ডীর বচনে উঠে ব্যাধের কুমার | 
অভয় সম্মুখে রহে যোড় করি কর ॥ 
কৃতাঞ্জলি করিয়| কহেন মহাবীর | 
দেখিতে দেখিতে হৈল পূর্বের শরীর ॥ 
প্রদক্ষিণ করি কালু কৈল নমস্কার | 
FAN সুন্দরী দিল জয় জয়কার ॥ 
বীর-হস্তে দিল! চণ্ডী মাণিক্য অন্গুরী। 
লইতে নিষেধ করে ফুল্লর! সুন্দরী ॥ 
এক অঙ্গুরীতে প্রভু হবে কোন কাম। 
সারিতে নারিবে প্রভু হবে দুর্নাম ॥ 
ফুল্পরার অভিলাষ বুঝিয়| পার্বতী | 
আর কিছু ধন দিতে চলিলেন সতী ॥ 
অভয়! বলেন বাছা লহ শিকা ভার। 
লহ কুঁড়ি কোদালী খনতা খরধার ॥ 
কোঁদালী খনতা মাতা নী পাব নিয়ড়ে (>) | 
তুমি আজ্ঞা দিলে ধন খুঁড়িব চোয়াড়ে ॥ 
আগে আগে হৈল মহামায়ার গমন | 
পশ্চাতে চলিল বীর হাতে শরাসন ॥ 
দাড়িম্ব তরুর তলে দিল দরশন | 
দেখাইয়া দিলা চণ্ডী যেই স্থানে ধন ॥ 
চণ্ডিকা স্মরিয়া বীর লইল চোয়াড়। 
ঢেলা কাটি ফেলে যেন পুকুরের পাড় ॥ 


(১) নিকটে। 


চন্ডীকাব্য-_কবিকঙ্কণ-__-১৫৭৯-১৫৮৯ খৃষ্টাব্দ | ৩৪৭ 


কুড়িয়া বান্ধিল বীর সপ্ত ঘড়া ধন। 

চণ্ডীর সম্মুখে রাখে ব্যাধের নন্দন ॥ 

একেবারে লয় ভারে ছুই ঘড়া ধন। 

Saal তারের পাছে করিল গমন ॥ 

ধন রক্ষা হেতু মাতা ACS তরুতলে | 

ফুল্লরা রহিল ঘরে ধন করি কোলে ॥ 

আর বারে আনে বীর ছুই ঘড়া ধন। 

দেখি আনন্দিত হৈল SAAT মন ॥ 

আর বার মহাবীর শীঘ্রগতি ষায়। 

দুই দিগে ছুই গোটা কলসী বসায় ॥ 

এক ঘড়া অবশেষ দেখি মহাবীর | 

নিতে নারে দেড়ী ভার হইল অস্থির ॥ 

মহাবীর বলে মাতা করি নিবেদন | 

চাহিয়া চিন্তিয়া দেহ এক ঘড়া ধন ॥ 

যদি অভয়া ধন না দিবা অপর | 

এক ঘড়া ধন মা আপনি কাকে কর ॥ 

অস্থির দেখিয়া বারে ভাবেন SS | 

ধন ঘড়! কাকে কৈলা বীরে করি দয়া ॥ 

আগে আগে মহাবীর করিল ATA | 

পশ্চাতে চলিল চণ্ডী লয়ে তার ধন I 

মনে মনে মহাবীর করয়ে যুকতি। 

ধন ঘড়া লয়ে পাছে পলায় পার্বতী ॥ 

কালুর মন্দিরে মাতা দিলা দরশন | 

চোয়াড়ে খুড়িয়া পোতে সপ্ত ঘড়া ধন ॥ 

চণ্ডিকা বলেন কালু ব্যাধের নন্দন | 

শগরের মাঝে দেহ আমার ভবন ॥ 

পুজিও মঙ্গলবারে করাইও জাত | 

গুজরাট নগরেতে তুমি হবে নাথ ॥ 
oe a 

বেণে বড় ছুষ্টশাল (>) নামেতে মুরারি 
লেখা যোকা করে টাকা কড়ি। পর 
পাইয়! বীরের সাড়া প্রবেশে ভিতর পাড়া (২) 

মাংসের ধারয়ে দেড় বুড়ি ॥ 


এ 


(>) gerstarfas | (২) অন্দরে | 





৩৪৮ 


(>) 


বঙ্গ-সাহিত্য-পারিচয় । 
খুড়া! খুড়া! ডাকে কালকেতু। 


কোথা হে বণিকরাজ বিশেষ আছয়ে কাষ 
আমি আইলাম সেই হেতু ॥ 

বীরের বচন শুনি আসিয়া বলে বেণ্যানী 
আজি ঘরে নাহিক পোদ্দার । 

প্রভাতে তোমার খুড়! গিয়াছে খাতক পাড়! 
কালি দিবে মাংসের উধার ॥ 
আজি কালকেতু যাহ ঘর | 

কাষ্ঠ আন এক ভার হাল বাকী দিব ধার 
মিষ্ট কিছু আনহ বদর ॥ 

শুন গো শুন গো খুড়ী কিছু কার্য আছে দেড়ী 
ভাঙ্গাইব একটা SHA | 

আমার জোহার (১) খুড়ী কালি দেহ বাকী কড়ি 
অন্য বণিকের যাই বাড়ী ॥ 
বাপা এক দণ্ড কর বিলম্বন। 

সাহাশ্ত বদনে বাণী বলে বেণে নিতম্বিনী 
দেখি বাপা অঙ্গুরী কেমন ॥ 

ধনের পাইয়া আশ আসিতে বীরের পাশ 
ধায় বেণে খিড়কীর পথে। 

মনে বড় কুতুহলী কান্ধেতে কড়ির থলী 
হরপী তরাজু (২) করি হাতে ॥ 
করে বীর বেণেরে দোহার | 

বেণে বলে ভাইপো এবে নাহি দেখি তো 


এ তোর কেমন ব্যবহার ॥ 

qi! উঠিয়া প্রভাতকালে কাননে এড়িয়া জালে 
হাতে শর চারি প্রহর ভ্রমি। 

EAN AAN করে সন্ধ্যাকালে যাই ঘরে 
এই হেতু নাহি দেখ তুমি ॥ 


খুড়া! ভাঙ্গাইব একটা AeA | 
হয়ে মোরে অনুকূল উচিত করিয়া মূল 
তবে সে বিপদে আমি তরি ॥ 


প্রণাম | (২) পরিমাপ করিবার I3 | 


চত্তীকাব্য-_কবিকস্কণ__১৫৭৭-১৫৮৯ খৃষ্টাব্দ | ৩৪৯ 


বীর দেয় অঙ্গুরী atf প্রণাম করি 
CHCA (>) TH BUTCH পড়্যান (২) 1 

$b দিয়া করে মান ষোল রতি ছুই ধান 
শ্রীকবিকম্কণ রস গান ॥ 


মুরারি শীলের প্রতারণা | 


crt রূপা নহে বাপা এ বেঙ্গা পিত্তল। দর কষাকৰি। 
ঘষিয়! মাজিয়| বাপা করেছ উজ্জ্বল ॥ 

রতি প্রতি হৈল বীর দশ গণ্ডা দর । 

দুধানের কড়ি আর পাঁচ গণ্ডা ধর ॥ 

অষ্ট পণ পাঁচ গণ্ডা অঙ্গুরীর কড়ি । 

মাংসের পেছিল! (৩) বাকী ধারি দেড় বুড়ি ॥ 

APA হৈল অষ্টপণ আড়াই বুড়ি | 

কিছু চালু চালুক্ষুদ কিছু লহ কড়ি ॥ 

বীর বলে কিবা আমি দেখেছি স্বপন | 

অঙ্গুরী সমান মিথ্যা সাত ঘড়া ধন ॥ 

কালকেতু বলে খুড়া মূল্য নাহি চাই। 

যে জন অঙ্গুরী দিল দিব তার ঠাই ॥ 

বেণে বলে দরে বাড়াইলাম পঞ্চবট। 

আমা সঙ্গে সওদা কর না পাবে কপট ॥ 

ধর্ম্মকেতু (8) Sta সঙ্গে ছিল লেনা দেনা | 

তাহা হৈতে দেখি বাপা বড়ই সেয়ানা ॥ 
কালকেতু বলে খুড়া না কর ঝগড়া | 

SRN লইয়া আমি ষাই অন্ত পাড়া ॥ 
বেপে বলে দরে বাড়াইলাম আড়াই বুড়ি । 

চাল ক্ষুদ না লও গণে লও কড়ি ॥ 


(১) পরিমাণ করে। 

(২) বাটকড়া। 

(>) পূর্বের । 

(8) কালকেতুর পিতার মাম। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
ধনপতি সদাগর খুলনাকে বিবাহ করিতে ইচ্ছুক; কিন্তু 
প্রথমা পত্রী লহনাকে সম্মত না করাইয়! বিবাহ 
করিতে পারেন না, এই জন্য কৌশলে সম্মতি 
লইতে চেষ্টা করিতেছেন | 


লহনা লহনা বলি ডাকে সদাগর । 
অভিমাঁনযুক্ত রামা ন! দেয় উত্তর ॥ 
ইঙ্গিতে বুঝিল লহনার অভিমান | 
কপট সন্তাষে সাধু লহনা বুঝান ॥ 

রূপ নাশ কৈলে প্রিয়ে রন্ধনের শালে। 
চিন্তামণি নাশ কৈলে কাচের বদলে ॥ 
ata করি আসি Pica না দেও চিরুণী। 
রৌদ্র না পায় কেশ শিরে বিন্ধে পানী ॥ 
অবিরত এ চিন্তা অন্য নাহি গণি। 
THAT শালে নাশ হইল পদ্মিনী ॥ 
মাসী পিসী মাতুলানী ভগিনী সতিনী | 
কেহ নাহি থাকে ঘরে হইয়া রান্ধনী ॥ 
যুক্তি যদি লয় মনে কহিবা প্রকাশি। 
রন্ধনের তরে তব করে দিব দাসী ॥ 
বরিষা বাঁদলেতে উনানে পাড় EF | 
কপূর SA বিনা রসহীন মুখ ॥ 
সদীগর বলে যত কপট প্রকাশ | 
উত্তর না দেয় রাম! ছাড়য়ে নিশ্বাস ॥ 


প্রহেলিক! | 
প্রহেলিকা কহে শুক রাজার সমাজে | 
নুপতির আদেশে পঞ্ডিতগণ বুঝে ॥ 








বিধাতা নিশ্মিত ঘর নাহিক দুয়ার | 

যোগীন্দ্র পুরুষ তায় আছে নিরাহার ॥ 

যখন পুরুষবর হয় বলবান্‌। 

বিধাতার ঘর ভাঙ্গি করে খান খান ॥-_ ডিম্ব। 


` 


— 


চণ্তীকীব্য__কবিকম্কণ__-১৫৭৭-১৫৮৯ LOTT | 


2) মস্তকে করিয়া আনে হয়ে TATTA. I 
বিনা অপরাধে তার করে অপমান ॥ 
অপমানে গুণ তার দূর নাহি যায়। 
অবশ্ত করিয়া দেয় সম্বল উপায় ॥-_কুস্তকারের মৃত্তিকা | 


৩। বিষ্ণুপদ (১) সেবা করে বৈষ্ণব সে AT | 
গাছের পল্লব নয় অঙ্গে পত্র হয় ॥ 
পণ্ডিত বুঝিতে পারে দুচারি দিবসে | 


HATS বুঝিতে নারে বৎসর চলিশে ॥--পক্ষী | 


৪। বেগে ধায় রথ নাহি চলে এক পা। 
নাচয়ে সারথি তথি পসারিয়া গা ॥ 
হিয়ালি প্রবন্ধে হে পণ্ডিত দে মতি | 
অন্তরীক্ষে ধায় রথ ভূতলে সারথি ॥__ঘুড়ী। 


৫। শিরঃস্থানে নিবসে পুরের ছুই ধাড়। 
ভাল মন্দ সবাকার করয়ে বিচার ॥ 
বিচার করিয়া সেহ রহে মৌন শালী | 
পুরস্কার করে তার মুখে দিয়া কালী ॥_কলম। 


৬ 


দেখিতে পুরুষ ছুই মুখ এক কায়। 
এক সুখে উগারে আর মুখে খায় ॥ 
মরিলে জীবন পায় SOT পরশে | 
বুঝ বুঝ পণ্ডিত সে কোন্‌ দেশে CATA ॥_উনন। 


৭। জীয়স্তেতে মৌনী সে মরিলে ভাল ডাকে। 
'অঙ্গেতে নাহিক ছাল বিধির বিপাকে ॥ 
অবশ্য আনয়ে নর মঙ্গল বিধানে | 
হিয়ালি প্রবন্ধ কবিকঙ্কণেতে তণে ॥_ শঙ্খ | 


৮ 


দেখি ভয়ঙ্কর অতি বিপরীত কায় | 
ব্যাস্ত ভালুক নহে পথিক ডরায় ॥ 
শীকবিকঙ্ধণ কহে বিপরীত বাণী। 
ধরাধর নহে সেই বরষয়ে পানী ॥-মেথ। 














(১) আকাশ। 


৩৫১ 


৩৫২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


৯। জন্ম হৈতে গাছ বায় (১) রুধির ভক্ষণ। 


ছুই জনে জড় হৈলে অবশ্য মরণ ॥ 
মরণ সময়ে নর ছাড়ে হুহুঙ্কার | 
শ্রীকবিকঙ্কণ গান হিয়ালির সার ॥_উকুন। 


১০। এক বর্ণ নহে সে অনেক বর্ণ কায়। 


আপনি বুঝিতে নারে পরেরে বুঝায় e fa 
শ্রীকবিকঙ্কণ গায় হিয়ালি রচিত। 
বার মাস ত্রিশ দিন বন্ধেন পণ্ডিত ॥ 


খুল্লনার প্রতি লহনার Ty | 

সাধু গেল গৌড় পথে লহনার হাতে হাতে 
খুল্লনা করিয়া সমর্পণ | 

পালয়ে স্বামীর সত্য জননী সমান নিত্য 
খুলনার করয়ে পালন ॥ 

যবে ছয় দণ্ড বেল! কুঙ্কুমে তুলিয়া মলা 
নারায়ণ তৈল দিয়া গায়। 

যাহারা প্রাণের সখী শিরে দিয়া আমলকী 
তোল! জলে সান করায় ॥ 

আপনি লহনা নারী শিরেতে ঢালয়ে বারি 
পরিবার যোগায় বসন। 

করেতে চিরুণী ধরি PSA মাৰ্জ্জন করি 
অঙ্গে দেয় ভূষণ চন্দন ॥ 

যবে বেলা দণ্ড দশ হেম থালে ছয় রস (২) 
সহিত যোগায় অন্ন পান। 

ভূপ্জয়ে খুলনা নারী কাছে থোয় হেম ঝারী 
লহনার খুল্পনা পরাণ ॥ 

ওদন পায়স পিঠা পঞ্চাশ ব্যঞ্জন মিঠা 
অবশেষে ক্ষীর খণ্ড কলা। 

পরাণ লহন! নারী গায়ে দেখি ঘৰ্ম্ম বারি 
পাখা ধরি ব্যজয়ে দুর্বল! ॥ 

অন্ন খায় লজ্জা করি যদি বা খুল্লনা নারী 
লহন! মাথার দেয় কির! । 


(১) বাহিয়! থাকে। (2) কটু, তিক্ত, কষায়, লবণ, অম্ন ও মধুর | 


চণ্ডীকাব্য-_কবিকম্কণ__-১৫৭৭-১৫৮৯ FTF | 


দু সতিনে প্রেমবন্ধ দেখিয়া লাগয়ে ধন্ধ 
স্থবর্ণে জড়িত যেন হীরা ॥ 

ভোজন করিয়া নারী আচমন করে ফিরি 
জল আনি যোগায় ST | 

ata পাতিয়া তুলি খাটাইয়া মশারি 
শয় করয়ে শশিকলা ॥ 

কপুরবাসিত গুয়া তাম্বূল যোগায় দুয়া (>) 
সুগন্ধি-চন্দন দেয় গায় | 

সুগন্ধি-মালতী ফুল যাহে ভ্রমে অলিকুল 
মালাকার আনিয়া যোগায় ॥ 

বিকালে ব্যঞ্জন দশ পিষ্টক টাবার রস 


ভোজন PATI কলাব্তী | 

কপ্পুর OTT লয়ে দু সতিনে থাকে শুয়ে 
একত্র শয়ন দিবা রাতি ॥ 

প্রেমবন্ধ ছু সতিনে দেখিয়া Seat মনে 
সাত পাঁচ ভাবে হুঃখ-মতি | 

করিয়া চণ্ডিকা ধ্যান শ্ীকবিকঙ্কণ গান 
দামুন্তায় যাহার বসতি ॥ 


দুর্ববলার কুপরামর্শ | 
ছু সতিনে প্রেমবন্ধ দেখিয়া SAT । 
হৃদয়ে হইল তার কালকূট জ্বালা ॥ 
যেই ঘরে | সতিনে al হয় কোন্দল | 
সে ঘরে যে দাসী থাকে সে বড় পাগল ॥ 
একের করিয়৷ নিন্দা যাব অন্ত স্থান। 
সে ধনী বাসিবে মোরে প্রাণের সমান ॥ 
এমন বিচার রাম! করি মনে ACA | 
উপনীত হইল লহনা বিদ্যমানে ॥ 
করেতে চিরুণী ধরি আচড়য়ে CH | 
লহনারে দুর্বল! করেন উপদেশ ॥ 
শুন শুন মোর বোল OATH লহনা | 
এবে সে করিলে নাশ আপনি আপনা ॥ 


- সপ mi শশী)? a am ——— er a 


৩৫৩ 


৩৫৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


থজুমতি ঠাকুরাঁণী নাহি জান পাপ। 
দুগ্ধ দিয়া কি কারণে পোষ কাল সাপ ॥ 
সাঁপিণী বাঁঘিনী সতা পোষ নাহি মানে। 
অবশেষে এই তোমায় বধিবে পরাণে ॥ 
কলাপিকলাপ (১) জিনি খুল্পনার কেশ। 
অর্দ্পাকা কেশে তুমি কি করিবে বেশ ॥ 
খুলনার মুখশশী করে ঢল DA | 
মাছিতায় মলিন তোমার গণ্ডস্থল ॥ 
ক্ষীণমধ্যা খুল্লনা যেমন মধুকরী | 
যৌবনবিহীনা তুমি হৈল! ঘটোদরী ॥ 
আসিবেন সাধু গৌড়ে থাকি কত দিন। 
খুল্লনার রূপে হবেন প্রেমের অধীন | 
অধিকারী হবে তুমি রন্ধনের ধামে। 
মোর কথা স্মরণ করিবে পরিণামে ॥ 
নেউটিয়া (2) আইসে ধন WS বন্ধুজন | 
না নেউটে পুনঃ দেখ জীবন যৌবন ! 
দুর্বলার বচনে Fea অভিমান | 

কাণে সোণা দিয়া তার সাধিল সন্মান ॥ 


খুলনার ছাগ-রক্ষণ ও নান! প্রকার হুর্গতি | 


খুল্লনারে লহনা তুলিল হাতে ধরি | 
সারিয়া পরিল খুয়া seer সুন্দরী ॥ 
সাস্বনা করিয়া gal গায়ের ঝাড়ে ধুলি। 
আপনি লহন! তার বান্ধিলেক চুলি ॥ 
ধীরে ধীরে যায় রামা লইয়া ছাঁগল। 
ছাট হাতে পাত মাথে যেমন পাগল ॥ 
নান! শন্ত দেখিয়া চৌদিকে ধায় ছেলী (৩)। 
দেখিয়া কৃষক সব দেয় গালাগালি ॥ 
শিরীষ-কুন্ুম তন্তু অতি অনুপাম | 

বসন ভিজিয়া তার গায়ে পড়ে ঘাম ॥ 
উজয়নী নিকটতে অজয়নদী ATA | 
কোলেতে করিয়৷ ছেলী পার করি যান ॥ 





(১) ময়ূরের পক্ষ | (২) ফিরিয়া (৩) ছাগলী। 


চণ্ীকাব্য- কবিকঙ্কণ __১৫৭৭-১৫৮৯ ATH | ৩৫৫ 


প্রবেশ করিল ছেলী গহন কানন | 
কেঙদা ভাঙ্গায় রাম! দিল দরশন ॥ 
যতেক ছাগল সব চার দিগে ধায়। 
ফুটিল কুশের কীটা রক্ত পড়ে পায় ॥ 
বৃক্ষতলে বসি CHAT করে অপেক্ষণ। 
লহনা লইয়৷ কিছু শুনহ বচন ॥ 
দুর্বলার হাতে ধরি কহেন AFA | বধের ATN | 
মন দিয়া দুয়া মোর সাধহ কামনা ॥ 
ওঁষধ করিয়া মোর সাধহ সম্মান | 
সাধুসনে করি দেহ একই পরাণ ॥ 
দুর্বলা বলয়ে ঘদি ভ্ৰমি দিন চারি | 
তবে সে ওষধ আমি করিবারে পারি ॥ 
BAHT ছলে দুয়া হইয়া বিদায় | 
PSH ছবলী ইছানী (>) পথে যায় ॥ 
প্রভাতে চলিল হৈল দ্বিতীয় প্রহর | 
লঘৃগতি পাইল গিয়া লক্ষপতি-ঘর ॥ 
দু্বলার শব্দ পায়্যা ধায় রম্তাবতী | 
চরণে ধরিয়া ছুয়া করিল প্রণতি ॥ 
জিজ্ঞাস! করিল তারে ঝীয়ের বারতা | 
অনেক দিবস দুয়া নাহি আইস হেথা ॥ 
খুল্পনা-বিবাহ সাধু কৈল পাপ-ক্ষণে। 
বিবাহের কালে কেতু আছিল লগনে ॥ 
লগনের কথা সাধু না কৈল বিচার । 
খুল্পনা ছাগল রাখে তার প্রতিকার ॥ 
ছাগল রক্ষণে যদি তুমি দেও বাদ | 
তোমার জামাতা লয়ে পড়িবে প্রমাদ ॥ 
হেন বাক্য হৈল যদি দুৰ্বলার তুণ্ডে। 
আকাশ ভাঙ্গিয়া পড়ে TETAS ATE ৷ 








অজা লয়ে আইল রানা বেলা অবশেষ | গৃহে খুলনার FÈ | 


৩৫৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


SAH Ae রামা কচুপাতে STS | 
পরশিতে লহন! PACA গতায়াত | 
পুরাণ ROTA যাউ কিছু তার কোণ। 
সকল ব্যঞ্জন কাচা নাই দেয় লোণ ॥ 
রেন্ধেছে পাজাতা৷ শাক কলমী কাচড়া | 
কলাই ক্ষুদের কিছু তুলিয়াছে বড়া | 
বার্তীকুর খারা কচু কুমুড়া বেকলা। 
কাঠ-শিমের ব্যঞ্জন পূরিয়া দিল থালা ॥ 
দুঃখে না ভুঞ্জয়ে রাম! চক্ষে বহে জল। 
কোপেতে লহনা চক্ষু করিল পাকল (>) ॥ 
খুল্লনারে গঞ্জিয়া লহনা কিছু বলে। 
এতেক ব্যঞ্জনে তোর ভাত নাহি চলে ॥ 
হৃদে বিষ মুখে মধু পাপমতি বাঁৰী (২)। 
অবশেষে বড় শর! ভরে দিল কাজী (৩) ॥ 
কিছু খায় কিছু ফেলে খুল্লন! সুন্দরী | 
তৃণের শয্যায় তার গেল বিভাবরী ॥ 
প্রভাতে ছাগল লয়ে করিল গমন | 
শ্রীকবিকঙ্কণ গান দুঃখের ভাজন ॥ 


পিতৃ-গৃহের সংবাদ। প্রভাতে ছাগল লয়ে চলিল খুল্লনা। 
আঁচলে বাঁধিয়া দিল চালু আদ কোণা (8) ॥ 
ছাট হাতে পাত মাথে ধীরে ধীরে যায়। 
জল আনিবার ছলে FAA গোড়ায় i (৫) 
কতদূর দুয়া গিয়া করে নিবেদন | 
গিয়াছিন্ত কালি তোমার বাপের ভবন ॥ 
একত্র আছিল তব পিতা আর মাতা | 
কহিলাম উভয়েরে তব ছুঃখ-কথা | 
শুনি ভাল মন্দ না বলিল লক্ষপতি । 
মৌনেতে রহিল তব মাতা রস্তাঁবতী ॥ 
দেখিলাম তব পিতা বড়ই কৃপণ | 
দিলেন তোমার তরে কড়ি চারি পণ ॥ 


(১) থুরাইতে লাগিল। (২) বাঁদী-্দাসী। 
(৩) পাস্তা ভাতের জল। (৪) FEF | 
(৫) জল আনিবার ছলে দুর্বল! খুল্পনার পশ্চাতে গেল। 


চণ্ডীকাব্য_কবিকঙ্কণ-_১৫৭৭-১৫৮৯ ADIA | 


শুনিয়া খুললন। দুঃখে ছাড়য়ে নিঃশ্বাস । 
অবনী প্রবেশি যদি পাই অবকাশ ॥ 


খুলনা ছাগল রাখে পাপ জ্যৈষ্ঠ মাসে। বারমাসী। 
অগ্নিসম পোড়ে অঙ্গ রবির প্রকাশে ॥ 
আধাঢ়ে পুরিল মহী নব মেঘ-জল। 
ছাগ চরাইতে রাম! নাহি পায় স্থল ॥ 
শাবণে বরিষে নীর দিবস রজনী । 

ছাগ চরাইতে স্থান নাহিক অবনী ॥ 
সব বন এড়াইয়া চরাইয়া ছাগী। 
কোলে করি ছাগ! পার করে ছুঃখভাগী ॥ 
তাদ্রে চরাইতে ছাগ তেজে সর্ব গা। 
অঙ্কুলির সন্ধিতে হইল পাকুই ঘা। 
দুঃখে সুখে AAA শরৎকালে ভাবে | 
আশ্বিনে আসিবে প্রভু দেবীর উৎসবে ॥ 
PSs মাসেতে হৈল হিমের প্রকাশ | 
গৃহে নাই প্রাণনাথ করি বনবাস ॥ 
তুষার শীতল ay হিম চারি মাস। 
খুল্লনার শীত খণ্ডে রবির প্রকাশ ॥ 
আইল বসন্ত wy প্রচণ্ড কিরণ। 
অশোক কিংশুক ফুটে পলাশ কাঞ্চন ॥ 
নগরিয়া প্রজাগণ শুকাইছে ধান। 
অপরাধ কৈলে প্রজা করে অপমান ॥ 
উজানী নগর কাছে অজয়নদ পানী | 
aca পরি ছেলী ধরি করে টানাটানি ॥ 
গহন কাননে রাম! দিল দরশন। 
বৃক্ষতলে বসি করে ছেলী অপেক্ষণ ॥ 
বনে বনে ছেলী লয়ে ভ্রময়ে যুবতী | 
অটবী ভ্রমিয়া বুলে (১) কাম-সেনাপতি ॥ 


সঙ্গেতে মকরকেতু আইল বসন্ত খতু বসন্ত খতু 
তরুগণ পুলকে ATS | 


(৯) ভ্রমণ করে। 


৩৫৮ 


শুকের প্রতি Taal ও 
নিবেদন। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নবীন পল্লবগণ রামার হরয়ে মন 
দেখি মনে ভাবয়ে খুল্লনা | 

বসন্ত আসিয়া কিবা অটবী করিল শোভা 
ভালে দিয়া সিন্দুর অর্চনা ॥ 

এক ফুলে মকরন্দ পান করি সদানন্দ 
ধায় অলি অপর কুসুমে । 

এক ঘরে পায়্যে মান গ্রামযাজী দ্বিজ যান 
অন্য ঘরে আপন AAA ॥ 

মন্দ মন্দ প্রভর্জনে পড়য়ে কুস্থম-বনে 
পাঁতিলেন অঞ্চল খুল্লনা। 

মনে নানা অভিলাষ প্রভু আসিবেন বাস 
ভেবে করে কামের অর্চনা | 

কোকিল পঞ্চম গায় অলি মকরন্দ খায় 
মন্দ মন্দ সুগন্ধী পবন। 

তরু ডালে শারী শুকে আলিঙ্গন মুখে মুখে 
দেখি রামা আকুলিত মন | 

দেখি মুকুলিত তরু প্রেম-মুগ্ধা রাম! ভীরু 
গঞ্জিয়া বলেন শারী শুকে। 

ব্সস্তের উপাখ্যান শ্রীকবিকস্কণ গান 
রাজা রঘুনাথের কৌতুকে ॥ 


শুক তুমি দিলা কতেক যাতনা | 

আইলা রাজার স্থান পিঞ্জরে সাধিতে মান 
অনাথিনী করিল খুল্লনা ॥ 

গৌড়ে গেল প্রাণনাথ ছেলী রাখি খাই ভাত 
পরিতে না মিলে পরিধান | 

সতিনী মরণ তাকে কেবল তোমার পাকে 
খুলনার এত অপমান ॥ 

আমার বধিতে প্রাণ আইলা কিবা এই স্থান 
fracas বিলম্ব দেখিয়া | 

হের আইস শাঁরী শুক তুমি দিলা এত দুঃখ 
গৌড়ে বারতা দেহ গিয়া ॥ 


(১) কৌশল। 
সমাবেশে নির্মিত পাখী ধরিবার যন্ত্-বিশেষ। 


চণ্তীকাব্য--কবিকঙ্কণ__১৫৭৭-১৫৮৯ খৃষ্টাব্দ | 


শিখিয়! ব্যাধের কলা (১) হাতে লয়ে সাতনল৷ (২) 
কাননে এডিব জাল ফান্দে। 

তোমারে বধিয়া শুক ঘুচাব মনের দুঃখ 
একাকিনী শারী যেন কান্দে ॥ 

খাইয়| শারীর মাথা শুন মোর দুঃখ কথা 
তোমারে লাগিবে মোর বধ | 

কর কর্মে অবধান রাখহ আমার প্রাণ 
ঝাট যাহ গৌড় জনপদ ॥ 

আমারে করিয়া দয়! দুঃখের বারতা লয়্য! 
দেহ মোর স্বামীর ATS | 

উড়ে গেল শারী শুক খুল্লনা ভাবেন দুঃখ 
মুকুন্দ রচিল Hostel ॥ 


রাই কানু নিকুঞ্জ মন্দির মাঝে। 
বসন্তে প্রেমরসে সুখে বিরাজে ॥ YA । 


মন্দ মন্দ বহে হিম দক্ষিণ পৰন। 
অশোক কিংগুকে রামা করে আলিঙ্গন ॥ 
কেতকী ধাতকী ফুটে চম্পক FIET | 
FAA পরাগে শ্রথ হৈল অলিগণ ॥ 
লতায় বেষ্টিত রামা দেখিয়া অশোক | 
খুল্লনা বলেন সই তুমি বড় লোক ॥ 

সই সই বলি রাম! কোলে করে লতা | 
স্বরূপে বলিবা সই তপ কৈলে কোথা ॥ 
আমা হৈতে তোমার জনম দেখি ভাল। 
তোমার সোহাগে সখী বন হৈল আলো ॥ 
ময়ূর ময়ূরী ডাকে সুমধুর ANT | 
শুনিয়া খুলনা রাম! ভাবয়ে বিবাদ ॥ 

এক ফুলে মধু পীয়ে ব্রমর-দম্পতি | 
সুমধুর গায় গীত রহে একমতি ॥ 

বিনয় করিয়া তায় বলেন বুল্লনা। 
যুড়িয়া উভয় কর করেন মানন! ॥ 


— os m_a 





(২) উপযুপরি সাতটা বংশদণ্ড 


স্বাভাবিক সৌন্দর্য ও 
খুলনার বিরহ-কথ্ধা | 


Oyo 


ভ্রম র-ভ্রমরীকে 
নিবেদন | 


কোকিলের প্রতি | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ভ্রমরী ভ্রমর তোরে যুড়ি কর 
না গাও মধুর গীত। 

তোর মধু রায় (১) শর তায় 
চিত্ত হয় চমকিত ॥ 

সঙ্গেতে অলিনী নিবস নলিনী 
ন! জান বিরহ-ব্যথা। 

চিত্ত চমকিত যদি গাও গীত 
খাও ভ্রমরীর মাথা ॥ 

ABM সঙ্গেতে পাপ কৈলি পথে 
বিনয়ে মাতয়ে অরি | 

করিম্ু বিনয় না হলি সদয় 
কিসের বিনয় করি ॥ 

তুই মাতোয়াল মোর হৈলি কাল 
না শুন বিনয় বাণী। 

ধৃতুরার ফুলে কিবা মধু পীলে 
তাহ! মনে নাহি গণি ॥ 

ছাড়িয়া সুহৃদ চলে ABM 
কোকিল NATA ACA | 

বিনয় Se AA করয়ে GE 
যোড়-কর করি শিরে ॥ 


কোকিল রে কত ডাক সুললিত রা | 

মধুস্বরে দিব! নিশি উগারহ নিত্য বিষি (২) 
বিরহিজন্র পোড়ে গা ॥ 

নন্দন কাননে বাস সুখে থাক বার মাস 
কামের প্রধান সেনাপতি । 

কেবা তোরে বলে ভাল অন্তরে বাহিরে কাল 
বধ কৈলি অনাথ যুবতী ॥ 

আর যদি কর al বসন্তের মাথা খা 
মদনের শতেক দোহাই। 

তোর রব যেন শর অঙ্গ মোর জর জর 
অনাথারে তোর দয়া নাই ॥ 


(১) রব=শব্দ। (২) বিষ। 


চণ্ডীকাব্য-_কবিকঙ্কণ ১৫৭৭-১৫৮৯ BOTT | ৩৬১ 


। জাতি অনুসারে রা নাহি চিন বাপ মা 
কাল সাপ কালিয়া বরণ । 
সাগর আছে যথা! কেন নাহি বাও তথা 
এই বনে ডাক অকারণ ॥ 
আসিয়া বসস্তকালে বপিয়া৷ রসাল ডালে 
প্রতিদিন দেহ বিড়ম্বনা | 
হেন করি অনুমান আইল কিবা এই স্থান 
পিকরূপী হইয়া! লহনা ॥ 
খাও স্থমধুর ফল উগারহ হলাহল 
বৃথা বধ করহ যুবতী | 
পিক যাও অন্ত বন qaal অস্থির মন 
মুকুন্দের মধুর ভারতী ॥ 
দেবীর দয়া | 


প্রচণ্ড তপনে AS ভাসে ঘর্ম্ম-জলে। 
পল্লব-শধ্যায় রামা শোয় তরুতলে ॥ 
নিদ্রায় আকুল রাম! হরয়ে চেতন। 
চরণ-পল্লপব দেখি ধায় অলিগণ ॥ (>) 
আকাশ-বিমানে যান দেবী মহেশ্বরী ।' 
জয়া পদ্মা বিজয়া সহিতে সহচরী ॥ 
অধোমুখী ছঃখে তারে দেখি ভগবতী | 
কহেন তরুর তলে কাহার যুবতী ॥ 
পরম রূপসী কন্যা দেব অবতার | 
পরিতে নাহিক TR গায় অলঙ্কার ॥ 
পদ্মাবতী বলে মাত৷ শুন নারায়ণী। 
রত্বমালা এই SH ইন্দ্রের নাচনী ॥ 
তাল-তঙ্গে শাপ দিয়া আনিলা অবনী | 
এবে অবধান কেন নাহি গো ভবানী ॥ 
সতিনের হাতে রাম! পড়িল সঙ্কটে | 
কাননে ছাগল রাখে তোমার কপটে ॥ 
এতেক শুনিয়া চণ্ডী পদ্মার ভারতী | 
খুল্লনার শিয়রে বসিলা ভগবতী ॥ 


পপ পপ -u শিস -a Ek 


(>) চরণকে AR ভ্রম করিয়া অলিগণ তৎপ্রতি ধাবিত হইতেছে। 


৪৬ 





৩৬২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কপটে ধরিল! চণ্ডী রস্তার (১) আকুতি | 
কাদিয়া খুল্লনারে বলেন পার্বতী ॥ 

কত দুঃখ আছে ঝীয়ে তোমার কপালে। 
AKA ছাগল তোর খাইল শৃগালে ॥ 
তোর দুঃখ দেখিয়া পাঁজরে বিন্ধে ঘুণ। 
আজি তো লহনা তোরে করিবেক খুন ॥ 
এমন স্বপন তারে দিয়! মহেশ্বরী | 

নিজ রথে নিযোজিল অষ্ট বিদ্যাধরী ॥ 
বিছ্যাধরীগণ ব্রত করে সরোবরে। 

ছেলী লুকাইয়! মাতা রহিল অন্বরে ॥ 


নিদ্রা হইতে উঠে রামা খুল্লনা সুন্দরী । 
ধরণী লোটায়ে কান্দে জননীকে ম্মরি ॥ 
খুল্পনার শোক | 
নিদয়া নিষ্টরা হৈয়ে অভাগীরে ছাড়িয়ে 
ঘরে গেল না দিয়া বোলান। 
খাইয়া আমার মাথা না শুনিলা ছুঃখ-কথা 
তোর কোলে যাউক পরাণ ॥ 
দুঃখ পায়ে দশ মাস দিল! মোরে গর্ভে বাম 
কোলে করি করিল! পালন। 
নিরপেক্ষ এক দণ্ডে ফেলিল! অনল-কুণ্ডে 
মাতা হয়ো হৈলা! অভাজন ॥ 
না শুনিলা গুণ-কথা যে ঘরে লহনা সতী 
একেশ্বরী ভক্ষিল বাঘিনী। 
বিচারে হইয়া অন্ধ পদ গলে দিয়া বন্ধ 
ভেট (2) দিলা খুল্পনা-হরিণী ॥ 
জলে ঝাঁপ দেই যদি শুকায় অগাধ নদী 
অভাগীরে বাবে নাহি খায় । 
ভূজঙ্গ করিলে কোলে সেহ নাহি মুখ মেলে 
দারুণ পরাণ নাহি যায় ॥ 
এখনি শিয়রে ছিলে না বলিয়া কোথা গেলে 
gal পায় হইতাম বিদায়। 


চণ্তীকাব্য- কবিকম্কণ_১৫৭৭-১৫৮৯ AST । 


সর্বশী হারায় যদি প্রাণ মোর নিল বিধি 
জলদানে হইও সদয় ॥. 

উঠিয়া পর্বত পাড়ে নেহালয়ে ঝোড়ে ঝাড়ে 
wal গিরি শিখরী কানন | 

এক ঠীই হৈল ছাগ (১) সর্বশী না পাইল লাগ 
বিরচিল শ্রীকবিকঙ্কণ ॥ 


অচেতন হয়্যে কাদে হারায়্যে AKA | 
লোচনের লোহেতে (2) মলিন মুখ-শশী ॥ 
উভরাধ কান্দে রাম! শিরে দিয়ে হাত | 
বিকল হইয়া বলে কোথা প্রাণনাথ ॥ 
একে একে AN রামা সকল কানন | 
সর্ববশী বলিয়া ডাক ছাড়ে ঘনে ঘন ॥ 
উচ্ছেদে ছিণ্ডিল নখ রক্ত পড়ে ধারে | 
Hea বলিয়া রাম] ডাকে উচ্চেঃস্বরে ॥ 
কতদূরে সরোবরে শুনি হুলাহুলি। 
খুল্লন| ভাবেন কেহ ছাগ দেয় বলি ॥ 
ঘন শ্বাস বহে রামা গেল সরোবর । 
জিজ্ঞাসে ছাগীর কথা cay করি কর ॥ 
ইন্দ্রের কুমারী বলে নাহি দেখি ছাগী। 
পরিচয় দেহ কন্যা কেন দ্ুঃখ-ভাগী ॥ 
উর্বশী সমান রূপ জাতীয় পদ্মিনী ৷ 
কিসের কারণে তুমি ভ্রম একাকিনী ॥ 
যদি সত্য কহ তবে খণ্ডাব AVY | 
যদি মিথ্যা বল তবে দিব অভিশাপ ॥ 
এ কথা শুনিয়া রাম! দেয় পরিচয় | 
অন্বিকা-মঙ্গল কবি কঙ্কণেতে গায় ॥ 
শ্রীমন্তের বাল্য-লীল] | 
কোন কোন স্থানে *্শ্রীপতি” নাম পাওয়া যায় ; Awe ও শ্রীপতি এই 
ছুই নামেই খুল্পনার পুত্র পরিচিত। 
এক বৎসরের যবে সাধুর নন্দন | 
করতালি দিয়া ফিরে নাচয়ে অঙ্গন ॥ 


(>) ছাগল সকল একত্র জড় কর! ZRA | (২) জলে 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দূর্বল! কিন্করী গায় কৃষ্ণের চরিত। 
আনন্দে পুলকে. শিশু নাচে গায় গীত ॥ 
পদান্থুজে মল তার করে ঝিলিমিলি | 
ক্ষণে ক্ষণে রহি বাল! দেয় করতালি ॥ 
ক্ষণেক পরয়ে ধড়া ক্ষণে শিরে পাগ। 
কনকরুচির অঙ্গে লেগেছে পরাগ ॥ 
মদন গঞ্জন রূপে ভুবন রঞ্জন | 

খুলনার বন্দী কৈল লোচন খঞ্জন ॥ 

আন দিন আন বেশ (১) সাধুর নন্দন। 
কৌতুকে YARI দেয় ভূষণ চন্দন ॥ 

এক বৎসরে নিবড়িল (২) ছুই দরশন (৩) | 
তিন বৎসরের ছিরা (৪) বেণের নন্দন ॥ 
চারি চৎসরের যবে বেণিয়ার বালা | 
শিশুগণ সঙ্গে করে ভাগবত খেলা ॥ 
স্বামী আসিবেন ঘরে করিয়া ভাবনা। 
প্রতিদিন ভাগবত শুনেন খুল্লনা ॥ 

দিনে দিনে ভাগবত শ্রবণের কালে। 
FHF শুনে ছিরা জননীর কোলে ॥ 
নগরিয়া শিশুসঙ্গে নিত্য করে খেলা | 
কৃষ্ণ-কথ!| অন্ুরূপে করে নানা ছল! ॥ 
অনুরূপ কেহ নাই চরণ FSC | 
কৃষ্ণের আবেশে ছিরা ভাঙ্গিল শকটে॥ 
পুতনার স্নেহেতে কেহ দেয় বিষস্তন। 
স্তন পাঁন করি তার হরিল জীবন ॥ 
মায়ের বেশে কেহ কোলে করিল কৌতুকে। 
বিশ্বরূপ তারে ছিরা দেখাইল মুখে ॥ 
যশোদা হইয়া কেহ করিলেক কোলে | 
সহিতে না পারি ভার রাখিল মহীতলে ॥ 
কেহ SUNT হৈয়া তুলিল গগনে | 
কণ্ঠদেশে চাপি তার করিল নিধনে ॥ 











পর 


(>) ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন বেশ। (২) নিবড়িল = শেষ 
হুইল; যথা কৃত্তিবাসী রামায়ণে £_‘এগার নিবড়ে যবে বারতে প্রবেশ ৷” 
(৩) ছুই বৎসরে পড়িল। (৪) শ্রীপতির অপত্রংশ। 


চণ্ডীকাব্য-_কবিকঙ্কণ_-১৫৭৭-১৫৮৯ ADIR | 


দরধি-পাত্র ভাঙ্গি হৈল নন্দের নন্দন | 
যশোদার বেশে কেহ করিল বন্ধন ॥ 
বন্ধন আশ্রয় কেহ হইল উদৃখল। 

AY দুহ হইল তথা অজ্জুন WE ॥ 
উদৃখল কাটি তারা চলিল কাননে | 
উপাড়িয়া পাড়ে তারা ষমল BCE ॥ 
কোপ করি কোন শিশু হয় অধাস্থর | 
কেহ গোপ শিশু হয় কেহ বা বাছুর ॥ 
বাছুর বালক অথ! করিল গরাস। 
কৃষ্ণের আবেশে ছিরা করিল উল্লাস ॥ 
এমন কৃষ্ণের লীলা করি অনুসার | 
শিশু সঙ্গে নিত্য খেলে মনে নাহি আর ॥ 


পঢ়য়ে শ্রীপতি দত্ত JATA শাস্ত্রের তত্ব 
রাত্রি দিন করিয়া ভাবনা | 

নিবিষ্ট করিয়া মন লিখে পড়ে অনুক্ষণ 
দিনে দিনে ateta ধীষণা ॥ 

রক্ষিত পঞ্জিকা টীকা হ্যায় কোষ নানা শিক্ষা 
গণবুত্তি শব্দের বর্ণনা | 

জানিতে সন্ধির ofa পড়িল উজ্জ্বল-বৃত্তি 
frail বিনা নহে অন্যমনা ॥ 

করিয়া বামন দণ্ডী পড়িয়া করিল-খণ্ডী 
নানা ছন্দে পড়িল পিঙ্গল। 

করি দৃঢ় অনুরাগ পড়িল ভারৰি মাঘ 
THAT বাঢ়ে FSR ॥ 

“fom দুদ্যত-বৃত্তি ধীর সভায় পুরোবর্থী 
নিরন্তর করয়ে বিচার | 

দিব! নিশি যত্ববান্‌ পড়ি SE অভিধান 
পুথি শুধি বিবিধ প্রকার ॥ 

জৈমিনি ভারত সত কাব্যে পড়ে মেঘদূত 
নৈষধ কুমারসম্ভবে। 

দিব! নিশি নাহি জানি পঢ়ে রঘু স্বেতবাণী 
রাঘব পাওবী দেবে ॥ 


শপতির fare 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 

অব্যাহত কাব্য পড়ি অভ্যাস করিল বড়ি (১) 
রত্বাবলী সাহিত্য-দর্পণে। 

দিবা নিশি নাহি জানে পঢ়ে সাধু সাবধানে 
প্রসন্ন রাঘব MTSE ॥ 

দৈব জ্যোতিষ যত বিশেষ বলিব কত 
একে একে পড়িল শ্রীপতি। 

রচিয়া ত্রিপদী ছন্দ গান কৰি শ্রীমুকুন্দ 
দামুন্তায় যাহার বসতি ॥ 


সিংহলের রাজা শালিবাহনের কন্যা wena বারমাসী | 


বৈশাখ TAS AY সুখের সময়। 
প্রচণ্ড তপনতাপ SY নাহি সয় ॥ 
চন্দনাদি তৈল দিব সুশীতল বারি | 
সামলী গামছা দিব সুগন্ধী SHAT ॥ 
পুণ্য বৈশাখ মাস পুণ্য বৈশাখ মাস! 
দান দিয়া দ্বিজের পুরাও অভিলাষ ॥ 
নিদারুণ জ্যেষ্ঠ মাসে প্রচণ্ড তপন | 
পথ পোড়ে খরতর রবির কিরণ ॥ 
শীতল চন্দন দিব চামরের বায়। 
বিনোদ-মন্দিরে থাক না চলিহ রায়. 
নিদাঘ জ্যৈষ্ঠ মাসে নিদাঘ জ্যৈষ্ঠ মাসে | 
পুরিলে উদর নাথ পাকা অঅরসে | 
আকাশে গর্জয়ে মেঘ নাচয়ে ময়ূর | 
নব্জলে মদমত্ত ডাকয়ে দাদুর ॥ 
আমার মন্দিরে থাক ন! চলিহ পুর | 
শালি অন্ন দধি খণ্ড ভুঞ্জাব প্রচুর ॥ 
আষাঢ় AAT হেতু আষাঢ় সুখের হেতু | 
নিদাঘ বরিষা হিম একে তিন ag | 
সঙ্কট সময় বড় ধারাধর শ্রাবণ | 

সাধ লাগে অঙ্গে দিতে রবির কিরণ ॥ 
জলধারা বরিষয়ে আট দিগে ধায়। 
বিনোদ-মন্দিরে থাক না চলিহ নায় ॥ 


(১) বড় =খুব বেশী। 





চণ্ডীকাব্য__কবিকঙ্কণ__১৫৭৭-১৫৮৯ খৃষ্টাব্দ | ৩৬৭ 


পূরিব অভিলাষ পূরিব অভিলাষ | 
মনোহর ঘরে নাথ করাইব বাস ॥ 
তাদ্রপদ মাসে বড় HIB বাদল। 

নদ নদী একবার আট দিগে জল ॥ 

মশা! নিবারিতে দিব পাটের মশারি | 
চামর বাতাস দিব হয়ে সহচরী ॥ 

মধু ঘরে প্রাণনাথ করাইব বাস। 

আর না করিহ প্রভু উজাবনী (১) আশ ॥ 
আশ্বিনে অন্বিক! eet করিবে হরিষে। 
ষোড়শোপচারে অজ! গাড়র মহিষে ॥ 
তত ধন দিব আমি যত দেছ দান। 
সিংহলের লোকে ষত করিবে সম্মান ॥ 
আমি কহিয়া stata আমি কহিয়! রাজায়। 
আনাইৰ তোমার জননী ALATA ॥ 

বৃষ্টি টুটিয়া আইল কাণ্িক মাসে। 

দিবসে দিবসে হয় হিম পরকাশে ॥ 

তুলি পাটনেত করাইব নিয়োজিত | 
অদ্ধরাজ্য দিব বাপে করিয়া ইঙ্গিত ॥ 
পুণ্য BNSF মাস পুণ্য FSF মাস। 
দান দিয়! পূরিহ দ্বিজের অভিলাষ ॥ 
সকল নূতন AD অগ্রহায়ণ মাসে | 

ধান চালু মুগ মাষ পুরিব আওয়াসে (2) ॥ 
রাজারে কহিয়া দিব শতেক থামার | 
কৃপা করি নিবেদন রাখহ আমার ॥ 

ধন্য অগ্রহায়ণ মাস ধন্য অগ্রহায়ণ মাস। 
বিফল জনম তার যার নাহি চাস ॥ 

পৌষ তুলি পাতি তৈল StI তপনে। 
শীত নিবারণ দিব তসর বসনে ॥ 

শাত গোঙাইবে নাথ অষ্টম প্রকারে | 
মৎস্ত মাংস মধুপান আদি উপহারে ॥ 
সুখে গোঙাইবে হিম সুখে গোগাইবে হিম । 
উজ্গাবনী নগর বাসিবে যেন নিম ॥ (৩) 


সক সস 








(১) উজ্জয়িনী। | (২) আবাসে। 
(৩) তোমার নিজের গ্রাম উজ্জয়িনী নিদ্বের স্তায় তিক্ত বোধ হইবে। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


মাঘ মাসে প্রভাত সময়ে করে স্নান | 
সুপাঠক আনি দিব শুনিবে পুরাণ ॥ 
মিষ্ট অন্ন পায়স যোগাব প্রতি দিন। 
আনন্দে করিবে মাঘ মাসে ত্যাগ মীন ॥ 
মাঘ AY কুতুহলে মাঘ খু কুতূহলে | 
শীতল যোগাব আমি বিহান বিকালে ॥ 
ফান্তুনে ফুটিবে পুষ্প মোর উপবনে | 
তথি দোঁল-মঞ্চ আমি করিব রচনে ॥ 
হরিদ্রা কুঙ্কুম bal করিয়া ভূষিত | 

ape দোল করিয়া গাওয়াৰ নিত নিত ॥ 
সখী মেলি গাব গীত সখী মেলি গাব গীত। 
আনন্দিত হয়ে সবে কৃষ্ণের চরিত ॥ 
মধু মাসে মলয় মারুত মন্দ মন্দ | 
মধুকর মালতীর পীয়ে মকরন্দ ॥ 
মালতী মল্লিকা চাপা বিছাইব খাটে | 
মধুপানে গোঙাইব সদা গীত নাটে ॥ 
মোহন মধু মাসে মোহন মধু মাসে। 
সুখের মন্দিরে থাক না যাইহ বাসে ॥ 
স্থশীলার অভিলাষ শুনি সদাগর | 

হেট মুখ করি তারে দিলেন উত্তর ॥ 
AK উপভোগ মোর মায়ের চরণ | 

বার মান্যতা গীত গান শ্রীকবিকঙ্কণ ॥ 


চণ্তীকাব্য-_কৃষ্চকিশোর রায়__১৭শ শতাব্দী | ৩৬৯ 
কৃষ্ণকিশোর রায় | 


AAR ব্রাহ্মণ-কুলে “কাল্যাই গাঞা’তে উৎপন্ন কৃষ্ণমঙ্গল রায়ের পুত্র 
FRAG | কৃষ্ণকান্তের মাতার নাম সর্কোশ্বরী। কৃষ্ণকান্তের সর্বকনিষ্ঠ 
পুত্র কৃষ্ণকিশোর a1 কুষ্ণকিশোরের মাতার নাম জগদীশ্বরী ও পত্নীর 
নাম রত্রমণি দেবী। কৃষ্ণকিশোর কোন রাজার সভায় চাকুরী করিতেন। 
তিনি নানা পুস্তক হইতে এই কাব্য সঙ্কলন করিয্নাছেন, এইরূপ 
জানাইয়াছেন। 


ভব ভাসিল হৈল হেমন্ত-স্ৃতা | 
অতি রূপবতী সুলক্ষণ যুতা ॥ 
লোক-মুখে সুখে এহি কথা শুনি | 
দরশনে চলিল! নারদ মুনি ॥ 
তেজ মধ্যাহৃ-কালের যেন SF | 
অতি উজ্জল প্রজ্জলিত eng ॥ 
শিরে শোভিত লম্বিত জটা-ভার | 
পাকশ্ক্র বদনে শ্বেত চামর ॥ 
তপকষ্ট সুজীণীত কৃশ SF | 
মহাভক্তি পরায়ণ TRER (>) | 
গলে যজ্জোপৰিত পবিত্র চিত। 
কুশমুষ্টি কুশাঙ্ুরী সুশোভিত ॥ 
কুশডোর কটিতে পরে কৌপীন। 
সদানন্দ ore মুনি প্রবীণ ॥ 
করে বীণ! বাজায় করিছে atta | 
পরমেশ্বরী THR গুণান্‌ ॥ 
বলে হুর্গতিনাশিনী হর্গা Slat | 
মহাকাল-মোহিনী মহেশ-দারা ॥ 
গুণময়ী গুণালয়া গুণবতী। 
গুণগম্যা গুণাশ্রয়া গতিমতি ॥ 
ত্রিগুণাস্তিকা তারিণী দক্ষস্থৃতা | 
দনুজাধিপ নাশিনী মন্ত্রপৃতা ॥ 
মহ্যাস্থর-মদ্দিনী দুঃখহরা। 
পরমেশ্বরী ঈশ্বরী পারপর! ॥ 





(১) IAN YA | 
৪৭ 


৩৭ ০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পরমার্থ-সদর্থ-প্রবর্ত করা | 
ভয়বারিণী হারিণী জন্ম জরা ॥ 
মহাঁনন্দে গগন-পথে গমনে । 
উপনীত মুনীন্দ্ৰ গিরিভবনে ॥ 
গিরিরাজ বসি ঘরে হেমাসনে | 
মুনি দেখি উঠি প্রণমে চরণে ॥ 
দিলা আসন Tatty আচমনী । 
হেমাসনে বসিলা নারদ মুনি ॥ 
মুনি আজ্ঞায়ে বসিল! গিরিবর | 
জগদীশ্বরী দেবরে তার হর ॥ (2) 


ভবানীশঙ্কর দাস | 


ভৰানীশঙ্কর কায়স্থ ; নরদাস নামক রাট়ীয় কায়স্থ এই বংশের আদি 
পুরুষ; এই কুলের Talay নামক জনৈক ব্যক্তি চট্টগ্রামের অন্তর্গত 
দেবগ্রামে বাস স্থাপন করেন; কৃষ্ণানন্দের পুত্র RPA; তাহার 
পুত্র নারায়ণ ; নারায়ণের পুত্র মধুস্থদন ; ইনি দেবগ্রাম হইতে চক্রশালায় 
আসিয়া বাস স্থাপন করেন) মধুস্দনের পুত্র শ্রীমন্ত ; ্রমন্তের পুত্র 
নবঘনরাম-_কবি ভবানীশঙ্করের পিতা । এই চণ্ডীকাব্যখানি আকারে 
মুকুন্দরামের DST তুল্য হইবে এবং ইহা ১৭৭৯ খৃ? অব্দে বিরচিত হৃইয়া- 
ছিল। 


BOTT WA | 


কি বর্ণিব মায়ের রূপ নরাধম দীনে। 

যাহার রূপ-আছায় ত্রিভূবন জিনে ॥ 
প্রাতরর্কের আভা জিনি শোভে পদতল | 
পদোপরে অলঙ্কারে করে ঝলমল ॥ 

পদনথে নিন্দিয়াছে ইন্দু দ্বিতীয়ার | 
নথাগ্রতে খগাগ্রজ (১) হৈছে একত্তর (২) ॥ 


(১) অরুণ | (২) মিলিত হইয়াছে; 


অর্থাৎ নখাগ্রগুলি যেন অরুণসমূহের সমষ্টি । যথা ভারতচন্দ্রে_ 
“কেদিবে শারদ BH সে মুখের তুলা | 
পদনথে AOS তার আছে কতগুল1 |” 

এখানে অবশ্য চন্দ্রের স্থলে অরুণ উপমেয় হইয়াছে | 


চণ্ডীকাব্য-_ভবানীশঙ্কর দাস__-১৭৭৯ wets । ৩৭১ 


মৃগেন্দ্র জিনিয়া কটি দেখিতে স্ন্দর । 
করিকুস্ত জিনি স্তন অতি মনোহর ॥ 
মৃণাল জিনিয়া বাহু অতি সুলক্ষণ | 
গ্রীবায় নিন্দিছে পিতামহের বাহন (>) ॥ 
fovea জিনিয়াছে অধরের বরণে। 
গজমতি জিনি জ্যোতি: করেছে দশনে ॥ 
খগ-চঞ্চ জিনিছে সুন্দর নাসিকার। 
লোচন দেখিয়! কুরঙ্গিণী নিন্দা পায় ॥ 
অনঙ্গের গাণ্ডীব জিনি gaa Sfral | 
তার মাঝে শোতে বিন্দু সিন্দূর' রঙ্গিম! ॥ 
বড়ই উজ্জ্বল দেহ জিনি পুষ্পাতসী | 
বদনের আভায় জিনিছে পুর্ণশশী ॥ 
ভবানীশঙ্করে এই বাঞ্ছে মানসেতে | 

রূপ ভাবি প্রাণী মোর যাউক কালান্তেতে ॥ 


পশ্য পশ্য পঙ্কজাঙ্খি আনন্দে। 

কনক মকর AY (২) সহিতে বাজিছে TN F 
নূপুর বাজ্যাছে পদারবিন্দে ॥ 

কটিতে কিঙ্কিণী সাজে FY FY WT বাজে 
বাজু-মল STS ৰাহপরি | 

এক করে শঙ্খ ধরে কঙ্কণ শোভে আর করে 
করাঙ্গুলে শোতে রত্ব-অঙ্গুরী ॥ 

শ্রবণেত FÍFA করিয়াছে ঝলমল 
গলে দোলে গজমতি-হারে । 

সুন্দর যে নাসিকায় বেশর শোভিছে তায় 
মুকুতা সহিতে দোলে অধরে ॥ 

faca রত্ব-মুকুট তাহে শোভে জটাগুট 
কবরীতে চম্পকাদি ফুল। 

পুম্পের সৌরভ পাইয়া উন্মত্ত প্রায় হইয়া 
অলিরাজ ত্রমে হৈয়া ব্যাকুল ॥ 








(১) রাজহংস। 
(২) পায়ের বক্রাককৃতি এক প্রকার অলঙ্কার । 


৩৭২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ভবানীশঙ্কর কয় মোর মনে হেন লয় 
পদাম্বুজে অলি হইবার তরে | 
সরোরুহ পাইয়া যেন হইয়| আনন্দ মন 


মকরন্দ পান করে BAC II 


খুল্লনার বেশ পরিধান। 
( বহুদিনের পর গৃহে প্রত্যাগত স্বামীর সঙ্গে মিলনোপলক্ষে | ) 

হরষিতে সুবদনী বেশ করে অঙ্গ | 
সাধুএ করিছে আজ্ঞা মনে বড় রঙ্গ | 
দিব্য ABA রামা কৈল পরিধান | 
কি কহিব খুল্লনার রূপের বাখান ॥ 
কুন্তল করিল বদ্ধ উদ্ধ করি খোপা | 
তাহার উপরে দিল চম্পকের থোপা ॥ 
মালতীর মালা তাহে দিল বেড়াইয়া। 
ভ্রমর রহিছে যেন মধুগন্ধ পাইয়া ॥ 
act কর্ফুল শোভে নাসিকায় বেশর | 
গ্রীবায় মুক্তার হার দেখিতে সুন্দর ॥ 
মুণাল-বাহুতে ন্বর্ণতারে করে শোভা | 
বাজুবন্ধ সহিতে দৌলএ স্বর্ণ ঝাঁপা ॥ 
করেতে কঙ্কণ কর-পল্লব উপরে | 
নানা ay জড়িত অঙ্গুরী শোভা করে ॥ 
মৃগেন্্র জিনিয়া শোভে ক্ষীণ কক্ষখানি। 
তাহার উপরে শোভে সোণার কিঙ্কিণী ॥ 
চরণে মকর খাড়ু GOLA সহিত। 
তার নীচে নূপুর বাজয়ে সুললিত ॥ 
নান৷ বেশ করি বক্ষে দিলেক কাচুলি। 
কাঁঞ্চন-জড়িতান্বর শিরে দিল তুলি ॥ 
শিরেতে ঘোমটা দিয়! চলিল খুল্লনা। 
সেইরূপ দেখি মোহ যায় মুনিজনা | 
JERA রূপ দেখি লহনায় FITH | 
শিরে করাঘথাত করি আপনাকে নিন্দে ॥ 
এই মতে অন্গবেশ করিয়! খুল্লন! | 
ABA করিতে গেল যথাতে লহনা ॥ 


চণ্ডীকাব্য-_ভবাঁনীশঙ্কর দাঁস--১৭৭৯ থুষ্টাব্দ। ৩৭৩ 
AMEI জন্মোৎসব | 


যথেক বণিক্‌-বধূ আনন্দ হইয়া | 
ধনপতি স্থানে আসি মিলিলেস্ত গিয়া ॥ 
জয্নকার-ধবনি ACH দিয়া ততক্ষণ | 
খুল্লনার Wave, কৈল দরশন ॥ 
দেখিয়া সুন্দর শিশু সুখী হইয়া মনে | 
খুল্লনারে সম্বোধিয়া৷ বলিল! তখনে ॥ 
তুমি সম ভাগ্যবতী নাহিক সংসারে | 
দেবতুল্য পুত্র জন্মিয়াছে তবোদরে ॥ 
মনুষ্যের হেন রূপ না দেখিছি আর | 
শাপ হেতু জন্মিয়াছে দেবের কুমার ॥ 
তদন্তরে বাহিরেতে বণিক সকলে | 
নানান উৎসব করে মন কুতূহলে ॥ 
রাজবেষ্যা নৃত্য করে বাজাইয়া তাল। 
ঢোল দগড় Mo বাজয়ে বিশাল ॥ 
কাংস্ত করতাল বাজে বাজয়ে মৃদঙ্গ | 
মহী মধ্যে বারি দিয়া করিলেক পঙ্ক ॥ 
মন্লযুদ্ধ প্রায় ভৃত্য ACH খায় খেলা | 
পঙ্ক মধ্যে পড়ে কেহ অঙ্গে দিয়া! ঠেলা ॥ 
বণিক সকলে মিলি অতি মনোরঙ্গে | 
দধির FB coal করে ঢালি দেহি অঙ্গে ॥ 
BSAA মধ্যে এথা বণিকৃস্ুন্দরী | 
এই মতে AF মধ্যে করে গড়াগড়ি ॥ 
বৃদ্ধদাসী দুবলা আনন্দ-মানসেতে | 
দুই বাহু SE করি লাগিল নাচিতে ॥ 
ক্ষণে উদ্ধে করে কর ক্ষণে কক্ষে ধরে। 
ক্ষণে ক্ষণে পঙ্কেতে আছাড় খাইয়া পড়ে ॥ 
ক্ষণে ক্ষণে পরিধানাম্বর যায় খসি। 
হাসিতে লাগিল যত বণিকের রূপসী ॥ 
তদস্তরে নারী ACH দেহ প্রক্ষালিয়া । 
চুত পল্পবিত ঘট লইয়া ভরিয়া ॥ 
আনন্দে সকল নারী দিয়া জয়কার | 
গর্ভস্বান করাইল সাধুর কুমার ॥ 


৩৭৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পঞ্চদিনাস্তরে রাম! হইয়া হরষিত | 
BAF যষ্ঠীদেবী মার্কণ্ড সহিত ॥ 
মহোৎসব করিয়া আনন্দ হৈয়া বর | 
আচার্য্য পণ্ডিতে ধন দিলেক বিস্তর ॥ 
হরনেত্র-খতু যদি হইলেক গত | (>) 
বৃদ্ধি ara করি অন্ন দিল বদনেত ॥ 
STs নাম রাখে শুভক্ষণ করি | 
জয়ধ্বনি দিল যথ বণিক্‌-ন্ুন্দরী ॥ 
উভমাসাধিকাব্দ হইল যদি সাধু। 
চলিলেন জগদন্বা জন্মাইতে বধূ ॥ 
শালবান নামে নৃপ সিংহল দ্বীপেতে | 
আত্মরক্ষা কৈলা তান কলত্রোদরেতে ॥ 


বৈষ্ব-পদ | 


রাম কানাই চলিল মথুরাতে | 


অহ ক্ষপা অনুক্ষণ (2) না দেখিয়! চন্দ্রানন 


এক গৃহে ৰঞ্চিব কিমতে ॥ ধুয়া ॥ 


যথক্ষণ প্রাণ BF বাজায় মোহন বেণু 


কায ত্যজি শুনিএ শ্রবণে | 


না শুনিলে বাশীর গীত ব্যাকুল হইল চিত 


নিরখিয়! থাকি পন্থ পানে ॥ 


কবে আসি যাদুমণি মাগিবেক ক্ষীর ননী 


কবে পান করিবেক FA | 


আইস আইস বৎস বলি কবে কোলে লব তুলি 


DAE, দিবারে চুম্বন ॥ 


এ বলিয়। নন্দরাণী বক্ষে রাখি চক্রপাণি 


রোদন করএ গলে ধরি | 


ভণে দাস শ্রীশঙ্কর যবে মৃত্যু হবে মোর 


তবে যেন হুর্গা-মন্তর শ্মরি ॥ 


০) হরনেত্র=৩। তিন খু (শিশির বসন্ত din) গত হইলে, 


অর্থাৎ TAGS | 
(২) দিন রাত্রি এবং offer | 


চণ্ীকাব্য-_ভবানীশঙ্কর দাস-_-১৭৭৯ খ্বষ্টাব্দ। ৩৭৫ 


চণ্ডিকাকর্তৃক শালিবাহন রাজার শাসন | 

সাজিলেন জগদন্ধে। কিঙ্কিণী কটির পরে | 

ভীমারূপ মহারস্তে ॥ কঙ্কণ শোভিছে করে ॥ 

অঙ্গে করে থরথর | Stata Wes হারে। 

দন্তে করে কড়মড় ॥ 

বাম করে অসিধার । অতি চাকু শোভা করে ॥ 

শব করে মার মার ॥ দাস শ্রীশঙ্করে কয়। 

পঙ্কজ-চরণ মাঝে | Fl কর শ্যামা মায় ॥ 

কাঞ্চন নৃপুর সাজে । পদাম্থজে মন রৌক। 

৪0585 পঙ্কজে অলির প্রায় ॥ 

তাহা FIJA বাজে ॥ 
স্থশীলার সাজ-সঙ্জা। 

যথেক সুন্দরী নারী স্বর্ণ ঘটে taal বারি 
সুশীলারে করাইল স্নান। 

মনে হৈয়া কৌতূহল মুছিয়া অঙ্গের জল 
পট্টান্তর কৈল পরিধান ॥ 

শোভে TE, সম ইন্দু কপালে সিন্দুর-বিন্দু 
গলে দোলে গজমতি-হার । 

কর্ণে কর্ণকুল দোলে কঙ্কণ শোভিছে করে 
বাহুমূলে শোভে স্বর্ণতার ॥ 

করের আঙ্গুলোপরে TRA শোভা করে 
কটি মাঝে কিস্কিণী শোভিছে | 

চরণে মকর WY সহিতে যে YS ঘুরু 


তদধোতে ATT বাজ্যাছে ॥ 


ভবানীশঙ্কর কহে 


দেবীপদ-সরোরুছে 


মন মোর ALF আনন্দে। 


ষড়ডিত্রর মন যেন 


বন্ধ হৈছে অনুক্ষণ 


অরবিন্দ পুষ্প মকরন্দে ॥ 


৩৭৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
সৃশীলার বারমাসী | 


শ্ৰীমন্ত স্বদেশে যাইতে চাহিলে তাহার স্ত্রী সিংহল-রাজকন্তা স্থশীলা 
তাহাকে আর একটি বৎসর সিংহলে থাকিতে অনুরোধ করিতেছেন | 


অগ্রাণেতে নাগেশ্বর কাল উপস্থিত। 
হেন সমে যাইতে বল নহে যে উচিত ॥ 
আনন্দেতে নানা রস করহ অশন। 
বিচিত্র পালক্কোপরে করহ শয়ন ॥ 

শুন শুন প্রাণনাথ না যাও দেশেতে। 
আমারে লইয়া আনন্দে বঞ্চহ সিংহলেতে ॥ 
মাঘমাসে তেন রূপ হিমের সঞ্চার | 

না পারিবা প্রাণনাথ দেশে যাইবার ॥ 
আম! সঙ্গে সুখে AG ARS রজনী | 
আজ্ঞা কর আনি এথা তোমার জননী ॥ (>) 
ফান্তনেতে হরির উৎসব সবে করে | 
নানা রঙ্গ করে লোকে প্রতি ঘরে ঘরে ॥ 
আবির খেলাও প্রভু আমার সঙ্গতি | 
কি কারণে যাইবারে চাহ প্রাণপতি ॥ 
মধুমাসে মনসিজ-সখা উপস্থিত | 

পিক সর্ষে নাদ করে অতি স্থললিত | 
বৈশাখেতে নানা পুষ্প ফুটে ডালে ডালে | 
গ্রথিয়া মোহন মালা দিব তোমার গলে | 
নিত্য বাত করিলাম লইয়া! চামর । 
নিজ রাজ্যে না যাইও শুন প্রাণেশ্বর ॥ 
জ্যৈষ্ঠমাসে লোকচক্ষুর আতপ অত্যন্ত | 
গন্ধ লেপি দিব অঙ্গে শুন STATE ॥ 
শীশুড়ীরে আনাইব এই সিংহলেতে | 
এথাতে THE প্রভু কি কাৰ্য্য দেশেতে ॥ 
MAGS বর্ষাকাল হয় উপস্থিত। 
হেন সমে যাইতে দেশে না হয় উচিত ॥ 
রাজ-ভোগ দ্রব্য প্রভু করহ ভোজন | 
AGIA উপরে নাথ FAS শয়ন ॥ 


(১) Bas মাতৃ-দর্শন কামনায় দেশে যাইতে চাহিয়াছিলেন, তাই 
রাজকন্তা শাশুড়ীকে সিংহলে আনিবার কথা বলিতেছেন। 


———— 


চণ্ডীকাব্য_-_জয়নারায়ণ সেন__১৮শ খৃষ্টানদের প্রথমাদ্ধ | 


শ্রাবণেতে নিত্য নিত্য মেঘে করে ঝড়। 
দেশে যাইতে উচিত না হয় প্রাণেশ্বর ॥ 
আমি চাতকিনী-নারীর জন্দিছে পিপাসা | 
কাদস্থিনী রূপে মোর পূর্ণ কর আশা ॥ 
ভাদ্র মাসে হেথা থাকি কর নান! রঙ্গ | 
সুখের সময়ে সুখ কেন কর ভঙ্গ ॥ 
SAAS আনন্দে ভবানী কর পূজা | 
মশানেতে তোমারে রক্ষা কৈলেন দশতুজা ॥ 
তাহান উৎসব কর আনন্দিত NTA | 
চিন্তা না করিও কান্ত রাজ্যের কারণে ॥ 
শিখীশ্বর (১) মাসে সুখে বঞ্চ প্রাণকান্ত | 
দাসী প্রায় gat পদ সেবিব নিতান্ত | 
আমি বহি (২) জনকের পুত্র নাহি আর | 
তোমারে করিবে নৃপ সিংহলাধিকার ॥ 
যোষা (৩) বাক্য শুনি সাধু দিলেক উত্তর | 
চণ্ডিকা ভাবিয়৷ গার দাস শ্রীশঙ্কর ॥ 


জয়নারায়ণ সেনের চণ্ডী-কাব্য । 


জয়নারায়ণ সেন বিক্রমপুরাত্তর্গত জপসা-গ্রাম-নিবাসী ছিলেন। ইনি 
প্রসিদ্ধ কবি এবং রাজ! রাজবল্লভের নিকট জ্ঞাতি ও সমসাময়িক । ইহার 
সম্বন্ধে বিস্তৃত বিবরণ বঙ্গতাষা ও সাহিত্যের ৬০৮-৬১৮ পৃষ্ঠায় দ্রষ্টব্য । 
ইহার রচিত সুবৃহৎ হরি-লীলা কাব্যের পরিচয় আমরা পরে প্রচুর 
পরিমাণে প্রদান করিৰ। 


মহেশ করিতে জয় রতিপতি সাজিল। 
দামামা ভ্রমর-রব সঘনে বাজিল ॥ 

নব কিশলয়েতে পতাকা দশ দিশেতে। 
উড়িল কোকিল-সেনা সব চারি পাশেতে ॥ 
fred পবন হয় যোগ গতি বেগেতে | 
FAR পিঠে ফুলশর কর-পরেতে ॥ 
ভ্রমাইয়া ভাঙ্গে আড় হেরি আখি-কোণেতে। 
কুসুমের কবচ হাতে কিরীট সাজে শিরেতে ॥ 


(>) কাঙিক। (২) বিনা। (৩) AT) 


৩৭৭ 


৩৭৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বাম বাহু রতিগলে রতি-বাহু গলেতে । 
ভুবন-মোহন কর হর-মন মোহিতে | 
বায়ুবেগে সকলে উত্তরে হিমগিরিতে | 
আগমন মদন সকল খতু সহিতে ॥ 

কুস্থমে প্রকাশ গিরি বন উপবনেতে । 
নানা ফুল ফুটিল ছুটিল রব পিকেতে ॥ 
ছুটিল মানিনী-মান লাগিল ধ্বনি কাণেতে ৷ 
মৃত তরু জীবিত নবীন ফুল পাঁতেতে ॥ 
থর থর কেতকী কীপিছে মুদু-বাতেতে। 
অকাঁলে অশোক ফুটে সেফালিকা দিনেতে ॥ 
ললিত মালতী ফুটে যুখিকার ডালেতে। 
বকুল FHT নাগকেশরের পরেতে ॥ 
মধুকর রব বলি তাকে মন মাদতে | 
কুহরিছে কোকিল সমুহ পাঁচ শরেতে ॥ 
নব লতা মাধবীর নতশির GAS | 

পলাশ টগর রেল নত ফুল ভরেতে ॥ 


ললস্গ্মল্লাছ্জেল্ল গীত | 





গোবিন্দরাম বন্দ্যোপাধ্যায়-রচিত ধর্মমজল ৷ 

ময়ূর ভট্ট ধর্মমমগ্গলের আদি কবি। তাহার Wal উদ্ধত 
করিতে পারিলাম না! কিন্তু গোবিন্দ বন্দ্যোপাধ্যায় 
অনুমান পঞ্চদশ শতাব্দীতে ময়ূর ভট্টের প্রাচীন পদ 
ভাঙ্গিয়া যে অভিনব কাব্য রচনা করিয়াছিলেন, তাহার 

ংশ faca উদ্ধৃত হইল | (খণ্ডিত) পুথি নকলের তারিখ 
বঙ্গাব্দ ১০৭১, (১৬৬৫ খৃষ্টাব্দ) ; ATRA ১৭--৪৩। 
গ্রন্থ-রচনার সময়ের নির্দেশ AS | আমর! ইহার, রচন! 


পঞ্চদশ শতাব্দীর বলিয়! অনুমান করিয়াছি | 
ময়নাগড়ের রাজা লাউসেন ছুশ্চর তপঃসাধন করিবার aa হাকণ্ডে 

গিয়াছেন। এই সুযোগে গৌড়াধিপের প্রধান মন্ত্রী Alea নবলক্ষ CAT 
লইয়া ময়নাগড় অবরোধ করিয়াছেন। লাউসেন তাঁহার প্রধান সেনা- 
পতি কালু ডোমের উপর ময়নাগড়ের ভার দিয়া গিয়াছেন। কালু ডোম 
gad, তাহাকে কোন ক্রমেই আটিয়া উঠিতে না পারিয়া ates 
ইন্ধা নামক এক যাদুকরের সহায়তা লইতেছেন। ইন্ধা এমন এক মনত 
জানিত যাহাতে Mens সকলে নিদ্রাযুক্ত হইত। 

ইন্ধারে জানিঞা পাত্র (১) করিল সন্ধান | 

দিব্য বাস ভূষণ প্রসাদ জলপান ॥ 

পাত্র বলে ময়নায় নির্দ্যাটি (২) দেহ ভাই। 

তোমার প্রসাদে গড় জিন্যা (৩) গৌড় যাই ॥ 

তোমার নিদ্যাটী দেবানুর নাগে লাগে। 

কুকুর বিড়াল পঞ্চ লোক নাহি জাগে ॥ (৪) 


(১) গোড়েশ্বরের প্রধান মন্ত্রী IEA | (২) নিন্দ্যাটি -ষে 
মন্ত্রে সকলে নিদ্রিত হইয়া! পড়ে | (৩) গড় =ময়নাগড়, 
faal = fafa -জয় করিয়া! | (8) তোমার নিদ্রার মন্ত্র এরূপ 
শক্তিশালী বে দেবান্থর, নাগ সকলেই তাহাতে বশীভুত হয়। তাহার 
প্রভাবে কুকুর, বিড়াল এবং পঞ্চলোক ( পঞ্চলোক =ভূ, FA, T, 
মহ, জন ) কেহই জাগ্রত থাকে না। 


৩৮০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পার্বতীর পুত্র তুমি জানি পূর্বাপর | 
সকল গুণের গুণী গুণের সাগর ॥ 
কর যোড় করি মহাপাত্রে কয় Sal | 
কাত্যায়নী পুজিয়৷ ময়নায় দিব নিন্দ্যা ॥ (১) 
অনেক SAA কড়ি নিল সেই ক্ষেণে। 
পূর্ণ হাট বৈসায় পূজার আওজনে ॥ 
কাল ধল ছাগল কেনিল ছুই বলি। 
কিনিলেক কাধি কত সুপক্ক কদলি | 
en নারিকেল নিল কাধির সহিত। 
অক্ষত আতপ কেনে আর AD YS ॥ 
স্থচার চন্দন pal কিনিল Saat | 
কুঙ্কুম অগ্ুরু মধু পানপাত্র পুরি ॥ 

ইন্ধার দেবী পূজা | শর্করা সিন্দুর ধূনা জৈত্রী জাতিফল। 
কেনে Sal দিল যে চাহিল যত মূল ॥ 
ভারে ভরি আনে দিব্য নাহি পায় যোড়। 
চতুম্পথে চণ্ডিকা পুজেন ইন্ধা! চোর ॥ (২) 
স্নান করি আসনে বলিল হৈয়া পৃত। 
সমুখে রচিল ঘট আমশাথা যুত ॥ 
সিন্দুরে মণ্ডিত আচ্ছাদিল রক্তপটে। 
আবাহনে অন্থিকা উড়িলা আস্যা (৩) ঘটে ॥ 
আসন অঙ্গুরী পাদ্ধ গন্ধ দীপ ধূপ। 
মধুপর্ক নৈবেগ্যাদি পুষ্প নানারূপ ॥ 
বলিদান দিয়া দিল সমাংস রুধির | 
অঙ্গ বলি দিয় স্তব করেন চণ্ডীর ॥ (8) 
ব্রেলোক্য-তারিণী তুমি ত্রিজগত-মাতা | 
ভকত-বৎসল! ভবপ্রিয়া ভবত্রাতা ॥ 
কাত্যায়নী কামরূপ! কঙ্কালমালিনী | 
করালবদন৷ কালী থর্পরধারিণী ॥ 


(১) চণ্ডীকে পুজা করার পর ময়নাগড়ে নিদ্রা দিব। 

(২) Bal চোর চৌমাথায় চণ্ডী পুজা করিল। 

(৩) আসিয়া অবতীর্ণ হইল! | 

(৪) Sal স্বীয় অঙ্গ কাটিয়া বলিস্বরূপ দেবীকে প্রদান করিল। 


ধন্মরাজের গীত গোবিন্দরাম বন্দ্যোপাধ্যায় A ১৫শ শতাব্দী | ৩৮১ 


কুশোদরী কুলিশাঙ্গী কঠোরনয়না । 

দানবারি দিগন্বরী দীপ্ত সুদশনা ॥ 

শবাসন! মৃগেন্্বাহিনী ভগবতী | 

খদ্ধ সিদ্ধ দুষ্ট দৈত্য সভাকার গতি ॥ 

মারিলে মহিষে রণে HRS দুরন্ত । 

বধিলে নিশুস্ত শুন্ত দেবতার অস্ত | 

কটাক্ষে করিলে বধ বীর DOTS | 

রক্তবীজ বিনাশিলে প্রসারিয়া তুণ্ড (>) ॥ 

দীন প্রতি দয়াকর দেবী দশতুজা | 

আমি চোর! ইন্ধা কি করিতে জানি পুজা ॥ 

দেবী পাদ ধরি Sal করে প্রণিপাত। 

দেব অগোচর হুর্গা হইল! সাক্ষাত ॥ 

সেবকে সন্তুষ্ট হয়্যা উড়িলা (২) aA (৩)। 

পাদপদ্ম পূজে চোর! দিয়! পুষ্পাঞ্জলি ॥ 

বলেন APRA বর মাগ প্রিয়দাস। 

তোরে বর দিয়া যাব তৎকালে কৈলাস ॥ 

ইন্ধা বলে Sta মোরে হল্যা কৃপাপর | 

ময়নায় নিন্দ্যাটী দিব দেহ মোরে বর ॥ 

বিপদন।শিনী বর দিয়া বাস গেলা | 

দিতেছে নিন্দ্যাটী ইন্ধা ভাবিয়! মঙ্গলা ॥ fates ময়নাঁগড়। 
উত্তর করিয়া! মুখ গড়ে রইলান (8) | | 
faataa জপিয়া মারয়ে ধূলাবাণ ॥ 

লাগ লাগ নিন্্যাটি হাকারিছে (৫) ইন্ধা চোর | 

cara মাত্র নিদ্রায় হইল লোক ঘোর A 

যাবস্ত গড়ের লোক হল্য নিদ্রাতুর | 

নিদ্রা গেল পক্ষী মৃগ বিড়াল কুকুর ॥ 

কালু সিংহ (৬) নিদ্রা গেল যত বীরগণ। 

চারি নারী (৭) সেনের নিদ্রায় অচেতন ॥ 


(১) দানবের রক্ত পানের জন্ত বদন ব্যাদান করিয়া | 

(২) অবতীর্ণ হইলা। 

(৩) ‘apgaly বিশালাঙ্ষীর অপত্রংশ কি না বিবেচ্য, কিন্তু উত্তর কালে 
এই দেবতা যে চণ্ডীরই নামান্তর গ্রহণ করিয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই। 

(৪) রহিলেন। (৫) হাকারিছে =হুঙ্কার করিতেছে | 

(৬) কালু ডোম | (৭) লাউ সেনের চারি মহিষী । 


৩৮২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সুখে নিদ্রা গেল ঘোড়া আগর পাখর (১) | 
দুয়ারী পহরী দাসী যতেক নফর ॥ 

সন্তান মায়ের কোরে (২) কত নিদ্রা যায়। 
সামন্তের বৌ (৩) এক! গড়েতে বেড়ায় ॥ 
ঘরে ঘরে ফেরে TM নাঞ্ পার সাড়া | 
ডাকিয়া জাগিয়া বোলে বরজের পাড়া ॥ 
নিদ্ৰিত যতেক লোক শুনে নাক সাট। 
দেখিতে চলিল চারি দুয়ারে কপাট ॥ 
আছি ময়ূর ভট্ট সুকবি পণ্ডিত | 

রচিল পয়ার ছাদে অনাগ্ের গীত ॥ 
ভ;'বিয়া তাহার পাদপদ্ম শতদল। 

রচিল গোবিন্দ বন্দ্য ধর্মের মঙ্গল ॥ 


পাথরে নির্মিত পূর্ব প্রধান দুয়ার | 
পক্ষী পার হতে নারে AAS আকার ॥ (8) 
পাথর্যা কপাট পিপীড়ার নাহি পথ। 
দেখিয়া লক্ষ্মার হল্য পূর্ণ মনোরথ ॥ 
পুষ্প জল দিয়! AA দ্বার বাচাইয়৷ (e) | 
কাঁলু ডোমের স্ত্রী উত্তর দ্বারে লক্ষ্মা উত্তরিল fora ॥ 
দাঃ লোহার প্রাচীর দ্বারে লোহার কপাট | 
কেমনে আসিব cay নাহি বাযুবাট (৬) ॥ 
বাচায়্যা উত্তর দ্বারে দিয়! পুষ্প জল। 
পশ্চিম দ্বারে গেলা লক্ষ্মা পায়াদল (9) ॥ 
অরুণ কিরণ ধরে SLA গড়খান। 
sraa কপাট বিশ্বকম্মার farta ॥ 
সুতার সঞ্চার নাঞি নিবিড় কপাট | 
লক্ষ্মা বলে কোন পথে প্রবেশিব ঠাট (৮) ॥ 
পুষ্প জল দিয়! দ্বার করিয়! পূজন | 
দক্ষিণ গড়ের দ্বারে দিল দরশন ॥ 


(>) ঘোড়ার নাম। (২) ক্রোড়ে-কোলে। (৩) ফালু ডোমের 

A “লক্ষ্মা” (Pay) | (৪) পর্বত-তুল্য উচ্চ, পক্ষীও পার হইতে পারে al | 
(৫) রক্ষ। করিয়া। (৬) বায়ুর পথ। (৭) RETR | 
(৮) CHD) 


ধর্দরাজের গীত- গোবিন্দরাম বন্দ্যোপাঁধ্যায়_খুঃ ১৫শ শতাব্দী। 


কাষ্ঠের কপাট দ্বারে অট্টালিকা গড়। 

দিল পুষ্প জল দ্বারে সামন্ত-ঝকড় (>) | 

ধূলি রেণু প্রবেশ করিতে নাঞি তায়। 

দ্বার বাচাইয়া বাচি (২) খেলাইতে যায় ॥ 
জাল্যার ম্যাধ্যারে (৩) লক্ষ্মা জাগাইয়া আনে। 
পবনের প্রায় ডিঙ্গা খেয়াতে বে জানে ॥ (৪) 
নারীগণ লয়া লক্ষ্ম নায় বাচি খেলে। 

লক্ষ লক্ষ আঠ্যা পাত SGT (৫) ভাসে জলে ॥ 
নিৰ্ম্মল গাঙ্গের জল দেখি যেন ঘোল। 

মেঘের গঞ্জন সম শুনি সৈন্ত-রোল ॥ 

জলে থলে (৬) সৈন্য-রোল দেখে লক্ষ্মা OTA | 
ময়না বিপত্য বড় মনে মনে গুণে ॥ (৭) 
ঘাটে নৌকা রাখিয়া নাবিক-নারীগণে | 
বিদায় দিলেক লক্ষ্মা গেল নিকেতনে ॥ 

বাচি খেলাইয় arm বাতি ছিল ঘর | 

মন স্থির নহে উঠে গড়ের উপর ॥ 

গড়েতে উঠিয়া লক্ষ্মা চতুদ্দিগে চায়। 

মাহ দা! বেভ্যাছে গড় দেখিবারে পায় ॥ (৮) 
কেহ রাদে কেহ ভুজে (৯) কেহ কেহ BCA | 
চৌবেড়ে (১০) বেড়্যাছে গড় রাত্রি নিশাভাগে ॥ 
লক্ষ! বলে wats সংগ্রামে পশি আমি । 
শাখা-গুকা পুত্র দোষ দেই পাছে স্বামী ॥(১১) 
সবারে জাগায়্যা যুক্তি মত যেই হয়। 

রাত্রে রণ করি একা যুক্তি সিদ্ধ নয় ॥ 


— জি শট টা eee Ce 





(১) সামন্ত কালু ডোমের স্ত্রী। 

(২) নৌকা-বাচ। (৩) জেলের মেয়েকে । 

(৪) যে জেলের মেয়ে বায়ুর গতিতে fowl বহাইতে পারে | 

(৫) গৌড়ের সৈম্তগণ যে সকল উচ্ছিষ্ট পত্র এবং রন্ধনের Ete 
জলে ভাসাইয়! দিয়াছিল। 


(৬) জলেস্থলে। (৭) ময়নাগড়ের অত্যন্ত বিপদ লক্ষ! ডুমুনি 
মনে মনে গুণিল। (৮) মাহুত্ত| মন্ত্রী ময়নাগড় বেষ্টন করিয়াছে দেখিতে 
পাইল। (৯) ভোজন FTA | (১০) চারি পংক্তিতে। 


(১১) বদি রাত্রিকালে একা যুদ্ধ করিতে যাই, তবে পাছে আমার 
স্বামী এবং শাকা-শুক! দুই পুত্র আমার দোষ CHT | 


৩৮৩ 


৩৮৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ভাবিয়া ভবনে গেল৷ ভর্তার নিকটে | 
নিদ্রিত হৈয়াছে কালু সিংহ স্বর্ণখাটে ॥ 
অচেতন হৈয়া বীর কালু নিদ্রা যায়। 
শিয়রে বসিয়্যা শির! (>) চামর ঢুলায় ॥ 
AM বলে মোর সবিনয় শুন শিরে। 
তৎকাল জাগায়্যা দেহ তুমি মহাবীরে ॥ 
নব লক্ষ দলে মাহ (২) পাত্র AIN বেড়ে | 
বিপক্ষের হাতে পুরী পড়িল বিখেড়ে ॥ 

টল বল করে পদ্ম-পত্রে যেন জল। 

প্রভু না জাগিলে ময়না যায় রসাতল ॥ 

শিরা বলে দিদি আমি অকার্যের পাত্র | 
নাক কাণ আছে বাকি কাটাইবে মাত্র ॥ (৩) 
সোয়ামীর যত ভোগ | জি (8) সবে জানে । 
কাচা নিদ্রা ভঙ্গ হল্যে বধিবেক প্রাণে ॥ 
মরুক আমার স্বামী খায়্যা বিষ-খণ্ড । 
বাপের বাসেতে যাব হৈয়া তপ্ত রাগ (৫) ॥ 
সংগ্রামে স্বামীর অঙ্গে প্রবেশ্ুক শেল। 
সিন্দুর নামিলে ভালে শিরোরূহে তেল ॥ (৬) 
জীয়ন্ত স্বামীরে মোরে বিধি কৈল বাকা(৭)। 
দুঃখে কাল গেল ন! পরিনত সোণা শাখা ॥ 
জাগাইয়্যা লইয়া যাহ যুদ্ধে বীরবরে | 

বীর মল্যে বঞ্চি গিয়া মা বাপের ঘরে ॥ 
শিরার আক্ষেপ উক্তি wal লক্ষ্মা জলে | 
বীরে জাগাইতে ATM ACH খাট-তলে ॥ 
রচিল গোবিন্দ বন্দ্য শ্রীধর্ম্মের পায়। 
শুনিলে কলুষ হরে যে গায় গাওায় ie 


(১) শিরা- লক্ষা ডুমুনির সপত্নী । (২) মাহ্ধা। 


(৩) শিরা বলিল, আমি এ গৃহে কোন কাৰ্য্যে নাই, আমার সব 
IS হইয়াছে, এখন স্বামীর কাচা ঘুম ভাঙ্গাইয়া আমার নাক কান 
কাটাইবে মাত্র। (৪) সম্ভোগ করি। 

(৫) তপ্ত-নুতন। রাগ্ডলরাড়ী। (৬) আমার চুলের 
তেল ও কপালের সিন্দুর যদি খসিয়া পড়ে, অর্থাৎ যদি আমি বিধবা হই, 
তবে বরং মঙ্গল। (৭) বক্র-্প্রতিকূল_ fak | 


ধর্মরাজের গীত__রূপরাম--খুঃ ১৫শ শতাব্দী | ৩৮৫ 
রূপরাম-_শখুষ্তীয় পঞ্চদশ শতাব্দী । 


রূপরাম সম্ভবতঃ ১৫শ শতাব্দীতে তদীয় PÁFA রচনা FTAA | 
ইনি ঘনরামের সহপাঠী ছিলেন বলিয়া যে প্রবাদ আছে, নান! কারণে 
আমরা তাহা বিশ্বাস করিতে পারি নাই। ইনি ধর্ম-মন্গলকারদের মধ্যে 
“আদি রূপরাম” বলিয়া বিখ্যাত এবং একজন সুপ্রাচীন কবি। 

নয়ানী নায়ী কুলট! রমণী ময়নাগড়ের রাজকুমার লাউসেনকে প্রলুব্ধ 
করিতে চেষ্টা করে। 


লাউসেনের সংযম ও কুলটার পরাজয় | 
শিবা বারুয়ের বোউ (>) হরিপালের ঝী। 
মনে করে নয়ানী ইহার যুক্তি কি ॥ 
বিদেশী কুমার থা যাব সেই স্থান | 
বিলক্ষণ বেশে যাব তার বিদ্যমান ॥ 

সুবন্ন (2) পেড়াতে (৩) ছিল ভাবের চিরুণী। 
নানা প্রবন্ধে কেশ বান্ধে আপনি ॥ 
আচড়িয়! কুন্তল করিয়া সমতুল । 
বান্ধিল বিনোদ খোপা যার নাই মূল ॥ 
কাঞ্চন পাটের গোছে (8) বান্ধিল কবরী | 
মদন মল্লিকা মালে মকরন্দ ঝুরি ॥ 

কবরী উপরে বান্ধে মনোহর যাঁদ। 
সারাদিন দেবের দেখিতে যায় সাধ ॥ 
নয়ন ভরিয়! পরে মনোহর কাজল। 

টল টল করে কাণ সাপের যুগল (৫) ॥ 
কপালে PALA পরে তপন-উদয়। 

চন্দন চন্দ্রিমা তার কাছে কাছে রয় ॥ 
চন্দ-কোলে CNS যেন করে STATA | 
ঈষৎ করিয়া দিল বিন্দু বিচক্ষণ | 

এক ঠাঞি রবি শশী তারাগণ যুতা | 
আনন্দ অঙ্কুর কুলে feats লতা ॥ 
লাউসেনে দেখিয়! ধরিতে নারি মন। 
প্রতি অঙ্গে পরে রামা সর্ব আভরণ | 


নয়ানীর সাল-সন্জ। | 


(১) বৌ=বধূ। (২) Wat) (৩) পেড়াতে -পেটারীতে = 
বাঁপীতে। (৪) স্বর্ণমণ্ডিত জরীর ফিতা দ্বারা। (৫) সর্পাক্কতি কর্ণালঙ্কার | 


৪৯ 


৩৮৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তাড়-বাল! পাশুলি পদেতে শোভা করে | 
পরিপূর্ণ বাজুবন্ধ শঙ্খের উপরে ॥ 

আঙ্গুলে অঙ্গুরী পরে নাকে নাক-চনা | 
সচঞ্চল শশিমুখী অঞ্জননয়না ॥ 

দৃস্তিতে সুতি পরে erat (>) হার। 
পুরট পর্বতে যেন STRAT ধার ॥ 

বড় সাধে শঙ্খের উপরে পরে HF | 

তার কাছে রাঙ্গা রুলী শোভা করে বড়ি (২)॥ 
পায়ে পরে পাতা-মল অপূর্ব পাশুলি। 
বিন! করিয়। বান্ধে বিচিত্র কাঁচলি ॥ 
কাচলির সমুখেতে পূর্ণরাস লেখা (৩)। 
মাধবেরে গোপিনী যেখানে দিল দেখ! ॥ 
সারি সারি শোভা করে ষোল শ গোপিনী। 
তাহার মধ্যে দাপ্তাএ আছেন চক্রপাণি ॥ 
সুমধুর পাখোআজ মন্দিরা করতাল। 
গোপিনী সকল নাচে বড়ই রসাল ॥ 

কেহ বা আনন্দ করে কৃষ্ণে কোলে করি। 
নিজ গুণে আবস্থিল! রাধিকা স্থন্দরী ॥ 
অবনীতে জাহ্নবী জন্মিল! যাঁর পায়। 

সে জন গোপিনী কোলে নাচিয় বেড়ায় ॥ 
পূর্ণ রসে লিখিল সমুখে দান খণ্ড | 

ভাঙ্গ! নায় রাধা BTR তরঙ্গ নিথণ্ড (৪) ॥ 
অনিল তরঙ্গ লীলা যমুনার জলে। 

রাধা কান্থ সহিত তরণীথান দোলে ॥ 
পরাণে আকুল বড় রাধা ঠাকুরাণী। 
তরঙ্গে তরঙ্গ লীল! কৈল চক্রপাণি ॥ 
অক্রুর সংবাদ কিছু লিখিয়াছে আর । 
বলরাম সমুরারি চিত্র লেখা সার ॥ 

Fe লোএ (৫) অক্তুর চড়িল্যা নিজ রথে। 
আনন্দে করিল যাত্রা মথুরার পথে ॥ 


(১) বাহার একশত গুরী লেহরী) আছে। (২) 
(৩) সম্পূর্ণ রাসলীলা চিত্রিত। 
(৪) অখণ্ড ( পূর্ণ) STF | (৫) 


বড়। 


লয়ে | 


ধন্মরাজের গীত-_রূপরাম-খঃ ১৫শ শতাব্দী ৷ ৩৮৭ 


CAR সকল কান্দে ব্যাকুল হইয়া | 
কেহ বা কদম্ব-ডাল রহিল ধরিয়া ॥ 
কাচলি উত্তর চালে লিখি পক্ষী সব। 
AAT খুরঙ্গ লেখা AAA সরব ॥ 
টুলকুচি টেসকলা টিয়া রাঙ্গামুখী | 
কোকিল খঞ্জন gy চিল কাক পাখী ॥ 
কুহরি কচল বক লিখ্যা বুড়ি পাচ। 
মাছরাঙ্গা সদাই উড়ে মুখে যার মাছ ॥ 
fr চোটুই বাদুড় লিখিল গাক্ষচিল। 
রামশাক্কী (১) উড়ে যায় সাক্ষাৎ অনিল (২) ॥ 
পাচ বুড়ি লিখিল সমুখে কাদা খৌচা। 
SHY কোটরে বস্তা মাথা নাড়ে পেঁচা ॥ 
aye কীচলিখান বিশেষ লিখিল। 
বারুই বোউকে আনি রামধনী তা দিল ॥ 
কাচলি পরিয়া রামা লাগিল হাসিতে। 
লাফির! লাফিয় যায় লাউসেনে ভেটিতে ॥ 
অবশেষে অপূর্ব VHS পরিধান | 

নৃপূর চরণে দিয়া ধীরে ধীরে যান ॥ 
শ্রীধশ্মের পদ মকরন্দে যার কর। 

fae রূপরাম গান বর্ম্মের কিস্কর ॥ 


ন্যাশ বেশ নয়ানী করিল কুতৃহলে। 
লাউসেনে ভেটিতে আনন্দে রাম! চলে ॥ 
গড়া মাল! হাতেতে কন্ত,রী ওয়! পাণ। 
উপহার অপূর্ব Gay বড় টান। 

শুতক্ষণে সুন্দরী বাহিরে দিল পা। 

ঘরে বলে শিশু কথাকারে যায় না ॥ 

এত শুনি হল্য যেন অনলের Fay | 

এমনি (৩) ছেলের গালে মারিল ছুই ঠোনা ॥ 
পাচু গোড়াইল (8) শিশু বরে নাহি থাকে | 


(২) প্রত্যক্ষ বাধুর ota উড়িয়া যায়। 
(৩) অমনি। (8) সঙ্গ লইল। 


৩৮৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সেনের নিকটে te চলিল নয়ানী | 

মনে শঙ্কা পথে পাছে দেখে ননদিনী ॥ 
মনের গুমানে চলে পথে নাই দেখা | 
শ্রীরাম সম্ভাষে যেমন আইল শূর্পণথা ॥ 
বাহির মহলে গিয়া দিল দরশন । 
তরুতলে লাউসেন SAT তপোধন (>) ॥ 
দুই ভাই বসিয়া আছেন তরুতলে। 
রামরুষ্জ অবতীর্ণ সর্ফলোকে বলে ॥ 
চতুভু জ মূৰ্তি যেন দেবচুড়ামণি। 

হেন কালে মধ্য পথে Abeta নয়ানী ॥ 
রূপের ছটায় তার বিদ্যুৎ cafe | 
নুবর্ণ প্রতিমা যেন সমুখে দাগডাইল ॥ 
লাজ থেএ নয়ানী যে লাগিল কহিতে | 
* * * * 

মাল! পরে গলায় চন্দন মাখা গায় | 
তোমার মুখ দরশনে জগৎ জুড়ায় ॥ 

কপট ঘুচায়ে আজি দিবে পরিচয়। 

কিবা নাম কুন জাতি কহ মহাশয় | 
এখন আমার মতি ঘরে নাই স্বামী। 
পরিচয় পাইলে তোমার সঙ্গে যাব আমি ॥ 
মাতা রঞ্জাবতী পিতা কর্ণ বীরবর। 

নিজ নাম লাউসেন ময়নাগড় ঘর ॥ 

রাজা গৌড়েশ্বর মেসো মহাপান্র (২) মামা | 
গৌড় AVA যাব পথ ছাড় রাম! ॥ 

দাখিল হইল গিয়া রাজার নগর | 

কালি গিয়া ভেটিব পঞ্চম গৌড়েশ্বর (৩) ॥ 


O O) কর্পূর লাউসেনের কনিষ্ঠ ভ্রাতা সেহোদর নহে)। কপুরের 


চরিত্র নির্মল ছিল, এজন্য তাহাকে তপোধন বল! হইয়াছে | 

(২) মহাপাত্ৰ মাহুগ্ভা লাউসেনের মাম! এবং চির-শক্র | 

(৩) “পঞ্চ গৌড়েশ্বর” উপাধি পূর্বে আধ্যাবর্তের সর্ব-প্রধান রাজা 
গ্রহণ করিতেন। সারস্বত, MISS, গৌড়, মিথিলা এবং উৎকল এই 
পঞ্চ রাজ্য "পঞ্চগৌড়” নামে খ্যাত ছিল। আমাদের গৌড়েশ্বরগণের 
অনেকেই এই গর্বিত-উপাধি-ভূঘিত ছিলেন। 


ধন্মরাজের গীত__রূপরাম__খঃ ১৫শ শতাব্দী | ৩৮৯ 


নয়ানী সুন্দরী বলে বেলা অবশেষ | 

কালি তোমার সহিত যাইব গৌড়দেশ ॥ 
এই দেশের প্রকৃতি আমি ভাল জানি। 
আজি বিলম্ব কর ময়নার গুণমণি ॥ 

ঘরে নিব টাকা কড়ি প্রবাল কাঞ্চন | 
তোমারে সকলই দিব শুন প্রাণধন॥ 
তরুলতা হইয়া থাকিব এক ঠাই। 

নিকুঞ্জ কাননে জেন চঞ্চল কানাই ॥ 

বড় সুখে রজনী বঞ্চিব বাস-ঘরে | 
কোপুর হইবেক আমার সাধের দেয়রে (>) ॥ 
সাধ করি সদাই বলিব প্রিয়বাণী। 

খেতে দিব ক্ষীর খণ্ড ওলা লাড়ু (2) চিনি ॥ 
কুম্থুম-শয়নে তুমি পোহাইবে নিশি । 
ales গিয়| দুই জনে বিরলেতে বসি ॥ 
অহল্যার মতন আমি দুশ্চারিণী নই | 

সাধ যায় বিরলে বসিয়া কথা কোই ॥ 
তুমি আমার ধন প্রাণ কুল শীল। 

তোমা বিনে প্রাণ না রাখিব এক তিল ॥ 
ইহা শুনি লাউনেন কর্ণে দিল হাত। 

রাম রাম স্মরণ করে জগন্নাথ ॥ 

কি করিব পাণ গুয়া শীতল চন্দন | 
গৃহস্থের বাড়ী আমি না বাই কখন ॥ 
শিশুকাল হৈতে আমি ধন্মের তপস্বী । 
শুক্রবার দিনে মোর ধর্ম্ম-একাদশী ॥ 
শনিবারে পারণাতে ভক্ষ্য ভোজ্য খাই | 
ধর্মের সেবক হয়্যা সুখ নাহি চাই ॥ 
বৈশ্ত-বাসের কুলে নাই আমিব্য ভোজন । (৩) 
ধৰ্ম্ম বিনা অধৰ্ম্ম আমি না করি কখন ॥ 
আপনার জনমে TY তৈল নাই মাখি। 
নিশিযোগে ছুই ভাই কদম-তলে থাকি ॥ 


(১) দেবর । (২) মিছরীর ary 
(৩) বৈশ্তগণের কুলে আমিষ ভোঙ্জনের প্রথা নাই। এই অর্থ 
ঠিক হইলে, এখানে লাউসেন নিজকে বৈশ্য বলিয়া প্রচার করিতেছেন | 


৩)৯ ৩ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


প্রবাসে কদম্বতল রতন-মন্দির | (>) 
গোপীগণ যার তলে উলঙ্গ শরীর ॥ 

পথ ছাড় পরম সুন্দরী তুমি রাণী | 

মনুষ্য জনমের সুখ আমি নাহি জানি ॥ 
হরীতকী ATG! কেবল OA পাণ। 

কি দিব দুঃখের লেখা পরাধীন প্রাণ ॥ 
পরের মন্দিরে আমি বাসা নাই লই। 
পরের পতিনী সঙ্গে কথা নাই কোই ॥ 
পথ ছাড় পথিনী ছাড়িয়া দেহ গণ (২)। 
EATS FH তুমি এ কায কেমন ॥ 
এমন JATA জান এত বড় FA | 
তোমার নিকট যেমন আমি শিশু বালা ॥ 
বিধি মোরে বঞ্চিত করিল APITA | 
বাসি ফুল কমলে ভ্রমর নাহি বৈসে ॥ 
ঘরে গিয়া সেবা কর শ্বশুর শাশুড়ী | 
সদাই স্বামীর সেবা FACS না করিবে তেড়ী ॥ 
তোমার সমুখে বলিব আর কি। 
কুরঙ্গ-নয়নী তুমি কুলীনের ঝী ॥ 

বলিতে উচিত বাণী মনে কিবা দুঃখ | 
জন্মাবধি নাই দেখি অসতীর মুখ ॥ 
অসতী লোকের সঙ্গে করিয়৷ আলাপ | 
একথা বলিলে পুন জলে দিব ঝাঁপ ॥ 
এত শুনি নয়ানী কোটুর (7) নাহি হয়। 
কোপুরের কথা শুনি মনে লাগে ভয় ॥ 
লাউসেনে গৰ্জ্জিয়া মাগী বলে বিপরীত | 
দ্বিজ রূপরাম গান ধর্মের সঙ্গীত ॥ 


মনে কর ধর্মের তপস্বী আমি IS | 
ইন্্রকে চাহিয়া তুমি কত গুণে বড় ॥ 
কুন অপরাধে CRA ALANA | 

অঞ্জনা দেখিয়া কেন ভূলিল পবন ॥ 


(১) প্রবাস-কালে কদম্ব-বৃক্ষের তল আমার নিকট রত্র-মন্দিরের 


(২) Tid, অর্থাৎ কনিষ্ঠ কপুরকে | 


দ্রুপদনন্দিনী ছিল বাথানিয়া গাই 1 (>) 
যার পতি বলিত het পঞ্চ ভাই ॥ 
অহ্ল্যার বারতা শুনেছি রামায়ণে | 
পরিণামে মুক্ত হৈল শ্রীরাম-চরণে ॥ 
এমত বিস্তর আছে কত দিব লেখা | 
নয়ন পূরিব রায় রূপ হৈলে দেখা ॥ 
তোমায় আমায় বিস্তর করিব ন্যাশ বেশ । 
এইরূপে আনন্দে বুলিব নান! দেশ ॥ 
সেই বেশে বিরলে বঞ্চিব ছুই জনে | 
সরস তাম্বল দিব কপূর সমান | 

শচী দেই যেন হে ইন্দ্রের মুখে পাণ ॥ 


ধ্মরাজের গীত_ মাণিক গাঙ্কুলী--১৫৪৭ খৃষ্টাব্দ । ৩৯১ 


ধন্মমঙ্গল- মাণিক গাঙ্গুলী- ১৫৪৭ We | 


এই কবি সম্বন্ধে বিস্তৃত বিবরণ আমরা সাহিত্য-পরিষৎ কর্তৃক 
প্রকাশিত “মাণিক গাস্থলীর ধর্ম্ম-মঙ্গল” কাব্যের ভূমিকায় লিখিয়াছি। 


মেঘ-বর্ণন | 


[ উদ্ধত অংশের অনুস্বারগুলি শুধু গীতির বঙ্কার উৎপাদনের জন্ত,_ 
ইহাকে কেহ সংস্কৃতের অপত্রংশ মনে করিবেন না। গায়নের তাল-লয়- 
বিশিষ্ট মধুর কণ্ঠস্বরে এই Gaiety NEA একরূপ মন্দ শুনায় না। ] 


(>) বাথানের গরু। হেমন্তকালে মাঠে গরু রাখিবার যে ঘর 


আজ্ঞা পেয়ে “PH (২) হয়ে সমীরণ AR | 


চলে তথি হয়ে অতি ATSA বেগং ॥ 
গুড় গুড় হুড় হুড়. করে কুল কুলং। 
চারি মেঘ চৌদিকে বরিষয়ে জলং ॥ 
শিলকণা ঝন্‌ ঝনা পড়ে অনিবারং। 
ভাঙ্গে ঘর তরুবর ঝড়ে অন্ধকারং ॥ 
অবিরল সদাক্ষণ তড়িৎ প্রকাশং। 
পড়ে বাজ মহীনাশ নির্ধোষ নিম্পেষং ॥ 
fasse চমকিত তয়ে ভীত লোকং। 
সবে কয় বুঝি প্রায় হইল বিপাকং ॥ 


কর! হয় তাহাকে ‘বাথান’ বলে। এই শব্দ কবিকক্কণ-চণ্তীতেও পাওয়া 
(২) RAI 


গিয়াছে। 


৩৯২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


BINT একাকার নদনদী খাতং | 
মেঘ সব করে রব সুখোচিত চিতং ॥ 
হৃদি মাঝে ধর্মরাজ পদ etree | 
সদা ভণে ভাবি মনে fas মাণিকং ॥ 


কালু সরদারের নিকট গৌড়াধিপের ভাট । 


বাহির মহলে বসেছে বীর (>) | 
ধরণী উপরে ধনুক তীর ॥ 

শিরে রণটোপ WHA (2) গাএ। 
খাসা মকমলী NRE পাএ ॥ 

ঘন গৌঁফে তারা ঘুরাএ আখি। 
পদ্মপত্রে যেন খঞ্জন পাখী ॥ 

মুখে ঘোরতর গভীর ডাক | 
ভয়েতে না সরে ভাটের WF ॥ 
করে কলম্বরে কবিতা পাঠ। 

বলে রাজ্য CNS ঘর রাজার ভাট ॥ 
আছেন যেখানে অনন্তরূপা | 

কালু বীরে কালী করুন রুপা ॥ 
বিরলে বলিব বিশেষ কথা | 

শুনে সিংহ কালু নুয়াল (৩) মাথা ॥ 
পুনরপি ভাট প্রবন্ধ ভাষে। 

নিঃশঙ্ক হইয়ে নিকটে বসে ॥ 
বসিতে আসন দিলেক বীর | 
যথাবিধি হেতু জিজ্ঞাসে বীর ॥ 
চিত্ত নিরমল শ্রবণে হিত। 

মাণিক রচিল মধুর গীত ॥ 


(১) কালু ডোম। 

(২) সুন্দর TF | 

(৩) ময়নাগড়ের অধিপতি লাউসেন গোড়েশ্বরের অধীনস্থ রাজা। 
লাউসেনের সেনাপতি কালু ডোম এই জন্যই গৌড়াধিপের নাম শুনিয়া 
মাথা নোয়াইল। 


ধর্মরীজের গীত _মাণিক গান্থলী--১৫৪৭ খৃষ্টাব্দ । 


লাউসেন অপূর্ব তপন্তার বলে হাকণ্ডে যাইয়া সর্ধ্যদেবকে পশ্চিমে 
Sirs হইতে বাধ্য করিয়াছেন; লাউসেনের মাতুল এবং তাহার চিরশক্র 
মহামদ (মাহুগ্ঠা) একথা অবিশ্বীস্ত বলিয়া গৌড়েশ্বরের নিকট প্রতিপন্ন করিতে 
চেষ্টিত। সেই চেষ্টা ও তাহার ফলাফল নিম্নের উপাখ্যানে বিবৃত হইয়াছে। 


হরিহর বাইতির সাক্ষ্য | 
মন দিবে মহারাজ! মধুর বচনে। 
ভাল ছাড়া মন্দ নাঞি ভাগিনার সনে ॥ 
তুমি বল লাউসেন সত্যবাদী হয়। 
আমি বলি ষত কিছু মিথ্যা সব কয় ॥ 
arate বশিষ্ঠ Se ব্যাস আদি মুনি | 
পরাশর পুলস্ত্য পুরাণে নাম শুনি ॥ 
কঠোর SAM করে জরাজীর্ণ দেহ | 
পশ্চিম উদয় দিতে পারে নাই কেহ ॥ (১) 
লাউসেন পশ্চিম উদয় দিয়া এল । 
তবে সত্য মিথ্যা নয় তুমি যদি বল্‌ ॥ (2) 
নৃপ কয় নয়নে দেখেছি AFN | 
মহামদ কয় তবে হয়েছিল ভ্রম ॥ 
প্রহলাদ কুমার আছে পশ্চিম বাজারে । 
পুরাণ পড়িয়া থাকে প্রতি শনিবারে ॥ 
আকাশে আকার উঠে অগ্নির শিখা | 
দিবস হইল হেন ভ্রম হয় দেখা ॥ 
সন্দেহ সকল যার সাক্ষী দিলে মানি। 
ভুলে গেল ভূপতি ভণ্ডের কথা শুনি ॥ 
সেন কন সত্য ধর্ম্ম অসত্য বিপক্ষী | 
হরিহর বাইতি ইহার হয় সাক্ষী ॥ 
দক্ষিণ দুয়ারে দিত ছুসন্ধ্যা ধুমুল। (৩) 
পশ্চিম উদয় হলো হাকণ্ডের (8) কুল ॥ 


০) কেহই সত্যকে পশ্চিম হইতে উদয় করাইতে পারেন নাই। 


(২) আপনি af বলেন ইহা সত্য, তবেই সত্য বলিয়া স্বীকার 
করিতে পারি । 

(৩) দক্ষিণ দ্বারে দুই বেল! ঢাক বাজাইত। 

(৪) হাকণ্ড কোন নদীর নাম বা দেশের নাম, বলা যায় না। এই 
শব “Hehe” শব্দের Bat হইতে পারে । এই স্থান হইতেই 
লাউসেন পশ্চিমে হৃূর্য্যোদয় দেখা ইয়াছিলেন। ধর্শমঙ্গলের কবিগণ প্হাকও 
পুরাণে”র দোহাই দিয়া থাকেন। 


® 
৩৯৩ 


রাজমন্ত্রী ateata 


রাজার প্রতিবাদ | 


৩৯৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


তখন ASM কয় তবে হলো ভাল | 

এক বৎসরের দ্বন্দ এক দিনে গেল ॥ 

রাজা কয় সাক্ষী যদি আছে হরিহর। 
হরিহরের দাক্ষ্য। আনাও এখন পাত্র (১) শুনি অবান্তর (২)॥ 

পাত্র কয় পৃথীনাথ পড়ে গেল মনে। 

বাইতির বাপের শ্রাদ্ধ বুধবার দিনে (৩) ॥ 

প্রভাতে উঠিয়া গেছে পুরোহিতের বাড়ী | 

লেখা করে দিয়া গেছে খাজনার কড়ি ॥ 

যাতায়াতে গত দিবা যে কালে দুপর | 

প্রভাতে বুঝিব কালি ফিরে এলে ঘর ॥ 
লাউসেন বন্দী। লাউসেনে বন্দী আজি রাখ কারাগারে | 

যা হয় হবেক কালি হুজুর দরবারে ॥ 

এত কয়ে উঠে গেল আনন্দে SAA | 

রাজার ভাগুারে গিয়া দিল দরশন ॥ 

্রীরুষ্চচরণে মন চিত্তের কৌতুক | 

বাইতি বেটার আগে বন্ধ করি মুখ ॥ 

ধনে হতে ধৰ্ম্ম হয় ধনে হতে T | 

বস্তু দিয়া ব্ৰহ্মাকে করিতে পারি বশ ॥ 

কুলহীন কেবল কুলীন হয় ধনে। 

আপদ উদ্ধার হয় ধনের অর্জনে | 

ছুশত লইলা টাকা দ্বাদশ মোহর | 

করধা লইয়া এলো বাইতির ঘর ॥ 

হরিহর ঘরে বসে হরিগুণ গায়। 

পাত্র মহামদ এল দেখিবারে পায় ॥ 

aga উঠিয়া কৈল সম্ভাষ বিনতি। 

কোথাকে করিছ যাত্রা কহ মহামতি ॥ 

মহামদ কয় ভাই আছে মনস্কাম। 

হাঁকও হইতে কবে এলে নিজ ধাম ॥ 

ধনে হতে ধৰ্ম্ম ভাই ধনে হতে BWA | 

দ্বাদশ মোহর লও দুইশত টাকা ॥ 

(১) লাউসেনের মাতুল এবং গৌড়েশ্বরের শ্যালক মহামদ গৌড়ের 
মহাপাত্র ছিলেন। 
(২) এখানে এই শব্দের অর্থ 'আনুপূর্ববিক' বলিয়া বোধ হয়। 


(৩) তখনই হরিহরকে ডাকিলে পাছে সে সত্য কথা বলিয়া ফেলে, 
এই আশঙ্কায় AE একদিন হাতে রাখিল। 


ধর্ম্মরাজের গীত_ মাণিক গান্গুলী--১৫৪৭ খৃষ্টাব্দ | ৩৯৫ 


জিজ্ঞাসিব যখন নৃপতি সত্যচয় | 

এই কও দেখি নাই পশ্চিম উদয় ॥ 

মহত্ব আমার থাকে মিথ্যা সাক্ষী দিলে। 

গজমণি মুকুতা হার পরাইব গলে ॥ 

TS কাল গোউড়ে থাকিবে তোর বংশ। হরিহর বাইতিকে 
i অর্থের প্রলোভন 

পালন করিব আমি করে নিজ অংশ (>) ॥ নি 

বন পেয়ে হরিহর ধর্ম্ম-পথ ছাড়ে | 

মিথ্যা সাক্ষী দিব বলে রাজার নিয়ড়ে ॥ মিথ্যা সাক্ষ্য দিতে 

সত্য সত্য ব্ৰহ্ম সত্য বলে সুনিশ্চয় | TIS | 

সত্যহীন হইলে পঞ্চম পাপ হয় ॥ 

এখন হইল তুষ্ট মাহু্তা পাত্তর CR) | 

ফিরে এসে বসে পুনঃ দরবার ভিতর ॥ 


কোটালে কহিল ডেকে কর এই কাষ। 
হরিহর বাইতিকে আনিবি সভা-মাঝ ॥ 
ateta কোটাল ধায় অনিল-গমন | 
বাইতির তবনে গিয়া দিল দরশন ॥ 
তলপ রাজার তোকে তুর্ণগতি আয় | 
বিলম্ব হইলে পরে বিরূপ হব রায় ॥ 
হরিহর কয় ভাই হবে সাবধান। 

এক লক্ষ নিয়ম করেছি হরিনাম ॥ 
শেষ নাম সাঙ্গ হকু সাক্ষীর HGS | 
দুয়ারে কোটাল বসে যেন যমদূত | 
বাইতির বনিতা তার আখ্যান (৩) বিমল|। 
AMI যুবতী নৌতন চন্দ্ৰকলা N 
স্থবর্ণ গর্থরী লয়ে সুবেশী সুন্দর | 

জল আনিবারে গেল জয়-সরোবর ॥ 
মিথ্যা সাক্ষী হরিহর দিবেক অচল। 
স্বর্গে তাহা! শুনি সপ্ত পুরুষ বিকল ॥ 
জয়-সরোবর ঘাটে আকুল জীবন। 
উচ্চস্বরে ক্রন্দন করয়ে সাত জন | 


সপ্ত-পুরুষের শোক । 





(১) নিজ অংশ স্বগণ। (২) পাত্তর-পাত্র। মহামদ 
(MEM) গোড়েস্বরের মহাপান্র | (৩) নাম। 


৩৯৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কেহ বলে হায় হায় কি হলো প্রলয় | 
স্বর্গ তেজে (১) সপ্তম পাতালে বেতে হয় ॥ 
কেহ কেহ কয় কৃষ্ণ নিদারুণ হলে। 
সকল সফল ইবে বিফল করিলে ॥ 
বিমল! তা দেখে কয় বিনয় বচন | 

কহ সবে কেন কান্দ কিসের কারণ ॥ 
বিনয় বিস্তর বলে বুকে দিয়ে হাত। 
নরকে লইতে চায় তোর প্রাণনাথ ॥ 
তুমি বাছ! পুণ্যবতী ধৰ্ম্ম-পরায়ণা। 
AA যাই যদ্যপি স্বামীকে কর মানা ॥ 
তুমি মন দিলে হয় তবে ত নিস্তার | 
ভগীরথ কৈল যেন কুলের উদ্ধার ॥ 
ধন-লোভে মিথ্যা সাক্ষ্য দেয় মূঢ়মতি | 
সপ্তম পুরুষ তার যায় অধোগতি ॥ 

বচন বলিল যেন ACTA পীযূষ | 

এই দেখ বর্তমান সপ্তম পুরুষ ॥ 

পরিচয় দিয়া তার! যায় যথাস্থান। 
বিমলা শ্বশুর কুলে করিল প্রণাম | 
সোণার গর্গরী তবে ভাসায়ে কমলে | 
আলয় প্রবেশে রাম! আউদড় (2) চুলে ॥ 
পড়িল পতির পায় প্রাণ নাহি বান্ধে। 
কি হলো কি হলো বলে উচ্চস্বরে কান্দে ॥ 
স্থবিহিত শুন নাথ সবিনয় বাণী। 

কি ছার ধনের লেগে ধৰ্ম্মে দিবে কালি ॥ 
ধন কড়ি মাল মাত্ব। বিফল AFA | 
সপ্তম পুরুষ BLS যান রসাতল ॥ 
AANA তেজে তার! সবিকল ACS | 
মিথ্যা সাক্ষী দিও নাই মনস্তাপ পাবে ॥ 
হেলন করিলে সত্য সবংশে বিনাশ। 
চৌরাশী নরকে নাথ করিবে নিবাস ॥ 
মিথ্যা বলে যুধিষ্টির মাধবের বোলে | 
অশ্বখামা পড়িল প্রথম রণস্থলে ॥ 


ধিমলার অনুনয়। 





(১) ত্যাগ করিয়া। (২) আনুলায়িত। 





ধৰ্ম্মরাজের গীত__মাণিক গাঙ্গুলী-__১৫৪৭ FETT | ৩৯৭ 


যে কালে হইল স্বর্গ সভায় গমন | 

কৃষ্ণ তাকে করালেন নরক দর্শন ॥ 

মিথ্যা হতে মুক্তি নাই মনে বুঝে দেখ। 

ধন ধরা ধার্য্য নয় ধন্মপথ রাখ ॥ 

ন হেতু ধিক্কার দেহজ ধ্বংস হলো | 

শত কোটি সোণা রেখে সন্তাপন ACT ॥ 

পরিণামে পরদ্রোহীর পার নাই। 

মিথ্যা কথা কহিলে কলুষ সর্ব ঠাঞি॥ 

পরহিত করিলে পরম পদ পায় | 

অন্তকালে উদ্ধার করেন FB রায় ॥ 

১৮৪৪০ হরিহরের স্বীয় স্ত্রীকে 
অর্থ বিন! পুরুষের অসার জীবন ॥ লোভ প্রদর্শন। 
হার দিব হয় গ্রীবে হাতে হেম-চুড়ী। 

পরিবে পরম সুখে পট্টময় শাড়ী ॥ 

বনিতার বচন বাইতি নাহি মানে। 

মিথ্যা সাক্ষী দিতে যায় ধনের কারণে ॥ 

চমতকার ত্রিতুবন চঞ্চল বাস্থুকি | 

মলিন হইল VHT মহোৎপাত দেখি ॥ 

বিভোল হয়েছি বলে বাইতির মন। 

রাজার দরবারে গিয়া দিল দরশন ॥ 

পুনরপি হরিহরে পৃথিবীনাথ (১) কয়। 

কি দেখেছ সত্য কথা কহিবে নিশ্চয় ॥ 

মিথ্যা সাক্ষী দিব বলে বাইতির TA | 

মিথ্যা উচ্চারিতে করে সত্য উচ্চারণ (2) ॥ ভাত 
দক্ষিণ দুয়ারে আমি দিতাম ধুমুল। প্রদান ও লাউসেনের 
পশ্চিম উদয় হলো হাকণ্ডের কুল N হি 

লাউসেন নিয়ম করিল নব্খণ্ড | 

ত্রিকাঠা উপরে কেটে দিয়াছিল! মুণ্ড (৩)। 


(>) গোড়েশ্বর | 

(২) মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত হইয়া গিয়াছিল, কিন্তু স্ত্রীর 
ফাতরোক্তি স্মরণ করিয়া তাহার মতের পরিবর্তন FRA | 

(৩) লাউসেন তিনটি কাষ্ঠের উপর নিজের ne কাটিয়া ধর্ম্মকে 


উপহার দিয়াছিলেন। এই তপস্তার ফলে wire পশ্চিমে উদিত হইতে 
সম্মত ZA | 


৩০৮ বঙ্গ-সাহিত্য -পরিচয় | 


বার জন ভক্ত মৈল দ্বাদশ আমিনি। 

এই সত্য ধৰ্ম্ম কথা এই আমি জানি ॥ 
স্মরিয়া সেনের গুণ সারি শুক TA | 
মনোরাঁম কপিলা কমলে ঝাপ দিল ॥ 
মাথায় মারিয়া ঢাক মরেছিন্ আমি | 
অপরঞ্চ ইহার অধিক নাই জানি ॥ 
পশ্চিম উদয় দেখে পুলকিত সবে। 
লাউসেন আমার সাক্ষী রাখিলেন তবে ॥ 
এত শুনে নৃপতির অঝোর নয়ন | 
কোলে করে লাউসেনে নাঁচেন তখন ॥ 
সভাজন সবে তারা সবিনয় বলে। 
ধাৰ্ম্মিক শরীর সেন ধন্য রসাতিলে ॥ 
অঙ্জুনের সারথি সারথি যার সদা। 
কি করিতে পারে তায় কোটি মহামদ! ॥ (১) 
সত্য সাক্ষী দিয়া হরিহর গেল ঘর। 
TENA বুকে জেন পড়িল বজ্জর (২) ॥ 
অধোমুখে এক দণ্ড যুক্তি অনুমান | 

মন্ত্রী কর্তৃক রাজার নিকট বলে বাইতি বেটার আজি বধিব পরাণ ॥ 

রাজভাগডারে চৌর্য্যে সবংশে নাশিব লয়ে নিব ঘর গারি। 

Bay নিবেদন। ভূপে কয় ভুবন-ভাগ্ডারে গেছে চুরি ॥ (৩) 
সিন্ধুক সহিত গেছে ছুই শত টাক]। 
অপর বে কিছু তার শেষ দিব লেখ! ॥ 
আর গেছে এক দফ দ্বাদশ মোহর | 
কিবা চায় কোটাল হয়েছে TOFT (৪) ॥ 
চোর ডাকাতের সনে করেছি সিদারি (৫)। 
এত লোক থাকিতে তোমার ঘরে চুরি ॥ 
রাত্রি দিন রস-রঙ্গ রমণীর সনে। 
ফিরে নাই সহর ফিকির এই মনে ॥ 





(১) যার সহায় স্বয়ং SH, কোটি atgal তাহার কি করিতে পারে? 

(২) বজ্র। (৩) রাজাকে জানাইল যে ভাণ্ডারে চুরি 
গিয়াছে । “ভুবন-ভাণ্ডার” রাঁজ-ভাগ্ডারের নাম হওয়া WS | 

(8) কোটাল স্বাধীন (শ্বতন্তর) হইয়াছে অর্থাৎ রাঁজাদেশ মান্য 
করে না। 


(৫) সৌহার্দ্য । 


ধর্মরাজের গীত_ মাণিক গান্গুলী__১৫৪৭ খৃষ্টাব্দ । ৩৯৯ 


কোপ হলো রাজার কোটালে কয় ডেকে | 

আমার Stota চুরি এত লোক বেচে (>) ॥ 

কোটাল তখন কয় করুণা বচন | 

চারি দিন করিমু চোরের অন্বেষণ ॥ কেটালের প্রতি শাসন 
বলি যদি চোর হয় বলে ছলে বুঝে। ও চোরধরার চেষ্টা | 
প্রবেশিব পাতাল ধরিব পাঁজ পেজে (২) ॥ 

অস্তিক অগস্ত্য হকু অথবা SAA | 

ধরে দিব এখনি ধনের পাবে নিশা ॥ 

ধাইল কোটাল সঙ্গে নিজ অনুচর | 

প্রবেশ করিল আগে পঞ্চম সহর ॥ 

কালচক্র কোটাল সে কোটি বুদ্ধি ধরে । 

সন্ধান STAM বুলে সভাকার ঘরে ॥ 

বিশাশয় গঞ্জ পাতা বাইশ বাজার । 

একে একে সকল খুজিল সাত বার ॥ 

বাইতির পাড়ায় পড়িল গিয়া ডঙ্কা। 

দ্বিজ শ্রীমাণিক ভণে গুনে হলো শঙ্কা ॥ 


করতার পাদ-পদ্ম করেছি ভরসা। 

ও রাঙ্গা চরণ পাব এই মনে ভরসা! ॥ ধুয়া ॥ 
হরিহর ঘরে বসে হরিনাম করে। 

faata TOF দূত (©) দাণ্ডায় দুয়ারে ॥ 
কালচক্র (8) কোটাল ধনের গন্ধ পায় | 
চঞ্চল লোচনযুগ চারিপানে চায় ॥ 

ধন কোলে হরিহর CATS ধিয়ান | 

বলে এইবার রক্ষা কর স্বরূপ নারায়ণ ॥ gia ধৃত । 
অনুমানে কোটাল ধরিল তার চুলে। 
দারুণ বন্ধন দেয় হাতে পায় গলে I 
আথালি পাথালি মারে বন্দুকের হুড়া। 
পরিধান বসন ভূষণ হলো গুড়া ॥ 





(১) বাছিয়া। (২) কৌশলক্ৰমে। 
(৩) দ্বিবাহু আর দণ্ডক এই নামধেয় দুই দূত | 
(৪) কোটালের নাম FITE | 


৪০০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দুম দাম বরিষে মুষলধারে কিল। 
নত হয়ে হরিহর লোঁটে যেন চিল ॥ 
faxes কীর্কালে দড়ি দঢ় করে ধরে। 
দাখিল করিয়া দিল রাজার দরবারে ॥ 
দ্বাদশ মোহর টাকা দিলেক AFA | 
কোটাল afar পাইল কর্ণের কুণ্ডল ॥ 
মনে সুখী মহামদ মহীনাথে PA | 
বাইতি বেটা চঞ্চল চোরের গুরু হয় ॥ 
ধৰ্ম্ম গেল কৰ্ম্ম হতে ধন্য হলে! কলি। 
দারুণ চোরের শান্তি দিতে হয় শূলি (>) ॥ 
হরিহরের শূলে প্রাণ- হুকুম দিলেন রাজা না করে বিচার | 
দণ্ডের আদেশ। গাছ কেটে গঠে শূল গোবিন্দ কামার ॥ 
আট হাত উচ্চ রাখে LH করে অগ্র। 
হরিহর বাইতি হইল দেখে TA (২) ॥ 
অনিবার অশ্রুধার! পড়ে বুক বেয়ে | 
(বলে) কেন কৃষ্ণ হেন কৈলে দীনবন্ধু হয়ে ॥ 
ভৈরবীর তীরে প্রস্তুত করে শূলি। 
চোরে লয়ে চলিল কোটাল মহাবলী ॥ 
বাজ৷ পাত্র চলিল যতেক সভাজন | 
ভৈরবীর কূলে এসে দিল দরশন ॥ 
কালচক্র কোটালে কহিল মহামদ | 
এ কতিল রাখ নয় তস্কর আপদ (©) ॥ 
কোটাল এতেক শুনে কথদুরে চলে। 
সকাতরে হরিহর সবিনয় বলে ॥ 
বিফলে জনম গেল বিষয়ে বিফল। 
উদর পুরিয়া আজি থাই গঙ্গাজল ॥ 
কোটাল এতেক শুনে করুণা বচন। 
দয়া ভেবে দুই দণ্ড কৈল বিলম্বন ॥ 
ভৈরবী গঙ্গার জলে নামে হরিহর | 
আগুলে রহিল দূত দণ্ডক FHT ॥ 








= সপ গজ 


(২) ব্যাকুল। 
(৩) মহামদ (ate) কালচক্র কোটালকে বলিল, আপদ 
চোরকে এক তিল রাখাও উচিত নহে। 


ধ্মরাজের গীত_ মাণিক গাঙ্গুলী--১৫৪৭ ADIE | ৪০১ 


চিন্তামণি চিন্তিয়া চপলে কৈল স্বান। 
সিদ্ধবিদ্যা জপ করে হয়ে সাবধান ॥ 
সজল নয়নে করে সবিনয় নতি। 
এমন সময়ে কোথা অজ্জঞুন-সারথি ॥ 
শুনেছি মহিমা-গুণ গজেন্দ্ৰ মথনে | 


ব্যাধকে করিলে wal বিয়োগ বিপিনে ॥ বরন 
তক্তজনার ভক্তিভাবে ভক্ত অনুসারে | স্তুতি | 

গোবদ্ধন ধারণ করিলে বাম করে ॥ 

বৈকুণ্ঠ হইতে বসে দেখে নারায়ণ | 

wai আমার হয় অকাল মরণ ॥ 


তোমা ভজে এতদিনে এই হলে! গতি | 
যা কর এখন কৃষ্ণ কমলার পতি ॥ 
এতেক করিল স্তব অঝোর নয়ন | 
বৈকুণ্ে ধর্ম্মের তথা টলিল আসন ॥ 
BAF (>) না সহে ভার অখিল চঞ্চল | 
ধিয়ানে জানিল ধৰ্ম্ম ভকতবৎসল ॥ 
হনুমানে কন ডেকে হের শুন বাপু | 
রাম অবতারে তুমি রাবণের রিপু ॥ 
সমুদ্র বীধিয়। কৈলে সীতার উদ্ধার | 
অবনী CASS ভূমি (২) চল একবার ॥ 
কলিযুগে বার মতি (৩) প্রকাশ হইল | 
লাউসেন পশ্চিম উদয় দিয়া এলো ॥ 
সরস্বতী SSA সভার ভিতর | 
সত্য সাক্ষী দিয়াছে বাইতি হরিহর | 
মাহ! প্রবন্ধ (৪) করে দিতে চায় AfA | হরিহরের সবর্গারোহণ। 
তা হলে ধর্মের নামে ত্রিতুবনে কালী ॥ 
রথ লয়ে যাও বাছা অভয় পুষ্কর | 

আন গিয়া হরিহরে আমার ঘর ॥ 
প্রভূ-বাক্যে পুলকিত পবন-নন্দন। 
রথ লয়ে অবিলম্বে অবনী-গমন ॥ 
কিরূপ ধর্ম্মের মায়! কহনে না যায় | 
এঁরাবতে চাপিয়া চলিল দেবরায় ॥ 


(৩) বার পালা | (৪) কৌশল | 


৫১ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


অরুণ বরুণ বায়ু আদি চতুম্মু খ। 
দেবতা সকল জানে দেখিতে কৌতুক ॥ 
হনুমান আগুয়ান হরষ অন্তর | 
লুকালেন রথখান মেঘের উপর | 
হরিহর এখানে ভৈরবী গঙ্গাতটে | 
একাঞ্জলি উদক অশন করে উঠে ॥ 
চঞ্চল কোটাল-চর চারিদিকে ধায়। 
কেহ ধরে হাতে পায় কেহ বা গলায় ॥ 
উচ্চৈঃস্বরে আকর্ণ অভেদ শুলি দিতে | 
KI তুলে হনুমান বসালেন রথে ॥ 
ইন্দ্র করে পুষ্পবৃষ্টি আনন্দে বিভোল। 
জগৎ সংসার LE জয় জয় রোল ॥ 
স্বর্গ গেল হরিহর সবে এই কথ | 
মনস্তাপে মহামদ হেট কৈল মাথা ॥ 
অধোমুখে এক দণ্ড যুক্তি অনুমান | 
দ্বিজ শরীমাণিক ভণে ধর্মগুণগান ॥ 


এক চিন্তা করিতে অশেষ চিন্তা উঠে | 
যাদৃশী ভাবন! করি যথাকালে যুটে ॥ 
স্থবিহিত গুন রাজা সুযোগ বিচার । 

এই শুনি আপনি ঈশ্বর অবতার ॥ 

ন! হলে বাইতি বেটা মরে যেত ঠায়। 
মিথ্যা সাক্ষী দিয়! বেটা সকায় স্বর্গ যায় ॥ 
যে কালে শূলির গাছ কেটেছে কামার । 
মাহেন্দ্র-যোগের কিছু ছিল আধিকার ॥ 
সত্য মিথ্যা সাক্ষাতে বুঝিব সমুদয় | 
না দিয়াছে লাউসেন পশ্চিমে উদয় ॥ 
বড় বেট! আমার বিনোদকাস্ত রায়। 
এই শূলে চাঁপালে সকায় স্বর্গ যায় ॥ (১) 
রাজা কয় ধন্য পাত্র ধরণীর মাঝ | 
বিচার করেছে ভাল বিলম্বে কি কায ॥ 





(১) মাহুদ্যা বলিল যে, মাহেন্্ক্ষণে শূলের কাঠ কাটা হইয়াছিল, 
ইহাতে আমার বড় AA বিনোদকান্তকে চড়াইলে সে সশরীরে স্বর্গে যাইবে। 


ধৰ্ম্মরাজের গীত--দীতীরাম দাঁস-_১৫৯৭ খৃষ্টাব্দ । ৪০৩ 


সীতারাম দাস--১৫৯৭ খৃঃ | 
লাউসেন গোড়েশ্বর-কর্তৃক কামরূপ (sts র) বিজয়ে নিষুক্ত। ডোম 

জাতীয় কালু সর্দার লাউসেনের প্রধান সেনাপতি । লাউসেনের আদেশে 

কালু কাঙ্‌র-গড়ে প্রবেশপূর্কাক রাজা কপুরধলকে পরাজয় করিয়া স্বীয় 

প্রভুর সঙ্গে মিলিত হইতেছে। বঙ্গভাষা ও সাহিত্যের ৪৭৩-_৪৭৪ 

পৃষ্ঠা WET | 
কালু সিংহ বলে শুন লাউসেন ভূপ । 
এখনি জিনিঞা রাজা দিব কামরূপ ॥ 
কামরূপ জিনিব এখানে থাক তুমি। 
মায়া কর্যা গড়খান প্রবেশিব আমি ॥ 
এত বলি প্রণাম করিল রাজ-পায়। 
কাঙ়র-গড় জিনিতে সর্দার বংশ যায় ॥ 
অঙ্গদ চলিল যেন Se Fates রাবণে। 
দণ্ডবৎ করে বীর দুর্গীর চরণে ॥ 
THAT FEC আকুল বয়্যা যায়। 
ছড়াইল সনসুণ্ড (?) কাটারি বীর তায় ॥ কালুর দেবীপুজা। 
শুকাইয়া গেল সব গণ্ডকীর AT | 
পার হয় দেখাল কালুসিংহ বীর ॥ 
কুস্থম-কাননে বীর করে দেবীর পুজা । 
ডোমের পূজায় A হল্যা দশভূজা | 
প্রবেশ করিল বীর সমুখ দুয়ার | কামরূপে প্রবেশ। 
যোজন প্রমাণ উচ্চ পর্বত আকার ॥ 
গড় দেখি সমুখে একাশী হাত খাণ্ডা 
সাড়ি পদ্ম ঘোড়ার বলিতে নাঞ্ঞ দাও ॥ (7) 
তারপর বেত-গড় ষাটি হাত খান! । 
কেআ বনে দেখি কত পিব্যাপীর (১) থানা ॥ 
গুয়া-গড় গভীর দেখিয়া প্রাণ উড়ে | গুরা-গড়। 
সাত হাত দরিয়া পঞ্চাশ হাত আড়ে ॥ 
লাখে লাখে কুস্তীর মকর অবতার | 
অই রূপ সাত গড় হয়্যা গেল পার ॥ 
সহর দেখিতে প্রায় লোক রব STA | কামরূপের রাজধানী 
দেখিল রাজার গোল! পরিপূর্ণ ধনে ॥ বনি 


বেত-গড়। 


(১) প্রবাসীর । 


৪০৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


বাম হাতে কাটারি দক্ষিণ হাতে মালা | 
চক্ষু TA বস্তা আছে মায়াময় ভোলা (>) n 
সমাচার লৈতে কেহ আগে নাঞি হয় । 
মনে মনে ভাবেন কোটাল রামজয় ॥ (২) 
উগ্রচণ্ডা পাল্যাল দেখিয়া অমঙ্গল। 
লঙ্কাপুরে এতদিনে লাগিল অনল ॥ 
হনুমান গেলেন সাগর পার হয় | 
পোড়াল সোণার লঙ্কা সীতা সম্ভীষিয়া ॥ 
ছেড়্যা দিল (৩) উগ্রচণ্ড লঙ্কার ছুআর | 
সেই দিন হইতে লঙ্কায় মহামার ॥ 
রাবণে নন্দীর শাপ সাক্ষাৎ হইল | 
হেমপুরী মজিল সাগর বান্ধা গেল ॥ 
পূর্ববকালে শুন্য! ছিল্যাঙ কীউরের কথা | 
কশ্তপনন্দন আনে হবে ISA ॥ ৫) 
তের ডোম সঙ্গে তার আগুন পাথর | 
শুনিঞা ছিল্যাউ তার মায়াময় ঘর ॥ 
মায়াময় কোন জন মহাজন TAA | 

আগ লাইতে নারে কার চল দল রিপু I 
সমাচার লাগিলে রাজার ঘরএ। 

কোন জন আজ্ঞায় সন্ধান লয় কে ॥ 
বলিতে লাগিল কেহ ভয় দূর FAN | 
কেছ কেহ পাছে রহে ঢাল খাড়া ধর্যা ॥ 
মহাশয় আপনে এখানে কোন্‌ জন। 

এমন হয়্যাছে কোন্‌ দেবীর আসন ॥ 
কোন্‌ দেশ নিবাস এখানে কাজ কি। 
বল দেখি কথা গেল হেমন্তের ঝী ॥ 

বীর বলে কে জানে কথা গেল দেবী। 
হেট মুখ হয়্যা আমি হরিগুণ ভাবি ॥ 
আমি নহি এখানে চণ্ডীর রাখ-আল (8) | 
কে জানে কেমন রূপে ভাঙ্গিল দেআল ॥ 


কালুর পরিচয় জিজ্ঞাস! | 


(১) যেন মায়াময় ভোলানাথ । 
(২) কোঁটালের রামের যুদ্ধ-জয় বৃত্তান্ত মনে পড়িয়া গেল। 
(৩) ছাড়িয়া দিল। (৪) রক্ষা-কর্তা 





ধর্মরাঁজের গীত- _সীতারাম দাস-_-১৫৯৭ ADR । 


এ কথা ধাবক (১) শুনিয়া বেগে ধায়। 
সমাচার দিল গিয়া রাজার সভায় ॥ 
AAAS বলে কিছু কোটালের বল। 
রাজার আদেশ হল্য AWTS! চল ॥ 

বচন বলিছে কিছু কালু মহাতেজা। 

এত SR বল কোথাকার রাজা ॥ 

তোর রাজা আস্ত! মোর পশুক শরণ | 
রক্ষণ করিব আমি জাতি কুল ধন ॥ 

থানা দিয়া আছি (2) আমি গণ্কীর ঘাটে। 
কাউর জিনিয়া কালি রাজ! হব পারে ॥ 
কাউর সোণার লঙ্কা আমি হনৃমান। 
জাতি কুল যন্বপি রাখিৰি পরিণাম ॥ 

এক দণ্ডে কর্যে দিব রাৰণের FTS | 
পূর্বকালে অনেক কহিল রঘুনাথ ॥ 
অঙ্গদের কথা যদি রাখিত রাবণ। 

তবে কে যাইত যত তার ধন জন ॥ 
বিভীষণ বুঝাইল দিল খেদাড়িয়া। 

কেহ বলে বান্ধ! নেবে কি তয় FAN | 
দশ জন আগুলে সাক্ষাৎ যেন বম ॥ 
এককালে দশজন ধরে তার ATS | 

কালু বীরে দশ জন চায় উঠাইতে ॥ 
আগুন সমান কালু ধরে দশ জনে। 

বার চারি বেড়া-পাক দিলেক (৩) গগনে ॥ 
এই রূপ পাথরে কাছাড় (8) দেই তুল্যা। 
পাক দিয়! মাটার উপর দেই ফেল্যা ॥ 
হাতী ঘোড়া উঠাইল কালু ডোমের গায়। 
হাথের (৫) ধরিয়া কেহ হানিবারে যায় ॥ 
ফেলা লাথি মারিতে ASS (৬) পড়ে পাকে । 
পাথর ছিল মাথার ভ্র উঠে নাকে ॥ 


| 





(>) Ti (২) আমার সৈম্ত-সংস্থান করিয়াছি | 
(৩) চক্রাকারে ঘুর্গন করিল। 
(৪) আছাড়। (৫) হাতিয়ার =অন্ত্র। (৩৬) লৈন্ত। 


aaret FS | 


৪০৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


MIIA দুরাবস্থা। আড়! কোট সমুদ্র কাটারি ধর্যা স্থানে ৷ (?) 
তের পণ MSS পড়িল সেই খানে ॥ 
কাটা মাথা রাউতের নাচায় বাণ পরে | 
REN দেই শকুনি গৃধিনী Be চিরে ॥ 
ভঙ্গ দিয়া সকল পালা Boars | 
রক্তনাল BT গেল কামাখ্যার গড়ে ॥ 
সমাচার পায়্যা রাজা করেন ভাবন। 
* + * + 

কপুরিধলের যুদ্ধ সজ্জা সাজন করিতে বলে আপনার সেনা | 
সাজ কর সমরে সন্ন্যাসী গিয়া হান! ॥ (১) 
বলিতে পড়িল গজে দামার নিশান। 
কপূরধল মহারাজা! করিছে সাজন ॥ 
ধর্মঙ্গল সীতারাম বিরচন ॥ 


যত সৈন্য সাজন করিছে আজ্ঞা! পায়্যা | 
আগুদলে অশ্বারোহী চলিল হাকিয়া ॥ 
ছষষ্টী হাজার ঘোড়া সংহতি রাজার | 
অনস্ত বসন্ত সাজে রাজার কুমার ॥ 
গজ পীঠে দামা পড়ে কুড়ি হাজার ঘোড়া | 
রাম সিংহ সাজিল বিনোদ সিংহাড়া ॥ 
চল্লিশ হাজার CAI হান হান ডাক। 
যশোরূপ সাজিল কুমুদ রায় বাক ॥ 
কাশীধল সাজিল রাজার সহোদর | 
ছুই গজে ASST যায় অনেক TET ॥ 
মাদলের বাজনে রাউত নাচ্যে যায়। 
কাহন FACT সাজে রাজরূপ রায় ॥ 
গজ পীঠে সাজিল অজয় সিংহ শূর | 
হাকিম ছিকিম সাজে সাকিম কীউর (২) ॥ 
বার হাজার ধনে সাজে আমঘ্বর ভূঞা | 
শ্বেত গজে সাজিল দস্তের সিংহ ভূঞা ॥ 
এই রূপে সাজিল করিছে সেনাগণ | 
সীতারাম দাস গান ভাবি নিরঞ্জন ॥ 
0 সৈন্যগণ সাজসজ্জা করিয়া মন্দিরে গিয়া সন্যাসীকে হান। কালু 
দেবীর মন্দিরে জপ করিতেছিল, এই জন্য তাহাকে সন্যাসী বলা হইয়াছে। 
(২) যাহাদের বাড়ী ( সাকিম ) কামরূপে ( কীউরে )। 


ধর্মরাজের গীত___সীতারাম দাস--১৫৯৭ getn | 


(১) রাজপুত্র । (2) বালক =পূুরুষ। (৩) সম্ভবতঃ: নাবিক 
শব্দের অপত্রংশ (8) বারভূঞা সভায় রক্ষা কর! প্রাচীন আর্ধ্য-সম্রাটদের 
(৫) সম্ভবতঃ যে খড্রোর অগ্রভাগ Potets ছিল। 
(৬) কুকুর-মারা ডোম। 


সনাতনী প্রথ! | 


“সন মুড” শব্দের অর্থ ভাল বোবা গেল না। 


সাজে রাজ-পেলা (১) বড় বড় বালা (২) 


কাশীধল ছোট ভাই। 

হৈয়্যা জথর অনেক লস্কর 
সাজে হরিদাস নাই (৩)॥ 

femi কাড়া ঢোল হলে! গণ্ডগোল 
সাজিল রাজার শালা । 

অর্থ লক্ষ সৈন্য যেন অভিমন্ত 
PAA কবচ ঢালা ॥ 

চলে বড় গোলা কামানের বেলা 
বন্ধক SIA ANC | 

চালি ফরিবাতে চলে LA যুথে 
চলে অসি সভে হাতে ॥ 

qaa উপর চঢ়ে নৃপবর 
সঙ্গে বারজন ভূঞা (8) | 

লৈয়া নিজ দল আগে কাশীধল 
বামেতে খশালি মিঞা ॥ 

লস্কর সাজিয়া আইল্য Ny হয়্যা 
কালু দেখিবার AAT | 

করিয়া তচ্জন আল্যো সেনাগণ 
কালু অস্ত্র তুল্যা নিল ॥ 

কালুর উপর পড়ে গুলি শর 
রাজা বলে মার মার | 

কালু সিংহ রায় কামাখ্যার পায় 
দণ্ডবৎ সাত বার ॥ 

শুনহ কামাখ্যা ভক্তে কর রক্ষা 
শুন ধৰ্ম্ম-অবতার | 

সঙরিয়! হরি সন মুণ্ড কাটারি (e) 
ধীর বীর আগুসার ॥ 

দেখিয়! বিষম TRAM ডোম (৬) 
সমুদ্র কাটারি ঝাড়ে। 


২ 


কালুর যুদ্ধ । 


৪০৯ 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


কলা-তরু যেন সেনা হানে তেন 
ফলকু সারিয়া পড়ে ॥ 

ঢালি শয় শয় (১) অস্ত্র উভরায় 
A বাজে কালুর অঙ্গে | 

সঙরিয়া৷ কালী আনন্দে নর দলি 
গাএ অস্ত্র সব ভাঙ্গে ॥ 

ঘোড়ার চাপান পড়ে কানে কান 
কাল (২) BR WS যাঁয়। 

ময়ূর SUF বান্ধিয়া মস্তকে 
সীতারাম দাস গায় ॥ 


জয় রাম রাঘব অনাথ ভগবান | 
ইন্ধাসের দেহর বান্ধিব সাবধান ॥ (৩) 
তোমার ভরসা LÉ আর কেহ নাঞ্চি। 
পার San নেহ asf অনাদি গোসাঞ্ডি ॥ 
সমর সামায় কুকু-মর্যা কালু ডোম। 
পড়ে যোড়া দগড়ি দামাম দম দম ॥ 
ডান বামে দুপাসরি খাল কর্যা যায়। 
কমলের বনে যেন কুঞ্জর সামায় ॥ 

দশ বিশ রাউতে APS চোটে হানে। 
যেন মাতা (8) হাতী সামাইল SHA কাননে | 
কারে মারে লাথি চড় কারে মারে চোট। 
কারে আছাড়িয়া মারে মহীতলে লোট ॥ 
গোলার আগুনে সব অন্ধকীর হৈল। 
ডোমের AACA সব দেন৷ ভঙ্গ দিল ॥ 
দলিয়া সমর বুলে রণ করে জয়ী । 
কাদা-ভুমে কৃষাণ যেমন দেয় মই ॥ 

সাত বার উলটি পালটি রণে যুঝে। 
কাদা হল্য এক হাটু মানুষের রজে ॥ 
নিখতি (৫) করিল যেন রেণুকানন্দন। 
IY করেন যেন মরিতে পূজন ॥ 


(১) শত শত। (২) সংহারক। (৩) ইন্দাস কবির 
স্বগ্রাম, তথাকাঁর দেব-মন্দিরের দ্বার ( দেহারা ) রক্ষা করিবার জন্য তিনি 
রামের নিকট প্রার্থনা করিতেছেন। (২) মত্ত। (৫) নিঃক্ষত্রিয়। 


ধর্মরাজের গীত__রামচন্দ্র বাঁড় ফ্যা_-খুঃ :৭শ শতাব্দী । 


কামরূপে রকতের (>) নদী TH Az | 
হয়-সুণ্ডে শকুনি বসিয়া মজ্জা খায় ॥ 
নরশিরে গৃধিনী বসিয়া মজ্জা খায়। 
ডোমের কল্যাণ হকু ডাকে উদ্ধ রায় ॥ 
জয় কর্যা সংগ্রাম ডোমের সিংহনাদ | 
কীউরের রাজার বাঢ়িল পরমাদ ॥ 
রাজাকে দেখিয়া কালু অগ্নি হেন জলে। 
ভূপতিকে বান্ধিয়া লৈল ধনুকের হুলে ॥ 
গড় জয় কর্যা ডোম করিল গমন | 
সমরে কাটিল সেন! একাশী কাহন ॥ 
লাউসেন বস্তা আছেন বকুলের তলে | 
কালু বীর পার হন গওকীর জলে ॥ 
ভেট দিয়! কালু বীর করিল জোহার। 
সীতারাম দাস গান ভাবি করতার (২)॥ 


ধন্মমঙ্গল-_রামচন্দ্র বাড় TW | 

চামট-নিবাসী রামচন্দ্র বাড়ুয্যার ধর্ম্মমঙ্গল-রচনার সময় আমরা পাই 
নাই। রচনা দেখিয়া মনে হয় ইনি সপ্তদশ শতাব্দীর লেখক। যে 
পুথি হইতে আমরা নিম্নের অংশ উদ্ধত করিলাম তাহা বাঙ্গাল! ১২৫২ 
সালের | রামচন্দ্র, গোপাল সিংহ নামক রাজার অধিকারে বাস করিতেন | 

ইছাইঘোষ সোমঘোষের পুত্র, জাতিতে গোয়ালা; সোমঘোষ 
গৌড়েশ্বরের অধীনে অতি সামান্ত কাজ করিত। গৌড়েশ্বর তাহাকে 
পুরস্কারস্বর্ূপ ঢেকুর নামক স্থানে Fos ভূমি দান করেন। তাহার AS 
ইছাইঘোষ স্বাধীন নৃপতি হইয়া গৌড়েশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 
বিশেষ বিবরণ মত্প্রণীত History of Bengali Language and 
Literature পুস্তকের ৪৮--৫১ পৃষ্ঠায় দ্রষ্টব্য | 


ইছাইঘোষের বিরুদ্ধে গৌড়েশ্বরের সৈম্য-প্রেরণ। 


দরবারে বসিয়া গৌড়েশ্বর রায়। 
কর্ণসেন রাজা (৩) দেখা করিবারে যায় ॥ 





(১) রক্তের। (২) কর্তীকে ( ভগবান বা ধর্মকে ) স্বরণ 
করিয়া | (৩) ময়নাগড়ের Atal | 


৪১২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দরবার দল বল বশ্যাছে সর্বজন | 

ছয় বেটা (১) কর্ণসেন দিল দরশন॥ 
রাজ! সম্ভাষিয়া সেন বসিলা দেয়ানে (২)। 
বার ভূঞে সম্ভাষ করিল কর্ণসেনে ॥ 
গৌড়পতি বলে সেন কহ সমাচার | 

ছয় পুত্র লয়্যা বড় এসেছ দরবার ॥ 

নিজ দুঃখ সেন কহে রাজার নিকটে | 
দ্বিজ রামচন্দ্র গান নিবাস চামটে ॥ 


রাজার দরবারে সেন কাদিতে লাগিল | 
এতদিনে মহারাজ রাজ্য দেশ গেল ॥ 
ইচ্ছাই হইল রাজা ঢেকুর ভিতরে | 
আপনে আছেন দুর্গা ইচ্ছায়ের ঘরে ॥ 
দেবতা সকল ধরে নব দণ্ড ছাতা | 
লুট করে নিলেক আমার মাল মান্তা ॥ 
আজি কালি হানা দিবে (৩) গৌড় উপরে | 
এত শুনি গৌড়েশ্বর রুষিলা অন্তরে ॥ 
মহামদ বলে রাজা চল NS যাব। 
ঢেকুরের মাটি আজি গৌড্ডকে চুর্ণাব॥ 
দেখি ইচ্ছা গুয়ালা (৪) কেমন ধরে TA | 
মার কাট করে সাজে নব লক্ষ দল ॥ 
বচন শুনিয়া রাজা দম্ফে ফাটে মাটি। 
সাজ সাজ দমম| দমাব পড়ে কাটি ॥ 
নানা বাছ বাজে সাজে নৃপ-সেনাগণ। 
তোলপাড় করে রাজ্য CNW ভুবন ॥ 
রাঁয়বেলি গন্ধবেলি জন্বুরা! ক্রলান। 
ক্ষমরি মোহরি FTO) EFTA কাহান ॥ 
ইছাইএর বিরুদ্ধে দগড় দগড়ী বেণু রুদ্র বীণা SH । 
গোঁড়েশ্বরের অভিযান। ey করতাল ঘণ্টা ঘোর-শব্দ কাসী ॥ 
সিন্ধু আনবরোল Coat রণভেরী কালী। 
জয়ঢাক বীরঢাক কর্ণে লাগে তালি ॥ 


a amme —— es t Ő টাটা 722 [lM e . 


(১) ছয় JA সহ। (২) রাজ-সভায়। 
(৩) আক্রমণ করিবে। (৪) গোয়ালা। 


ধৰ্ম্মরাজের গীত-_রামচন্দ্র WEA — খৃঃ ১৭শ শতাব্দী | 


GAM মোহরী ঢোল খঞ্জরী খমক। 

জগঝম্প বাদ্য বাজে সঘনে ATF ॥ 

af ভোরঙ্গ বাজয়ে CSE CSE | 
শোৌকসিন্ধকুর উপরে দামামা ধাঙ ধাড ॥ 
রাজার আদেশে সাজে চতুরঙ্গ দল। 

মার কাট ডাক ছাড়ে রাউত সকল ॥ 

যবন সোয়ার সাজে অসি DÁ হাতে। 

হানা দিল সংগ্রামে লাগাম খেচে দাতে ॥ 
আশী হাজার খোজা সাজে বুকে লম্বা দাড়ি । 
মাথায় শোভিত টয়া সোণার পাগড়ী ॥ 
মঘবান বীর সাজে রাজার কোডঙর। 

কৃপাণ কামান গোলা গদির উপর ॥ 

রজপুত চৌহান সিপাই সাজা ঢালা | 

হানা দিলে সমরে গগনে উড়ে ধুলা ॥ 
হাজার হাজার ঢালী হাতে করি খাড়া | 
যমের সমান সাজে দিয়ে গোফ নাড়া ॥ 

ভীম মল্লবীর সাজে টানে বাঁশ গোটা | 
পাথর বিন্ধিয়া পাড়ে দিয়ে চুণের ফোটা ॥ (>) 
সঙ্গে সব ধানুকী চামর বান্ধা বাশে। 

TOA মেঘের ঘটা যেমন আকাশে ॥ 

ধায় সব ফরখান করি বীরপণা | 

ফলকু সাজিয়! যায় শত হাত খানা ॥ 
রায়-বাশ্যা (২) পাইক হাজার হাজার ধায়। 
মেল! পাড়া করিতে যমের সঙ্গে চায় ॥ (৩) 
গোড়েশ্বর সাজিল চাপিয়া গজ মত্ত | 
আড়ানী শোভিত শিরে শোতে ধবল ছাতা ॥ 
সরিষা না যায় তুল সেনার চাপানে। 
পাখরিয়া ঘোড়া সব চলে কাণে কাণে ॥ 


a ee ee re ৮ পাস 


(>) তাহাদের শিক্ষা এইরূপ উৎকৃষ্ট যে, একটা পাথরের গায় চুণের 
ফোট! দিয়! লক্ষ্য নির্দিষ্ট করিয়া দিলে তাহারা সেই স্থান বাণ দিয়া ভেদ 
করিয়া ফেলিতে পারে । (২) যেসকল সৈন্তের হস্তে “রায় বাশ” বেংশ- 
দণ্ডবিশেষ) ছিল। (৩) বমের সঙ্গেও বোঝাপড়া অর্থাৎ বল পরীক্ষা 
করিতে প্রস্তুত | 





৪১৩ 


338 


রাণীর আত্মহত্যা ও 
ছয় বধূর সহমরণ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


হেলাইয়া শুণ্ড চলে যত করিবর । 
গণ্ডেতে সিন্দুর শুণ্ডে লোহার TANT | 
আগু দলে সেনাপতি বেটে নিল বাট | 
চলিল রাজার সঙ্গে নব লক্ষ ঠাট ॥ 
রথভরে চলে রথী দেখি বিপরীত | 
কনক-কলস HTS পতাকা-শোভিত ॥ 
বার ভূঞা চলে ঘোড়া করিয়া তাজনী (>) | 
আচ্ছাদিত ধুলায় গগনে দিনমণি ॥ 
সভা আগে মহামদ করেছে পয়ান | 
ছয় বেটা সঙ্গে রাজ! কর্ণসেন যান ॥ 
ইন্দ্র যায় সঙ্গে ধায় গঙ্গাধর SID | 
ঘোর শব্দে সঘনে ডাকয়ে মার কাট ॥ 
গৌড় রেখে পার হৈল ভৈরবীর জল | 
দ্বিজ রামচন্দ্রে গান শরীধর্ম্মমঙ্গল ॥ 


কর্ণসেনের বিবাহ | 

ময়নীগড়ের রাজা কর্ণসেন ইছাইঘোষের সঙ্গে যুদ্ধে ছয় পুত্র হারাইয়া- 
ছেন, সেই শোকে AF প্রাণত্যাগ করিয়াছেন । স্ত্রী ও পুত্রগণের বিয়োগে 
কাতর চিত্তে তিনি সন্যাসীর বেশে গৌড়ের সম্রাটের সহিত দেখা করিতে 
গমন করেন। গৌড়েশ্বরের পক্ষ অবলম্বন করিয়া কর্ণসৈেনের এই ছূর্গতি 
হইয়াছে, এজন্য গৌড়েশ্বর অত্যন্ত afte হন। তিনি বৃদ্ধ কর্ণসেনকে 
JA করিবার জন্য বিশেষ উৎকন্ঠিত হইয়া স্বীয় BAW পরম রূপবতী 
শ্যালিকা রঞ্জাকে তাহার সহিত বিবাহ দিতে কৃতসংকল্প হন। 
কিন্তু গৌড়েশ্বরের মহাঁপাত্র (Prime Minister) মহামদ এই বিবাহে 
বিরোধী হইবেন অনুমান করিয়া রাজা তাহাকে কামরূপ জয় করিতে 
প্রেরণ করেন, ও স্বীয় শ্বশুর রাজা RAAT সন্মত করাইয়া মহাঁমদের 
অন্ুপস্থিতি-কাঁলে এই বিবাহ সম্পন্ন করেন। 


বাসা ঘরে উপনীত হল্য মহীপতি | 
কর্ণসেনের পাটরাঁণী নাম শিলাবতী ॥ 
রাণীর নিকটে সেন কাঁদিয়া কহিল। 
ছয় পুত্র তোমার AACA FA মল্যো ॥ 
শিলাবতী পুত্র-শোকে কান্দিয়া ব্যাকুল | 
জীবন তেজিল রাণী খায়্যা হলাহল ॥ 





পপ 


(১) তর্জন। 


eaaa গীত _রামচন্দর বাড়,য্যা_-ধঃ ১৭শ শতাব্দী | 32১৫ 


ছয় বধু অনুমৃতা হইল! তখন | 
অশৌচান্তে পিওদান করিল! রাজন ॥ 
কর্ণসেন বলে আমি ঘরে না রহিব। 
উদাসীন হয়্যে আমি বৃন্দাবন যাব ॥ কর্ণসেনের AAA 
দেখিব মধুর! কাশী দ্বারকা-তুবন। 
পুত্ৰশোকে উদাসীন হইলো রাজন ॥ 
গলায় তুলসীর মালা মাথায় টোপর | 
কৌপীন পরিল রাখি পাটের অন্বর ॥ 
হরে কৃষ্ণ গোবিন্দ সদাই মুখে বলে। 
বৈরাগ্য হইয়া রাজ! কর্ণসেন চলে ॥ 
মনে করে বৃদ্ধকালে হব SATA | 
গোড়েশ্বর নৃপতিকে দেখা করে আসি ॥ 
আচম্বিতে মায়াজাল বিধির লিখন | 
ARA রাজার দরবারে দরশন ॥ 
কর্ণসেন কাদিল রাজার বি্ধমানে। 
গৃহ-শূন্য বিধাতা করিল এতদিনে ॥ 
রাজ্য লইয়া ইচ্ছাই গোআলা রাজ! হল্য। 
পুত্র-শোকে পাটরাণী শিলাবতী মল্য ॥ 
উদাসীন Sai যাই তুমি আজ্ঞা দিলে। 
রাজা! বলে কর্ণসেন অবোধ হইলে ॥ 
বৃদ্ধক দশাতে কোথা হবে দেশাস্তরী ৷ 
ঘরে TI কৃষ্ণ ভজ দৃঢ় মন করি ॥ 

তবে THT কভু করেন ঈশ্বর | 

আজি stan বিভা দিব গৌড়ের ভিতর | 
পরম সুন্দরী FH যার ঘরে পাব। 
আপন হুকুমে তবে বিবাহ দিয়াব ॥ 

খল খল হাসে সেন রাজার দরবারে | 
বুড়াকালে Fal দান কেবা দিবে মোরে ॥ 


নিরানৈ (>) বৎসর বয়স গেল প্রায় | 

পোড়া ঘায়ে নুণের ছিটে কেন দেহ রায় ॥ 

হাতে ধরে বস্তাইল রায় গৌড়েশ্বর | কর্ণসেনকে গৃহী করিবার 
আমি আজি বিভা দিব রাত্রের ভিতর | জন্ত গৌড়েশ্বরের TF | 





(১) ৯৯। 


৪১৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


সোমঘোষের বেটা যদি হয় মহাবল | 
আর এক রাজ্য দিব ঢেকুর বদল ॥ 
এত OV তুষ্ট হল্য কর্ণসেন রায়। 
পাসরিল পুর্ব শোক রাজার কথায় ॥ 
বসন ভূষণে রাজা করিল সম্মান। 
রামচন্দ্র বাড়ুয্যা ধর্শের গীত গান ॥ 


কর্ণসেনে প্রবোধিয়া রায় গৌড়েশ্বর | 
দরবার হইতে রাজ! চলিল সত্বর ॥ 
আগে পিছে রহিল নফর লোক জন। 
অন্দর মহলে রাজা দিল দরশন ॥ 
ভান্ুমতী পাটরাণী পরম সুন্দরী | 
কাছে ULI ছোট বুনী (>) রঞ্জা বি্যাধরী ॥ 
ব্যস্ত VM পাখালিতে চরণ-কমল। 
সোণার ঝারিতে রঞ্জা যোগাইল জল ॥ 
রঞ্জাকে দেখিয়া রাজা বিস্ময় হইল। 
পরম সুন্দরী কন্যা কোথা TS (২) এলো! ॥ 
রস্তাব্তী অরুন্ধতী কিবা তিলোত্তম! | 
রাধিকা গৌরী শচীন্দ্রাণী কিবা সত্যভামা ॥ 
পীনোননত-পয়োধর। মুখে মৃদু হাসি। 
অনুমৃতা রতি কি হেথা ফিরে আসি ॥ 
আইবুড় কন্যা বলে জানিল চলনে (৩) | 
শ্যালিকা-দানের অভি- এই মেয়ে বিভা দিব রাজা কর্ণসেনে ॥ 
ii রাজা বলে SAS না কহিলে নয় | 
কার Fal আসিয়াছে আমার আললয় ॥ 
মন হলে! চঞ্চল এ তত্ব জানিবারে | 
কোন্‌ দেবতার কন্যা এলে! কহ মোর ঘরে ॥ 
BATS! বলে প্রভু কর অবগতি | 
কনিষ্ঠা ভগিনী মোর নাম রঞ্জাবতী ॥ 
ভগিনীকে এনেছি কালি দাসী পাঠাইয়া | 
হাসিতে লাগিল রাজা পরিচয় পায়্যা ॥ 
অতঃপর রঞ্জাবতী তোমায় আমায় ঘর । 
পরিহাস রঞ্জার সহিত পরম্পর ॥ 


ee 7 


(১) ভগিনী । (২) হইতে। (৩) চাল-চলন (ব্যবহার) দেখিয়! | 





ধৰ্ম্মরাজের গীত- রামচন্দ্র বাড়য্যা_১৭শ শতাব্দী | ৪১৭ 


রাণীর সহিত রাজা যুক্তি আরস্তিল। 

এই কন্ঠ! কর্ণসেনে বিভা দিতে হলো ॥ 

বনেতে মরিতে যায় উদাসীন হৈয়্যা | 

কর্ণসেনে রাখিব রঞ্জাকে বিয়া দিয়া ॥ 

রাণী বলে কর্ণসেনের বয়স বিস্তর । 

বড় ভাই মহামদ দেশের AYET ॥ 

যদি শুলে ভাই মোর বিবাহের Fel | 

কর্ণসেনে faa দিয়া বড় হইব বিতথা (১) ॥ 
রঞ্জাবতী ছোট বনি মা বাপের প্রাণ | 

ইহার উপায় কহ হয়্য সাবধান ॥ 

পিতা মাতা তোমার বচন ছাড়া নয় | 

দেশে পাত্র থাকিলে বিবাহ নাঞি হয় ॥ 

এত শুনি গৌড়েশ্বর করিলেন গমন | 
পুনর্বার দরবারে দিল দরশন ॥ 

রাজা বলে মহাপাত্র শুন মোর বাণী। 

কাউর জিনিতে তুমি করহ উঠানি ॥ 

কামাধ্যার বরে রাজা ধরে মহাবল। মাহুদ্াকে কামরূপে 
পাতাল ভেদিয়া বাঢ়ে গণ্ডকীর জল ॥ প্রেরণ। 
তুমি সাজ্যা (২) নাঞি গেল্যা উপায় নাঞি দেখি | 
তের লক্ষ কাউরে খাজনা হলো বাকী ॥ 

হাত্যার (৩) বান্ধিয়া যায় কাউর উপরে | 
কর্পুরধলে (8) বেন্ধ্যা আন গৌউড় ARCA ॥ 

বার হাজার সেনা লয়্যা মের দোসর । 

মহামদ পাত্র গেল HST উপর ॥ 

পার হত্য। না পারিল গণ্কীর বান | 
গৌড়েশ্বর রাজা লয়্যা কর অবধান ॥ 

রমতী (৫) নগরে থাকে বেনু নৃপবর (V) | 

লোক দিয়া আনাইল রায় গৌড়েশ্বর ॥ 





(১) বিপন্ন । (২) সাজিয়া = যুদ্ধ-সজ্জা করিয়া | 
(৩) হাতিয়ার। (৪) কর্পূরধল কামরূপের রাজা | 
(৫) রমাবতী, প্রাচীন গৌড়ের রাজধানী । তাত্রশাসনে ইহা 

“রমাবতী” নামে আখ্যাত। এ সম্বন্ধে মাণিক গাঙ্গুলীর ধর্শমঙ্গল-কাব্যের 

ভূমিকার বিস্তৃতরূপে আলোচনা করা হইয়াছে । 
(৬) গোৌড়েশ্বরের শ্বশুর | 


৫৩ 


৪১৮ 


শ্বশুরের সন্মতি | 


শুভ বিবাহ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


রাজ! বলে মহাশয় কর অবধান। 
তোমার কন্তাকে কর কর্ণসেনে দান | 
CAR রায় বলে তুমি প্রধান জামাতা | 
তোমার বচন নাঞি করিব অন্যথা ॥ 
রঞ্জার বিবাহ হবে আনন্দ অপার। 
রাজার মহলেতে রাখিয়! পরিবার ॥ 
লগ্ন করিয়া রাজা অধিবাস করে | 
fax রামচন্দ্র গায় অনাদির বরে ॥ 


শুনিয়া এই কথা সেনেরে দিতে সুতা 
সুন্দরী রঞ্জা বিগ্যাধরী | 

হরিষযুক্ত মনে যতেক বন্ধুজনে 
আনে নিমন্ত্রণ করি ॥ 

বাগ্ের উঠয়ে রোল Corry জয়ঢোল 
কন্ধল দড়মাসা নিশানি। 

মৃদঙ্গ কাসি we টমক জগঝম্প 
কাসর বা করুদ্রবীণা বেণী ॥ 

প্রাঙ্গণে পুতি খুটা মাণিক-হেম-পাটা 
উপরে দিল সায়মানা। 
চৌদিকে TIE সর্বজন! ॥ 

করিয়া শুভ বেদ দ্বিজেতে পড়েন বেদ 
আনন্দ হইয়া বেনু AA | 

আরোপিয়া শ্বর্ণ-কুম্ভ করিল কর্ন্ম আরম্ভ 
গণেশ আদি করি দেব পূজা! ॥ 

হরিদ্রাযুত ভূনি পেচেতে শোভে মণি 
বরণেতে তিমির বিনাশে। 

পরিয়া রূপবতী পদ্মিনী-সমান জ্যোতি 
আসিয়া বসিল! পিতার পাশে ॥ 

প্রশস্ত পাত্র নিলা খেড়নি গন্ধশিলা 
ধান্য দূর্বা আর পুষ্প ফল। 

দধি wo Pres দিলেন নৃপবর 


স্বস্তিক শঙ্খ আর কজ্জল ৷৷ 


ধন্মরাজের গীত রামচন্দ্র বাঁড়ষ্যা--১৭শ শতাব্দী। 
সিদ্ধার্থ গোরোচনা দর্পণ রৌপ্য সোণ! 


অত্র STA আর চামর | 


স্বর্ণ প্রশস্ত থালে কন্তার কপালে 


বান্ধিল বেনু নৃপবর ॥ 


করিয়া frága (>) নিছিয়া ফেলিল পাণ 


ভূপ হৈল সজল নয়নে | 


কনক-সিথি মাথে স্ত্র বান্ধিয়া হাতে 


আশিম্‌ করিল দ্বিজগণে ॥ 


বাজিল শঙ্খ বাঁশী আনন্দে রাজা আসি 


মৃত্তিকা পূজে হরিতে । 


আনন্দে SAF করিল! নান্দীমুখ 


দিলেন বস্গুধারা YS ॥ 


অধিবাস সারি বসিলা অধিকারী 


হইয়া আনন্দ অপার | 


রূপেতে সত্যভামা শতেক আর্য রামা 


শোভিত নানা অলঙ্কার ॥ 


মন্থর! রাণা সঙ্গে শতেক আয়্যা রঙ্গে 


FLAS FS হাতে aia | 
কৌতুকে ঘরে ঘরে 
চলিল যতেক সুন্দরী ॥ 


দুন্জন-সিংহ -সুত গোপাল সিংহ খ্যাত 


বৈষ্ণব প্রহলাদ-সমান। 


তশ্ত দেশে বাস ধর্মের ইতিহাস 


fae রামচন্দে গান ॥ 


ঘরে ঘরে জল AM আইল এয়্যগণ। 
পরিহাস কৌতুকে মহলে দরশন ॥ 

গৌড়েস্বর সুবেশ করিয়া কর্ণসেনে। 
অধিবাস করাইল আনায়্যা ব্রাহ্মণে ॥ 
বরসাজে কর্ণসেন চাপি চতুর্দোলে। 
উপনীত হৈল গিয়া রাজার মহলে ॥ 
যত CHM বর দেখি হায় হায় করে। 
এমন সুন্দরী Fal দিল বুড়! বরে ॥ 


(১) নিচিয়া। 


৪১৯ 


বিবাহ সমাপ্তি 


৪8২০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


অঝোর নয়নে কীদে রাজার শাশুড়ী | 
বর দেখে মন্থর! (১) মাথায় ভাঙ্গে হাড়ী ॥ 
রঞ্জার কপালে বলি ছিলা বুড়া বর। 

কে বলে যে করিল রায় গৌড়েশ্বর ॥ 
বেনু রাজা জামাতা করিল বরণ | 
সুগন্ধি চন্দন মালা বসন ভূষণ ॥ 
প্রী-আচার করিতে মন্থরা রাজরাণী। 
উানেরো থালা হাতে মরালগামিনী ॥ 
আয়্যা সঙ্গে তিন বার প্রদক্ষিণ হল্যো। 
ayo অর্ঘ্য দিয়া দধি চরণে ঢালিল ॥ 
নানামত ওষধ করিয়া সাবধানে | 

পাণ নিছিয়া ফেলাইল হুলুই চারিপানে ॥ 
বরের বদনে বস্ত্র আচ্ছাদন দিয়া | 


চারি জনে কন্যা তোলে পাটে VST ॥ 


যোড়হাতে সুন্দরী রহিল! হেট-মাথে। 
গায়ের বরণ যেন fala ঝলকে ॥ 

সাত বার প্রদক্ষিণ কর্যা সেই বেলা | 
বর-কণ্ঠা দুজনে বদল হল্য মালা ॥ 

ছাউনি নাড়িল কন্য পড়ে জয়ধ্বনি | 

তবে Sal দান কৈল বেনু নুপমণি ॥ 
অনেক যৌতুক দিল করিয়া সম্মান | 
ব্ৰাহ্মণে গেঠ্যাল! (২) বান্ধে বেদের বিধান ॥ 
অরুন্ধতী (৩) লাজাহোম ক্রিয়া হৈল সারা। 
বর-কণ্ঠা ঘরে নিল দিয়া জলধারা ॥ 
ক্ষীরখণ্ড ভৌজনেতে বঞ্চিল বাসর | 

এত দূরে পালা সাঙ্গ শুন মায়াধর ॥ 

দ্বিজ রামচন্দ্রে গান অনাগ্ভার পায়। 
হরিধবনি বল সভে পালা হল্য সায় ॥ 


(১) রঞ্জার মাতার নাম। R) গ্রন্থি। 
একটি নক্ষত্র। বিবাহ-কালে বৈদিকমন্ত্রপাঠসহকাঁরে নব- 
ACE এ অরুন্ধতী নক্ষত্র দেখান হয়, তাহাতেই বর-বধূু ইহ-পরকালে 
পরস্পর সন্মিলিত থাকেন। 


ধন্মরাজের গীত- রামনারায়ণ__-১৭শ শতাব্দী | 


রামনারায়ণ -্ৃষ্তীয় ১৭শ শতাব্দী | 
ঢেকুর-বিজয় | 
রামনারায়ণের অন্ত কোন পরিচয় পাওয়া যায় নাই। তিনি “রাম- 
কৃষ্ণে'র কনিষ্ঠ ভ্রাতা, এই মাত্র তণিতায় পাওয়া গিয়াছে । যে g3- 
লিখিত পুথি হইতে এই অংশ উদ্ধত হইল তাহা বাং ১১৯৩ সালের 
(১৭৮৩ খৃঃ) লেখা । আমরা গ্রন্থরচনার কাল সপ্তদশ শতাব্দী বলিয়া 
অনুমান করি। | 
পূর্বে এক স্থানে উক্ত হইয়াছে, সোমঘোষের পুত্র ইছাইঘোষ 

ঢেকুর অধিকার করিয়া রাজকর বন্ধ করেন। কথিত আছে “দেবী 
শ্তামরূপা+র কৃপায় ইছাই সমরে অজেয় হইয়াছিলেন। গৌড়েশ্বর কুপিত 
হইয়া সাত বার ঢেকুর আক্রমণ করিয়া পরাজিত হন। শেষ যুদ্ধে লাউ- 
সেনের পিতা কর্ণসেন তীহার সপ্ত AA হারাইয়৷ শোকগ্রস্ত হন। 
লাউদেনকে এবার CHOTA ইছাইকে দমন করিয়া প্রতিশোধ লইবার 
জন্য পাঠাইয়াছেন। লাউসেনের প্রধান সেনাপতি কালু'ডোমের হস্তে 
ইছাইর প্রিয় প্রধান যোদ্ধা লোহাটার মৃত্যু Bae লাউসেন অজয় 
পার হইয়া আসিয়াছেন। 

লাউসেন থান দিল (১) ঢেকুর উপর | 

যোড়া শিঙ্গা মারে কালু (২) বীর ধনুর্ধর ॥ 

তের WAS ঘন দেয় নাগরা নিশান | (৩) 

শব্দ শুনি ইছাই কোপেতে কম্পবান ॥ 

ঘন-ঘোর-লোচনে জবার জ্যোতিঃ সার (8) | 

কোটাল কোটাল বলি দিলেক হকার (e) ॥ 

অবিলম্বে কোটাল আইল সেই ঠাঞ্জি। 

মহাদর্প করি তারে জিজ্ঞাসে ইছাই ॥ 

গড়ের দক্ষিণে শুনি বাজনা কিসের | 

চল শীঘ্র চণ্ডাল (৬) করিয়া আয় টের ॥ 

বলিতে বচন মাত্রেক হয়্যাছিল ব্যাজ । (৭) 

যাম্য গড়ে উপনীত রজনীর রাজ (৮) ॥ 


(১) স্থান লইলেন। (২) কালু ছুইটি শিঙ্গা একত্রে নিনাদ করিল। 


(৩) তের দলুই নামক সেনা নাগর! বাজাইয়| নিশান তুলিল। 

(8) ঘন-খোর চক্ষে জবার জ্যোতিঃ দেখা দিল। (৫) হুঙ্কার । 
(৬) কোটাল চণ্ডাল জাতীয় ছিল।. (৭) ইছাইএর এই আদেশ 
দিতে মাত্র যে বিলম্ব হইয়াছিল। (৮) কোটাল। 


৪২১ 


লাউসেনের আগমন। 


৪২২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কে।টালের সঙ্গে লাউসেনে কোটাল বলএ ক্রোধমুখে। 

লাউসেনের কথ! | নাগরা নিশান হেথা দেহ কোন্‌ বুকে ॥ 
কোথা থাক কিবা নাম কাহার নন্দন | 
ces করিলে স্থিতি কিসের কারণ ॥ 


সেন বলে শুন কাঁহ সকল ভারতী | 
লাউসেম নাম মোর ময়নাতে স্থিতি ॥ 
কর্ণসেন পিতা মোর রঞ্জাবতী মা। 

যে হেতু আসিয়াছি হেথা শুন কই তা ॥ 
এদেশের অধিপতি রাজা গৌড়েশ্বর | 

সে পাঠাল্য নিতে মোরে ঢেকুরের ঘর ॥ 
গিয়া Aa গৌণহীনে কহ গোপরাজে (>) | 
কর দিয়া সুখে AF ঢেকুরের মাঝে ॥ 
নতুবা সমর দিকু যদি বল আছে। 

খই কথ! কহ গিয়। ইছাএর কাছে ॥ 
হাসিয়া কোটাল বলে শুন সমাচার । 
গৌড়েশ্বর আপনি আইল সাত বার ॥ 
সংহতি আনিয়াছিল নব লক্ষ দল। 

পার EOS না পার্যাছে অজএর জল | 
মহাবীর ইছাই না গেল তার কাছে। 
লোহাটার (২) রণে সেহ পলাইয়া গেছে (৩) ॥ 
ইন্দ্র যম বরুণ ইছাএ (৪) PAIA | 

কেন হেথা আসিয়াছ হারাইতে প্রাণ ॥ 
অন্য হৈলে এখনি সকল নিত SST | 
প্রাণ লয়্যা যাহ ধর্ম্মদ্বার দিনু ছাড়া। ॥ 
হাসিয়া বলেন সেন না জানিম্‌ আম! | 
মোরে কি ছাড়িয়া দিবি তোরে দিনু ক্ষমা ॥ 
বাঁললে যে লোহাট! বড় মহাবীর | 
অনায়াসে কালু তার কাটিলেক শির ॥ 





(১) ঢেকুরের রাজা ইছাই ঘোষ গোয়াল! জাতীয় ছিলেন। 

(২) ইছাই ঘোষের প্রধান সেনাপতির নাম লোহাটা। 

(৩) মহাবীর ইছাইকে যুদ্ধে উপস্থিত হইতে হয় নাই, লোহাটার 
সঙ্গে যুদ্ধে হারিয়া গৌড়াধিপকে পলাইয়া যাইতে হইয়াছে | 

(8) ZERAN নাদে । 





ধশ্মরাজের গীত- _রামনারায়ণ__-১৭শ শতাব্দী | 8২৩ 


অজয় নদীর তোরা কর অহঙ্কার | 

হয়ে চাপি হেলায় হয়্যাছি আমি পার ॥ 
তোর সঙ্গে বাক্যব্যয় নাঞি প্রয়োজন | 
যাহ He ইছাএ বলহ বিবরণ ॥ 

শীঘ্র চল কদাচিৎ নাঞি Fay (১) হেথা। 
কালু বীর কুপিলে কাটিয়্যা নিব মাথা ॥ 
সেনের বচনে ভয় পায়্যা নিশাপতি । 
feni আইল ইছাএরে কহিতে ভারতী ॥ 


ইছাএ প্রণাম করি অতি সবিনয় | 
করযোড়ে কোটাল সকল কথা কয় ॥ কোঁটালের নিবেদন । 
কর্ণসেন রাজারে জানহ মহাশয় | 

তব যুদ্ধে পূর্বেতে হইয়্যা পরাজয় ॥ 
পলাইয়৷ ময়নাতে করিয়াছে ধাম। 
তার পুত্র আসিয়াছে লাউসেন নাম ॥ 
সঙ্গে আছে একজন কালু নামে বীর | 
তার হাতে কাটা গেছে লোহাটার শির ॥ 
বাজী চাপি পার হৈল অজন্বের বারি | 
আমারে কহিল কথা বড় দপ করি ॥ 
ইছাএ কহগ্যা শীঘ এই সমাচার | 
কর দিয়া রাকুক ঢেকুর অধিকার ॥ 
নতুবা করুক রণ যদি বল থাকে । 

এই কথা পুনঃ পুনঃ কহিল আমাকে ॥ 
কোটালের বচনে ইছাএ চমৎকার | 
কি বলি অরাতিগণ অজয় হল্য পার ॥ 
পবন বরুণ যদি হয় মোর অরি। 
পার হৈতে নারে নদী অজয়ের বারি ॥ 
তরিল তরঙ্গ (২) রিপু চাপিয়া তুরঙ্গ । 
গড় চাপি বসিল ন! করে ভ্রভঙ্গ ॥ 
গোড়েশ্বর আল্য পুর লইবার জন্ত ৷ 
সাত বার পলাইল নব লক্ষ OTD ॥ 
হেন বীর এক শরে হইল সংহার। 
অতঃপর ঘোরতর বিপদ আমার ॥ 





(>) নাহি রহিও। (২) ware উত্তীর্ণ ছইল। 


৪২৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এতেক ভাবিয়া মনে ঢেকুরের রাজ! | 
দেবীপূা। একমনে পুজা করে দেবী চারিভূজা ॥ 

কাড়া কাসি করতাল কাসর করতাল। 
ye মাদল বাজে মন্দিরা রসাল ॥ 
RATS জগঝম্প বাজে CAG! CATS | 
নানারূপ atin বাজিছে রণপঁড়া ॥ 
দড়মসা দগড়ি দামামা দুর দুর | 

রণশিঙ্গা রায়বেলি বাজে রণতুর ॥ 

শিঙ্গা সানি সারিঙ্গা সঘন সপ্রস্বরা। 
ব্যালিস (>) বাজনা বাজি কম্পবান ধারা | 
চন্দ্ৰাতপ টানাঞা হেটেতে (2) বৈসে তার | 
বিবিধ প্রকারেতে পূজার উপচার ॥ 

ধূপ দীপ নেবেদ্যাদি ত্রিদণ্ুপাজলা C?) | 
সুচারু চন্দন pal চিনিটাপা কলা ॥ 
গুণিগণ গীত গায় নাচে নট নটী | 
পুরন্দর প্রভৃতি পূজার পরিপাটী ॥ 
নানারূপ কুস্থম জবার সীমা নাঞি। 
স্তপ BA. SAH (৩) কৃত শত ঠাঁঞি ॥ 
পূজার পদ্ধতি ধরে পুরোধা (8) ব্রাহ্মণ | 
সাবধানে সপ্তশতী (৫) পড়ে কত জন ॥ 
মেষ মোষ (৬) ছাগল দিলেক বলিদান | 
মহাবিদ্যা জপ করে হয়্যা সাবধান ॥ 
ত্ৰিভুবনে শ্রেষ্ঠ বিদ্যা ষোড়শ অক্ষরী। 
অষ্টোত্তর শত জপে মহাশঙ্খ ধরি ॥ 


মন্ত্রের অধীন আর ভক্তের কারণ। 
কালীর আবির্ভাব। নিজ মৃত্তি ধরি কালী দিলা দরশন ॥ 

মুক্তকেশী চতুভু জা করাল বদন! | 

লহ লহ বদনেতে লম্বিত রসনা ॥ 

কোটর নয়ন তিন গলে মুগ্ডমাল। 

SS বাম ভূজে AH শোভিত বিশাল ॥ 


(১) ৪২। (২) নীচে। (৩) পদ্ম । 
(৪) পুরোহিত। (৫) চণ্ডী। (৬) মহিষ 


ধন্মরাজের গীত__রামনারায়ণ -১৭শ শতাব্দী | ৪২৫ 
হেটে বাম ভূজে মুণ্ড রক্তধারা তায় । 


উৰ্দ্ধমুখ করিয়া pals রক্ত খায় ॥ 
দক্ষিণ যুগল Ga বরদ অভয় | 
নরকরকিস্কিণী কোমর সমুদয় ॥ 
দু-কাণে লম্বিত শব ভয়ঙ্কর শোভা | 
মহারৌদ্রী মহাকালী মহামেঘপ্রভা ॥ 
মড়ার বুকেতে শোভা চরণ-ছখানি। 
দিগন্বরী মহামায়া শ্মশানবাসিনী ॥ 


বর মাগ বর মাগ কন ভদ্রকালী | 
স্তব করে ইছাই সমুখে কৃতাঞ্জলি ॥ 
জগতব্যাপক বিশ্বরূপা নারায়ণী। 
জগজনে পূজে রাঙ্গা চরণ-ছুখানি ॥ 
নিদ্রারূপে অচেতনে কৈলে বনমালী । 
নমস্তে ভুবন-মাতা নমে! SAFIN ॥ 
চিন্তি মন জ্ঞানরূপ! ত্রিগুণধারিণী। 
সদানন্দময়ী দুর্গা তুমিত যোগিনী ॥ ইছাইএর স্ত্রতি। 
সমরে আনন্দে নাচ দিয়া করতালি। 
নমস্তে ভুবন-মাতা নমে! ভদ্রকালী I 
অনাথাদি দীন ভয়াতুর বদ্ধজনে | 
তুমি কর্তী সভাকার ছুঃখ-বিমোচনে ॥ 
যমুনা হইলে পার হইয়া শৃকালী । 
নমন্তে ভুবন-মাতা নমো তদ্রকালী ॥ 
নমে দুৰ্গা শিবারূপা ভীমরবা সতী | 
শচী রাধা সাবিত্রী সারদ অরুন্ধতী ॥ 
sary sath তুমি আপনি মৈথিলী | 
নমন্তে ভুবন-মাত! নমো ভদ্রকালী ॥ 
রণে বনে শত্রমধ্যে অস্তরীক্ষে জলে। 
তুমিত রক্ষার হেতু আগমেতে বলে ॥ 
ও চরণ বুকেতে ধারণ কৈল শূলী | 
নমন্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী ॥ 
অপার দুস্তরার্ণবে পড়য়ে যেই প্রাণী | 
তাহারে তারিতে মাতা তুমিত তরণী ॥ 


৫৪ 


১২৬ 


বর-প্রার্থনা | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তব PAA তরে সব দায় টালি। 

ATS ভুবন-মাতা নমো ভদ্রকালী ॥ 

তুমি লোভ তুমি মোহ তুমি দর্পপদ | 

তুমি কাম তুমি ক্রোধ তুমিত বিপদ ॥ 

যে জন তোমারে সেবে সেই পুণ্যশালী। 

নমস্তে ভূবন-মাতা নমো ভদ্রকালী ॥ 

তুমি ধৰ্ম্ম তুমি কৰ্ম্ম তুমি ব্ৰহ্মসার । 

এ চৌদ্দভূবন (>) মাত৷ বিভূতি (২) তোমার ॥ 
তুমি শান্ত তুমি ate তুমিত করালী। 

নমস্তে ভুবন-মাতা নমে! ভদ্রকালী ॥ 


মুহুমু হু মহাস্তব পড়ে মহাবীর | 

ঈশ্বরী বলে রে ইছাই হও স্থির ॥ 

কোন দায় পড়িয়াছ কিসের ভাবনা | 
ব্যাধিবশে কি বা বাছা পাত্যাছ যন্ত্রণা ॥ 
পুত্র-বাঞ্ছা মনে কিবা আর রাজ্যধন। 
সত্য করি ইছাই বল বিবরণ ॥ 

ইন্দপদ ae কিব! হত্যে চাও মনু। 

যাহা চাহিবে তাহা দিব কহিলাম তন্তু (৩) ॥ 
ঈশ্বরীর WATS বলএ ইছাই। 

ধন পুত্র রাজ্য ইন্দ্রপদ নাঞি চাই ॥ 
লাউসেন নামে বীর রঞ্জার তনয় | 

বাজী চাপি পার হৈল দুরন্ত অজয় ॥ 
সমরে মারিল বীর লোহাটা বজ্জরে (৪)। 
থানা আলি দিল মোর গড়ের উপরে ॥ 
যে অজয় পার হৈতে ইন্দ্র ভয় মানে। 

সে অজয় পার হৈয়া আল্য হয়-যানে (৫) ॥ 
নব লক্ষ দলে গৌড়েশ্বর আস্তা ছিল। 
একা লোহাটার রণে ভঙ্গ দিয়া গেল ॥ 
লাউসেনের সঙ্গে কালু ডোম এক বীর। 
লোহাটাকে মারিল মারিয়া এক তীর ॥ 





(১) সপ্ত সৰ্গ ও সপ্ত পাতাল। (২) Bey (৩) তোমাকে। 
(৪) লোহাটার পূর্ণ নাম লোহাটা বজ্র (বজ্জর)। সম্ভবতঃ ‘বজ্র’ 
লোহাটার উপাধি ছিল। (৫) অশ্ব চাপিয়া। 


ধর্মরাজের গীত-__রামনারাঁয়ণ_-১৭শ শতাব্দী । 


এমন ছূরস্ত রিপু আইল নিকটে | 

না জানি এবার মোর ভাগ্যে কিবা ঘটে ॥ 
FIN ঈষৎ হাসে ইছাই বচনে। 

কহিতে লাগিল চার্যা গোয়ালার পানে ॥ 
ইন্দ্র যম পবন বরুণ হুতাশন | 

চন্দ সূর্য্য বিধি বিষ্ণু কিবা পঞ্চানন ॥ 
ইহারা তোমারে জানে শুনরে ইছাই। 
অরি হয়্যা তোমার সমুখ হবে নাই ॥ 
কোন্‌ ছাঁর লাউসেন সহজে মানব | 
তারে ভয় হয়্যাছে এই হাস্তার্ণব ॥ 
ইছাই বলয়ে মাতা কহি সমাচার । 
ধন্মের সেবক সেন ধন্মশ-অবতার ॥ 
অবিরত See তাহার কাছে আছে। 
গাভী যেন সতত থাকএ বৎস-পিছে ॥ 
লোকমুখে Satie তাহার যত বল। 
জলন্ধরে বধ্যাছে শার্দ,ল কামদল (>) ॥ 
তারা-দীঘির জলে বড় আছিল কুস্তীর | 
অক্ষয় অমর নরে নাই সত্য নীর ॥ 
লাউসেন ধর্যা তার বধ্যাছে পরাণ। 
APE নটার (২) কাট্যাছে নাক কাণ ॥ 
এ সব সঙ্কট স্থান করিয়াছে জয়। 

হাতী মার্যা জীয়ায্যাছে কেহো কেহৈ| কয় ॥ (৩) 
গৌড়েশ্বর করিয়াছে ময়নার ভূপ। 
কপূরধলে জিনি জয় কৈল কামরূপ ॥ 
সঙ্গে তার কালু ডোম তাহার সোসর। 
উচ্চেঃশ্রবা সম ঘোড়া অগ্ডির-পাখর (8) ॥ 


i পি পল পল” __ 


(১) জলন্ধর নামক রাজ্য কামদল নামক ব্যাঘ্বের ছারা বিনষ্ট হয়, 


লাউসেন সেই TNF হত্যা করেন। এ সম্বন্ধে ধর্ম্মমঙ্গল-কাব্যে 
বিস্তৃত বিবরণ আছে | 

(২) স্থরিক্ষা নারী বারাঙ্গনা এক দেশের রাণী ছিল, সে লাউসেনকে 
প্রলোভনে TS করিতে চেষ্টা পাইয়াছিল। লাউসেন তাহার সমস্ত পূর্ণ 
করিয়! সর্ত অনুসারে তাহার নামিকা-কর্ণ ছেদন করিয়াছিলেন | 

(৩) কেহ কেহ বলে হস্তীকে বধ করিয়৷ লাউসেন পুনরায় তাহাকে 
জীবন দিয়াছে | (৪) লাউসেনের ঘোটকের ATT | 


৪২৭ 


৪২৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এক শরে লোহাটারে মাল্য কালু বীর | 
ঘোড়াএ করিল পার অজএর নীর ॥ 
CHAT BO আমার সন্দেহ হল্য মনে। 
নিবেদন কৈল তুয়া যুগল চরণে ॥ 
কথা গুনি ক্ষেমঙ্করী হাসে খল AA | 
দেবী বলে ওরে বাছা তো বড় পাগল ॥ 
সেনানী সমান সত তুমি মোর সার। 
তোর উপর বল করে এত শক্তি কার ॥ 
পাবকে পতঙ্গ ফুট্যা (১) প্রাণ হয় হার! | 
সেই মত মরয়ে তোমার শক্ত যারা ॥ 
মরিবার তরে উঠে পিপীলিকার পাখা। 
তেমতি হইল সেন ধৰ্ম্ম জানি RA 
বলিতে বলিতে দেবী বিষম কুপিত। 
মুখে হৈতে তিন বাণ খসে আচন্বিত | 
বাণ দিয়া ইছাএ অভয়! কিছু কয়। 
তিন শরে তিন বীর যাবে যমালয় ॥ 

বর ও তিন বাণ লাউসেন অণ্ডির-পাখর কালু বীর | 

দাঁন। এই তিন বাণে যাবে যমের মন্দির ॥ 
ইছাই বলেন হল্য বিপধ্যয় হয়। 
তুমি পাছে কর ত্যাগ এই করি ভয় ॥ 
ঈশ্বরী বলেন বাণী শুনহ ইছাই। 
সমর না" হল্যে জয় আমি যাব নাঞি ॥ 
দেউলে (২) রহিন্থ আমি না যাব কৈলাস। 
কদাচিৎ মনোমধ্যে না কর্য তরাস ॥ 
লাউসেন হেতু যদি শ্রীধন্ম ঠাকুর | 
তোর শক্র হন যদি আসিয়া ঢেকুর ॥ 
সেন লাগ্যা ধৰ্ম্ম যদি সমর করে BVT | 
মোর রণে ভঙ্গ দিবে রঙ্গ DS বস্তা ॥ 
ছাড় ভয় ভাবনা ভরসা কর গোপ। 
তো মরিলে ব্রহ্মার এ স্বষ্টি হবে লোপ ॥ 
যেই মুত্তি রক্তবীজে করিল বিনাশ | 
সেই বেশে ত্ৰিভুবন করিব গরাস ॥ 


(১) পড়িয়া। (২) দেবালয়ে। 





ধর্মরাজের গীত__রামনারায়ণ_-১৭শ শতাব্দী | 


চল ot চূর্ণ কর পূর্ণ রিপুদর্প। 

আজি রণে তুমি ores রিপু হবে সর্প ॥ 
ইছাএ আশ্বাস করি দেবী ভদ্রকালী। 
গিরিকর্ণ eye করেতে দিল তুলি ॥ 
কেবল ভাবনা শধৰ্ম্মের পদানুজ | 
রামনারায়ণ গায় AASB ॥ 


শ্যামরূপ! চরণে প্রণাম করি বীর। 
মালসাট মারি উঠে গরজে গভীর ॥ 

পাগ বান্ধে প্রবন্ধে কেবল পদ্মফুল | 

কল ধৌত কম্পিত কসনি (১) দুই কুল (২) ॥ 
চিরা (৩) বান্ধে চন্দ্রদ্যুতি চিকুরের ছটা । 
মাতঙ্গমুকুতা (৪) কাণে কাছে গালপাটা ॥ 
বাহুতে বিচিত্র বাধে বিচটার ছড়া। 

হীরা নীল! মাণিক মুকুতা তাম যোড়া ॥ 
অঙ্গে অঙ্গরেখী (৫) পরে দেখি লাগে ডর | 
পবন পাবক পৃথ্বী কাপে পুরন্দর ॥ 

পরিল চালনা দড় রঙ্গময় ধার। 

সঘনে ফিরায় আখি চক্রের আকার ॥ 
সৰ্ব্বাঙ্গে চন্দন পরে অতি মনোহর | 
অৰ্দ্ধচন্দ্ৰ ফোটা সাজে ললাট উপর ॥ 
পরিসর পেটা পরে পুরটের কড়া | 
কসনি কোমর দড় পাগ তথি বেড়া ॥ 
যষোড়া জম ধর বান্ধে ফুল নাঞ্ঞ যার | 

বাম দিগে বান্ধিলেক যুগল তলয়ার ॥ 
টানাটানি টাঙ্গী বান্ধে টলে পদে ধরা | 

2H ভাবে অমরাতে হানা দিবে পারা! (৬) ॥ 





(১) বেষ্টনী (Belt) | (2) পাগের ছুই দিকের বেষ্টনীতে 
স্বর্ণজ্যোতিঃ কম্পিত হইতেছে (পোগের ছইদিকে স্বর্ণের আঁচল থাকে )। 

(৩) Beaty) (৪) Tere | (৫) অঙ্গরক্ষা = TÉ | 
সম্ভবতঃ এই শব্দ হইতে “আল্লারখা” শব্দ আসিয়াছে | 

(৬) পারা = এই প্রকার বোধ হয়। 


ইছাইএর যুদ্ধ সন্জা। 


৪৩০ 


রণক্ষেত্রে Sate | 


SeT | 


লাউসেনের বিস্ময়। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তীরে তুণ পূর্ণ গুণ বান্ধে বীরবর | 
বিপত্তি বায়ান্ন হাজার Sta শর ॥ 

বাম হাতে বিরাজিত বিচিত্র কামুক | 
ডানি হাতে নিল শেল ঢেকুর বিভূত ॥ 
গণ্ডারের ঢাল Acs দিঠে কাম জম | 
হাকে হয় হংসের হরির দিগ্ভ্রম (>) ॥ 
ঘোর দাপে কাপে মহী অহি নহে স্থির | 
সাজ করি শ্যামার সদন AT বীর ॥ 
পার্কতীরে প্রণমএ পটুকা গলায় | 

জয় জয় জগতজননী স্থভাগায় | 

পুনঃ পুনঃ প্রণমএ মহী AGN বপু। 
CHAT কয় ক্ষয় হবে আজি রিপু ॥ 
বিদায় হইয়া বীর রণমুখে ছুটে । 

কালী জয় শব্দ আট দিগ্ময় উঠে ॥ 

শব শিবা বালা নারী পুর্ণকুস্ত জলে। 
বাম দিগে মহাবীর দেখে যাত্রাকালে ॥ 
গরু মুগ ব্রাহ্মণ FAX অব্দাত। 
যাত্রীকালে যাম্যে দেখে ঢেকুরের নাথ ॥ 
সমুখে MAA CHR বৎস দুগ্ধ খায় | 
সমুখেতে নৃকাস্তি শিক আগে চলি যায় ॥ 
চল দল অচলা চঞ্চলা দুচরণে | 

মহাদর্পে উপনীত হৈল আসি রণে ॥ 


দেখি লাউসেন বীর হৈল চমকিত। 
সেন বলে ইন্দ্র কেন হেথা আচদ্বিত ॥ 
ধন্য ধন্য মহাবীর মাতা পিতা ধন্য । 
নাঞ্ জানি পূর্বজন্মে কত কৈল পুণ্য ॥ 
যেন মুখ তেন বুক তেন হাত N | 
প্রফুল্ল কমল ত্বাখি সুবলিত গা ॥ 
নাসিকা গরুড়ে রঞ্জে কামে NMA রূপ। 
CEA অবনী ধন্য হেন বীর ভূপ ॥ 








(>) তাহার কণ্ঠস্বর এরূপ গভীর ও উচ্চ যে, তাচাতে ঘোটক, হাঁস 
ও সিংহেরও দিগ্ভ্রম হইয়া থাকে। 


ধন্মরাজের গীত রামনারায়ণ_-১৭শ শতাব্দী । ৪৩১ 


এই মত মনে বহু বাখানিল CTA | 
ত্বরাযুত হয়্যা যুদ্ধের সজ্জিলেন ॥ 
করযোড়ে কালু বীর হেন কালে FA | 
তুমি রণে আও যাবে উপযুক্ত নয় ॥ কালুর যুদ্ধে যাইতে 
সেবকে সারিলে কাৰ্য্য না ষায় ঠাকুর | অনুষতি আনা | 
আজ্ঞ৷ হকু আমি জয় করিএ ঢেকুর ॥ 
কোন্‌ বীর ইছাই ওয়ালা কিসে গুণি। 
তাহার সমরে তুমি চলিবে আপনি ॥ 

ধনে বলে যেই জন হয় ত সোসর | 

তার সঙ্গে মৈত্র তার সঙ্গে সান্দ্রে পর (>) ॥ 
ধনে বলে গোয়াল! তোমার সম AA | 

তার যুদ্ধে কেন তুমি যাবে মহাশয় ॥ 
বিশেষ বচন বলি বস্তা রহ তুমি । 

ইছাই গোয়াল! বান্ধি আনি দিব আমি ॥ 
কোন্‌ ছার Sate কিসের বলবান্‌। 

এক বাণে অবিলম্বে বধিব পরাণ ॥ 
লোহার প্রতাপ গোড়ে সর্বকাল। 
অবিরত চমকয়ে গৌড়ের ভূপাল N 

তব পদরেণু-ভূষা দেহ মহাশয় | 

এক ATT সে বীর গেছে যমালয় ॥ 

সেই মত Beta করিব আমি aes | 
মনোমাঝে মহাশয় না মান্ত তরাস। 

সেন বলে শুন সত্য কালু সিংহ বর। 
সাবধানে Say আজি ইছাই সমর ॥ 

ned দেখি বীর দ্বিতীয় বাসব। 

নাঞি লাগে মনে রণে হয় পরাতব N 
কালু কয় কি হেতু কল্পনা কর TA | 

ঠাএ (2) বিনাশিব গোপে দেখিবে এখন n 


এত বলি কালু বীর করিল ভুহার। « 
রণসাজ বান্ধে TH আসি আপনার ॥ 
পায় মোজা পরিয্া চার না পরে আটি। 
পটুকা কোমরে বান্ধে গাএ রাঙ্গা মাটা ॥ 


কালুর যুদ্ধস্জ।। 


(১) শক্ত । এখানে শত্রুতা | (২) একবারে | 


৪৩২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ডাহিনে টালনি (১) পাগ অতি স্থুশোভন। 
পাগ পিছা প্রায় বুঝি ময়ূর-পেখম ॥ 
লম্বিত সুঠাম তো রচিয়া নানা ছান্দে। 
গাএ গুরু গাদলা বুকেতে বন্ধ বান্ধে ॥ 
কটি পর করবাল কাটারি কঠিন। 
প্রবল পরুষ বান্ধে টাঙ্গী খান তিন ॥ 
তীর সহ তরকচ Gis বান্ধে ভাল। 
পীঠেতে ফেলএ বীর নিদারুণ ঢাল ॥ 
ঘন ঘন PST রেতে ঘেরিল কোমর | 
রঙ্গ করি জঙ্গ বাধে ডাগর ডাগর '॥ 
ডানি হাতে নিল নেঞ্জা বাম হাতে বাশ | 
বেশ দেখি বিশেষ বাসবে লাগে ত্রাস ॥ 


ইছাই নিকটে গিয়া কালু মহাবীর | 

রাম রাম করে গোপে নোঙাইয়া শির ॥ 

কালু কয় করুণ বচন প্রীতি করি। 

অবধান কর ঢেকুর-অধিকারী ॥ 

তব পিতা সোমঘোষ গৌড়ে ছিল স্থিতি | 
কালুর দর্প। কালু ডোম নাম মোর বসিএ রমতি ॥ 

গ্রামের সম্বন্ধে সোমঘোষ ভাই হয়। 

সে সম্পর্কে ভাইপো তুমি মহাশয় ॥ 

দর্শনে মায়া হৈল সম্বন্ধের টান৷ 

নিবেদনে নরপতি কর অব্ধান ॥ 

বঙ্গপতি গৌড়ের ঈশ্বর মহাবল। 

যার সঙ্গে সদ! ACS নব লক্ষ দল ॥ 

তাহার সমান হয়| উপযুক্ত নয়। 

AS কর্যা কাল কাট শুন মহাশয় ॥ 

যখন যে বাগে মেঘ করে বরিষণ। 

সেই বাগে ছত্র ধরি লোক বিচক্ষণ ॥ (2) 

(১) যে পাগড়ী OFF দিকে হেলিয়া আছে। 

(২) যখন যে দিক্‌ হইতে বৃষ্টি বর্ষণ হয়, সেই দিকে বুদ্ধিমান ব্যক্তিরা 
ছত্র ধরিয়া আত্মরক্ষা করে। ইহার অর্থ এই যে, গৌড়েশ্বর যখন 
আসিয়াছিলেন তখন একরূপ ব্যবস্থা করিয়াছ, এখনকার যুদ্ধ অন্যরূপ, 
FEA অবস্থা বুঝিয়া ব্যবস্থা কর | 


m 


ধর্ম্মরাজের গীত-_রামনারায়ণ_-১৭শ শতাব্দী | 


মনে কর সাজ্যা আস্তাছিল গৌড়নাথ। 
লোহাটার রণে SF দিল বার সাত ॥ 

সে লোহাটা এক বাণে তেজিল পরাণ। 
এক কথা আর কহি কর অবধান ॥ 

পবন বরুণ যম অগ্নি বজ্রধারী। 

হেন জন যদ্যপি তোমার হত্য অরি ॥ 

তব দশা প্রতাপেতে ওহে মহাবীর । 

পার হত্যে না পারিত অজএর নীর ॥ 
ঘোটকে সাটক করি সেন হল্য পার। 
ইহাতে ইছাই দশা বুঝ আপনার ॥ 

দশা খাট হলা তব পাছে আছে কাল (>) | 
অতঃপর গোপস্থত সামাল সামাল ॥ 

দশার সমান চল পূর্ব বল ছাড়ি । 

কিছু রাজকর দেহ ঢেকুরের কড়ি ॥ 
নালবন্দি অল্প হবে না হবে জেআদা (2) | 
কেবল TENTS গৌড়েশ্বরের TATA ॥ (৩) 


কানুর শুনিয়া কথা ইছাই কুপিত | 
দশনে অধর চাপে লোচন লোহিত ॥ 
TAQ বচন বীর বৈশ্বানর-কণা। 

গভীর গরজে যেন পড়ে ঝন্ঝনা ॥ 
হরিহর হিরণ্যগর্ভাদি হরি হয়। 

পবন বরুণ অগ্নি তরণী-তনয় | 

ইহাদের সাধ্য নাঞি চাহিবারে FT | 
SAAN দেবী রাজা COPA উপর ॥ (8) 


ডোম জাতি ডাকাতি ডিগর (7) আদি চোর | 


তেঞি হেন কথা মুখে বারি হৈল তোর ॥ 





(১) তোমার দশা (অবস্থা) থাট হইয়া আসিয়াছে, এবং কাল তোমার 


পশ্চাতে আক্রমণ করিতেছে | 


(২) বেশী। 
(৩) তোমার কর অতি সামান্ত হইবে, কেবল গোড়েশ্বরের সন্মান 


রাখিবার জন্ত এই কর নির্দিষ্ট হইবে। 


(8) ঢেকুরের একমাত্র অধিথ্বরী শ্ঠামরূপা দেবী | 


te 


ইছাইএর উত্তর। 


৪৩৪ বঙ্গ-সাহত্য-পরিচয় | 


এইখানে এখনি পাঠাও যমালয়। 

যোগী মাল্যে ছাই হাত তাই মাত্র হয় ॥ (১) 
ক্ষম! দিনত যারে ডোম নিজ প্রাণ লয়্যা। 
আমার সংবাদ লাউসেনে কহ গিয়া! ॥ 
পার হয়্যা TH আছে দেকু SH রণ। 
নহে যাকু পলাইয়্যা লইয়্যা জীবন ॥ 


কথা শুনি কোপে জলে কালু মহাবীর | 
সঘনে কীপয়ে অঙ্গ হইল অস্থির | 
305 কোপে কালু কথ! কয় তুষাগির কণা | 
গোঁয়ালার গুণ জ্ঞান গোঙারিতপণা ॥ (২) 
তোর বাপ সোমঘোষে নাহি জানে কে। 
গৌড় নগরে গরু চরাইত CF I 

ছুই তিন দিনের উপর পাত্য ভাত। 
সারিঙ্গা যন্ত্রের প্রায় ছিল তার আঁত (৩) ॥ 
তোর মাতা বাগালি সাধিত ঘরে ঘরে | 
তোর বনি সেঙ্গা কৈল জেল্য। কৈবর্তেরে ॥ 
কুলাঙ্গার কুজ্ঞানী না বুঝ কালাকাঁল। 
রাখালের বেটা তুই সহজে রাখাল ॥ 
কহিলে যে সেন আসি করুক সমর | 
আপনা না জান বেটা শুনরে বর্ধর ॥ 
বামন হইয়া টাদে দিতে চাসি হাত। 
মৃষিক পতঙ্গ তুঞি সেন যুখনাথ ॥ 

TAF সমান সেন তুইত সরিষা | 

তার সহ সমরেতে FAR ভরসা ॥ 

কি কারণে ভাবনা করহ এতদূর | 

মোর হাতে যাবি আজি সঞ্জীবনীপুর (8) ॥ 


(>) যোগী জাতীয় কাহাকেও হত্যা করিলে হাত মাত্র কলঙ্কিত হয়, 
তোমাকে মারিলেও তাহাই হইবে। 

(২) গোয়ালার গুণ শুধু গোারিপণা. (গোউরকি-_হটকারিতা )। 

(৩) (উপবাস হেতু) সারেঙ্গের মত অস্ত্র (পেট) খাল দিয়া পড়িত। 

(8) যমালয়। 


ধন্মরাজের গীত- রাঁমনারায়ণ_১৭শ শতাব্দী | 


কালুর কথায় কোপে গোপ হল্য কাল। 
ধনুঃশর রাখিয়া ধরিল খাড়া ঢাল ॥ 
ইছাএর দাপে (>) কাপে বিধাতা Gera 
পায় পায় চলে বলে প্রবল মূগেন্দ্র ॥ 

লাফ দিয়া ঝাপ খায় দাপ ঘোরতর | 
দেখি কোপে কাপে কালু-ডোম-কলেবর ॥ 
করাল কঠিন কালু কালের স্বরূপ | 
ধনুঃশর রাখিয়া ধরিল ঢালধুপ ॥ 

ঢালে ঢাকি কলেবর দুই বীর ধায়। 
হানিবারে কেহো কারে বাগ নাহি পায় ॥ 
সঘনে ফিরিয়া বোলে চক্রের আকার | 
আপনার বাম দিগে দিঠি হুহাকার ॥ 
ঝনঝন ঝাড়ে অসি কাড়ে ঘোর Al | 
বসুমতী থরহর পায়্যা পদ ঘা ॥ 

মার মার শবদে মণ্ডল বেড়ি ছোঁটে। 
ঢালে অসি বাজিতে প্রবল অগ্নি উঠে ॥ 
রণগজ মাদল (2) প্রবল GREA | 

হান হান হাকুনি হাকিছে ঘনে ঘন ॥ 
গুড়ি গুড়ি গতায়ত ঢালে শির ঢাকি । 
ক্ষণে ক্ষণে যুঝে যেন চন্দ্রচূড় পাখী ॥ 
ঢাল খাঁড়া মেল! পাড়া গেল প্রহর তিন। 
কেহোঁ কারে নারে দু হে সমর-প্রবীণ ॥ 
খাড়া ঢাল রাখিয়া ধরিল ধনুঃশর | 

হু হে বাণ বরিষয়ে হু হার উপর ॥ 
ঈশ্বরীর বাণ বীর তুল্য নিল চাপে । 
ইছাএর ইযু (৩) দেখি ঈশ (৪) ইন্দ্র কাপে ॥ 
বাণ ছাড়ি ইছাই ছাড়এ হুহ্‌ঙ্কার | 
বাজিল কালুর বুকে পীঠে হৈল ফার ॥ 
কানুর বধিয়া প্রাণ কালিকার শর। 


পুন আল্য ইছাএর তৃণীর ভিতর ॥ ইডি 


(১) দর্পে। (2) মত্ত। 
(৩) atdi (৪) শিব। 


৪৩৬ 


র।ত্রির জন্য যুদ্ধ স্থগিত। 


বঙ্গ-সাহিত্য-পরি চয় | 


অচেতনে বীর কালু পড়ে ভূমিতলে | 
বেগে সেন আসিয়া কালুরে নিল কোলে ॥ 
ইছাএরে কন সেন সকরুণ ভাষা | 

দেখ ভাই উপস্থিত হৈল আসি নিশা ॥ 
হইল তোমার জয় যাহ বীর ঘর। 
তোমায় আমায় কালি করিব সমর ॥ 
ইছাই চলিয়া গেল নিজ নিকেতন | 
কালু কোলে লাঁউসেন করেন রোদন I 
ভরসা কেবল শ্রীধর্ম্মের পদাম্ুজ | 

গায় রামনারারণ AS VIA ॥ 


ঘনরাম-চক্রবর্তি-প্রণীত শ্রীধন্মমঙ্গল । পুস্তক-রচনা-কাল 
১৭১৩ খৃষ্টাব্দ | 


বঙ্গবাসী পত্রিকার চেষ্টায় ঘনরাম চক্রবর্তীর “try” খানিই বিশেষ 
afte লাভ করিয়াছে । ঘনরামের বিবরণ বঙ্গতাষা ও সাহিত্যের 
৪৭৭__-৪৮২ পৃষ্ঠায় দ্রষ্টব্য | 


ইছাইঘোষের যুদ্ধ-সজ্জা | 
ইছাইঘোষের রাজধানী “ঢেকুর”__"অজয় ঢেকুর এই প্রসিদ্ধি 
লাভ করিয়াছিল। গৌড়েশ্বরের নব লক্ষ tay ইছাই বারংবার পরাস্ত 
করিয়াছিল। ইছাইঘোষের বিক্রম সম্বন্ধে ধন্মমঙ্গলের অপরাপর কবি- 
গণের রচনাঁও এই পুস্তকের আরও কয়েকটা স্থলে উদ্ধত কর! হইয়াছে | 
ভূতলে আছাড়ে ভুজ মারি মালসাট | 
সাজে শত্রু সমরে সাক্ষাৎ যমরাটু ॥ 
বিরাট সমরে যেন WATT রণ! 
সাজিল রাবণ কিবা বধিতে লক্ষ্মণ ॥ 
সেইরূপে সাজন করিছে তড়বড়ি। 
দড় বড় কোমর কষিছে কড়াকড়ি | 
পেটি আটি বাধিল বত্রিশ বেড় পাগে। 
কষিতে FIF ছাল বার গজ লাগে ॥ 
ডান ভাগে বান্ধিল যুগল যমধর (>) | 
ATSI ঘোড়া খাড়া নামে ছুই থর ॥ 


i (১) অন্ত্রবিশেষের নাম | 


বি -= 


ধন্মরাজের গীত-_ ঘনরাম__১৭১৩ ধুষ্টাব্দ। 


বাম দিকে যুগল টাঙ্গী (১) যম-অবতার | 
চকে! (2) ছুরি কাটারী কুটিল হীরা-ধার (9) ॥ 
কষে বাধে কাকালে কালিকা করি জপ। 
যার মুখে আগুন উগারে HA RA 

তার কাছে তূণে বান্ধে তের শত তীর। 
চক্‌ চক্‌ চিয়াড়ে পাটন পাঁচ শির ॥ 
শিরেতে সোণার টোপ টয়ে বান্ধ! তায় I 
রাতুল বরণরুচি বীর মাটা (8) গার ॥ 
তড়িত জড়িত যেন জলধর-জ্যোতি। 
হীরা মণি হার গলে কাণে গজমতি ॥ 
ধনুক বন্দুক বুকে আচ্ছাদিত via | 
বান্ধিল দেবীর বাণ মুত্তিমান্‌ কাল ॥ 
রণশিঙ্গা কাড়৷ পড়া! BAS টেমাই। 
হ্যামারূপা৷ (৫) পদ ভাবি চলিল ইছাই॥ 
ঘাঘর EA ঘণ্টা নুপুরের ধ্বনি। 

চলিতে চলিতে কাণে কত রব শুনি ॥ 
ঢালমুড়ে মালট মারিছে লাফে লাফে | 
বীর দাপে চলিতে চরণে মহী কাপে ॥ 
প্রতাপে CHT পুরী ঢেকুরের | | 


স্বীয় মন্তকদানে কালু ডোমের সত্য-রক্ষ। | 


লাউদেন হাকণ্ডে WoT তপস্তায় নিধুক্ত। এই সুযোগে তাহার 
মহাশক্র মাতুল মহামদ গৌড়ের সমস্ত সৈম্ত লইয়া যাইয়া লাউসেনের 
রাজধানী ময়নাগড় অবরোধ করিয়াছেন। ময়নাগড়ের ভার লাউসেনের 
বিশ্বস্ত সেনাপতি কালু ডোমের উপর IE) মহামদ কৌশলে কালুর 
পুত্র শাকা-শুঁকাকে ও তদীর বিশ্বস্ত তের জন ডোমকে নিহত করিয়াছেন। 
সমস্ত মক়ানগড়-পুরী মন্ত্রবলে নিদ্রিত। কালুর স্ত্রী লখা (লক্ষ্মী) ডুমুনি 
স্বামীকে যুদ্ধে প্রেরণ করিয়াছেন। কালু ডোম যুদ্ধে প্রবৃত্ত শুনিয়া মহামদ 
(area বা মামুদা ) শঙ্কিত। তিনি caren করিয়া দিলেন, যে ব্যক্তি 


(>) ESA | (২) চোখা। 
(৩) কুটিল-বক্র। হীরা-ধার =হীরার ote ধার বিশিষ্ট । 
(৪) রাঙ্গা gfe) (৫) চেকুযের খঅধিষ্ঠাত্রী cee | 


৪৩৭ 


$৩৮ 


শোঁকাতুর অর্জ্জুন ও 
দশরধ প্রভৃতির FHT | 


কালুর যুদ্ধ-যাত্র। | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কালুর মস্তক ছিন্ন করিয়া আনিয়া দিতে পারিবে তাহাকে বিস্তর পুরস্কার 
দিবেন। কালুর ভ্রাতা কাম্বা তাহার চিরশক্র। sa কৌশলে কালুকে 
সত্যবদ্ধ করিয়া তাহার মস্তক ছিন্ন করিতেছে। 


নয়নে বিশ্রাম তার নহে এক তিল। 
শোকের উপরি শোক বুকে বসে শীল ॥ (১) 
কান্দিয়ে পড়িল al কালুর চরণে | 
উঠহে পরাণনাথ কি আর জীবনে ॥ 

কি কাল তোমার ঘুমে সর্ধনাশ হলো। 
শাকা শুকা তের ডোম রণে যুঝে মলে! ॥ 
কি লয়ে সংসারে আর কার মুখ চাও | 
সকলি মজিল নাথ রণে সেজে যাও ॥ 
রণে মলে! অভিমন্যু অজ্জুনের C | 
প্রাণপণে করে SICH সংসারের মো (2) ॥ 
পুক্র-শোকে জয়দ্রথে বধিলা অৰ্জ্জুন | 
তোর সম পিতা নাথ না দেখি দারুণ ॥ 
পুক্র-শোকে প্রাণ ত্যজে রাজা দশরথ | 
সকলি মজিল নাথ রাখ ধর্ন্ম-পথ ॥ 
সেনের (৩) সংসার রাখ সত্যে হবে পার | 
জন্মিলে অবশ্য মৃত্যু আছে একবার ॥ 

সবে TT অধৰ্ম্ম কেবল যায় সাথে। 
বলিতে বলিতে উঠে নিল! টাঙ্গী হাতে ॥ 
পুক্রশোকে দাদালে চলিল মহাবীর । 

গড় পার হয়ে ফেলে কালিন্দীর তীর ॥ 
অনুমান করে আগে স্নান পূজা করি | 
ঈশ্বরী সহায় হলে সংহারিব অরি | 


জলে প্রবেশিল! কালু খুলিয়া কোমর । 
সমাচার পাত্রকে (৪) জানালে AWA চর ॥ 
পাত্র কাতর হলো কালু এল্য রণে। 
কাণাকাঁণি পড়িল সকল সৈম্ভগণে N 








(১) yadi নিহত হওয়ায় লক্ষ্মার এক তিলও বিশ্রাম নাই, 
শোকের উপর শোক তাহার বক্ষে পাথরের স্তায় চাপিয়া আছে। 

(২) মমতা। (৩) লাউসেনের | 
গৌড়েশ্বরের মহাপাত্র মহামদকে । 


ধর্মরাজের গীত-_ঘনরাম__১৭১৩ ADR | 


পুর্রশৌকে এল্য কালু ফেরা হবে স্থির | 
সংগ্রাম থাকুক শুনে কাপে যত বীর ॥ 
পাত্র বলে কে আনিবে কালুর ATS | 
ময়না (১) ইনাম পাবে রেখে ATA সক ॥ 
এখনি পড়ুক যোড়া ঘোড়া পাবে এলে । 
সেনাগণে অন্গুমানে প্রাণে মোলে মিলে ॥ 
বচনে বাড়ায় বুক পাত্র এড়ে পাণ (2) | 
সমাচার গুনে কাপে সবাকার প্রাণ ॥ 
বানর কাতর যেন লঙ্ঘিতে সাগর । 
সেইরূপ সব সেন! না দেয় উত্তর ॥ 

পাত্র বলে লুটে খেতে রাজার মুলুক । 
সবার বড়াই বড় কাষে হেঁট-মুখ ॥ 

তালরে বুঝিব থাক দেশে যেতে CR | 
করিব ইহার শাস্তি মনে আছে যে॥ 

হেন কালে কাম্বা ডোম (৩) উঠাইল পাপ। 
কহিতে লাগিল কিছু পাত্র বিদ্যমান ॥ 
থাকুক অন্তের কথা নব লক্ষ HCA | 

বলে না আটিবে কেহ মাথা আনি ছলে ॥ 
যেমন বলির পিতা বিরোচন দৈত্যে। 
বধিল দেবতাগণে বন্দী করি সত্যে ॥ 
সেইরূপী মায়ায় Stata (৪) মাথা আনি। 
দূরে করে দেহ মোরে করে অপমানী Ce) n 
এতো যদি বলিল কালুর ভাই কেমো (৬)। 
পাত্রের হুকুমে মাথা মুড়াইল রেমো (9) ॥ 


(১) ময়নাগড়ের অধিকার পুরস্কারস্ব্ূপ পাইবে। 

(২) পাত্র (মন্ত্রী) পাণ দান করিল, অর্থাৎ যে তাহার অভিষ্ট সিদ্ধির 
সহায় হইতে পারিবে, সে আসিয়া পাণ লইয়া যাও, এই ঘোষণা করিল। 

(৩) কালু ডোমের ভাই। (8) ভাইর। 

(৫) আমাকে অপমান করিয়! দূর করিয়া দাও, এই ছলে আমি 
তাহার সঙ্গে মিত্রতার ভাণ করিয়া কাধ্যোদ্ধার করিব। 

(৬) কেমো -কান্বা। 

(৭) রেমো নামক নাপিত। 


৪৩০৯ 


পাত্রের ভয় ও পূরস্কার- 
carat | 


কান্বার অভিসন্ধি। 


88° 


দ।দারভাই। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পাচ চুলে করে পেঁচ দিল গোটা দশ | 

মুখ বুক বয়ে রক্ত পড়ে By টস্‌ ॥ 

গালে দিল চুণ কালী গলে গাথা gol | 
আগে আগে বাজে ঢোল পিছে মারে গুতা ॥ 
কাণা কুপ্জরের পীঠে নদী করে AT | 

দূরে থেকে দেয় ডোম দোহাই দাদার ॥ 


শরণ লইলাম দাদা রক্ষা কর প্রাণ। 

তুমি জ্যেষ্ঠ জন্মদাতা পিতার সমান ॥ 
PUTT কালু কয় কেন ওরে SHE | 
কান্বা বলে দাদ! হে নিকটে আগে যাই ॥ 
হাতী হতে উত্তরি কালুর পদতলে | 
লুটায়ে পড়িতে কাম্বা কালু করে কোলে ॥ 
গলাগলি কাদে দোহে চক্ষে বহে জল। 
বীর বলে বিশেষ বারতা ভাই বল ॥ 

কাম্বা বলে দাদারে বাজিল বুকে জাঠা (১)। 
সে হেন গুণের শীকা শুক গেল কাটা ॥ 
দেখিতে ফাটিল বুক করিনু বিষাদ । 
তাহাতে অধম পাত্র দিলে অপরাধ (২) ॥ 
কালুর সোদর কাম্বা তারি অনুচর | 

এই বেটা কাটাইল রাজার লঙ্কর ॥ (৩) 
দূর করে দিল দাদা! হোলাম অপমানী। 
চল গিয়ে দুই ভেয়ে সব সেনা হানি ॥ 

পূর্ব কথা ভাবি পাছে মনে ভাব পর। 
বীর ডোমের Ja (8) হতে ভেঙ্গে ছিল ঘর ॥ 
তোমার নফর আমি সব দিবে ক্ষমা । 
কালু বলে প্রাণের সমান তুমি কামা (৫) ॥ 


টি নীট শীট শীত 


(১) শেল-বিশেষ। (২) তোমার পুত্র শাকা-শুকা 
যুদ্ধে নিহত হইলে তাহাদের জন্য শোক প্রকাশ করি, সেই অপরাধে 
পাত্র আমাকে এত অপমান করিয়াছে। (৩) আমার বিরুদ্ধে 


আর এক অভিযোগ এই যে, আমি তোমার ভ্রাতা ও অনুচর, এবং আমিই 
তাহাদের দলে থাকিয়া! গৌড়েশ্বরের অনেক সৈন্য কৌশলে নিহত 
করিয়াছি | (8) ভগিনী | (৫) কাম্বার অপতভ্রংশ। 


ধর্্মরাজের গীত_-ঘনবাম-_-১৭১৩ খৃষ্টাব্দ | 88> 


মুখে বলে ঘাঁটি নাহি তোমার SAT | 
মনে করে ভাল wate হুলিল মারায় ॥ 
দু-ভেয়ে পরম প্রেম প্রীতি ভাঁব বাড়ে! 
দূরে থেকে দেখে লখে (১) এসে বসে আড়ে ॥ 
অন্তরে গরল STR মুখে নবুষর় 1 

কপট চাতুরী কিছু কলুবীরে কয় ॥ 
তুমি ন! করিলে কুপা হতাম বৈরাগী | 
অনুগত দাস আমি কিছু ভিক্ষা মাগি ॥ 
সত্য কর তবে A প্রত্যয় হয় মনে | 

কালু বলে ওরে কাথা কোন্‌ ছার ধনে ॥ 
প্রাণ চাহ প্রাণ দিব আনে আছে কি (2) | 


faa বলিছে act সোণা “৩) ডোমের ঝী ॥ ae ডূমুনীর উপদেশ। 
ভূল ন! ভুল না নাথ ভুলাইবে মদে | 

ভাই AY SS ভেড়ে পারের খেদে (8) ॥ 

সেই Ba কুলাঙ্গার জান পূর্বাপর | 

ঘর ভেদে সবংশে মজেছে লঙ্গেশ্বর ॥ 


কাম্বা বলে দাঁদারে ঘুচিল সব যুক্তি | স্বীর কথায় অবিশ্বাস। 
বসত না হতে শুনি কুন্দুলীর উক্তি ॥ (৫) 
সে জানি Bard মোল হরেছিল নীতা | 
মাগের বচনে কেন শ্রীরামের পিতা ॥ (৬) 
মহারাজ দশরথ কিন! হলোঁ তার। 
বীর বলে থাক রে Be মেয়ে ছার ॥ 
তঃখ সুখ ত-ভাই বিরলে কই কথা | 
কি তোর যোগ্যতা শ্রালী হতে এলি হাতা (9) ॥ 
(১) লখা ডুমুনি। (২) অপর কি কথা আছে। 
(৩) সোণ! ডোম লক্ষ্মার পিতার নাম। 
(8) $t ভাই নহে_-ভপু, পাত্রের চর 
(৫) তোমার সঙ্গে বাস না করিতে করিতেই কুন্দুলী ( কলহ- 
প্রিয়া ) ভ্রাতৃজায়ার কথা শুনিতে হইল। 
(৬) স্ত্রীর কথ! শুনিয়া দশরথ নর্থ ঘটাইব্লাছিল। 
(৭) হস্তা = প্রতিবন্ধক | 


৫৩ 


882 


স্ত্রীকে বন্ধন। 


প্রতিশ্রুতি | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


অমনি ধরিল ধেয়ে STAM দাপট | 
বেণা-ঝোড়ে জড়ায়ে লখের বাঁধে জট ॥ (১) 
প্রতাপে লখেরে বাধে কাহার যোগ্যতা (২)। 
আপনি বন্ধন নিল লখে পতিব্রতা ॥ 

ধর্ম্মপদ ভাবি দ্বিজ কবিরত্ব ভণে। 

প্রভু মোর রামরামে রাখিবে কল্যাণে ॥ 


MATH বান্ধিয়া AS (৩) কালু সত্য করে। 
গঙ্গাজল তুলসী তামায় তুলে ধরে ॥ 
পুর্বমুখে বলে কালু এই ব্রহ্ম সত্য | 

যে কিছু মাগিবি কামু ৫) তাই দিব তথ্য ॥ 
ইথে অন্ত মত করি ঈশ্বর প্রমাঁণ। 

ইহ পরকাল মজি Stata পরাণ | 

ব্রহ্ম হত্যা আদি যত মহাপাপ ঘটে | 

ফলিল দেবীর শাপ দৈব ধরে জটে ॥ 

বল কামু কি দিব্য কহিছে কালুবীর | 

দূরে থেকে TPN বলে কেটে দাও শির | 
দধিচি মুনির সম দাঁদা হলে দাতা। 

নিজ দেহ দিয়ে মুনি তুষিল দেবতা ॥ 


কালু বলে ওরে দুষ্ট কি করিলি ae | 
ইহার কারণে তোর এত বড় সাজ ॥ 
নিষেধ করিল লখে তোর শীল (৫) জেনে | 
অভাগা মজিল তার কথা নাহি মেনে ॥ 
ভুলায়ে বিশ্বাসঘাতী মাথা লয়ে যাবি | 
ইহার উচিত ফল এই ক্ষণে পাবি ॥ 
অবিশ্বাসী জনারে বিশ্বাসে এই ফল। 
কহিতে কহিতে আখি করে ছল ছল ॥ 
কাম্বা বলে দাদারে করেছ অঙ্গীকার । 
মায়! ছাড় মহাশয় সত্য হয় পার ॥ 
পশ্চিমে উদয় যদি হয় দিবাকর । 

ফুটে যদি পদ্মফুল পর্বত উপর ॥ 


(১) কালু লখেকে চুলে ধরিয়! বেণা-গাছের সঙ্গে বন্ধন করিল | 
(২) লখে ডুমুনী স্বয়ং অতি দক্ষ যোদ্ধা ছিল। (৩) দৃঢ়। 
(৪) Tal | (৫) চরিত্র। 


CHACHA গীত__ঘনরাম-_১৭১৩ খৃষ্টাব্দ | 


অগ্নি যে শীতল হয় প্রচলে HATS | 
তথাপি-সজ্জন বাক্য নহে অন্তমত ॥ (>) 
যে বচন পালিতে পাতালে গেল বলি। 
জরাসন্ধ প্রাণ দিল অঙ্গীকার পালি n 
হরিশ্চন্ত্র মহারাজা পুরাণে প্রমাণ | 
সত্য পালি সংসারে দীড়াতে নাই স্থান ॥ 
সপ্তদ্বীপ দান দিল দক্ষিণার তরে। 
বনিতা বালক বন্দী ব্রাহ্মণের ঘরে ॥ 
আপনি হইল! রাজ! চণ্ডালের দাস। 
অঙ্গীকার বচন লঙ্ঘনে ভাবি ত্রাস ॥ 
অপর বলির পিতা বিরোচন দৈত্য | 
অকাতরে প্রাণ দিল করেছিল সত্য ॥ 
এখানে করিলে সত্য গঙ্গাজল হাতে। 
এ কোন্‌ বিচার দাদা গৌণ কর তাতে ॥ 
সত্য পাল শতেক পুরুষ স্বর্গ লও | (2) 
নরক না কর দাদা মাথা কেটে দেও ॥ 
সত্য না লজ্বিৰে দাদা আপনি মহৎ | 
জন্মিলে মরণ আছে রাখ ÉA ॥ 


কালু বলে চণ্ডালে ধাৰ্ম্মিক বড় তু (৩)। 
দেখিতে উচিত নয় col ঝাড়ির (৪) মু (৫)॥ 
কি করিব কোথা! হতে পরকাল মজে। 

এ পাপে পরশে পাছে সেন মহারাজে ॥ 

এ পাপে না হয় পাছে পশ্চিম উদয় (৬) | 
সেনের কঠোর সেবা! পাছে ব্যর্থ হয় ॥ 


(>) উদয়তি যদি org: পশ্চিমে দিকৃবিভাগে। বিকশতি যদি পদ্মং 


পর্কতানাং শিখাগ্রে ॥ ৰিচলতি যদি মেরুঃ শীততাং যাতি বহিঃ। ন চলতি 
খলু বাক্যং সজ্জনানাং কদাচিৎ ॥ 

(২) সত্য পালন কর এবং তাহার ফলে শত পুরুষকে স্বর্গে বাস 
sate) “আমার প্রার্থনা পূর্ণ করিবে, sre এই সত্য করাইয়াছিল, 
তাহা পূর্ববর্তী বর্ণনায় আছে। (৩) তুই। (৪) তোর মত হাড়ির। 

(৫) মুখ। (৬) লাউসেন দুষ্চর তপস্তা দ্বারা সূর্য্যকে পশ্চিমে 
উদয় করাইতে গিয়াছেন। কালু ভাবিল যদি সত্য রক্ষা না করি, তবে 
এই পাপে পাছে সেন মহারাজের তপস্তার fay হ্য়। 


88৩ 


সত্যপালন | 


সেন মহারাজের প্রতি 
sfs | 


888 বঙ্গ-দাঁহিতা-পরিচয় | 


সত্য লা afg গামি ইহার কারণ। 

অতেব অধম তোর Allee জীবন ॥ (>) 

হেত! না ধরি মেলান গৌঁড়ের অধমে। 

তু হলি চণ্ডাল ভঃখ রহিল মরমে ॥ 

যে ছিল কপালে Fie ফাঁলল আমার | 

এক চোটে মাথা কেটে সত্যে কর পার ॥ 

কি জানি ডোমূনী পাছে এসে হয় হাতা | 
কালুর শিরশ্ছেদ | বলিতে বলিতে Stal কেটে নিল মাথা ॥ 


ABT FSA পাঠে উঠে করে ভর | 
লখের বিক্রম। দেখে পরাত্রম লখে বলে ধর ধর ॥ 
মেল! টাঙ্গী (২) ফেলায়ে কাঁম্বার হানে শির | 
মাথার সহিত নিল স্বামীর শরীর ॥ 
মৃত পতি কোলে লয়ে কান্দে উভরায়। 
শুনে পাট পড়ণা পাড়ার লোক ধার ॥ 


হরিপাঁলের-সঙ্ষে গৌড়েশ্বরের যুদ্ধ | 


হরিপাল রাজার Fal কাঁণড়া পরমা সুন্দরী; বুদ্ধ গৌড়াধিপ, 
হরিপালের নিকট ona কন্যার পাণিপ্রার্থী হইয়া দূত প্রেরণ করেন। 
বৃদ্ধ রাজার হস্তে তরুণ! সুন্দরী কন্যাকে প্রদান করিতে হরিপাঁল অনিচ্ছুক, 
fee গৌড়েশ্বরের অসীম পরাক্রম স্মরণ করিয়া ভীত। রাজকুমারী 
কাণড়ার প্ররোচনার রাজা অবশেষে প্রস্তাব অগ্রাহ করিয়া উত্তর 
দিলেন। গৌড়েশ্বরের সৈন্য হরিপালের রাজ্য অবরোধ করিয়াছে। 
রাজকুমারী কাণড়া স্বয়ং যুদ্ধ-ক্ষেত্রে অবতীর্ণা। তাঁহার সাহায্যার্থে 
স্বয়ং চণ্ডীদেবী তদীর ডাকিনী ধুমসীকে প্রেরণ করিয়াছেন। গোড়ে- 
শ্বরের সৈন্যগণ ভূত-প্রেতের হন্তে পরাজিত | 


সেনাগণ দানাগণ (৩) সমরে নিদারুণ 
ত-দলে করে হানাহানি | 
রঙ্গিণী রণজয়ী দুন্দুভি বাজই 


ঘন ঘোর গাজই (৪) দামা। 





(১) অতেব_- অতএব । রে অধম কাম্বা, আমি সেন মহারাজের 
অনিষ্টের আশঙ্কায়ই সত্যরক্ষা করিতেছি; এজন্য এবার তুই রক্ষা পাইলি। 

(২) যে কুঠার দড়ির সঙ্গে বাঁধা থাকে, এবং যাহা দূরে নিক্ষেপ 
ফর! যায়। (৩) দানবগণ | (৪) গর্জন FTA | 


ধর্মরাঁজের গীত-_ঘনরাম__১৭১৩ খৃষ্টাব্দ | ৪8৫ 


রজপুত মজপুত CART যমদূত 
ARGS যুঝে খানসামা ॥ 

দাদালী দলবল মহী মাঝে মাতল 
মানব মহিমে নহা HTS | 

ধর ধর বলে ঘন ধাইছে দানাগণ 
ধমকে AMAT কম্পে ॥ 

তবুত অকাতর নৃপতি THA 
দুষ্কর সমরের মাঝে। 

ঝটপটা চোট পাট বহিছে হান কাট 


মামুদ! (১) মার মার গাজে ॥ 

Tot পাঠে কানড়া বাকে ঝাঁকে ঝকড়া 
ঝাপটে ঝিকে ঝুপ ঝুপ। 

না মানির়া সংশয় রণজিৎ রণজয় 
রোষে বীর রণভীম ভূপ ॥ 

সাঙ্গী শেল ঝুপঝুপ রাখিছে লুপ লুপ 
লাফে লাফে লুপিছে দানা | 

প্রেত ভুত পিশাচী ধাওয়া ধাই ধুমসী 
খুসমী রণে দিল হানা ॥ 

হাকে হাকে হরিষে শর গুলি বরিষে 
আকাশে একাকার ধূম | 
গোলা NCR হুড় QO FET ॥ 

করয়ে তর্জন ঘোরতর গৰ্জ্জন 
ুর্জন দানাগণ দর্পে। 

সংগ্রামে সেনাগণ সংহারে যৈছন 
ক্ষুধিত থগপতি সৰ্পে ॥ 

বড়গোলা বন্দুক ছড় ছুড় দশমুখ 
চকিত চমকিত শেষ | 

অবনী টলাটল কম্পিত কুলাচল 
ত্ৰাসে তরল ত্রিদিবেশ ॥ 

ধূমমী পরদল হাঁনিছে দলবল 
হাকিছে বিপরীত রা। 


পল পা সপ সস সা সা 





৩০ বর 


(৩) হামদ পাত্র | 


৪8৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বীরগতি চলিছে ate তুলি বলিছে 
বলি লও বাহ্থলীগো মা ॥ (১) 
Ba টান্‌ ঠন্‌ ঠান্‌ ঢাল চালে ঢন্‌ ঢাঁন্‌ 
ঝন্‌ ঝান্‌ ঘন রণনাদ। 
দেখিয়! বিপরীত চৌদিকে চমকিত, 
মামুদা ভাবে পরমাদ ॥ 
রণক্ষেত্রে ভুতের কেহ খেয়ে মুটকী কেহ দেখে ভাঁবকী 
PSANI ভাৰকে মলো৷ কত CTA | 
দাদালিয়া দাবড়ে চাটি চড় চাপড়ে 
কামড়ে হাতী পাড়ে দানা ॥ 
কেহ বাঝোড়ে ঝাড়ে লুকাতে আড়ে ওড়ে 
ঘাড়ে ধেয়ে ধরিছে De | 


রক্ত চুমুকে পিয়ে চুষে মাথার ঘিয়ে 
চোয়ালে চিবাইছে Te | 

নরশির ছিড়িয়া কেহ ফেলে ছুড়িয়া 
লাফায়ে লোফে কোন দানা | 

কেহ বর-বারণে শুড়ে ধরি সঘনে 
গগনে ফিরাইছে তান! ॥ 

ডাক ভাকি ডাকিনী রণে যুঝে যোগিনী 
রঙ্গিনী দেখে রণ TH | 

তক্ষক সম্মুখ বথাবিধি (২) মণ্ডক 
সমরে সবে দিল ভঙ্গ ॥ 

মামুদা মুঢ়-মতি AALS দ্রুতগতি 
ধূমসী পিছে পিছে ধায়। 

গুরুপদ-যত্ত বিজ কবিরত্ব (৩) 
সঙ্গীত মধুরস গায় ॥ 

হরিহরের সাক্ষ্য | 


লাউসেন তপস্তার দ্বার! সর্য্যকে পশ্চিমে উদয় করাইয়াছেন। কিন্ত 
পাত্র মহামদ বলিল, উহা মিথ্যা কথা । হরিহর বাইতিকে সাক্ষ্য মান্য 
করা হইল, কারণ সে পশ্চিমে উদর দেখিয়া ঢাক বাজাইয়াছিল। 





(১) হে মাতা বিশালাক্ষী (চণ্ডিকার নাম-ভেদ ), বলি গ্রহণ 
কর। (২) যেরূপ। (৩) ঘনরাম কবিরত্ব। 





ধর্মরাজের গীত__ঘনরাম-__১৭১৩ খৃষ্টাব্দ | 


মহামদ তাহাকে গোপনে কতক অর্থ দিয়| বশীভূত করিয়া মিথ্য' সাক্ষ্য 
দিতে প্রতিশ্রুত করাইল। কিন্তু রাজসভায় যাইয়া বাইতির মতি 
ফিরিয়! গেল এবং সে সত্য কথা কহিয়া ফেলিল। মহামদ পাত্র অতিশয় 
ক্রুদ্ধ হইয়া হরিহরকে চৌর্ধ্যাপরাধে অভিযুক্ত করিয়া বিচারে শূল দেওয়ার 
ব্যবস্থা করিলে হরিহর ভগবানের প্রতি নির্ভর-পরায়ণ হইল। এই 
প্রসঙ্গ পূর্ববর্তী এক কবির রচনা হইতে উদ্ধত করা হইয়াছে। পাঠকের 
সুবিধার জন্য গল্পভাগ সংক্ষেপে এখানে পুনরাবুন্ত হইল। 


সেন বলে মোর সাক্ষী প্রভূ পরাৎপর | 
Bite প্রমাণ বাইতি হরিহর ॥ 

পাত্র বলে সত্য মানি বাইতির বোল। 

রাজা বোলে তবে Col ঘুচিল গণ্ডগোল ॥ 
রামপদ-কোকনদ বিপদ-বিনাশী | 

ভণে RA ঘনরাম কৃষ্ণপুরবাসী ॥ 


সভামাঝে fate করে সঞ্চরে নরক | 
স্বভাব না ছাড়ে SS দুষ্টশীল ঠক | 

মিছা আড়ি রাখিতে মজায় পরকাল | 
পাত্র ভাবে হরিহরে করিব নেহাল ॥ 
মিথ্যা সাক্ষী দেয় যদি ধন পেয়ে ধূতি (১)। 
বিদায় হইল পাত্র ভাবিয়া যুকতি ॥ 


ভূপতির ভাগারে অঞ্জলি ছুই তিন। 
পরিমাণ ধন লয়ে ধায় ধৰ্ম্মহীন ॥ 

রজত কাঞ্চন কত হীরা মণি মতি। 

কুমতি (২) বাইতি বাড়ী দিতে যায় ধূতি ॥ 
হরিহর বলি পাত্র ঘন ঘন ডাকে | 

তরাসে বাইতি কোণে ওত করে ঢাকে ॥ 
মনে করে মামুদা (৩) মজাতে পাড়া এলো | 
আপন স্বভাব পাত্র মনে সাক্ষী নিল ॥ 
পাত্র বলে শুনহে এসেছি ধাওয়া ধাই। 
করহ বন্ধুর কাষ লাজ রাখ ভাই ॥ 





সস 


(১) পুরস্কার । (২) কুমতি মহামদ (steal পাত্র)। 
(৩) মচামদ পাত্র । 


৪১৭ 


হরিহর বাইতি | 


পাত্রের CORI | 


ae বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


ময়নামণ্ডলে তোরে ধরাইব ছাতা | (১) 
ওখানে অপর কেহো হতে নাই হাতা ॥ 
পিতামাতা সঙ্গে সেন বান্ধিব এই খানে। 
তুমি যদি মিথ্যা সাক্ষী বল রাজস্থানে ॥ 
নয়নে না দেখি আমি পশ্চিম-উদয়। 
রাজা জিজ্ঞাসিলে কবে না করিবে ভয় ॥ 
জয়যুক্ত হই তবে শক্ৰ হয় হেট। 

এত বলি নানা! ধন পাত্র দিল ভেট | 


হেট মাথা হয়ে যুক্তি ভাবিল বাইতি। 
পরকালে পরমাদ বিভোগ সম্প্রতি॥ 
মিথ্যা সাক্ষী বলিলে মজিবে পরকাল | 
মলে কে দেখিতে যাবে করি ঠাকুরাল ॥ 
কত কষ্ট পাব নিত্য কাধে বহে ঢাক ৷ 
বসে করি বিলাস বাড়াই নামডাক ॥ (২) 
ধন দেখে ধৈরয ধরিতে নারে ধন্য | 
হরিহরে হেন বুদ্ধি কি করিবে অন্ত ॥ 
af ছাড়ি বাইতি করিল অঙ্গীকার | 
মিথ্যা সাক্ষী মহাপাত্ৰ দিব দশবার ॥ 


হরিহরের লোভ | 


ভাল বলি পাত্তর চলিল কুতৃহলে। 
বাইতি বনিতা হেথা গিয়াছিল জলে ॥ 
অকস্মাৎ দেখে রাম! অন্ধকার HA | 
স্বামী সপুপুরুষ করিছে কলরব ॥ 
অন্তরীক্ষে অধোমুখে Sa করি A | 
বাইতিনীকে ডেকে বলে শুন ওগো মা ॥ 
ধন পেয়ে মিথ্যা সাক্ষী দিবে তোর পতি। 
এতেক পুরুষ তার যায় অধোগতি | 
পিতৃপুরুষের দুর্গতি। অঙ্গীকার করিতে হয়েছি অধোমুণ্ডে | 
কহিলে অমনি যাব নরকের Fes | 
(১) লাউসেনের অধিকৃত ময়নাগড়ের রাজত্ব তোমাকে দিব। 
(২) ঢাক কাধে বহিয়া আর কত কষ্ট পাইব; বপিয়াই বিলাসের 


দ্রব্যাদি পাইব এবং নামডাঁক (wis) প্রচারিত হইবে | 


ধর্মরাজের গীত-_ঘনরাম_-১৭১৩ AOL | 


কুলে কেন SG জন্মিল হরিহর | 
বিনয়েতে বলি বাছা মানা যেয়ে কর ॥ 
সত্য সাক্ষী কহিলে অক্ষয় স্বৰ্গ যাই। 
এত শুনি সুন্দরী চলিল ধাওয়া ধাই ॥ 
গাছে ভাঙ্গি কলসী স্বামীর কাছে যায়। 
দ্বিজ ঘনরাম কবিরত্ব রস গায় ॥ 


নিবেদন করে রামা স্বামীর চরণে | 

উঠে এসে দেখ নাথ পিতৃলোকগণে ॥ 
ডেকে বলে পরিত্রাহি যাই অধোগতি। 
মিথ্যাসাক্ষী দিবে নাকি ধন পেয়ে ধূতি ॥ 
বংশের উদ্ধার হেতু রাজা SAT | 
কোন্‌ তপ না করিল শুনেছ ভারত | 
TST কারণে লোক FA সংসার | 
নিমিত্ত তর্পণ পিণ্ড করিবে উদ্ধার ॥ 

তুমি স্বর্গ সংহারিয়া ফেলাও নরকে | 

সত্য সাক্ষী কহে নাথ তার (১) পিতৃলোকে ॥ 
হরিহর বলে শুন বাইদ্ির ঝী। 

বসে করি বিলাস তোমারে লাগে কি ॥ (২) 
ধন হতে ধরম ধরণী LH লোকে | 

অবল! অবোধ জাতি কি বুঝাব তোকে ॥ 
দুঃখে গেল গতর (৩) গোডাব কতকাল | 
পিতৃলোক ধশ্মভয়ে বেড়ে হুঃখজাল ॥ 

তার সাক্ষী প্রভু রাম অখিলের পিতা । ধর্মের ফল। 
রাজ্যনাশ বনবাস হারাইল সীতা ॥ 

ধৰ্ম্ম STH কেন ব! পাতালে গেল বলি। 
বরঞ্চ সেকাল ভাল এবে কাল কলি ॥ 
BACLT বাধ্য TT ধর্মের অকাধ্য | (8) 
আগে পেলাম এত ধন পিছে পাব রাজ্য ! 


(>) ত্রাণ কর! (২) যদি বসিয়াই বিলাসের জন্ত 
প্রচুর সম্পত্তি পাই, তাহাতে তোমার কি মাথা ব্যথা | 

(৩) দুঃখে গতর (গাত্র শরীর) গেল। (৪) ধন অধৰ্শা 
দ্বারাই উপাঞ্জিত হইয়া থাকে, ধর্মের ছারা তাহা সাধিত হইবাদা নহে । 


৫৭ 


৪৫ ০ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


স্ত্রীর উত্তর | রাম! বলে অর্থ নাথ অনর্থ কারণ 
প্রসেন ধনের লোভে হারাল জীবন ॥ 
অর্থ হেতু উদ্বেগ পাইল সত্রাজিৎ। 
অন্ত থাকুক sere অখিল-পুজিত ॥ 
রঘুরাজ! যেহেতু কুবেরে করে বল। (১) 
অনর্থকারণ অর্থে কিছু নাহি ফল ॥ 
বল না বিলাসে মার কত কাল জীবে। 
সত্য বল শতেক পুরুষ স্বর্গে যাবে ॥ 
পিতৃলোক প্রসন্নে প্রসন্ন দেবগণ। 
অর্থ কিছু নয় নাথ ধৰ্ম্ম বড় ধন | 


স্ত্রীর উপদেশ অবহেল! | দৈব-বলে (২) বসে থাক বাইতির বেটী | 
তু মোরে বুঝাবি কি ধৰ্ম্ম পরিপাটী ॥ 
মিথ্যা সাক্ষী কহিলে নরকে হয় বাস | 
না কহিলে হাতে হাতে HD সর্বনাশ ॥ 
রামা বলে যথা সত্য তথা হয় FA | 
আচরিলে AT অবশ্য আছে ক্ষয় ॥ 
এত শুনি ক্ষমা নাই বাইতির foro | 
রাঁজ-আজ্ঞা হলো হেথা সাক্ষ্য বলাইতে ॥ 
লঘুগতি এলো দূত বাইতির কাছে। 
সাক্ষী দিতে বাইতি আগিয়া আছে নাছে ॥ 
দেখ! হৈল দুজনে সম্ভাষে ভাই ভাই। 
ca মাত্র বলিতে চলিল ধাওয়া ধাই ॥ 
রাজার নিকটে আসি নোঙাইল শির। 
ঘনরাম ভণে যার নাথ রঘুবীর ॥ 


রাজ-সভায় বাইতি। রাজা বলে শুন হে বাঁইতি হরিহর। 
সত্য সাক্ষী দিবে তুমি সভার ভিতর ॥ 
হয়েছে নয়েছে কিবা পশ্চিমে উদয়। 
রাজা এত কহিতে পণ্ডিত সব কয় ॥ 
সাবধানে শুন ওহে এই YTO | 
ইহাতে সঙ্কট বড় সত্য কথা Fal ॥ 


(১) রঘুরাজা অর্থের জন্যই কুবেরকে আক্রমণ করিয়া লাঞ্চিত 
করিয়াছিলেন | (২) দেবতার উপর নির্ভর করিয়া। 


ধন্মরাজের গীত--ঘনরাঁম--১৭১৩ খৃষ্টাব্দ | 8৫১ 


যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের আজ্ঞায়। পণ্ডিতগণের উপদেশ | 
প্রকারে প্রকাশি মিথ্যা মনস্তাপ পার ॥ 
অশ্বখামা হত ইতি গজ বলি শেষে। 

ধৰ্ম্মপুত্ৰ তথাপি ঠেকিল NAT দেশে ॥ 

AS পিতৃলোক তোর ভয়ে তাব্য মতি। 

আজি ৰা অক্ষয় at কিবা অধোগতি ॥ 

বিবিধ প্রকারে ধর্ম বুঝান পণ্ডিত। 

ধৰ্ম্মপদে লাউসেন মজাইল চিত ॥ (১) 

অন্তরে জানিলা প্রভু বাইতির মতি | 

বাইতির বদনে বসালো সরস্বতী ॥ (২) 

যুবতী (৩) করিছে তার ভগবতী ধ্যান। 
সভামধ্যে খণ্ডাতে স্বামীর SABA ॥ 

অন্তরীক্ষে বসে শোনে যত দেব্গণ। 

হরিহর বোলে সাক্ষী প্রসন্ন বদন ॥ 

AKIA হইতে প্রসন্ন হলো হরি | 

হরিহর বলে রাজা! নিবেদন করি ॥ 

যেরূপ দেখেছি রায় ঈশ্বর প্রমাণ। 

কত কাল কঠোরে পূজিলা ভগবান্‌ ॥ 

বর নাহি পেয়ে তন্থ ত্যাগ করি শেষে। 

সবাই তেজিল SR ধর্মের উদ্দেশে ॥ 

তিন দিন ছিলা রায় হয়ে নবখণ্ড। 

তবে হৈল পশ্চিমে উদয় বার দণ্ড ॥ (8) 

পরিপূর্ণ অমাবস্তা অন্ধকার কিবা | সতোর wa) হরিহরের 
বার we পশ্চিমে উদয় হলো দিবা! ॥ সত্য পালন। 
প্রভু দিল! উদয় দেবতা! লয়ে সঙ্গ। 

কহিতে কহিতে প্রেমে পুলকিত অঙ্গ ॥ 


(১) এই সময়ে লাউসেন ধশ্বঠাকুরের প্রতি প্রগাঢ় ভক্কিশীল হইলেন | 

(২) ধর্ম্মঠাকুর বাইতির অভিপ্রায় বুঝিয়া সরস্বতীকে তাহার মুখে 
অধিষ্ঠিত করিলেন, স্ৃতরাং মিথ্যা বল! অসম্ভব হইল। 

(৩) বাইতির স্ত্রী। (৪) তিন দিন লাউসেন স্বগণ সহ 
প্রাণত্যাগ করিয়াছিলেন, তৎপর ধর্ম্মঠাকুর প্রসন্ন হইয়া বার দণ্ডের জন্ত 
সূর্ধ্/দেবকে পশ্চিমে উদিত করান | 


৪৫২ বঙ্গ-দাহিত্য-পরিচয় | 


দেখেছি শুনেছি তায় দিয়েছি ধুমুল (১)। 
রাজা বলে সত্য সত্য এ কথার মূল ॥ 

সবে বলে সাধু সাধু সেন মহাশয় । 

ধন্য ধন্য হরিহর বাইতি-তনয় | 

উঠিল আনন্দ-ধবনি জয় জয় বোল। 
আনন্দে বিভোল রাজা সেনে দিল কোল ॥ 
ভাগ্যবতী রঞ্জারাণী আর কর্ণসেনে। 
মহারাজা খালাস করিল সেই ক্ষণে ॥ (২) 


লাউসেনের পুরস্কার | করে ধরি কর্ণসেনে কহিলা ভূপতি। 
ক্ষম! দিবে যত দুঃখ পেলে দৈবগতি ॥ 
সেন বলে দুঃখ সুখ সব PAK | 
তোমার কি দোষ মোর আছিল কপালে 
কহিতে কহিতে আঁখি করে ছল ছল। 
প্রবোধিয়া নিল রাজা ভিতর মহল ॥ 
রঞ্জাবতী কর্ণসেনে করিল সন্মান | 
ACA বাজে দুন্দুভি প্রসন্ন ভগবান্‌ | 


দুই বুনে (৩) হাল! হোলে উঠিল আনন্দ। 
পাত্রের ক্ষোভ। পাত্তর লৈয়া শুন চাতুরী প্রবন্ধ ॥ 

পাজ যেমন রয় জোকের মুখে চুণ। 

তাপের উপরি তাপ বাড়ে দশ গুণ ॥ 

সাক্ষ্য বলে হরিহর চলে গেল বাঁড়ী। 

কোপে ওষ্ঠ কাঁপে পাত্র মুচুড়িছে দাড়ি ॥ 

মেনে ছেড়ে আড়ি (৪) হৈল বাইতি উপর | 

ধনচোর ঢেসায় পাঠাব যমঘর ॥ 

এত ভাবি SHCA প্রবেশ করে ছলে | 

ধন চুরি গেল বলে বীঁধিল কোটালে ॥ 





(১) তছুপলক্ষে ঢাক বাজাইয়াছি। 

(২) লাউসেনের পিতা কর্ণসেন ও মাত! রঞ্জাবতী পশ্চিমে উদয় 
প্রদর্শনের অপেক্ষায় বন্দী ছিলেন, তাহারা মুক্তি পাইলেন। 
(৩) রঞ্জাবর্তী ও গোৌড়েশ্বরের মহিষী দুই সহোদর! ছিলেন। 
(8) শত্ৰুতা । 


ধর্মরাজের গীত-_ঘনরাম__১৭১৩ খৃষ্টাব্দ | 


রাজার সাক্ষাতে আসি কহিল বিশেষ | 
ডেকে বলে ইন্দে (১) বেটা লুটে খায় দেশ ॥ 
তোমার ভাগারে চুরি তত্ব নাহি করে। 
কোটাল মাতাল মদে মেতে থাকে ঘরে ॥ 
কোপে উঠে কয় রাজা কে করিল চুরি | 
সবংশে বধিব নয় চোর দেহ ধরি ॥ 


কাতর কোটাল কয় নোঙাইয়া শির | 
চারি দণ্ডে আমি চৌরে করিব হাজির ॥ 
ইন্দেকে আপনি পাণ দিল নরপতি | 
ধাইল কোটালগণ তাবি তগবতী ॥ 

খু faal বাজার পাড়া নগর ART | 

ঘর ঘর নগর চত্বর খোঁজে চর ॥ 

চোর না পাইয়! শেষে বাইতি-ভবন। 
প্রবেশ করিয়া পাইল ভূপতির ধন ॥ 
বুঝিয়া বেড়িল বাড়ী বাইতি খেলে তাড়া | 
অমনি কোটাল বাধে দিয়া ঝুঁ টিনাড়া ॥ 
নাথানুথা FAVS তা কুপিয়া কিলায় ২)। 
বাইতিনী লোটে পড়ে কোটালের পায় ॥ 
প্রাণ রাখ নিশানাথ (9) দোষ নাহি কিছু। 
ধৰ্ম্ম যদি সত্য হয় সাক্ষী পাবে পিছু ॥ 
তোমার কি দোষ ইন্দে সব করে কলি। 
ইন্দে বলে এখন আছিলি ধৰ্ম্মশীলী ॥ 

ধন সঞ্জে (8) চোর CATH ভাঙ্গিছে SAT | 
fe আর চোরার নারী বুঝাস্‌ ধরম ॥ 
এত বলি কোপফুত কোটালের FA | 
রাজধানে (৫) বেন্ধে নিল যেন যমদূত ॥ 
ধনচোরে দিয়া মাথা নোঙাঁল কোটাল। 
বিবরণ বলিতে বক্‌সিস পাইল শাল ॥ 


(>) কোটালের নাম। (২) att নুথা-লাখি। FR 
শবঁতা-্কনুই দ্বারা প্রহার । কুপিয়া = রাগিয়া | 

(৩) কোটাল। রাত্রিকালে কোটালের পাহারা দিতে হয়, এজন্ত 
‘নিশাপতি’ "নিশানা" প্রভৃতি কথায় কোটালকে বুঝাইত। 

(৪) সঙ্গে। (৫) রাজার নিকট। 


8৫৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পাত্র ভাবে তৎকাল কেমনে কাটা যায় | 
কি জানি বাইতি-বেটা মোরে বা মজায় ॥ 
পাত্র বলে নিবেদন শুন মহারাজ। 
চোরের উচিত শাস্তি অনুচিত ব্যাজ ॥ 
শুলের ব্যবস্থা | অবিচারে মহারাজা দিতে বলে শূলি। 
আনন্দে বলিছে পাত্র ধন্য কাল কলি ॥ 
না কয় বাইতি কিছু ধৰ্ম্ম অভিমানে | (>) 
কোটাল লইয়া গেলা বধিতে মশানে ॥ 
সাজায়ে সরল শূলি শিমুলের কাঁঠে। 
চাপায়ে চোরের কান্ধে চলে দিব্য ঠাটে ॥ 
বাজে কাঁড়া যোড়া শিঙ্গা করতালি কীসী। 
দেখিতে ধাইল যত নগরনিবাসী ॥ 
কেহ হাসে কেহ কান্দে কেহ তালি দেই | 
কেহ বলে চোরের উচিত শান্তি এই ॥ 
ভৈরবী গঙ্গার ঘাটে আরোপিল শূলি। 
তখন বাইতে কয় করিয়া ব্যাকুলি ॥ 
হরিগুরু-চরণ-সরোজ করি ধ্যান. 
শ্রীধন্ম-মঙ্গল দ্বিজ ঘনরাম গান ॥ 


হরিহরের স্তব | 


কোটাল খানিক রাখহ মোর প্রাণ | 
অশেষ পাপের পাপী পতিতপাঁবন জপি 
পরিণামে পেতে পরিত্রাণ ॥ 
মৃত্যুকালে হরিহরের জগতে জনমাবধি চুরি নাই করি যদি 
ভগবানের প্রতি চোর বাদে রাজা দেয় শূলি। 
সনি স্নান করি গঙ্গাজলে দেব-পিতৃ-বন্ধু-কুলে 
তুমি দিতে দেও জলাঞ্জলি n 
আপন দুঃখের TÉ কিবা কলিযুগ-ধর্মম 
বৃথা যদি জন্ম যায় TA | 
নিদান নিগুণ নিত্য নয়ন মুদিয়! চিত্ত 
ক্ষণেক চিন্তিয়া আমি রয়ে ॥ 





(১ বাইতি ধর্মের প্রতি নির্ভর করিয়া কোন কথা বলিল al | 


(2) 


ধর্মরাজের গীত-_ঘনরাম-_-১৭১৩ ASS | 


নিত্যক্রিয়৷ কুতুহলে সমাপিয়া গঙ্গাজলে 
qasi করে হরিহর ॥ 

শিরসি সহঅদলে ধ্যান করি যোগবলে 
জ্যোতিৰ্ম্ময় জগত-আধান | 

ata বুদ্ধি পরিহরি মানসিক পুজা করি 
ets করি হয়ে নতমান ॥ 

প্রেমে অঙ্গ গদগদ প্রমাদে প্রভুর পদ 
পঙ্কজ পরম পরিসর | 

সেবিয়া সোণার কায ধ্যান করি ধর্ম্মরায় 
ধরাতলে ধুলায় ধূসর ॥ 

কাতর উত্তর শুনি সদয় কোটালমণি 
দণ্ডেক করিল অবসর | 


তোমার চরণ সার গতি মোর নাহি আর 


পার কর প্রভু পরাৎপর ॥ 

পতিতপাবন আখ্য প্রকাশ করিয়া! রক্ষ! 
কান্দিয়া কহেন হরিহর ॥ 

geal রাখিলে তৈলে প্রহলাদ অনল শৈলে 
জৌঘরে (১) thera দিলে প্রাণ | 

সে সব তোমার ভক্ত আমি অতি পাপযুক্ত 
নিজগুণে কর পরিত্রাণ ॥ 

মিছা সাক্ষী অঙ্গীকারি সেই তাপে দনুজারি 
দিলে মোরে নিদারুণ GA । 

সত্য সাক্ষী দিনু যত ফল শুনি স্থিতি মত 
তায় কেন হৈলে বিমুখ ॥ 

শূলেতে পরাণ যায় আমি নাহি কান্দি তায় 
কান্দিয়া কাতর এই শোকে | 

তোমার দাসের দাস মিথ্যা বাদে হয় নাশ 
ধৰ্ম্ম মিথ্যা পাছে বলে লোকে ॥ 

হরিহর করে ats জানিয়া বৈকুষ্ঠপতি 
আদেশিলা পবন-নন্দনে | 
দ্বিজ ঘনরাম রস ভণে ॥ 


FETE | 


56৫৫ 


ধশ্বঠাকুরের প্রসন্নত।, 


৪৫৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
নরসিংহের ধন্মমঙ্গল। 


নরসিংহ Tea আদি-পুরুষগণ বন্থধাম-নিবাসী ছিলেন। মথুরা বস্থ 
বদ্ধমানের অন্তঃপাতী শাখারীতে বাসস্থাপন করেন। তখন বর্ধমানের 
অধিপতি মহারাজ spe মথুরা বন্গুর তিন পুত্র, জোষ্ঠ wa, 
দ্বিতীয় রাধিকা ay এবং কনিষ্ঠ TAP | ধর্ম্মমঙ্গল-প্রণেতা নরসিংহ বস্থ 
ঘনশ্যামের পুত্র। ইহার মাতার নাম নব-মল্লিকা। ইনি অল্প বয়সে fay 
মাতৃহীন হইয়া পিতামহী কর্তৃক পালিত হন। ইনি শীঘ্রই বাঙ্গলা, পারসী, 
উড়িয়া ও নাগরীতে poa হন। ইহাদের গৃহ-অধিষ্ঠাত্রী অষ্টভুজা 
“eal অতি জাগ্রত দেবতা ছিলেন। কবি লিখিয়াছেন দেবীর কৃপাবলে 
ইনি নান! দেশে বিস্তর অর্থ উপাজ্জন করেন। কর্দোপলক্ষে ইনি 
বীরভূমির নবাব আসাছুল্লা খায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এই নবাব 
অতি পরাক্রান্ত ছিলেন। কবি লিখিয়াছেন ইহার ছুই হাজার উৎকৃষ্ট 
অশ্বারোহী সৈন্য এবং বার হাজার ঢালী সর্বদা প্রস্তুত থাকিত, তাহা 
ছাড়া অসংখ্য তিরন্দাজ ও পদাতিক সৈন্যও ছিল। কবি এই নবাব- 
সরকারে উকীল হন এবং ১৮ বৎসর কাল এই seg নিযুক্ত থাকেন। 
নবাব Sigal খা মুরসিদাবাদ-সরকারে খাজনা দেওয়া বন্ধ করেন 
তাহাতে মুরসিদাবাদের নবাব মীরজাফর খাঁ ক্রুদ্ধ হইয়া তাহার নিকট দূত 
প্রেরণ করেন; অনেক বিবেচনার পর মুরসিদাবাদে কর প্রেরণ করাই 
যুক্তিযুক্ত মনে হইল) এবং ১৭৩৬ খৃষ্টানদের ৩০শে কাত্তিকের মধ্যে 
এক লক্ষ টাকা পাঠাইবেন, আসাছুল্লা খা এই সর্ভে আবদ্ধ হইলেন। 
কবি নরসিংহ জামা-যোড়া ও শিরোপা ভূষিত হইয়া পান্ধী আরোহণ-পূর্ব্বক 
অনেক লঙ্কর সমভিব্যাহারে এই একলক্ষ টাকা লইয়! মুরসিদাবাদ অভিমুখে 
রওনা হইলেন। ঝড়বৃষ্টি-বিতাঁড়িত হইয়া ইনি আউস গ্রামে আশ্রয় 
গ্রহণ করেন ; সেখানে তাহার যশোদা নামী পিসীর পুত্র নারায়ণ মল্লিক 
তাহাকে বিস্তর আদর ও সম্বর্ধনা করেন। এ স্থানের সন্নিকটে CATA- 
তলায় ধৰ্ম্মপুজা হইতেছিল। সেই খানে কবি উৎসব দেখিতে গমন করেন | 
তথায় এক অপূর্ব সন্যাসী তাহাকে ধর্মের সঙ্গীত রচনার আদেশ দিয়া 
ays হন। ছুই দিন পরে কবি মুরসিদাবাদে উপস্থিত হন এবং দরবারের 
কাধ্য সুনির্বাহ করিয়া কর্মস্থলে প্রত্যাবর্তন করেন। ধর্ম্ম-সঙ্গীত 
রচনার যে প্রত্যাদেশ প্রাপ্ত হইয়াছিলেন, তাহা প্রকাশ করাতে তদীয় 
বন্ধু খেলারাম আচার্য্য, হরি সোম এবং HE বস্তু তাহাকে বিশেষ উৎসাহ 
প্রদান করেন। এই ভাবে ১৬৫৯ শকের (১৭৩৭ খৃঃ) ১০ই শ্রাবণ ধর্ম 
মঙ্গলের রচন! আরব্ধ হয়। এই ধর্ম্ম-মঙ্গলখানি বৃহৎ গ্রন্থ । ইহ! ঘনরামের 





ধর্মরাজের গীত-_নরসিংহ F—3909 খৃষ্টাব্দ | 


ধর্ম-মঙ্গল হইতে আকারে বৃহত্তর হইবে । যে পর্য্যন্ত জানা যার, তাহাতে 
ইহার একখানি মাত্র পুথি পাওয়া গিরাছে। পুখিখানি ১৫০ বৎসরের 
প্রাচীন ও আমার নিকট আছে। এই পুথি আমার নিকট হইতে লইয়া! 
গিয়া Age অনাথনাথ wy মহাশয় কায়স্থ পত্রিকায় একটি প্রবন্ধ 
লিখিয়াছিলেন। 


পশ্চিমে সূর্য্যোদয় করা ইবার জন্য লাঁউসেনকে নিয়োগ | 


একদা গৌড়ে ভয়ানক জলগ্লাবন হয়। লাউসেন ধর্ম্মপূজা করিয়া! 
তাহা নিবারিত করেন, এজন্য গোড়েশ্বর তাহাকে পুরস্কৃত করেন। 
মাতুল মহামদ হিংসানলে দগ্ধ হইয়া লাউসেনের দ্বারা স্বর্য্যকে পশ্চিমে 
উদয় করাইবার প্রস্তাব করেন। উদ্দেশ্য, এই অসম্ভব ব্যাপারে অসমর্থ 
হইয়া লাউসেন রাঁজ-দ্বারে দণ্ডিত হইবেন। 


নান! ধন নৃপতি দিলেন লাউসেনে । 

পাত্র (১) বলে ইহাকে আদর এত কেনে ॥ 
ঝড় বৃষ্টি বাদলের বটে এই রীত। 
ত্রিবাসর অথবা! অষ্টাহ কদাচিৎ ॥ 
মঙ্গলের বাদল মঙ্গলে STRT) যায়। 
ভাগিনা কি কায কৈল ধন দেও রায় ॥ (২) 
বুঝ্যা ari কাৰ্য্য কর এই সে বিহিত। 
অপাত্রে করিলে দান বড় অন্ুচিত ॥ 
পাত্র যত কিছু বলে না শুনেন রায়। 
Tea আপন মনে সদা দুঃখ পায় ॥ 

দিন কথো (৩) গৌড়েতে আছেন ছুই ভাই (8) | 
গোকুলে বিহার যেন কানাই বলাই ॥ 


খণ্ড ote (৫) কৈল! যদি রাজা গৌড়েশ্বরে | 
মড়ক লাগিল দেশে প্রজা নিত্য মরে ॥ 





(২) যে বন্যা নিবারণের জন্ত লাউসেনকে পুরস্কার করিলে, তাহ! 
আপনি চলিয়া! গিয়াছে; ইহাতে লাউসেনের কৃতিত্ব কিছুই নাই। 

(৩) কত। (৪) লাউসেন এবং তাহার ভ্রাতা কপূর | 

(৫) ate মন্ত্রী দেখিলেন wield করিয়া লাউসেন সর্বদা 
বিজয়ী) এজন্ত তিনি গৌড়েশ্বরের দ্বারা একটা ধর্মপূজার উৎসব আরম্ভ 
করাইয়া দেন; কিন্তু কোন কারণে সেই পূজা অসম্পূর্ণ থাকিয়া যায়,_ 
এই অসম্পূর্ণ ( খণ্ড ) পূজার জন্য ধর্ম ক্রুদ্ধ হন। 


৫৮ 


8৫৭ 
লাউসেনকে পুরস্কার 
aa Seals 


মনংকষ্ট ! 


৪৫৮ 


খণ্ডপূজায় বিপদ । 


পশ্চিমোদয়ে নিয়োগ- 
সংকল্প | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


আপদ বালাই অনুক্ষণ উন্ধাপাত | 
অমঙ্গল বজ্জর নির্ঘাত APN ॥ 
অন্ন-বস্ত্রছাঁড়া সব ধনীদের ঘরে | 
অনাবৃষ্টি দেশেতে মেদিনী AI হরে ॥ 
নাছের (১) ভিখারী হল্য লক্ষের ঠাকুর | 
গৌড় ভাঙ্গ্যা প্রজা লোক যায় দূরাদূর ॥ 
উৎপাত অনেক হল্য গৌড়াবনী মাঝ | 
পাত্রকে তেখন জিজ্ঞাসেন মহারাজ ॥ 

এ দেশে এ দশা পাত্র হল্য কোন পাঁপে। 
রাতে দিনে স্বস্তি নাঞি এই অন্ুুতাপে ॥ 
এত শুনি মহাপাত্ৰ ভাবে মনে মন | 

ভণে নরসিংহ নব্মল্লিকা-নন্দন ॥ 


হেট-মুখে নাবড়ি (2) ভাবেন পাত্রবর | 
ভাঁগিনাকে কি কর্যা পাঠাই যমঘর ॥ 
বারে বারে বেটা সব কার্য্য করে FA | 
এবার পাঠাব দিতে পশ্চিমে উদয় ॥ 
পশ্চিমে উদয় রবি দৈবে নাঞি হব। 
এবার সেনের বেটা সেখানে মরিব ॥ 
এই পরামর্শ মনে করিয়া বিস্তর | 
যোড়হাতে বলে ভূপতির বরাবর ॥ 
দেশ ean ধৰ্ম্মপুজা কর্যাছিলে রায় | 
দ্বিধা হৈল বার মতি (৩) ধর্মের পূজায় ॥ 
অতএব লোকের অধর্ম্ম হইল বাড়া | 
এই অপরাধে ধর্ম হল্যা গৌড় ছাড়া ॥ 
ধৰ্ম্ম যথা নাঞি তথা সকলি অনিত। 
অতএব এদেশে হয়্যাছে বিপরীত ॥ 


(>) যাহারা দ্বারে দ্বারে নৃত্য গীত করিয়া ছু এক পয়সা উপার্জন 


করিয়া থাকে | (২) গুরুতর A | 

(৩) ধর্ম-পুজোপলক্ষে এই “বারমতি” শব্দ নানা স্থানে পাওয়া 
যাইতেছে। কেহ কেহ মনে করেন, ইহা ব্রহ্মাতি” শব্দের 'অপত্রংশ, 
কেহ বলেন বার দিন ধর্মের পুজা হয় এজন্য ইহাকে বার মতি বলে। 
শেষোক্ত অর্থই প্রশস্ত মনে হয়। তাহ! হইলে এই ছত্রের অর্থ এই 
প্রকার £__ধর্মের ১২ দিনের পুজা দ্বিধা অর্থাৎ খণ্ডিত হইল | 


ধর্মরাজের গীত-_নরসিংহ FI—3909 খৃষ্টাব্দ | ৪৫৯ 


এই পাপে ভূপতি তোমার নাঞি গতি | 
এত দুরে সাঙ্গ হল্য তোমার রাজত্বি ॥ 
খণ্ডপূজা কৈলে হয় ধবল (১) পাথর । 
দান ধ্যান সকল মজাল্যে নৃপবর ॥ 

এত শুনি রাজার চঞ্চল হল্য মন | 

হাতে ধর্যা পাত্রের ভূপতি কিছু কন ॥ 
কোন্‌ কাৰ্য্য করি পাত্র করি কোন্‌ দান। 
কি করিলে এই পাপে পাই পরিত্রাণ ॥ 


পাত্র বলে মহারাজ করি নিবেদন | মন্ত্রীর উপদেশ। 
অপরঞ্চ দানে নাঞি এ পাপ মোচন ॥ 
পশ্চিমে উদয় যদি দেখেন ভূপতি। 
তবে এই পাপ হত্যে পাও অব্যাহতি ॥ 
অন্ত পাপ হল্যে রাজা আছে প্রতীকার | 
পশ্চিমে উদয় বিনে নাহিক নিস্তার ॥ 
বার দণ্ড দেখ যদি পশ্চিমে উদয় | 
তবে দেশে সভার পাতক দূর হয় ॥ 
ACTA শরীর ACT নাহিক অপায়। 
পুণ্যবান্‌ জনকে মের নাহি দায় ॥ 
এত শুনি ভূপতি ভাবেন মনে মনে | 
পশ্চিমে উদয় রবি হবেক কেমনে ॥ 
কত যুগ বন্ধ্যা গেছে কোথাও না শুনি | 
পশ্চিমে উদয় করে কোথা দিনমণি ॥ 
কার সাধ্য এ কাষ করিতে পারে কে। 
সবিশেষ এহার (২) পাত্র বল্যা দে ॥ 
পাত্র বলে অবধানে শুন ANIT | 
সর্বকাল লাউসেন সেবে দিবাকর ॥ 
স্যর সেবক সেই বিখ্যাত Sara | 
পশ্চিমে উদয় দিতে পারে সেই জনে ॥ 
সেন বিনা এ কাধ্য অন্ঠের সাধ্য নয়। 
অতেব তাহাকে আজ্ঞা হকু মহাশয় ॥ 


(১) শ্বেতরোগ। (২) Bara 


৪৬০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


লাউসেনকে অনুরোধ। এত শুনি মহারাজ সেন-পানে BTA | 
হাতে YAN বচন বলেন বিদ্যমান ॥ 
অনেক কর্যাছ কাধ্য প্রাণধন বাপ। 
এবার PRN দেও মোর এই পাপ ৷৷ 
অন্তাচলে VA দেহ পশ্চিমে উদয়। 
তোম! বিনে এ কাধ্য অন্যের সাধ্য নয় ॥ 

লাউসেনের উত্তর। afal রঞ্জার বেটা বলেন বচন। 
এত যুগ TM গেছে না শুনি কখন ॥ 
পশ্চিমে কি কর্য হয় পূর্বের উদয়। 
অসম্ভব বাক্য শুন্য! মনে হল্য ভয় ॥ 
যতি যোগী নহি আমি যোগীন্ত্র সন্ন্যাসী ৷ 
যোগ জপ নাঞি জানি আমি গৃহবাসী ॥ 
দেবতারা আমার নহেন আজ্ঞাকারী | 
আমি কোন্‌ শক্তে পশ্চিমে উদয় দিতে পারি ॥ 
দেবের অসাধ্য কথা পশ্চিমে উদয়। 
আমা হত্যে এ কাৰ্য্য কি করিয়৷ হয় || 


এত শুনি মহাপাত্ৰ কাঁপে থর থর | 


atga মাহুগ্া-পাত্রের 

ক্রোধ। অরুণ লোচন হল্য চঞ্চল অধর ॥ 
নিদারুণ বাক্য বলে সভ। বিপ্যমান। 
ভাগিনা ইদানীং বড় হয়্যাছে সেয়ান ॥ 


HAPA বলে মোর ধর্মপক্ষ বল। 

বড়াই করিয়া বোলে থুচাল্য বাদল ॥ (১) 
নানা ধন রাজাকে ভুলায়্যা নেই নিত। 
কার্য্যকাঁলে কয় বেটা কথা বিপরীত ॥ (2) 
ময়না! কাঞ্চনপুরী (৩) বস্তা CHA (৪) AA | 
ভাল মন্দ হল্যে কিছু নাহি লাগে দায় ॥ 


(১) Weel ‘ধৰ্ম্ম আমার পক্ষাবলম্বী' বলিয়া থাক এবং বাদল 
( বন্তা ) নিবারণ করিয়াছ বলিয়া গৌরব করিয়া থাক। 

(২) রাজাকে ভূলাইয়া প্রচুর অর্থ নিয়াছ, এখন কাধ্যকালে বিপরীত 
কথা কহিতেছ। 

(৩) কাঞ্চনপুরী তুল্য ময়না দেশ । 

(৪) ক্ষেম অর্থ মঙ্গল। এখানে অর্থ খয়রাৎ, দান। 


ধর্ম্মরাজের গীত__নরসিংহ বন্থু_-১৭৩৭ খৃষ্টাব্দ | ৪৬১ 


সভামাঝে বসিয়া কথার পরিপাটা | 

মিছা সাচা কথা Fal করে দিন কাটি (>) ৷ 
রাজ-আজ্ঞা রদ করে এতেক বড়াই। 

মুখ পায়্যাছিস বেটা তোর দোষ নাই ॥ 
ভাল চাসি এখনি উদয় দিতে (২) যা। 
নতুবা সৰ্ব্বস্ব তোর লুট্যা নিব গা ॥ 


পাত্রের দাপুনি (৩) CM সেন হল্য চুপ। 
হাতে ধর্যা তখনি বলেন কিছু ভূপ ॥ 
বাজার আদেশ এবং 
এবার এ কাৰ্য্য আবশ্যক (8) যাতে DTS | লাউসেনের উত্তর | 
অন্ত মত করত AT মাথা খাও ॥ 
লাউসেন বলেন রাজার বাক্য শুনি। 
অবধানে শুনহ গড়ের চূড়ামণি ॥ 
পশ্চিম উদয় যদি দেখিবারে চান। 
জননীকে জিজ্ঞাসা করিব সমাধান | 
আমি শিশু নাঞি জানি এ সব বারতা | 
কোন্‌ দেশে যাব অস্তাচল বটে কোথা ॥ 
জননীকে জিজ্ঞাসিলে পাইব বিশেষ | 
তবে পশ্চিম উদয় দিতে যাব সেই দেশ ॥ 
সেনের শুনিঞ বাক্য রাজা দিলা পায় । 
লাউসেনে Fay রাজা ঘরকে বিদায় ৷ 
দেখিয়া পাত্রের মুণ্ডে পড়িল বজ্জর। 
are (৫) করিয়া কহে রাজার গোচর ॥ 
পাগল BITE পারা আপনে ভূপাল। 
সেনকে বিদায় কর্য। বাড়াবে জঞ্জাল ॥ 
তোমার সাক্ষাতে কেবল চাপচুপে থাকে | 
ঘর গেলে কোন জন! পায় বা উহাকে | 
এই লাউসেন যায়্যা হব দশগুণ | 
দ্বিতীয় রাবণ কিবা! সহস্র অর্জুন ($) ॥ 


(>) দিন কাটায়। (২) পশ্চিমে উদয় করাইতে। 
(৩) মন্তপূর্ণ উক্তি | (৪) Bay | 
(৫) ছল। (৬) কার্তবী্য্যাজ্ঞুন। 


পাত্রের চেষ্টায় লাউ- 
সেনের কারাদণ্ড | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কান্ব৷ (>) ডোম হয় যদি ইহার দোসর (২)। 
হেলায় জিনিতে পারে যম পুরন্দর ॥ 
যত্যপি ইহার হাতে থাকে খাড়া ফল! | 
কাপাইতে পারে স্বর্গ পাতাল অচলা ॥ 
কোন্‌ Gar লাউসেনে করিছ বিদায়। 
ঘরে যায়্যা যদ্যপি পালায়্যা এই যায় ॥ 
তার কি উপায় রাজা করিবে তখন। 
অবিশ্বাসে বিশ্বাস না করিহ রাজন ॥ 
তবে যদি বিদায় করিলে নৃপমণি। 
‘SATA (৩) রাখ্যা NE জনক জননী ॥ 
পাত্রের যুকতি ভূপতির লাগে মনে | 
অনা্যা-মঙ্গল AQ নরসিংহ ভণে ॥ 


পাত্রের বচন GI) CNEA রাজন। 
সেনকে বলেন কিছু সহাস বদন ॥ 
ময়নানগর যদি তুমি যাত্যে চাও | 
গুলবন্ধী আপন মা বাপে রাখ্যা যাও ॥ 
ঘর গেলে কি জানি কি হয় অন্ত মন। 
গুলবন্ধী অতেব চাহিএ বাপধন ॥ 

এত বলি চান রাজা কোটালের পানে। 
সেনকে নজরবন্ধী রাখ সাবধানে ॥ 
লাউসেনে বন্দীশালে নিল পৌতামাজী। 
পাত্র বলে বেটাকে দিলাম ভাল বাজী ॥ 
ইন্দ্রজীলে (৪) বিরলে বলেন পাত্রবর | 
এমন WATT যেন যায় যমঘর ॥ 
লাউ সেন মর্যা গেলে পাবে নানা ধন। 
জায়গীর ean দিব ময়না-তুবন ॥ 
পাত্রের বচনে ইন্দ্রা গেল কারাগারে । 
বত্রিশ বন্ধনে বান্ধে রঞ্জার কুমারে ॥ 


| (৯) লাউসেনের সেনাপতি কালু ডোম। 


(২) সহায়। 
(৩) জামিনস্বরূপ। 
(৪) ইন্ত্রজালবিৎ ( যে নান! প্রকার মায়! জানে ) কারাধ্যক্ষ। 


ধর্ম্মরাজের গীত- নরসিংহ বনু ১৭৩৭ Al | 


হাতে হাত কড়ি দিল গলায় শিকল। 
বুকে Gayl দিলেক পাথর জগদল (>) | 
ডাঁডুকা দিলেক পায় যেন দশ মণ। 
গলায় দিলেক হাড়ী সংশয় জীবন ॥ 
জটে দড়ি দিয়! টাঙ্গে চালের বাতায়। 
উমামুরি খাল্য সেন তুষের ধূমায় ॥ 
খরশান ক্ষুর সব রাখে ছুই পাশে | 
লড়িতে চড়িতে মাংস কাটে অনায়াসে ॥ 
সেনের শরীর হল্য ধূলায় ধূসর | 
কান্দেন করুণ! কর্যা রঞ্জার কুমার ॥ 
দেখ্যা eal কপূর কান্দায়া অচেতন | 
দাদার এবার দেখি সংশয় জীবন ॥ 
সেন বলিছেন শুন কপুর পাতর (২)। 
অবিলম্বে যাও তুমি ময়নানগর ॥ 
জননী জনকে BWM দেও সমাচার | 
এবার al দেখি ভাই আমার নিস্তার ॥ 
ভূপতি দেখিতে চান পশ্চিম-উদয় | 
জীবনের গ্রাহক মাতুল মহাশয় ॥ 

বলে গুলবন্ধী রাখ জননী জনক | 
অসম্ভব আদেশ Alay নিরর্থক ॥ 

এত শুনি ধাওয়া ধাই চলিল কপূর | 
ভাএর বিপত্তি-ত্রাণ করে তুর তুর ॥ 
রাতে দিনে পাল্য গিয়া ময়নানগর | 
কান্দ্যা কান্দ্যা কৈল কথা মাএর গোচর ॥ 
বাদল ঘুচাল্য দাদা দ্েখ্যা রাজ। সুখী । 
নান! ধন দিল দেখ্যা মাম! হল্য দুঃখী ॥ 
AAS কর্যাছে বড় মামা ছুরাশর | 
অস্তাচলে দিতে বলে পশ্চিম-উদয় ॥ 
ইহ! বল্যা দাদাকে বান্ধ্যাছে বনদিঘরে | 
এমন বান্ধ্যাছে দাদ! আজি কালি মরে ॥ 


(১) জগদ্দল পাথর | 
(২) পাতর পোত্র)-মন্ত্রী; লাউসেনের ভ্রাতা কপূর তাহাকে 
সৰ্ব্বদা মন্ত্রণা দিতেন। 


৪৬৩ 


wt রকে ময়নাগড়ে 
প্রেরণ। 


৪৬৪ 


লাউসেনের মুক্তি ও 
কর্ণসেনের কারাবাদ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বলে গুলবন্দী রাখ জনক জননী | 

তবে ছাড় দিব যাত্যে পশ্চিম ধরণী ॥ (১) 
বুড়া রাজা গৌড়ের হয়্যাছে বুদ্ধি-ছাড়া | 
দাদা মর্য! যাকু মাতুলের জন্ম বাড়া ॥ 
তুমি আর বাপা যদি থাক কারাগারে | 
তবে রাজা দাদাকে ছাড়িয়া দিতে পারে ॥ 


পুত্র বন্দী শুনিয়া কান্দেন রঞ্জাবতী | 
কর্ণসেন রাজা কান্দএ চারি রাউতি (2) ॥ 
মাণিকী কল্যাণী কান্দ্যা গড়াগড়ি যায় | 
নগরের লোক কান্দ্যা করে হায় হায় ॥ 
কালু ডোম কান্দে শাকা শুকা ছুই জন। 
শ্রাবণের মেঘ হল্য লক্ষ্মার (৩) লোচন ॥ 
কর্ণসেন রঞ্জাবতী যান ধাওয়া ধাই। 

যেন IAF (৪) VASA হামায়া। (৫) যায় গাই ॥ 
রাতারাতি পাল্য গিয়া গৌড়-ভুবন | 
অবিলম্বে বন্দিশালে দিলা দরশন ॥ 

বন্দী দেখ্যা বালকে কান্দেন উভরায়। 

ভালে হীন্তা (৬) কঙ্কণ করেন হায় হায় ॥ 
কর্ণসেন রাজা কান্দ্য! ধূলার ধূসর | 

সমাচার পাইল ভূপতি গৌড়েশ্বর ॥ 

পাত্রের হুকুম হল্য পৌতামাজীগণে। 
কর্ণসেনে গুলবন্ধী রাখহ যতনে ॥ 

লাউসেনে এখনি খালাস কর্যা crs | 
দিবেক পশ্চিম-উদয় লেখ্যা পড়্যা নেও ॥ (৭) 


(১) বলিয়াছে যে তোমার বৃদ্ধ জনক জননীকে যদি জামিনস্বরূপ 
রাখিয়া যাইতে পার, তবেই তোমাকে পশ্চিমোদয় কার্যের জন্য ছাড়িয়া 


(২) চারি অল্পবয়স্ক ভৃত্য | 


(৩) কালু ডোমের স্ত্রীর | (8) Ate | 

(৫) হাম্বারব করিয়া। (৬) হানিয়া-আঘাত করিয়া t 

(৭) পশ্চিম হইতে স্বর্য্যোদয় করিয়া দেখাইবে, এই সর্ত লেখা- 
পড়া করিয়া দিলে ছাড়িয়া! দিবে। 


ধর্দরাজের গীত-_নরসিংহ বস্থ-_১৭৩৭ খৃষ্টাব্দ | 


এত শুনি পোতামাজী করিল গমন। 
সেনের ডাটুক! কাটে বত্রিশ বন্ধন ॥ 
কর্ণদেনে পুনশ্চ দিলেক দেই বেড়ী। 
বিধির বিপাকে কাধ্য হয়্যা গেল দেরী ॥ a 


লাউসেনে বিদায় করিল গৌড়েশ্বর | 
পুনশ্চ গেলেন পিতা-মাতার গোচর ॥ 
জননীকে জিজ্ঞাসা করেন যুবরাজ | 
পশ্চিমে উদয়-কর্ম্ম অল্প নহে কায ॥ 
বিশেষ বলহ মাতা কোন্‌ দেশ যাই | 

কোন পূজা করিলে ধর্শ্মের বর পাই ॥ 

এত শুনি রঞ্জাবতী বলেন বচন। 
সামুল্যাকে (১) সাথে নিবেক করিয়া যতন ॥ 
আগের আমিনি (২) সেই সব কথা জানে | 
উপদেশ অনেক পাইবে তার স্থানে ॥ 
চাপায়ে যখন আমি শালে দিলাঙ ভর (9) | 
সামুল্যার উপদেশে ধৰ্ম্ম দিল! বর ॥ 

সাথে নিবে সাধ্য বত পুজা আয়োজন | 
তরী আরোহণে যাবে হাকও (৪) ভুবন N 
রথ থরে তুল্য! নিবে ধর্মের পাদুকা । 
হরিহরে লইবে আছ্ের বটে ঢেক্য। (€) ॥ 
অস্তাচল সেখানে বিস্তর দূর নয়। 
লোকমুখে waite যোজন পাঁচ ছয় ॥ 


(১) সামুল্যা_ ধৰ্ম্মপূজার উপদেষ্টী রমণী | 

(২) ato বা নিরঞ্জন, ধর্্মঠাকুরের অপর নাম। আমিনি_ পুজার 
উপদেষ্টা। ধর্ম্মপুজার সহকারিণী রমণীগণ “কামিনী” বা “কামিন্তা” 
আখ্যায় পরিচিত । এই “কামিনী” শব্দ হইতে “আমিনি” শব্দ উদ্ভৃত। 

(৩) রঞ্জাবতী পুত্র-কামনায় লৌহ শূলে বিদ্ধ হইয়া প্রাণত্যাগ 
করেন, ইহাই “শালে ভর দেওয়া”; ধর্শ্মের বরে তিনি পুনজ্জাবিত হন 
এবং FATS SIA | 

(8) হাকণ্ড নামক স্থানে লাউসেন Sta করেন; “হাকণ্ড পুরাণ” 
নামক গ্রন্থে এই বৃত্তান্ত উল্লিখিত আছে-_এরূপ উক্ত আছে। এই 
পুরাণ পাওয়া যায় নাই। হাকণ্ড-_সপ্তথণ্ড শব্দের বিকৃতি বলিয়! 
মনে হয়। (৫) ঢাকী =যে পুজ্গোপলক্ষে ঢাক বাজায়। 


৫৯ 


ijeta উপদেশ। 


৪৬৬ 


পিতাম।তা ও কর্পরের 
নিকট বিদায় গ্রহণ। 


মহিষীগণের নিকট 
farts । 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এক ভাবে সেখানে পুজিবে মায়াধর | 
ধর্ম কৃপা কর্যা দিব উদয়ের বর ॥ 
মনোবাঞ্ু! সিদ্ধ হব শুন বাপধন। 
Besta অনাথের নাথ নিরঞ্জন ॥ 
এত বলি লাউসেনে করিল! বিদায় | 
গলাগলি করিয়া কান্দেন উভরায় | 


মা বাপের আগে কন কপূর পাতর | 
আজ্ঞা হল্যে যাই হয়্যা দাদার দোসর (১) ॥ 
এত শুনি লাউসেন বলেন বচন। 

বৃদ্ধ পিতা মাতা বন্দী যাব দুই জন ॥ 
উপযুক্ত এ নয় আমার কথা রাখ! 
মা-বাপের সেবায় আপনে এথা থাক ॥ 
বিদায় হইল! সেন মা-বাপ-চরণে। 
কোলাকুলি করিলেন কর্পুরের সনে ॥ 
বাচ্যা আল্যা (2) পুনশ্চয় হবেক দরশন। 
কপূর বলেন দাদা সখা নিরঞ্জন ॥ 

পশ্চিম উদয় দিয়া আসিবে আগার | 
ভণে নরসিংহ বস্তু প্রবন্ধ পয়ার ॥ 


শুভক্ষণে যাত্রা করে রঞ্জার কুমার | 
অবিলম্বে হইল ভৈরবী গঙ্গা পার ॥ 
মরমে অধিক দুঃখ বাপের বন্ধনে | 
কান্দিতে কান্দিতে যান অঝোর নয়নে ॥ 
অবিলম্বে পাল্য গিয়া ময়না-ভূবন। 
কলিঙ্গার (৩) সমুখে দিলেন দরশন ॥ 
কান্দিতে কান্দিতে রায় কন সমাচার | 
পশ্চিমে উদয় দিতে আদেশ রাজার ॥ 
মামা মোর বিপক্ষ সাপক্ষ কভু নয়। 
গুলবন্ধী রহিলা জনক মহাশয় ৷৷ 


সহায় | 
(২) বাচিয়া আমিলে | 
(৩) কলিঙ্গা লাউসেনের পাটরাণী | 





ধন্মরাজের গীত__নরসিংহ FI—3909 খৃষ্টাব্দ | ৪৬৭ 


জননী রহিলা আর কপূর পাতর | 
পশ্চিম-উদয় দিতে আমি আলু ঘর ॥ 

এত শুনি চারি রাণী কান্য। গড়াগড়ি | 

বাড়া অনুতাপ বন্দ! শ্বশুর শাশুড়ী ॥ (১) 

বাহির মহলে সেন দিল দরশন | লাউসেন কর্তৃক TA- 
জয়পতি কালু বীরে (2) ডাকেন তখন ॥ ab ১ 
শাকা শুকা দোলই (৩) সকল দিল দেখা | উদ্যোগ | 
প্রজা সব আইল নাহিক তার লেখা ॥ 

বিরলে বসিঞা যুক্তা সভার সহিত। 
রাজশোভা ইদানীং হয়্যাছে বিপরীত ॥ 

অবোধ ভূপাল মাম! পাষাণ-হৃদয়। 

দেখিবারে চান রবি পশ্চিম-উদয় ॥ 

কারাগারে বন্দী Fan রাখ্যাছিল! রায় | 
গুলবন্দী জনক নিগড় তার পায় ॥ 

জননী রহিল! আর কপূর পাতর । 

পশ্চিম উদয় দিতে আমি আলু ঘর ॥ 
অত্যাবশ্যক হল্য ভাই যাইতে ATS | 

পশ্চিমে উদয় দিতে হইব বার we ॥ (৪) 

যদ্যপি ইহাতে কিছু অন্য মত হয়। 

তবে মা বাপের প্রাণে রয় বানা রয় ॥ 

বিলম্বের কাৰ্য্য নাই শীঘ্র যাত্যে চাই। 

সাঙ্গজাত (৫) তরণী সাজায়্যা দেহ তাই ॥ 


এত শুনি মণ্ডল হইয়া ত্বরান্বিত | 
যাজপুর হত্যে শীপ্র আনাল্য পণ্ডিত (৬৩) ॥ 


(১) শ্বশুর শাশুড়ী বন্দী হইয়াছেন, এই সংবাদেই প্রবল ( বাড়া) 
শোক উপস্থিত হইল ৷ 

(২) জয়পতি মণ্ডল ও কালুডোমকে। 

(৩) লাউ সেনের প্রধান সৈন্তগণের নাম। 

(৪) পশ্চিম হইতে সুধ্যকে বার দণ্ডের SH উদয় করাইতে হইবে | 

(e) সঙ্গে লইবার দ্রব্যাদি । 

(৬) এই পণ্ডিত শুন্ত-পুরাণকার, বধর্ম্মপূজার সুপ্রসিদ্ধ পদ্ধতি- 
রচয়িতা ও পুরোহিত রাষাই hes | 


৪৬৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সেন বলিছেন শুন ঠাকুর রামাই। 
পশ্চিম-উদয় হেতু পুজিব গোসাঞি ॥ 
চরণে ধরিয়া বলিব নির্বিশেষ। 
পশ্চিম-উদয় দিতে যাব কোন্‌ দেশ ॥ 
eee E আগের পণ্ডিত তুমি কর্যাছ NTER | 
নিকট উপদেশ পুজার কারণ চাই কি কি আয়োজন ॥ 
সি পুথি দেখ্যা পণ্ডিত পূজার দেন fafa | 
এক ভাবে পুজিতে গুণের গুণনিধি | 
চারি দিকে ধাইল অনেক লোক জন। 
আয়োজন SAN সভে হয়্যা একমন | 
বার ভক্ত্যা (১) আদর্য। (২) আনিল মহারাজ । 
যতন করিয়া নিল বরণের সাজ ॥ 
ভাণ্ডারী ধামাতি কণ্ঠি এ চারি পণ্ডিত | 
গাএন বাঁএন নিল গাওয়াইতে গীত ॥ 
ভোগহেতু সাথে নিল এ চারি আমিনি। (৩) 
রূপে গুণে দেখে যেন সিংহল-পদ্মিনী ॥ 
পুজার জন্য লোকজন নব দণ্ড ষোল শঙ্খ বাত্রশ আলম। 
ও উপকরণ । জল সাখএরে নিল পবিত্র আশ্রম ॥ 
ঘর কাগডারের ASH চালু TSI | 
হরীতকী কদলী গুবাক কাঁওআর ॥ 
cafe কড়ি কৃষ্ণতিল কলাই মন্থর | 
জাতীফল আত্ম নিল eae সিন্দুর ॥ 
রথ-থরে Gan নিল ধর্মের ANH | 
সাগের প্রধান সঙ্গে হরিহর ঢেকা। ॥ 
সন্ন্যাস করিতে নিল গামারের কাট (8) | 
Hae WAM কাটার চিপাট ॥ 
কজ্জলি মাণিক পাট নিল ক্ষুরধার | 
ধূপ ধূনা পরিপাটা বিশীশয় (৫) ভার ॥ 


(>) দ্বাদশজন ভক্ত | (২) আদর করিয়া । 

(৩) চারিটি সুন্দরী রমণী পুজার জন্ত সঙ্গে লওয়াতে ধর্ম্মপূজার 
তান্ত্রিক অনুষ্ঠান YB হইতেছে। 

(৪) গামার বা গম্ভীর! কাষ্ঠ, পূর্ববাকালে এই কাঠ দিয়! পীড়ি প্রস্তুত 
হইত। (৫) এক শত বিশ। 


ধন্মরাজের গীত নরসিংহ বস্থ_১৭৩৭ খৃষ্টাব্দ | ৪৬৯ 


নববস্্র সাথে নিল বোভাজী ভাবান। 
নিলেন কালিকা care দিয়া খরশান (>) i 
ধর্মের পূজায় সূর্য্য অর্ঘ্য দিতে চাই ! 

তে কারণে লইল কপিলা নামে গাই ॥ 
বৎসক তাহার সাথে সাত মনোরথ | (২) 
যার চুষে চুর হয় পাথর পর্বত ॥ 
সঙ্গেতে লইল সেন হাড়ি ইচ্ছা-রাণা। 
বন্ধের গাজনে বাজে বিবিধ বাজনা ॥ 
শারী শুক পক্ষী নিল বচন মধুর । 

পাছু পাছু গোড়াইল বাটুয়! কুকুর ॥ 
অগুরু চন্দন নিল বসন ভূষণ | 

stata ভাঙ্গিয়া নিল রজত কাঞ্চন ॥ (৩) 


সামুল্যাকে আনাইল পরম যত্ব করি i 

বিনতি করিয়া কন তার পাএ ধরি ॥ 

জননী যখন মোর শালে দিলা ভর | 

তোমা হত্যে স্বচক্ষে দেখিল! মায়াধর (৪) u 

বিপাক পড়্যাছে বড় আমার উপরে | 

পিতামাতা গুলবন্দী গৌড়-নগরে ॥ 

ভাবিতে চিন্তিতেগে! পাজরে হল্য YA I 

দেওয়ানে (৫) সাপক্ষ নাই মামা নিদারুণ ॥ 

কি করিলে করুণা করিব মায়াধর | 

কত দিনে পাব মাসী উদস্বের বর ॥ 

স্যামুল্যা বলেন বাছা চিন্তা কিছু নাঞ্জি। সামূল্যা কর্তৃক AEA- 
তোমাকে সাপক্ষ সদা আছেন গোসাঞি ॥ প্রদান | 
আপম্যের আমিনি আমি জানি সব কথা | 

কয়্যা দিতে পারি চারি যুগের বারতা ॥ 

ভূত ভবিষ্যৎ আমি বল্যা দিতে পারি। 
বিপদ্‌্-সাগরে ধর্ম হবেন কাগারী | 

হাকণ্ডে পূজিলে ধর্ম সিদ্ধ মনোরথ। 

অনাথের নাথ ধর্ম্ম জানে ত্রিজগৎ ॥ 


(১) ধার। (২) কপিল গাভীর সাতটি বংস সঙ্গে লইল i 
(৩) পূর্বোক্ত উপকরণার্দির অনেক কথা হর্বোধ। 
(১) ধন্মঠাকুরকে | (৫) রাজদরবারে। 


৪৭০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পশ্চিমে উদয় বর পাইবে সে ঠাঞি। 
না কান্দিহ বাপধন চিন্তা কিছু নাঞি ॥ 
আমি সাথে আছি সব কহিব বিশেষ | 
নরসিংহ বলে পায়্যা ধর্মের আদেশ ॥ 


সাঙ্গজাত সাজাইয়া ময়নার ATA | 
কলিঙ্গার স্থানে বাল! (১) হইল বিদায় ॥ 
চিত্রসেনে (২) কোলে কর্যা করিলা চুম্বন | 
কলিঙ্গাকে সপিল রাউতি চারি জন ॥ 
মহল ভিতরে সেন হইল! বিদায়। 
কালু ও তাহার স্ত্রী কানু বীর লক্ষ্যাকে ডাকিয়া কন রায় ॥ 
Tata উপর ময়নার আজি হত্যে ময়না করিল সমর্পণ | 
ভার অর্পণ । তোমাকে সপিলু ভাই জাতি কুল ধন ॥ 
সাবধানে থাকিবে যোগাবে ata দিন। 
আজি হত্যে প্রজা লোক তোমার অধীন ॥ 
কালু বীর বলে তুমি আমার বিধাতা | 
যম ইন্দ্র আইলে কাটিব তার মাথা ॥ 
যতক্ষণ জীবন আমার ধড়ে আছে। 
কার বা যোগ্যতা আস্তে ময়নার কাছে ॥ 
জয়পতি মণ্ডল প্রভৃতি প্ৰজাগণ । 
একে একে সভাকে করিল সমর্পণ ॥ 
বিদায় হইলা সেন সভার সাক্ষীৎ। 
উপনীত হইল! সেখানে সাঙ্গজাত ॥ 
শুভক্ষণে AMAT সকল (৩) চটে ANA | 
যুবা বুদ্ধ বালক দেখিতে সব ধায় ॥ 
দাড়াইয়া লোক সব চিত্রের পুতলী। 
রাম লাগ্যা অযোধ্যায় লোকের ব্যাকুলী ॥ 
হাতে দণ্ড কেরুয়াল (8) বসিলা গাবর (e) | 
তরণী ছাড়িল বেলা আকাশে ছুপ্রহর ॥ 


হাকণে যাত্রা। 


(১) বালক। এখানে লাউসেন। (২) লাউসেনের পুত্র | 

(৩) ধর্ম-পুজকগণ। (৪) কেরুয়াল- নৌকার ATG | 

(৫) গাবর-মাঝি। গাবর দাস অর্থাৎ কৈবর্তগণের এক শ্রেণীর 
লোক পূর্বে এই কায করিত। 


ধর্রাঁজের গীত--নরসিংহ বস্-_-১৭৩৭ ADTT | 8৭১ 


ঢাক ঢোল কাসী ঘণ্টা বাজে দুর দুর । 
শঙ্খধ্বনি জয়ধ্বনি শুনিতে মধুর ॥ 
কালিন্দী প্রখর জোত ভাটী যেন না। 
বাদওয়াল! বান্ধ্যা দিল পীঠে বহে বা ॥ 
হরি বল্যা তরী বায় যত নায়্যাগণ। 
সন্ধ্যাপুরে ধর্শরাজ করিল! দর্শন ॥ 
তরণী ছুটিল যেন খন্তা পড়ে তারা | 
বাহিল দারুকেশ্বর বহে হুই ধারা ॥ 
বাম দিকে পিরের মোকাম দরশন। 
তার আগু কত দূর শিঙ্গাবেতার বন ॥ 
দেখিল উসৎপুরে ধর্মের দেহরা | 

স্নান পূজ! অর্খ্যদান তথা কৈল সারা ॥ 
তমোলক দক্ষিণে সমুখে সোনজড়া। 
রাতারাতি পার হৈল ফিরিঙ্গীর (১) পাড়া ॥ 
হিজলী দক্ষিণে রহে হোগলের বন। 
TSS পাড়ে কত TSF বারণ ॥ 
জলের উপর ভাসে কুস্তীর হত্যাল। 
জুয়ারের জল উভে উঠে সাত তাল ॥ 
পর্বত সমান ঢেউ দেখ্যা লাগে ডর । 
ভাকতা (2) বলেন রক্ষ্যা কর মায়াধর ॥ 
ঘন ঘন তোড় পড়ে ঘন ঝড় AO | 
নিমিষে SAN বায় সওয়া ক্রোশ বাট ॥ 
কপিলা আশ্রমে নৌকা হল্য উপনীত। 
সাগর সঙ্গম সেন পারল্য ত্বরিত ॥ 
সগরের বংশ যথা মল্য ব্রহ্মশাপে। 
তগীরথ গঙ্গা আন্তে মুক্ত কৈল শাপে ॥ 
দক্ষিণে রাখিয়! যান চাপাই তুবন। 
দূরে হৈতে দেউল করিল দরশন | 

তার পর তরণী পড়িল কালা নীরে। 
ঘুরা জলে নৌকা পড়্যা চাক পারা ফিরে ॥ 


৪৭২, 


হাকও-তীর্থের মাহাস্ত্য। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
সেন বলিছেন তবে সামুলার (১) পায় ধরি। 
পূজা কি করিব পাছে জলে ডুব্যে মরি ॥ 
সামুলা বলেন বাছা মন কথা নাঞি | 
আপনি কাণ্ডারী হয়্যা তরিব গোসাঞি ॥ 
সেতুবন্ধ গেল নৌকা বামে রহে লঙ্কা। 
বিষম জলের চোট MAT লাগে শঙ্কা ॥ 
শ্রীরামের কীর্তি দেখ্য। সেনে লাগে ধন্ধ | 
হাতে প্রাণ কারিরা পারাল্য সেতুবন্ধ ॥ 
ডানি দিকে দূরে মক্কা মদিনার ঘর । 
হাকও-ভুবন পান রঞ্জার FEF ॥ 
আরক্ত বরণ নদী হাকণ্ডের জল। 
দূরে হত্যে ভাকতা দেখেন অন্তাচল ॥ 
সামুল! বলেন বাছা হাকগ্ডাএ di fee | 
ইহার সমান তীর্থ ব্রিভূবনে নাঞি ॥ 
দ্বিতীয় গোলোক ইথে অনাদ্যের ঘর | 
কর্যাছিল গাজন এখানে পুরন্দর ॥ 
নিরন্তর এথ! সব দেবতার বাস। 
দেবকন্তা ধর্মকে পূজেন বার মাস ॥ 
ব্ৰহ্মা আগ্ভা এখানে পুজিল নিরঞ্জন | 
সন্যাসী বিস্তর এথা কর্যাছে রাবণ ॥ 
বরুণ এখানে যজ্ঞ কৈল দশ বার। 
মনোবাঞ্চ। সিদ্ধ তারে কৈল করতার ॥ 
নিরঞ্জন পূজা! তুমি কর তক্তিভাবে। 
অনায়াসে পশ্চিম-উদয় বর পাবে॥ 
এত শুনি হরযষিত রঞ্জার নন্দন | 
ঘাটে লাগাইয়া নৌকা বান্ধিল তখন ॥ 
হাকও দেখিয়! সব সন্যাসী হরিষ | 
নাএকেরে কৃপা কর প্রভু জগদীশ ॥ 
ধন eq বিভব বাড়াবে নিতি নিত। 
নিরন্তর নাএক গাওয়ার যেন গীত ॥ 


(১) কোন স্থলে “Ate” এবং কোন স্থানে “সামুল্যা’ 


পাঠ 


ধর্মরাজের গীত__নরসিংহ বন্-_১৭৩৭ খৃষ্টাব্দ | 


আসর সহিত ধৰ্ম্ম হবে দয়াবান্‌। 
আমার বাদল পালা হল্য সমাধান ॥ 
হরিধ্বনি কর ATS হয়্যা একমন | 
তণে নরসিংহ খনপ্যামের নন্দন ॥ 


মাগার ময়নাগড় আক্রমণ | 


লাউসেনের হাকণ্ু-গমনের পর তদীয় মাতুল Alea গৌড়েশ্বরের 
বিপুল বাহিনী লইয়৷ লাউসেনের রাজধানী ময়না নগর আক্রমণ করেন। 
কিন্ত কালুর বীরত্বে টিয়া উঠিতে a পারিয়া ইন্দা নামক চোরকে নিযুক্ত 
করেন। ইন্দা দেবীর বরে নিদ্রা-মন্ত্বলে সর্বত্র বিজয়ী ছিল, তাহার 
প্রভাবে সকলেই নিদ্রিত হইত। এই নিন্যাটি” দ্বারা Sal ময়নায় 
প্রবেশ-পুর্ব্বক সকলকে সম্মোহিত করিতেছে | ইহার পূর্বেও অপর এক 
কবির ধর্ম্মমঙ্গল-কাব্য হইতে এই প্রসঙ্গ প্রদশিত হইয়াছে | 


মন্ত্র পড়্যা মাটী ছড়াইল চারি পানে। 
ধরিল অঘোর ঘুম সভার লোচনে ॥ 
কুমার ঢলিয়া পড়ে পিট ছিল হাড়ী। 
ধুলায় ধুসর তার ভগিনী কাখা রাড়ী ॥ 
জয়া বুড়ী রাত্যে জাগে বস্তাছে কাটনে (>) | 
ধরিল পুটুল্যা ঘুম তাহার লোচনে ॥ 
চল্যা পড়ে হাতে কর্যা চরখার কাটা। 
ভূমে গড়াগড়ি যায় কামড়ার্যে মাটী ॥ 
উনানে ছুতার-বুড়ী দিতেছিল FF | 
ভূমে ban পড়িল আখায় দিয়া মুখ ॥ 
রান্থুনী রান্ধন-শালে ঘুমেতে অজ্ঞান | 
পার্শ্বে গড়াগড়ি যায় শলা দশ বাণ | 
যুবতী যুবক সঙ্গে ঘেষাঘেষি গা | 

নিদ্রা যায় স্বামীর গাএতে ফেলে পা ॥ 
বোঝারি মাথায় বোঝা পথে যায় SA | 
ইন্দার নিন্দ্যাটী ধরে পড়িল গরল্যা (২) ॥ 


(১) Fal কাটিতে । 
(২) গড়াইয়া। 


৮ 


8৭৩ 


ময়নার নিন্দাটি । 


৪৭৪ বঙ্গ-সর্ছিত্য-পরিচয় | 


হাঁটারী বাজারী দেশে ছিল যত FA | 
দোকান রহিল TOI ঘুমে অচেতন ॥ 

আর যত লোককে বিপাক হল্য TG | 
ঘুম গড়্যা লোকের আনন্দ হল্য বড় ॥ 
দোলই ঘুমায় নাক ডাকে ঘড় ঘড় | 
নিশ্বাস-পবন-বেগে BY যায় খড় ॥ 

শাক! শুকা দুহাকে নিন্দাটা লাগে বাঁড়া | 
এক ঠাঁই ঢাল পড়ে আর ঠাঞি খাড়া ॥ 
কালু বীর ঘুমায় সহজে ঘুম গড়্যা | 

AFM SST গড়াগড়ি তার কাছে AT ॥ 
পাছকুড়ে কুকুর ঘুমায় পক্ষী ডালে। 

সাপ বেঙ্ক নকুল ঘুমায় এক খালে ॥ 
জলেতে ঘুমায় মত্ত কুস্ভীর AFA | 
বনজন্ত নিদ্রা যায় বনের ভিতর ॥ 

ইন্দার নিন্দ্যাটী তার কি কহিব কথা। 
টায় নিদ্রা পড়্যা গেল যেবা ছিল যথা ॥ 
গুহালে ঘুমায় গরু গর্ভেতে শিয়াল | 
স্তাবেলায় (১) হাতী ঘোড়া হান্তালে বিড়াল ॥ 
ভিতর মহলে নিদ্রা! যায় রাজরাণী। 
আছুক অন্যের কথ! নাহি নড়ে পানী ॥ (২) 
আথালি পাথালী লোক ঘুমে অচেতন | 
সহর ভিতরে ঢোকে চোর চারি জন ॥ 
একে একে দেখে সব চাতর বাজার | 
ভিতর মহলে যায়্যা ঢুকিল রাজার ॥ 
অমূল্য রতন লেয় যেবা আস্তে AA | 
বোঝা বান্ধ্য তুল্য! নিল চোর চারি জনে ॥ 
ঘরে ঘরে চোর ফিরে নাঞি পায় সাড়া । 
পশ্চাৎ চলিল চোর ডোমেদের পাড়া ॥ 
দেখিতে কালুর ঘর মত্ত অভিলাষ | 
ভিতর মহলে গেল মনে নাহি ত্রাস ॥ 





(১) আসন্তাবল [ Stable ] (? )। (২) অন্তের কথা কি 
বলিব, জলও যেন নিদ্রিত হইয়া পড়িল, একটুও afer না। 


ধর্ম্মরাজের গীত-_নরসিংহ বস্থ্‌--১৭৩৭ FSF | 


কালুর স্ত্রী লখা ডুমুনী ধর্ম্মের বরে বিনিদ্র । কালুর নিদ্রা- 
ভঙ্গ । দেবী-পুজা। দেবীর অভিশাপ । 
স্বরাপানে কালুর Teel | 


বাস-ঘরে বস্তা AA ধর্ম্মপুজা করে | 

ইন্দা ব্যাটা না জানিয়া গেল সেই ঘরে ॥ 
চরণের তালি (১) লথা শুনিবারে পায়। 
ঘরে হত্যে “কেরে” “কেরে” করিরা বার্যায় ॥ 
চোর চোর বলিয়া চঞ্চল ইন্দ্রজাল। 

ATT পৰন-বেগে ফেলে AH ঢাল N 
হাতে পান কর্যা চোর পাঁলায় AFA | 

ভণে নরসিংহ বনু HNC বল ॥ 


উৰ্দ্ধশ্বাসে ইন্দা গেল পাত্রের গোচর । 
বিশেষ বারতা! বলে যুড়ি ছুই কর ॥ 
ময়না নগরে মোর! দিয়াছি নিন্্যাটা | 
ঘোর নিদ্রা সতাকে ধর্যাছে পরিপাটী ॥ 
একে একে ত্রমণ করিল পাড়া পাড়া । 
কাকপক্ষ কাহার না পাওয়া যায় সাড়া ॥ 
ময়নার গড় যদি করিতে চাহ Sy | 
নিবেদন করি তার এই সে সময় ॥ 

এত শুনি মহাপাত্ৰ হল্যা আনন্দিত | 
বার ভূঞ| লয়্যা যুক্তি করেন বিহিত ॥ 
ঘোর নিদ্রা সভাকে ধর্যাছে পরস্পর । 
চাপে চুপে বেড় ACS ময়না নগর ॥ 
সাবধানে থাক যেন Sal (২) না MAN 
ATHY হইলেই যাব মহলায় ॥ 


8৭৫ 


বিনিদ্র “লা” ডুমুনী 
কর্তৃক চোর তাড়ন। 


ময়না! অবরোধ । 


৪৭৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


হাতে ধর্যা হাসনের (১) মহাপাত্র কয়। 
এমন করিবে কাৰ্য্য যাতে লজ্জা রয় ॥ 
জনে জনে সন্মান শিরোপা একে একে । 
লুট মাপ বলিয়া নকিব ঘন ঘন ডাকে ॥ (২) 
চারিদিকে ময়না! বেড়িছে কড়াকড়। 
আগু ধরে কামান পশ্চাৎ বনগড় ॥ 
ঢালী সব চলিল মাথায় ঢাল মুড়্যা | 
তার পাছে ধানুকী ধনুকে তীর যুড়্যা ॥ 
ওতথাত পায়! সব বসিল বন্দুকী ৷ 
দারু ভর্যা হাতে নিল জলন্ত জাথকী | 
হাঁতী ঘোড়া রাহুত মাহুহ কানে কান। 
পূর্বদ্বারে থানা দিল মোগল পাঠান ॥ 
কালিন্দী নদীর জল তড়ে হৈল পার | 
আপনি আগুলে পাত্র দক্ষিণ দুয়ার ॥ 
বার ভূঞা দক্ষিণ দুয়ারে দিল থানা | 
তার সাথে কথক রহিল রায় রাণা ॥ 
পশ্চিম দুয়ারে রহে গঙ্গাধর ভাট | 
ময়না বেঢ়িল সব ভূপতির ঠাট ॥ 


সিপাই হাত্যার হাতে রহে সাবধান | 
বৈকুণ্ঠ হইতে ধৰ্ম্ম দেখিবারে পান ॥ 
ধ্মঠাকুরের ময়না- হনুমানে বলেন ঠাকুর নিরঞ্জন | 
তা অবিলম্বে যাহ তুমি ময়না-তুবন ॥ 
নব লক্ষ দল লৈয়া গৌড়ের পাত্তর | 
চোরা ঘায় নষ্ট করে ময়না-নগর ॥ 
হাকও-জুবন গেছে রঞ্জার AAA | 
কালু বীর নিদ্রায় হয়্যাছে অচেতন ॥ 
কহ গর স্বপনে তাহাকে সবিশেষ | 
রণ কর্যা রাখে যেন আপনার দেশ ॥ 


(১) হাসেন নামক সেনাপতির | এই যুদ্ধ যখন সংঘটিত হয়, তখন 
এতদ্ধেশে মুসলমানগণ আসেন নাই। কবিগণ “হাসন” প্রভৃতি নাম 
পরবর্তীকালে কল্পনা করিয়াছেন। 

(২) নকিব ( ভৃত্য, যে রাজাদেশ উচ্চৈঃস্বরে প্রচার করে ) ঘন ঘন 
ডাকিয়া বলিতে লাগিল যে অগ্যকাঁর যুদ্ধে লুণ্ঠন মা্জ্জনীয়। 


ধর্ম্মরাজের গীত_ নরসিংহ বন্থ-_-১৭৩৭ খৃষ্টাব্দ | ৪৭৭ 


এত শুনি হনুমান করিল গমন | 

কালুর শিয়রে বসি কহিল স্বপন ॥ 

জাগ্যা বস কালু ঘুমে বিসজ্জন দেয় | কালুকে স্বপ্ন দেখান। 
নিরঞ্জন পাঠাল্য বারতা শুন্যা নেয়॥ 

ময়না তোমার হাতে কর্যা সমর্পণ | 

হাকও্ড-ভুবন গেল! রঞ্জার নন্দন ॥ 

তুমি সুখে নিদ্রা যায় নাহিক ভাবনা | 

বিপক্ষের ঠাট আসি বেড়্যাছে ময়না ॥ 

ভবানীর পুজা কর্যা বান্ধিয়া কোমর । 

রণে পরাজয় কর রাজার লস্কর ॥ 


এত বলি হনুমান করিল গমন | 
জাগিয়া বসিল বীর দেখিয়া স্বপন ॥ 
চক্ষু কচালিয়া বীর চারি পানে চায়। 
কে কহিল স্বপন দেখিতে নাহি পায় ॥ 
দোলই সকলে ডাক পাড়ে ঘনে ঘন। 
জাগ্যা বস ভাই সব শুন বিবরণ ॥ 

শাক শুঁকা Cori বস্তা চক্ষে দিয়া জল। 
নিন্দ্যাটীতে ঢুল চুল লোচন-যুগল ॥ 
কালু বলে শুন ACS অনুভব কথন | 
আমার শিয়রে এক প্রকাশ রতন ॥ 
পরিপাটা স্বপন বচন চোটপাট। 

বলিল ময়না বিজিল (১) বিপক্ষের ঠাট ॥ 
ভক্তিভাবে পূজা কর্যা দেবীর চরণ। 
হাত্যার বান্ধিয়া রাখ ময়না-ভুবন ॥ 
দেবীপূজা নাহি করি অনেক দিবস। 
ভবানী পুন্ধিব আজি দিয়া মধুরস ॥ 
কারণ পরম তত্ব আগমের সার। 

এত বলি গেল! সবে শু ড়ীর আগার ॥ দেবাপূজার সদ্য 
রক গু'ড়ী বলি ডাক পাড়ে ঘনে ঘন। রর 
বারাল্য শু ড়ীর বেটা সহাস বদন ॥ 
সবিনয়ে জুহার করিল কালু বীরে । 


(>) জয় করিল। 


8৭৮" 


স্ববিধি লঙ্বন। 


(১) 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
এত রাত্রে এথা কেন বলে ধীরে ধীরে ॥ 
কালু বীর বলেন সম্বন্ধে তুমি মাস্বা (>) 1 
আমাকে উচিত আগে তোমাকে AST ॥ 
ছোট বড় বল্যা কিছু না ভাবিহ মনে। 
রামের মিত্রতা ছিল গুহকের সনে ॥ 
আল্যাম তোমার ঘর শুন বিবরণ | 
মহাপুজা হেতু কিছু চাহি যে কারণ ॥ 
মহামায়! পূজিব মনের অভিলাষ | 
এত শুনি শু ডী ভাবে আজি সর্বনাশ ॥ 
দেশে মানা আপনে কর্যাছে মহাশয় | 
আজ্ঞা নাড়ে এমন যোগ্যতা কার হয় ॥ 
যাবৎ না হব রবি পশ্চিমে উদয়। 
মোর দেশে অনাচার তাবৎ না হয় ॥ 
দুটা মাথা চারি কাণ রাখে কোন জন। 
দণ্ড দিতে কাঁর ঘরে এত আছে ধন ॥ 
ছয় মাস হল্য নাঞি ছয়ালের কাঁঘ। 
হেরে দেখ ভাঙ্গা চুর! AGT আছে সাজ ॥ 
উপজীব্য ছাড়! হয়্যা অন্ন নাঞি ঘরে। 
এক সন্ধ্যা ভিক্ষীয় উদর নাঞি ভরে ॥ 
শুনিয়া গুড়ীর কথা কালু সকোপিত। 
সাথে Sa জামাঞ্ডি বলেন যথোচিত ॥ 
আমি ate মোকে বেটা করিল নিরাশ। 
শুড়ীর মাথায় মার পয়জার পঞ্চাশ ॥ 
ঢাঁলহ ভাগকুলি মাথায় মার জুতা | 
লোকমুখে শুনি সর্ব বুদ্ধি হরে গু তা ॥ 
কোণে পুত! ছিল তার মদ সাত খান। 
বারি কর্যা দিলেক ডোমের বিদ্ধমান ॥ 
মদ পায়্যা কালুর আনন্দ হল্য TA | 
যাঁটি দীঘি চলিল যতেক ডোমগণ ॥ 
পরিপাটা পূজায় আনন্দ অতিশয়। 
ভণে নরসিংহ নবমল্লিক1-তনয় ॥ 





মেসো। 


ধর্মরীজের গীত__নরসিংহ বন্থ-_১৭৩৭ খৃষ্টাব্দ । 


বীর কালু মহানন্দে চন্দনাদি অষ্ট গন্ধে 
পুজা করে দেবীর চরণ | 

FAA পূর্ণেত ডালা গন্ধরাজে গড়্যা মালা 
ঘরে ঘরে মল্লিক! রঙ্গীণ ॥ 

জয়ন্তী অপরাজিতা স্তর অসিত fret 
জবা যূথী দিউতী টগর। 

অখণ্ড শিফল (১) দল cats ধল! উৎপল 
চম্পক করবী নাগেশ্বর ॥ 

ধূপের সুগন্ধ ছুটি গগন উপরে উঠি aA | 
দীপমাল! কপ্পুরের বাতি। 

নৈবেদ্য আসএ বিধি উপহার নানা বিধি 
মিষ্টান্ন মধুর বাতি বাতি ॥ 

মাঝখানে মদ ঘড়া চারি দিকে রুটি বড়া 
সুরসাল স্বর্ণের থালে। 

মাংস ভাজা সিক ঝোল কটুতৈলে ভাজ! ওল 
ঝোল কৈল মরিচের ঝালে॥ 

পরিপাটী ভাজাতলা কুলাম্বলে পাকা কল! 
শাক দালি বেসারি ব্যঞ্জন । 

সোন পোড়া গণ্ডা দশ তাহাতে জামির রস 
অপরঞ্চ নানা আয়োজন ॥ 

ভাতি ভাতি নানা পিঠ হাড়া ভর! ক্ষীর মিঠা 
দধি দুগ্ধ নানান সন্দেশ | 

আম জাম নান! ফল পনসাদি নারিকেল 
নান। মুল মৃণাল বিশেষ ॥ 

বকুল পুর্ণিত ঝুড়ি আট তাজ! foul মুড়ি 
কলসে পূর্ণিত সিদ্ধি বারি। 

কপূর তাম্বল ওয়া কজ্জল সিন্দর চুয়া 
সুবাসিত জলে পুর্ণ ঝারি ॥ 

দেখে ভক্তিভাব পুজা উঠিলেন PES জা 
সিংহযানে সঙ্গে পদ্মাবতী । 
হাস্তা কিছু বলেন পার্বতী ॥ 


(১) শ্রীফল। 


৪৮০ 


fara পূজ! ৷ 


কালুর প্রতি দেবীর 
অভিশাপ | 


FAT TSS | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


প্রিয় বাক্যে ঠাকুরানী পদ্মারে বলেন বাণী 
কে মোর এমন পূজা করে | 

শুন সখি পন্মাবতি যদি দেহ অনুমতি 
রাজা করি ইন্দের উপরে ॥ 

অমর করিয়া যাই নিত্য যেন পূজা পাই 
ধনে করি ধনদ সমান | 

ভক্তিভাবে ভগবতী সাত পাচ মনে অতি 
মনেতে করেন অনুমান ॥ 

দেখহ দৈবের গতি ডোমের ফিরিল মতি 
মদের CHATS ABA | 

না করিয়া নিবেদন ভক্ষণে দিলেন মন 
মহাপুজ! হইল বিফল | 

দেখিয় দেবীর তাপ কালু বীরে দিল শাপ 
সবংশেতে হইবে নিধন | 

পরীক্ষিত ব্রহ্মশীপে ভবানীর মনস্তাপে 
কালু বীর হইল তেমন ॥ 

ক্রোধ কর্যা ভগবতী ঘর গেলা শীস্রগতি 
ডোম খায় STF YH মদ | 

বসু TENTS cata ধর্ম-পদরজ 
রচিল ব্রিপদীচ্ছন্দে পদ ॥ 


ভবানী বিমনা হয়্যা গেলেন কৈলাস | 
ডোম সব মদ খায় নান! পরিহাস ॥ 
আসবে পূর্ণিত ঘট মাঝে ছেন্দা তার। 
* « * * কালিন্দীর ধার ॥ 
ফেরাফেরি ভক্ষণ করিছে গুটী গুটী ৷ 
ঘটে ভাজা নকুল আঁচলে মুটি মুটি ॥ 
আস্ত ভাই বস্তা! যায় মুখে রাম রাম | 
পিঠা ভাত ভক্ষণ ব্যঞ্জন অনুপম ॥ 
আনন্দের সীমা নাঞি অমিয়! সাগরে । 
কেহ কারো তুল্য! দেই মুখের উপরে ॥ 
খাত্যে থাত্যে খুমার কতেক তাল উঠে। 
ঠেমঠার ND বাজে শয্যা * * * ॥ 


ধৰ্ম্মরাজের গীত -_নরসিংহ বন্থ__১৭৩৭ খৃষ্টাব্দ | 


কেহ দেই হাতে তালি কেহ নাচে গায়। 
অবশ হইয়া কেহ গড়াগড়ি যায় ॥ 
কাহিনী কহয়ে কেহ কেহ VAY শ্রোতা | 
BEM উঠে গেল গদা পর্ব-কথ। ॥ 
কুরুক্ষেত্রে গদাযুদ্ধ তীম-দুর্য্যোধনে | 
কথা Bal ডোমের খুমার উঠে মনে ॥ 
কেহো ভীমসেন হইল কেহ ছুর্যোধন। 
ঠেঙ্গাঠেঙ্গি গদাযুদ্ধ করে ডোমগণ ॥ 
হুড়ানুড়ি গণ্ডগোল হল্য বিপরীত | 
মাতাল হইল ডোম নাহিক সম্বিত ॥ 
ডুমুনী সকল ঘরে শুনিবারে পায়। 
আপন আপন পতি ঘরে লয়্যা যায় ॥ 
লখ্যার ধরিয়৷ হাত কালুর গমন | 

চল্যা যাতে ঢল্য! পড়ে স্থির নহে মন ॥ 
লখ্যাকে বলেন বীর কোলে কর্যা নে। 
স্বপ্র-কথা লখ্যাকে কহিল বীরবর | 
স্বপন কহিল মোকে পরম কোর ॥ 

নব লক্ষ দল লয়্যা গৌড়ের পাত্তর। 
আট দিগে বেটি আছে ময়না-নগর ॥ 
আমার এ দশা আঙ্তি কিবা আছে আর | 
ময়না-নগর রাখি বান্ধিয়! হাত্যার (>) ॥ 
শুনিঞা বলেন লখ্যা সমরে WRF | 
ঘরে VIN ঘুম যাও মাথার ঠাকুর ॥ 

এত চিন্তা এহাতে ঠেক্যাছ কি প্রমাদে। 
যম ইন্দ্র বরুণ না আটে মোর বাদে ॥ 
গোড়েশ্বর কিম্বা পাত্র আস্তে যে এথায়। 
মাথা ston নিব তার গিয়া পদ্মায় (২)॥ 


(১) হাতিয়ার | 
(২) mA | 


©) 


৪৮১ 


কালুর RATS ও 
লখার TH 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
সহদেব চক্রবর্তী--১৭৪০ খৃষ্টাব্দ | 


( পরিষৎ-পত্রিকা', ১৩০ 8, gf সংখ্যা | ) 


এই পুস্তকের বিস্তৃত বিবরণ Feats History of Bengali 
Language and Literature পুস্তকের 918—913 পৃষ্ঠায় দ্রষ্টব্য | 


উমার শৈশব-লীল! | 
নগেন্দ্র-নন্দিনী উমা । রাঙ্গা STS রাঙ্গা টাটি । 
রূপের নাহিক সীমা ॥ রন্ধনের পরিপাটী ॥ 
পঞ্চম বরিষ কালে। ধূলার ert করি | 
কর্ণবেধ কুতুহলে ॥ সবাকারে দিলা গৌরী ॥ 
নান! আভরণ অঙ্গে। মিছা সে ভোজন সুখে | 
সম-ব্য়সীর সঙ্গে ॥ হাত না পরশে মুখে ॥ 
যশোদা! রোহিণী রমা | আচমন মিছা জলে | 
চিত্ৰলেখা তিলোত্তমা ॥ তাম্বল দেও না বলে ॥ 
হীরা জীরা সরস্বতী | সকলে বালিকা বুদ্ধি । 
হরিপ্রিয়া হৈমবতী ॥ পাতখোলা মুখশুদ্ধি ॥ 
কৌশল্যা বিজয়া জয়! | শয্যা কদন্বের পাতা | 
পদ্মাবতী সতী ছায়া ॥ বিছান জগৎ-মাতা ॥ 
হরিষ হইয়া মনে | ছুটি ছুটি এক ঠাঞি। 
সবাকার মধ্যমানে ॥ সুখের অবধি নাই ॥ 
ধুলায় মন্দির করি | দণ্ডে দণ্ডে দিবা নিশি । 
বকুলের তলে গোরী ॥ আনন্দ সাগরে ভাসি ॥ 
pia কুলাচি পাতি | কেহ দেয় ছড়া AG | 
সঙ্গে SH হৈমব্তী | যেন গৃহস্থের বাটী ॥ 
সাধু মীননাথ ও প্রমীল! | 


প্রমীলা নায়ী রমণী সাধু মীননাথকে বিবিধ প্রলোভন দেখাইলে, 
সাধু নিয়োদ্ধত বাক্যে তাহাকে প্রত্যাখ্যান করিতেছেন | 


প্রমীলে আমার বোলে কর অবধান। 
সংসার আমার ধন না লয় আমার মন 
নিম্তার-কারণ ভগবান্‌ ॥ 


ধর্মরাজের গীত-_-সহদেব চক্রবর্তী--১৭৪০ খৃষ্টাব্দ । 


(১) ব্রহ্মার উদ্দেষ্য স্থপ্টি__প্রজাবৃদ্ধি, সেই উদ্দেশ্যে অনুকূলতা না 


দেখাইয়া | 


(২) যে সহদেব চক্রবর্তীর প্রতি কালুরায়-নামক ধর্ম্ঠাকুর বিষমূলে 


মিছা মায়! মধুরসে বন্দী হয়্যা মায়াপাশে 
হরিপদে al রহে ভকতি | 
তসরের পোকা ষেন Tete বসিয়া কেন 
নিজ সুথে মজে লঘু গতি ॥ 
যোগীর পরম ধন গোবিন্দের পদে মন 
শুনেছি সনক সনাতন | 
না শুনি ব্রহ্মার কথা (১) সবে হলো! উদ্ধরেতা 
সাক্ষাৎ পাইল নারায়ণ ॥ 
মন্তকেতে জট! ধরি গাছের বাকল পরি 
বিভূতি-ভূষণ ধরি গায়। 
কি করিব রাজ্যধন পরম স্বন্দরীগণ 
উহা কি আমারে শোভা পায় ॥ 
কাননে করিয়া বাস সুখে থাকি বার মাস 
গোবিন্দ তপেন নিরন্তর | 
যাহ ধনী আপনার ঘর ॥ 
মধুর বচন তোর লোভ মোহ কাম মোর 
নাহি কেন বাড়াও জঞ্জাল। 
কেন চাহ মোর পানে বঙ্কিম নয়ন-কোণে 
হায় হায় আমার কপাল ॥ 
Cea জটা-বন্ধধারী যে জন পরশে নারী 
নাহি পাপী তাহার সমান। 
ও রসে বঞ্চিত আমি আর কত বল তুমি 
মোরে না শোভরয়ে হেন কাম ॥ 
প্রমীলা যতেক ভণে মীননাথ নাহি শুনে 
ভাবে রামা কি করি উপায়। 
দ্বিজ সহদেব ভণে বিহমূলে যেই জনে 
দয়াবান্‌ হৈলে কালুরায় ॥ (2) 


প্রসন্ন হইয়াছিলেন। 


৪৮৩ 


৪৮৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
সাধু মীননাথের প্রতি তদীয় শিষ্যগণের প্রহেলিকা- 
ভাষায় নিবেদন | 


গুরুদেব নিবেদি তোমার রাঙ্গা পায়। 
পুতকীর ace সিদু উথলিল পর্বত ভাসিয়া যায় ॥ C) 


গুরু হে বুঝহ আপন গুণে | 
শু কাষ্ঠ ছিল পল্লব মঞ্জরিল 
পাষাণ বিন্ধিল ঘুণে ॥ (২) 


হের দেখ বাঘিনী আইসে। 
CRSA আাচলে FF মণ্ডিত কায়া, 
ঘর ঘর বাঘিনী পোষে ॥ (৩) 


শিল নোড়াতে কন্দল বান্ধিল সরিষা ধরাধরি করে | 
চালের কুমুড়া গড়ায়ে পড়িল পূ ইশাক হাসিয়া মরে ॥ (৪) 


+ * * * এ বড় বচন TES | 
আকাট বাঝিয়৷ (৫) প্রসব হইল ছেলে চায় পায়রার BY ॥ 


অনেক যতনে নৌকা! Atlan কাঁকড়া ধরিল কাচি (৬)। 
মশার লাখীতে পর্বত ভাঙ্গিল ক্ষুদ্র পিগীলিকার হাসি ॥ 


(১) মীননাথ অবশেষে রমণীর প্রলোভনে হুর্গত-প্রাপ্ত হইলে তদীয় 
শিষ্যগণ তাহার তপঃপ্রভাব এবং ক্ষুদ্র রমণীর হস্তে তীঁহার এবন্বিধ 
দুর্গতির কথা স্থরণ করাইয়া! দিতেছেন। তাহার! হেয়ালীর ভাষায় নানা 
প্রকার উপমা দ্বারা বুঝাইতেছেন যে, তাহার মত সাধুর এরূপ অধোগতি 
অসম্ভবকেও সম্ভব করিয়াছে | 

(২) শুষ্ক কাঠ মঞ্জুরিত হওয়া এবং Wis পক্ষে পাষাণকে ছিদ্র করা 
যেরূপ অসম্ভব ব্যাপার, আপনার পক্ষে সামান্ত নরস্ুলভ দুর্বলতায় অভিভূত 
হওয়াও SH | 

(৩) তুলসী দাসের একটা দোহার অনুবাদ | 

(৪) ইহার তাৎপধ্য এই যে, বৃহৎ পক্ষের অধোগতি হইলে সামান্ত 
ব্যক্তিরাও বিদ্রপ করিতে ছাড়ে Al | 

(৫) আকাট-সম্পূর্ণবূপে | বাঁঝিয়া = বন্ধ্যা | 

(৬) কাছি-দড়ী। 


ধন্মরাজের গীত-_-সহদৈব চক্রবর্তী--১৭৪০ খৃষ্টাব্দ | ৪৮৫ 
আগে নৌকা উড়িল পশ্চাৎ পুড়িল মাঝে বায় উড়িল eT | 
সরিষা ভিজাইতে জল বিন্দু নাই ডুবিল দেউল চূড়া ॥ (১) 


বাবে বলদে হাল জুড়িনু মর্কট হৈল কৃষাণ। 
জলের PST হুড়া ঝাড়ি গেল মুষিকে বুনিল ধান ॥ 


তালের গাছে শোলের পোনা (2) সয়তান ধরিয়া খায় । 
সাগর মাঝে কৈ মংস্ত মুড়লি পঙ্গু পলুই লইয়া! ধায় ॥ (৩) 


মধ্য সমুদ্রে দুয়াড়ি পাতিন্থ সাজকি পড়ে ঝাঁকে AF | 
মহিষ গণ্ডার ডরায়ে মৈল হরিণী পলায় লাখে লাখ ॥ 


তৈল থাকিতে দীপ নিবাইনু আধার হৈল পুরী | 
সহদেব গায় ভাবিয়া কালুরায় শরীর বর্ণন চাতুরী ॥ 


(১) সরিষ! ভিজাইবার aa যে সামান্য জলবিন্দুর প্রয়োজন, তাহা 
নাই, অথচ বন্া এত প্রবল যে, দেবালয়ের চূড়া WHS ডুবিয়া গেল। 
প্রত্যেকটী উপমায়ই অসম্ভবকে সম্ভব করিবার ইঙ্গিত আছে। 

(২) zı 

(৩) সাগরের মধ্যে কৈ acy ধরিবার জন্য খোঁড়া ব্যক্তি পলুই 
লইয়া চেষ্টা করিতেছে | 


astaca SVS । 


—— AIO 


কৃত্তিবাসী রামায়ণ | 


Se SS 
কৃত্তিবাস__জন্ম--১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে | 


কৃত্তিবাসের যে বিবরণ আমর! বঙ্গভাষা ও সাহিত্য এবং অপরাপর 
গ্রন্থে দিয়াছি, তাহার ধঁতিহাসিক অংশ লইয়া সম্প্রতি গোল বাধিয়াছে। 
কৃত্তিবাস যে গৌড়েশ্বরের উল্লেখ করিয়াছেন, আমরা তাহাকে তাহির- 
পুরের রাজা কংসনারায়ণ বলিয়া নির্ধেশ করিয়াছিলাম। কিন্তু এখন 
দেখা যাইতেছে, কংসনারায়ণ কৃত্তিবাসের অন্যুন দেড় শত বৎসরের 
পরবর্তী। কৃত্তিবাস যে রাজার উল্লেখ করিয়াছেন, তাহার সভায় বিছ্বমান 
কতিপয় নামের এঁক্য দেখিয়৷ আমরা এইরূপ ara পতিত হইয়াছিলাম। 
কংসনারা য়ণের পূর্বব-পুরুষ জ্ঞানানন্দ বল্লাল সেনের সাঁমসময়িক ব্যক্তি) 
জ্ঞানানন্দ হইতে কংসনারায়ণ বিংশতি পর্যায়ের । Toate কংসনারায়ণকে 
ষোড়শ শতাব্দীর পূর্ববর্তী বলিয়া কিছুতেই অনুমান করা যায় না। 
এদিকে কৃত্তিবাস যে খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীর শেষভাগ এবং পঞ্চদশ শতাব্দীর 
প্রথমার্ধের মধ্যে কোন সময়ে জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহা নিঃলংশয়ে 
বলা যাইতে পারে । কটক হইতে শ্রীযুক্ত যোগেশচন্দ্র রায় মহাশয় কৃত্তি- 
বাসের জন্মতারিখ জ্যৌোতিষিক গণনা দ্বারা স্থির করিয়া দিয়াছিলেন, 
তাহার গণনানুসারে কৃত্তিবাসের জন্মাব্দ খুঃ ১৪৩২ হইয়াছিল। তিনি 
নিজেই পুনরায় সাহিত্য-পরিষং-পত্রিকায় জানাইতেছেন, এই AY সম্বন্ধে 
তিনি ভুল করিয়াছেন। “আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘমাস”,-_ 
কৃত্তিবীদের আত্ম-বিবরণে তাহার জন্ম-সম্বন্ধে এই BA পাওয়া যায়, ইহানে 
“পূর্ণ” শব্দের অর্থ লইয়া একটু গোল দীড়াইয়াছে। “পূর্ণ” অর্থ যদি 
মাঘী সংক্রান্তি হয়, তবে অবশ্যই রবিবার, পঞ্চমী তিথি, স্বরস্বতীপুজ! 
এবং ৩০শে AY] এতগুলির একত্র সংঘটন এক শতাব্দীতে বড় বেশী বার 
হয় না, এবং তাহা হইলে কৃত্তিবাসের sata একরূপ নিশ্চিতরূপেই পাওয়া 
যাইবে। কিন্তু “পূর্ণ” অর্থ “সংক্রান্তি” কিনা? কৃত্তিবাসী রামায়ণের- 
যে পুথি বদনগঞ্জে রক্ষিত ছিল, তাহা যোড়শ শতাব্দীর প্রারস্তে 


রামায়ণ কৃভিবাঁস-_জন্ম_-১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। 


লিখিত। যোগেশ বাবু নিজে তীহার বিশ্বস্ত বন্ধুর দ্বারা এ বিষরে ay 
সন্ধান করিয়া নিঃসন্দেহ হইয়াছেন। কৃত্তিবাসের জন্মাব্দ সম্বন্ধে আরে! 
কয়েকটি প্রমাণ আছে, এখানে তাহার ছুই একটির উল্লেখ করা প্রয়ো- 
জনীয়। কৃত্তিবাসের পূর্ব-পুরুষ উৎসাহ বল্লালসেনের (১১০০ খুঃ-১১৬৯ খৃঃ) 
সামসময়িক, (*উৎসাহগরুডখ্যাতৌ মুখবংশে প্রতিষ্টিতী। গাঙ্গোলীয় 
শিশোনামা কুন্দরোষাঁকরস্তথা ॥ এতে ACH মহা আ্মানঃ সভায়াং বল্লালস্ত চ। 
রাজ্ঞঃ প্রপৃজিতাঃ ae প্রতিগ্রহপারাঙ্মুখাঃ ॥”-_বাচম্পতি মিশ্রের 
কুলারাম। ) উৎসাহ হইতে কৃত্তিবাস নবম স্থানীয় ; তিন পুরূষে এক শত 
বৎসর ধরিলে কৃতিবাসকে আমর! ১৪০০ খৃষ্টাব্দে পাইতেছি। ফ্রবানন্দ 
মিশরের কারিকায় দৃষ্ট হয়, ১৪০২ শকাব্দায় (১৪৮০ খৃষ্টাব্দে ) দেবীবর 
ঘটক যে মেল বন্ধন করেন, তাহাতে কৃত্তিবাসের তিনটি ভ্রাতুষ্পুত্র লইয়া 
তিনটি মেল গঠিত হইয়াছিল । এই তিন ভ্রাতুদ্পুত্রের নাম-_১। মালাধর 
খ| (ইনি কৃত্তিবাসের সহোদর মৃত্যুঞ্জয়ের পুত্র ); 21 শতানন্দ খাঁ; 
৩। গঙ্গানন্দ (শেষোক্ত ছুই জন কৃত্তিবাসের খুল্লতাত অন্ুরুদ্ধের প্রপৌত্র)। 
এই মেল-বন্ধনের সময় কৃত্বিবাস কিংবা তাহার সহোদরগণ ও খুড়তুত 
ভ্রাতগণের কেহই জীবিত ছিলেন al , তাহার! জীবিত থাকিলে তাহাদের 
পুত্ৰগণ লইয়! মেলবন্ধন হইত না, তাহাদের নামেই উহা হইত। সুতরাং 
যখন দেখা যায় যে কৃত্বিবাস fecal তাহার ভ্রাত্ব-স্থানীয় কেহই তখন জীবিত 
ছিলেন না, তখন কৃত্তিবাসের Atte ত্রাতুপ্ুত্রত্রয়ের সকলেই aT 
বার্ধক্য দশায় উপস্থিত হইয়াছিলেন। ১৪৮০ খৃষ্টাব্দে ইহাদের বর়ংক্রম 
৫৫ ধরিয়া লইলে এবং কৃত্তিবাসকে ইহাদের অপেক্ষা অন্ততঃ ৪০ বৎসরের 
বড় অনুমান করিলে, কৃত্তিবাসের জন্মকাল আমরা ১৩৮৫ খৃষ্টাব্দে পাইতেছি। 
আমরা বিভিন্ন পথে যাইয়! কৃত্তিবাসকে AH ১৪০০ খৃষ্টাব্দে পাইয়াছিলাম, 
এখন পুনরায় ১৩৮৫ খষ্টাব্দে পাইতেছি। সুতরাং কৃত্তিবাস যে খৃষ্টীয় 
চতুর্দশ শতাব্দীর শেষভাগে অথবা পঞ্চদশ শতাব্দীর স্থচনায়ই জন্মগ্রহণ 
করিয়াছিলেন, তাহা নিশ্চিত । ইহা ছাড়া কৃত্তিবাস স্বীয় জন্মসময়-সম্বন্ধে 
যে ছত্রটি লিখিয়াছেন, তাহা জ্যোতিযিক গণনার আলোকে ফেলাইয়! 
আমর! ভবিষ্যতে তাহার amy নিশ্চিতরূপে অবধারণ করিতে 
পারিব, এরূপ আশা করিতেছি । কিন্ত “পূর্ণ মাঘমাস” কেহ কেহ “পুণ্য 
মাঘমাস”-এর বিকৃত পাঠ মনে করিতেছেন। আমারও তাহাই সঙ্গত 
বলিয়! মনে হয়। তাহা হইলে মাঘ মাস, রবিবার ও শ্রীপঞ্চমী, কৃত্তিবাসের 
জন্ম-সম্বন্ধে এই তিনটি মাত্র তত্ব নিশ্চিত রূপে জানা যাইতেছে। 
কৃত্তিবাস a রাজার সভায় গিয়াছিলেন তিনি কে ? এ প্রশ্নের উত্তর 
বাঙ্গলার ইতিহাসজ্ঞগণ করিবেন। বঙ্গের সর্ব্বোচ্চ সিংহাসনে যিনি স্বয়ং 


৪৮৭ 


৪৮৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কিংবা তাঁহার নিকটবর্তী পূর্বপুরুষগণ উপবিষ্ট না হইয়াছেন, তিনি 
কখনই “পঞ্চগৌড়েশ্বর”» উপাধি গ্রহণ করিতে পারেন নাই। “পঞ্চ গৌড় 
চাপিয়| যে গৌড়েস্বর রাজা। গোড়েশ্বর পূজা কৈলে গুণের হয় পূজা” 
ইত্যাদি উক্তিতে ইনি যে নিতান্ত ক্ষুদ্র রাজা ছিলেন না তাহা 
প্রতীয়মান হয়। “নয় দেউড়ী” পার হইয়া কৃত্তিবাসকে রাজার নিকট 
যাইতে হইয়াছিল এবং দ্বারীর হস্তে স্বর্ণময় ae ছিল; পাঠ সমাপনাস্তে 
Brean “গৌড়েশ্বরের” নিকট যাইবেন, ইহ! জীবনের প্রধান লক্ষ্য 
করিয়াছিলেন ৷ এই সকল কথায় মনে হয়, এই রাজ! বঙ্গদেশে সে সময়ে 
প্রধান নৃপতি ছিলেন। ইনি সেন-রাজাদের বংশধর হইতে পারেন, নতুবা 
কোন মুসলমান বাদসাহও হইতে পাঁরেন। কিন্তু যদিও “কেদার খাঁ” 
প্রভৃতি মুসলমান-উপাধিযুক্ত নাম দেখিয়া মনে হয় রাজসভা মুসলমান- 
প্রভাব বর্জিত ছিল না, fee তথাপি এতগুলি নামের মধ্যে একটিও 
মুসলমানী নাম না পাইয়া আমরা এই রাজাকে হিন্দুরাজা অনুমান 
করার বেশী পক্ষপাতী । ১৩৮৫ খৃষ্টাব্দ কৃত্তিবাসের জন্ম-কাল ধরিয়া 
লইলে তিনি রাজা গণেশের সভায় উপস্থিত হইয়াছিলেন বলিয়া মনে 
হয়। কৃত্তিবাসের আত্ম-বিবরণ হইতে নিম্নলিখিত কতকগুলি বিষয়ে 
আমরা পাঠকের দৃষ্টি আকর্ষণ করিতেছি, পাঠক স্বয়ং তাহার সিদ্ধান্তে 
উপনীত হইবেন। 

>| কৃত্তিবাস রাজাকে প্রণাম করেন নাই, রাঁজাও তাহাকে প্রণাম 
করেন নাই। 

২। কৃত্তিবাস রাজার দান গ্রহণে স্বীকৃত হন নাই। 

৩। সেই কালে হিন্দুরাজার সভায় বাঙলা ভাষা বিশেষ অনাদূত ছিল। 
“অষ্টাদশ-পুরাঁণানি রামস্ত চরিতানি চ। ভাষায়াং মানব; শ্রত্বা রৌরবং 
নরকং ব্রজেৎ॥” ইত্যাদি শ্লোকে যাহার! ভাষান্ুবাদকে fara করিয়াছেন, 
তাহাদের প্রভাবান্থিত রাজসভা হইতে কৃত্তিবাস রামায়ণ অনুবাদের ভার- 
প্রাপ্ত হইলেন। আমরা weft প্রাচীন ভাগবত ও মহাভারতের অনুবাদ 
পাইয়াছি, তাহার অধিকাংশই মুসলমান সম্রাট কি নবাবগণের আজ্জায় 
বিরচিত হইয়াছিল। 


রামায়ণ-_কৃতিবাঁস_ জন্ম ১৩৮৫-১৪০০ ABITARI মধ্যে | ৪৮৯ 


কৃতিবাসের আত্ম-বিবরণ | 


AACS আছিল বেদান্থজ মহারাজা | 
তাহার পাত্র আছিল নারসিংহ ওঝা ॥ (>) 
বঙ্গদেশে প্রমাদ হৈল সকলে অস্থির | 
বঙ্গদেশ ছাড়ি ওঝা আইলা! গঙ্গাতীর ॥ 
স্ুখতোগ-ইচ্ছায় বিহরে গঙ্গাকূলে। 
বসতি করিতে স্থান খুঁজে খুঁজে বুলে ॥ 
গন্গাতীরে দীড়াইয়া চতুর্দিগে চায় | 
রাত্রিকাল হইল ওঝা শুতিল তথায় ॥ 
পুহাইতে আছে যখন দণ্ডেক রজনী | 
আচম্বিতে শুনিলেন কুকুরের ধ্বনি ॥ 
কুকুরের ধ্বনি শুনি চারিদিকে Sta | 
হেন কালে আকাশ-বাণী শুনিবারে পায় ॥ 
মালী জাতি ছিল পূৰ্ব্বে মালঞ্চ এখান | 
gial (2) বলিয়া কৈল তাহার ঘোষণা ॥ 
গ্রামরত্ব ফুলিয়া জগতে বাখানি। 

দক্ষিণে পশ্চিমে বহে গঙ্গা তরঙ্গিণী ॥ 
ফুলিয়া চাপিয়া হৈল তাহার বসতি। 
ধন-ধান্তে পুল্রপৌল্রে বাড়য় সন্ততি I 
MSI নামে পুত্র হৈল মহাশয় | 
মুরারি সুধ্য গোবিন্দ তাহার তনয় ॥ 
জ্ঞানেতে কুলেতে ছিল মুরারি ভূষিত | 
সাত পুত্র হৈল তার সংসারে বিদিত ॥ 
জ্যেষ্ঠ পুত্র হৈল তার নাম যে ভৈরব। 
রাজার সভায় তার অধিক গৌরব ॥ 
মহাপুরুষ মুরারি জগতে বাথানি। 
ধর্্মচর্চ্চায় রত মহান্ত যে মানী | 


(১) নৃসিংহ ওঝা আয়িত হইতে অধস্তন of পুরুষ। ইহার 
পরবর্তী যে সমস্ত নাম পাওয়া যায়, কুলজী-গ্রন্থের সঙ্গে তাহার সকল- 
গুলিরই এঁকা দৃষ্ট হয়। 

(২) Wat নেলার অন্তর্গত রাণাঘাট ষ্টেশন হইতে ৭ মাইল পশ্চিম- 
গক্ষিণে efor গ্রাম অবস্থিত | 


wR 





বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


মদ-রহিত ওঝা সুন্দর মূরতি । 

মার্কগ ব্যাস সম শাস্ত্রে অবগতি ॥ 
স্থশীল ভগবান্‌ তথি বনমালী । 

প্রথম বিভা কৈল ওঝা কুলেতে গাঙ্গুলী ॥ 
দেশ যে সমস্ত ব্রাহ্মণের অধিকার | 
বঙ্গভাগে ভুঞ্জে তিহ সুখের সংসার ॥ 
কুলে শীলে ঠাকুরালে গোসাঞি প্রসাদে। 
মুরারি ওঝার পুত্র সব বাড়য়ে সম্পদে ॥ 
মাতা পতিব্রতার যশ জগতে বাথানি। 
ছয় সহোদর হৈল এক যে ভগিনী ॥ 
সংসারে সানন্দ সতত কৃত্তিবাস | 

ভাই মৃত্যুঞ্জয় করে ষড় উপবাস ॥ 
সহোদর শাস্তি মাধব সর্বলোকে ঘুষি। 
শ্রীধর (১) ভাই তার নিত্য উপবাসী ॥ 
TSH চতুর্ভজ নামেতে ভাস্কর | 

আর এক বহিন হৈল সতাই-উদর ॥ 
মালিনী নামেতে মাতা বাপ বনমালী । 
ছয় ভাই উপজিলাম সংসারে গুণশালী ॥ 
আপনার জন্মকথা! কহিব যে পাছে। 
মুখটি বংশের কথা আরো কৈতে আছে ॥ 
সূর্য্য পণ্ডিতের পুত্র হৈলা নাম বিভাকর | 
সর্বত্র জিনিয়া পণ্ডিত বাপের দোসর N 
সূর্য্যপুত্ৰ নিশাপতি বড় ঠাকুরাল। 

সহঅ সংখ্যক লোক দ্বারেতে যাহার ॥ 
রাজা গৌড়েশ্বর দিল প্রসাদী এক ঘোড়া | 
পাত্র মিত্র সকলে দিলেন খাসা যোড়া ॥ 
গোবিন্দ জয় আদিত্য ঠাকুর TIFT । 
বিদ্যাপতি রুদ্র ওঝা! তাঁহার কোর ॥ 
ভৈরব-স্মত গজপতি বড় ঠাকুরাল। 
বারাণসী পর্য্যন্ত কীর্তি ঘোষয়ে যাহার ॥ 


(১) মুরারি ওঝার নাতি Aaro রাধার “বারমান্তা, নামক 
একটি কবিতা সম্প্রতি পাওয়া গিয়াছে | 








রামায়ণ__কৃত্তিবাস_ জন্ম ১৩৮৫-১৪০০ খুষ্টাব্দের মধ্যে | ৪৯১ 


মুখটি বংশের পদ্ম শাস্ত্রে অবতার | 

ব্রাহ্মণ সজ্জনে শিখে যাহার আচার ॥ 
কুলে শীলে ঠাকুরালে TA গুণে 
মুখটি বংশের যশ জগতে বাখানে ॥ 
আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘমাস। 

তথি মধ্যে জন্ম লইলাম রুত্তিবাস ॥ 
শুভক্ষণে গর্ভ হৈতে AST ভূতলে। 
উত্তম বস্ত্র দিয়া পিতা আমা লৈল কোলে ॥ 
দক্ষিণ যাইতে পিতামহের উল্লাস! 
কৃত্তিবাস বলি নাম করিল! প্রকাশ ॥ 
এগার নিবড়ে (১) যখন বারতে প্রবেশ | 
হেন কালে পড়িতে গেলাম উত্তর দেশ ॥ 
বৃহস্পতিবারের Val পোহালে শুক্রবার | 
পাঠের নিমিত্ত গেলাম বড়গঙ্গা-পার (২) ॥ 
তথায় করিলাম আমি বিদ্যার উদ্ধার । 
যথা যথা যাই তথা বিদ্যার বিচার ॥ 
সরস্বতী অধিষ্ঠান আমার শরীরে | 

নানা ছন্দে নানা ভাষা অপনা হৈতে "HCA ॥ 
foal সাঙ্গ করিতে প্রথমে হৈল মন। 
গুরুকে দক্ষিণ! দিয়া ঘরকে গমন ॥ 

ব্যাস বশিষ্ঠ যেন বান্মীকি চ্যবন। 

হেন গুরুর ঠাই আমার বিদ্যা সমাপন ॥ 
ব্রহ্মার সমান গুরু বড় উন্মাকার (৩)। 
হেন গুরুর ঠাঞি আমার বিদ্যার উদ্ধার ॥ 
গুরুস্থানে মেলানি (৪) লইলাম মঙ্গলবার দিবসে i 
গুরু প্রশংসিলা মোরে অশেষ বিশেষে ॥ 
রাজপগ্ডিত হব মনে আশা করে | 

পঞ্চ শ্লোক ভেটিলাম (৫) রাজা গোড়েশ্বরে ॥ 


(১) নিবড়ে অতীত হইলে | 


(2) বড়গঙ্গা যশোহরে | “পূৰ্ব্ব সীম! ধূল্যাপুর বড়গঙ্গা-পার”__- 
অরদামঙ্গল। 
(৩) উন্নাকার = তেজস্বী। (৪) মেলানি =বিদায়। 


(৫) ভেটিলাষ = উপহার পাঠাইলাষ। 


BOR 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
দ্বারি-হস্তে care দিয়! রাজাকে জানালাম | 
রাজাজ্ঞা অপেক্ষা করি দ্বারেতে রহিলাম ॥ 
সপ্তঘটি বেলা যখন দেয়ালে পড়ে কাটি । 
শীঘ্র ধাই আইল দ্বারী হাতে স্থবর্ণ লাঠি ॥ 
কার নাম ফুলিয়ার মুখটি কৃত্তিবাঁস। 
রাজার আদেশ হৈল করহ HBT | 
নয় দেউড়ী পার হয়ে গেলাম দরবারে | 
সিংহসম দেখি রাজা সিংহাসন-পরে ॥ 
রাজার ডাহিণে আছে পাত্র জগদানন্দ | 
তাহার পাছে বসিয়াছে ব্রাহ্মণ সুনন্দ ॥ 
বামেতে কেদার খাঁ ভাহিণে নারায়ণ | 
পাত্র মিত্র সহ রাজা পরিহাসে মন ॥ 
TRA রায় বসে আছে গন্ধর্ব-অবতার | 
রাজসভা পূজিত তিহ গৌরব অপার il 
তিন পাত্র দাঁড়াইয়া আছে রাজার পাশে | 
পাত্র মিত্র লয়ে রাজা করে পরিহাসে ॥ 
ডাহিণে কেদার রায় বামেতে তরণী। 
সুন্দর শ্রীবতস্ত আদি ধন্মাধিকারিণী ॥ 
মুকুন্দ রাজার পণ্ডিত প্রধান সুন্দর | 
জগদানন্দ রায় মহাপাত্রের কোডর ॥ 
রাজার সভাখান যেন দেব অবতার | 
দেখিয়া আমার চিত্তে লাগে চমৎকার ॥ 
পাঁত্রেতে বেষ্টিত রাজ! আছে বড় সুখে । 
অনেক লোক দাঁগ্ডাইয়া রাজার সন্মুখে ॥ 
চারি দিকে নাট্য গীত সর্ধলোক হাসে। 
চারি দিগে ধাওয়াধাই রাজার আওাসে (>) ॥ 
আঙ্গিনায় পড়িয়াছে রাঙ্গা মাজুরি। 
তার উপর পড়িয়াছে নেতের পাছুড়ি ॥ 


- শট শিক্ষা শী শী শিস শট শি শিস + শপ 
- ১২) ৮ টা শশী 


(১) আগাসে গৃহে । অনেক স্থলেই আওাস শব্দ গৃহ” অর্থে 
ব্যবহৃত হইত ; যথা, “তার মধ্যে দেখ পদ্মাবতীর আওাস। সমীর সঞ্চার 
নাই পক্ষীর প্রকাশ ॥”_আলওয়াল-ক্বৃত পদ্মাবতী | 


রামায়ণ কৃতিবাস_ জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে | ৪৯৩ 


পাটের টাদোয়! শোভে মাথার উপর | 
মাঘমাসে খরা (>) পোহায় রাজা গৌড়েশ্বর ॥ 
দাণ্ডাইনু গিয়া আমি রাজ-বিছ্বমানে। 
নিকটে যাইতে রাজা দিল হাত সানে (২)। 
রাজ-আদেশ কৈল পাত্র ডাকে উচ্চে:স্বরে। 
রাজার সন্মুখে আমি গেলাম সত্বরে ॥ 
রাজার ঠাই দীড়াইলাম হাত চারি অন্তরে | 
সাত শ্লোক পড়িলাম শুনে গৌড়েশ্বরে ॥ 
পঞ্চদেব অধিষ্ঠান আমার শরীরে | 
সরস্বতী-প্রসাদে শ্লোক মুখ হৈতে YET N 
নানা ছন্দে শ্লোক আমি ASR সভায় | 
শ্লোক শুনি গৌড়েশ্বর আম! পানে চায় ॥ 
নানা মতে নানা শ্লোক পড়িলাম রসাল। 
খুসী হৈয়া মহারাজ দিলা পুষ্পমাল ॥ 
কেদার খা শিরে ঢালে চন্দনের ছড়া | 
রাজা গৌড়েশ্বর দিল পাটের পাছড়া (৩) ॥ 
রাজা গৌড়েশ্বর বলে কিবা দিব দান। 
পাত্র মিত্র বলে রাজা যা হয় বিধান ॥ 
পঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা | 
গোৌড়েশ্বর পূজা কৈলে গুণের হয় পূজা ॥ 
পাত্র মিত্র সবে বলে শুন দ্বিজরাজে | 

যাহা ইচ্ছা হয় তাহা চাহ মহারাজে ॥ 
কারো কিছু নাই লই করি পরিহার | 

যথা যাই তথায় গৌরব মাত্র সার ॥ 


(১) খরা-রৌদ্র। থা, _-“জ্যেষ্ঠে খরা । আষাঢ়ে ধারা । শন্তের 
ভার না সহে ধরা ।”--খণা। 
(২) সানে-সঙ্কেত। বথা,_“সথী সব দেখাইয়া অঙ্গুলীর ATA 
- রাজেআ্দাসের শকুস্তলা | 
(৩) পাটের পাছড়া -পট্বন্ত্। “পাটের পাছড়” শব্দ প্রাচীন 
সাহিত্যে অনেক স্থলেই পাওয়া যায়। 
“বিনে বান্দী নাহি পিন্দে পাটের পাছড়া*-__মাণিকচন্দ্রের গান, 
১০ CATS | 
"পাটের পাছড়া পৃষ্ঠে ঘন উড়ে যায়। 
ধরায় আচল লুটি পড়ি যায় পাএ ॥”-_প্রীকষ্ণ-যিজয় । 


808 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যত যত মহাপণ্ডিত আছয়ে সংসারে | 
আমার কবিতা কেহ নিন্দিতে না পারে ॥ 
সন্তুষ্ট হইয়া রাজা দিলেন সন্তোক। 
রামায়ণ রচিতে করিল! অনুরোধ ॥ 
প্রসাদ পাইয়া বারি হইলাম সত্বরে। 
অপুর্ব জ্ঞানে ধায় লোক আম! দেখিবারে ॥ 
চন্দনে ভূষিত আমি লোক আনন্দিত। 
সব বলে ধন্য ধন্য ফুলিয়া-পণ্ডিত ॥ 

মুনি মধ্যে বাখানি বান্দীকি মহামুনি। 
পণ্ডিতের মধ্যে কৃত্তিবাস গুণী 1 
বাপ-মায়ের আশীর্বাদে গুরু-আজ্ঞা-দান | 
রাজাজ্ঞায় রচে গীত সপ্তকাণ্ড গান ॥ 
সাতকাণ্ড কথা হয় দেবের সৃজিত । 
লোক বুঝাবার তরে কৃত্তিবাস পণ্ডিত ॥ 
রঘুবংশের কীর্তি কেব! বর্ণিবারে পারে | 
কত্তিবাস রচে গীত সরস্বতীর বরে ॥ 


fefean কাণ্ড | 


[ বটতলার রামায়ণ অবলম্বন করিয়া আমরা কৃত্তিবাসী রচনা উদ্ধত 
করি নাই। একখানি ৩** বৎসরের হস্ত-লিখিত পুথি হইতে নিয়ের 
অংশগুপি উদ্ধত ছইল। পাঠক দেখিবেন, এই রচনা মূলের অনেকটা 
অনুযায়ী, __বটতলার পাঠ হইতে কতকটা অমার্জিত এবং পৃথক । ] 


বালি-বধ। 


দশ দিগ আলো! করি রামের বাণ ছুটে | 
ABTS হেন বালি-রাঁজার বুকে ফুটে ॥ 
মরি মরি শবে বালি করে হাহাকার | 

কোন্জন মারিল মোকে দারুণ প্রহার ॥ 


রামায়ণ__কৃতিবাঁস- জন্ম ১৩৮৫-১৪০০ খ্বষ্টাব্দের মধ্যে | 


ভূমিতে পড়িল বালি করে ছট্‌ফট্‌ । 

রাম লক্ষ্মণ চারি বীর গেল! বালির নিকট ॥ 
রক্তে রাঙ্গা হৈয়্যা বালি লোটায় ভূমিতলে | 
অশোক কিংগুক যেন ফুটিল বসন্তকালে ॥ 
SART পড়িল যেন ইন্দ্রের নন্দন | 
গাএর অভরণ লোটায় মাণিক্য রতন ॥ 
চিত্রবিচিত্র রামের বাণ করিল প্রবেশ ॥ 
ইন্দ্রের প্রসাদে রত্মালা-ভূষিত বানরে । 
TR RTA পড়িল পঞ্চ প্রকারে ॥ (>) 
বালি রাজ! পড়িল ja হৈল পৃথিবী । 
রামের অপযশঃ গাইল কৃত্তিবাস কৰি ॥ 


ah মারিয়! ব্যাধ যেন ধায় রড়ারড়ি 1° 

বালি পড়িল বীর ভাগ যায় হুড়াহুড়ি | 

এক দিঠি করি রাম নেহালিছে বালি। 

দন্ত কড়মড়ায়্যা কোপে করে গালাগালি ॥ 

নিষেধিল তারা মোকে বিবিধ বিধানে | 

তোমা হেন ধার্মিক চণ্ডালে প্রতীত গেলাঙ (২) কেনে ॥ 


৪৯৫ 


নির্দোষ বানর রাম মাইলে কোন্‌ কাষে। বালির কটুক্তি। 


অধার্শিক রাজাকে রাজ্য নাঞ্ সাজে ॥ 

কোন্‌ দেশ পোড়াৰ, তোমার মাইলু' কোন্‌ খান। (৩) 
কোন্‌ অপরাধে মোর লইলে পরাণ ॥ 

রাজকুলে জন্মিলে রাম তুমি সূর্য্যবংশে। 

বিস্তর গুণ ধর রাম লোকেতে প্রশংসে ॥ 
রাজনীতি নাই জান প্রজার পালন। 

অল্প বএসে তপস্থি-বেশে তুষিলে সর্বজন ॥ 


(১) মূল রামায়ণে আছে- ইন্ত্রত্ত মালা, রামের বাণ ও বালির 
রাজোচিত মুর্তি, লক্ষ্মী যেন এই তিন ভাগে বিভক্ত হইয়া দৃশ্তমানা 
হইলেন। 

(২) গেলাম। 

(৩) তোমার কোন রাজ্য আমি we করিয়াছি এবং তোমাকে 
কোণায় মারিয়াছি। 


৪৯৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এত জানি বিশ্বাস গেলাও তোমা হেন চণ্ডালে 
কেনে মুনির বেশ ধর আহার ফলমূলে ॥ 
মুনির বেশ ধরি বুল চণ্ডাল আচার | 
ধার্শিক বোল বোলাহ অতি ছুরাচার ॥ 
তৃণে ঢাকিলে পথ কূপে পড়িলে সে জানি। 
ইবে সে (১) জানিল তুমি যত বড় জ্ঞানী ॥ 
ফল মূল খাই আমি কাহা নাহি হিংসি। 
তোমা হেন পাপী নাই লোক বিধ্বংসী ॥ 
ভাই ভাই কন্দলি করি মধ্যস্থ সমাঝে (2) | 
কোথায় নাহি দেখি মধ্যস্থে আসিয়া বধে..॥ 
আনের সনে রণ করি আনে আসিয়া মারে | 
হেন চণ্ডাল জনকে পৃথিবী কেনে ধরে ॥ 
দুৰ্জ্জন মারিয়া রাম THAT] রাখি । 
ক্ষেত্রিকুলের আচার এমত ভাল দেখি ॥ 
যেন বেশে বেড়ায় রাম তেন নহে SH | 
লোক ভাণ্ডিতে বেশ ধর নাঞি জান ধর্ম ॥ 
দেখাদেখি যদি মোকে মারিখিল (৩) বাণে। 
এক মুটকির ঘায়ে তোমার লইতাঙ প্রাণে ॥ 
আমা মারিতে স্থগ্রীবের যুক্তি ভাল আইসে। 
তোমা সনে রণ নাহি তুমি মার কিসে ॥ 
লোকের আগে কাহিনী কহিবে কোন্‌ লাজে I. 
আদেখে মারিল আমি বালি বানররাজে ॥ 
দশরথ মহারাজা ধন্ম-অবতার। 

তার হেন পুত্র হৈল কুলের খাখার ॥ 

ধৰ্ম্ম না জানি তপস্বীর বেশ বাপের গৌরবে | 
তেকারণে মিল আসি চণ্ডাল সুগ্রীবে ॥ 
পাপে পাপে মেলিয়া হৈল পাপের মন্ত্রণ! | 
আনের সনে রণ করি আনে দেই হান! ॥ 
বানর হৈতে জান যবে সিদ্ধ হব কাষ। 

আনে কেনে আরতি দিলে থাকিতে বানররাজ ॥ 


এখন | 
(2) সমাঝে = বুঝায় 3 অর্থাৎ মধ্যস্থ ব্যক্তি প্রবোধ দান FTA | 


(৩) মারতে | 


রামায়ণ__কৃতিবাস--জন্ম ১৩৮৫-১৪০০ ধ্রষ্টাব্দের মধ্যে | ৪৯৭ 


এক লাফ দিয়া মুঞি সাগর হৈতাঙ পার | 
রাবণ মারিয়া সীতার করিতাঙ উদ্ধার ॥ 
আম! পরীক্ষিতে রাবণ আইল সত্বর I 
লেজে বান্ধি ডুবাইলু চারি সাগর n 
fefean আসিতে তাঁর গল-বন্ধন খসে। 
আমাকে বন্দিয়া রাবণ গেল আপন দেশে ॥ 
এত করিতে নারিব স্ুগ্রীব বলের টুটন (>) | 
অনেক শক্তে করিবেক সাগর-বন্ধন N 
ছুই কটকে সংগ্রাম হবেক অপার | 

তত দিনে হবেক সীতার অস্থি oF সার ॥ 
রাবণে বান্ধিয়া দিতাঙ গলে দিয়া দড়ি। 
হৃষ্ট পুষ্ট সীতা পাইতে যেন ধবল ঘুড়ী ॥ 
সকল কটকে WMA অনেক প্রবন্ধে | 
অনেক শক্তে জিনিতে পারিব দশস্কন্ধে ॥ 
আনা হেন পগ্ডিতকে মরণ-বেলায় ঘাটে। 
তোমার হাতে মরণ মোর লিখন ললাটে ॥ 
সোদর বধিঞ VAT অঙ্গদ কেনে রাখে | 
রাম তুষ্ট হৈলে বীচাব সর্ব সুখে | 

আমা মারিঞা রাম তুমি হৈলে সুখী । 
আমার মরণ বড় ভাগ্য করা। লিখি a 

এত বাক্য হৈল যদি বালি রাজার তুণ্ডে। 
কৃত্তিবাস গাইল গীত fefear কাণ্ডে ॥ 


রাম বলেন CH না জান বনের বানর! রাষের উত্তর | 
বানরের বোলে কার নহি Sats ৫) ॥ 

চপল বানর জাতি চপল তোর মতি। 

চপল হৈয়া না জান ধৰ্ম্মের কি গতি | 

আপনি ধার্লিক তুমি ধর্শ gare আনে | 
অষ্ট-লোকপাল-রাজা নিন্দিলে বচনে ॥ 

প্রামাণিক বানর সনে ন! করিলে যুকতি | 

আপন ইচ্ছায় বলিলে মোকে অধাৰ্ম্মিক মতি ॥ 


(১) বলের টুটন বলে SH | 


yI 


8৯৮ 


বালির AFEA | 


রামের উক্তি | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যত যত রাজা সব হৈল যুগে যুগে। 

ব্যথা করিঞা কোন্‌ রাজ! এড়িলেক মৃগে ॥ (>) 
তৃণে খায় বনে চরে কাহো নাহি হিংসে 
কোন্‌ রাজা মৃগী না মারিলচন্দ্র-ক্ষ্য-বংশে ॥ 
খাল (২) কুড়িএশ লুকায় পাতালতা মুণ্ডে। 
স্ত্রী পুরুষ বিচার নাহি বিন্ধিঞ মারি কাণ্ডে ॥ 
নিদ্রা যায় সরল পৈসে পালায় তরাসে। 
কাণ্ডে বিন্ধিঞা মারি খেদাড়িয়! ধরি ster ॥ 
শাখামূগ বলিয়া মগের ভিতর ofa | 

রাজা! মৃগ মাইলে নাহি অপযণঃ কাহিনী | 
এত যদি রামচন্দ্র বলিল! বচন | 

রামের কথা eal বালি বলিছে তখন ॥ 


নর বানর শৃগাল কুকুর কুস্তীর | 

এই পঞ্চ নখী রাম ভক্ষণ-বাহির ॥ 

এই পঞ্চ নখী মারি নাহি প্রয়োজন | 
বানরের রক্ত মাংস না করি স্পর্শন ॥ 
শশক শল্লকী গণ্ডা আর মৃগী গোধা । 
এই পঞ্চ নথী নহে ভক্ষণের বাঁধা ॥ 
এই পঞ্চ নখীর আমি নহি একজন | 
তবে কেনে আমার তুমি বধিলে জীবন ॥ 


আমার রাজ্যে বসিঞা কর পরদার | 
তোমার পাপে আমার রাজ্যে পাপের সঞ্চার ॥ 
জ্যেষ্ঠ হৈঞা কনিষ্ঠের করএ পালন | 

কোন্‌ লাজে ভ্রাতৃবধূু করিস্‌ হরণ ॥ 

রাজদণ্ড হৈলে তবে পাপ-বিমোচন | 

রাজা সুখী হৈলে বাড়ায় ধন জন ॥ 

পাপ করিক্ন! পাপী যায় রাজার পাশ। 

রাজার শান্তি ceca তার পাপের বিনাশ ॥ 
রাজার দেহে পঞ্চ দেবের অধিষ্ঠান | 

ইন্দ্র চন্দ্র কুবের বরুণ অগ্নি উপাদান ॥ 


(১) মমতা করিয়া কোন রাজা মৃগকে ত্যাগ করিল। 
(২) গর্থ। 


রাঁমায়ণ__কৃতিবাস- জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে | 


ইন্দ্রের তেজে রাজ! অলঙ্ঘ্য কলেবর | 
চন্দ্রের তেজে রাজা দেখিতে সুন্দর ॥ 

TAA তেজেতে রাজা! সংসার সব নারে | 
কুবেরের তেজে রাজার ধনে ঘর ভরে ॥ 
অগ্নির তেজেতে রাজা কোপ আগুনি। 
দেবতার তেজে রাজা TACT না গণি ॥ 
হেন রাজাকে মন্দ বলিয়্যা মজিলি পাতকে। 
তাই ঘুচাঞা রাজ্য করিলে কোন্‌ লোকে ॥ 


রাজার রাজ্যে পাপ করিলে রাজায় পাপ যাকে (>) 1 


পাতকী জনা মারিলে পাপের চাল ভাগে (২)॥ 
নর বানর পাপ করিলে সে তাহাকে লাগে। 
পাপী জনারে মারিলে পাপের দোষ ভাগে ॥ 
আমার বাণে তোমার খণ্ডিল মহাপাপ । 

পাপ খণ্ডিল তুমি না কর বিলাপ | 

ভরত হেন করিলাঙ BAIA পালন। 
সুগ্রীবের মন্দ করিলে তার অবশ্য মরণ ॥ 
সুগ্রীবেরে মৈত্র করিনু আমি অগ্নি কর্যা সাক্ষী | 
সুগ্রীবের মন্দ করিলে আমি নাই রাখি ॥ 
রাজ্য লৈয়া নিকালিয়া কৈলে দেশান্তরী। 
তোমা মারিতে সত্য fax অন্য করিতে নারি ॥ 
পশুজাতি না করিল ধর্মের বিচার। 

ধার্মিক জ্যেষ্ঠ হৈয়া তুমি কর অব্যবহার ॥ 
মৈত্রের জ্যেষ্ঠ তুমি আমার গোরবিত। 
গর্বিত সনে ন্যায় (৩) করি al হয় উচিত ॥ 
তোমার Bia করি oie নাহি সাজে। 

ক্ষম! কর বানর-রাজ কেনে পাড় লাজে॥ 
পক্ষে মান! কর তুমি দৈবে নিযোজিত | 
আমার হাতে তোমার মৃত্যু দৈবের লিখিত ॥ 
ইন্দের বিক্রম তোমার ইন্দ্রের ধর বেশ। 
ইন্দ্রের নন্দন তুমি চল ইন্দ্রের দেশ ॥ 

উত্তম জন হৈলে করে পরিহারে। 

অধম জন! হৈলে বলিতে আপনা পাসরে ॥ 


শা পাপ পপ পে সি - A রর are a a a a 3 


oe 


(>) ্র্শ করে । (২) পাপের অংশ দুর eI] (৩) oe oT 


৪০৯৯ 


৫০৩ 


বালির ক্ষমা-প্রার্থনা। 


বর্ধাকালে বিরহ | 


(>) 
(2) 
(৩) 
(৫) 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বালি বলে রাম তুমি সংসার-পুঁজিত। 

ঘাএর দাহে যত Fey সব অনুচিত | 

প্রণাম করিঞা বলি তোমার চরণে। 

সুগ্রীব অঙ্গদের তুমি করিহ পালনে ॥ 

স্থগ্রীব রাজা করিতে তোমার অঙ্গীকার । 

অঙ্গদ কুমারে কিছু দিহ অধিকার ॥ 

রণে ভঙ্গ না দেই অঙ্গ যুঝে আগুয়ান (>) | 

যে ভিতে অঙ্গদ যুঝে সে ভিতে পড়এ ভঙ্গ্যান ॥ (২) 
কত্তিবাস পণ্ডিত গুণের সাগর | 

কিফ্ষিন্ধ্যা-কাঁও গাইল শুনিতে মনোহর ॥ 


মাঁল্যবান্‌ পর্বতে রাম লক্ষ্মণ | 


তোমার প্রবোধে লক্ষ্মণ কর অবগতি। 
বরিষা-সদয়ে স্থির নহে মোর মতি ॥ 

অষ্ট মাস রবির কিরণ সংসার-শোষণ | 

চারি মাস বাঁরষে মেঘে হয় আচ্ছাদন ॥ 
বরিষণে ভিজিয় পৃথিবীর অন্তরে বাড়ে তাপ। 
সীতা ম্মঙরিয়া যেন আমার সন্তাপ | 

দুই কুলে সরযু বহে নির্মল জল | 

অযোধ্যায় শুনি যেন লোকের কোলাহল ॥ 
মহাপ্রতাপ VTA তেজ বরিষা-কালে GTS | 
আমি যেন মজিলাঙ জানকীর শোকে ॥ 
বরিষণের ধার! যেন পর্বত-শিখর | 

রাজ! হৈঞা রাজ-ভোগী Bars বানর ॥ 

কাল মেঘে দেখি চিকুরের (৩) পাটি পাটি (৪)। 
কাল রাবণের কোলে সীতার ছটফটি ॥ (৫) 


অগ্রসর | 
যে দিকে অঙ্গদ যুদ্ধ করে সে দিকে বিপক্ষগণ পৃষ্ঠভঙ্গ দেয়। 
বিদ্যুতের | (৪) পাটি পাটি-পংক্তি। 
বিদ্যুৎ স্থির থাকে না, সীতাও রাবণ কর্তৃক ধৃত হইয়া 


হাত পা ছুড়িতেছিলেন, এই জন্য বিদ্যুতের সঙ্গে বান্মীকি এই অবস্থায় 
সীতার উপমা দিয়াছিলেন। “pret রাবণন্তান্কে বৈদেহীৰ তপস্বিনী” 
কথার অর্থ “ছটফটি” শবে স্ুন্দররূপে ব্যক্ত করা হুইয়াছে। 


রামায়ণ _কৃতিবাঁদ-_জন্ম ১৩৮৫-১৪০০ খ্ষ্টাবের মধ্যে | 


সাগর পার লঙ্কা রাক্ষসের পুরী | 

কেমতে বঞ্চেন তাথে সীতা সুন্দরী ॥ 
চিন্তিতে গুণিতে সীতা afaa আচম্বিত। 
কি করিব সহোদর কি করিব মিত (>) ॥ 
পাখী হঞ! উড়িয়্যা যাও সাগরের NT | 
অনাথিনী সীতার দেখে শয়ন আহার ॥ 
আমাকে ছাড়িয়া সীতার অন্ত নহে CATA | 
কোথা থুইল রাবণ কিবা! মারিল পরাণে ॥ 
জলেতে ভরিল স্ব দেশ যে FIFTA | 
রাজ-কটক বরিষাতে না করে আগুসারে ॥ 
বর্ষ! দুর্গম পথ সাগর পাথার। 

কেমতে FOF তাহাতে হব পার ॥ 
বরিষাঁ-কালে সুগ্রাবকে বলিব কোন ATS | 
আমার কাৰ্য্য করিব বরিষ! প্রভাতে (২) ॥ 
QA বানর মোর করিব উপকার | 
সভে মেলিঞা করিবেক সীতার উদ্ধার ॥ 
এই STUNT বেশে মুঞি সাধিব কলেবর | 
সীতার তাপ না পাঙ যেন SLAMS? | 


বাপের ঘরে A থাকে সীতা Al থাকে মোর ঘরে | 


আমাকে দেখিলে সীতা সকল পাসরে ॥ 
আমার বিহনে সীতা হয়্যাছে ছঃখবতী। 


কোথা আছে আসিয়া দেখুক আমার হূর্গতি ॥ 


কান্দিতে কান্দিতে রামের গেল SHA | 
রামের বিলাপ aha পণ্ডিত কৃত্তিবাস ॥ 


৫০৯ 


লঙ্কা-কাণ্ড। 


রাবণ-বধের পর সীতার নিকট দূত প্রেরণ। সীতার 
অগ্রি-পরীক্ষা ও রামের শোক | 


পাত্র মিত্র সনে রাম করিয়! AIRA | 

সীতাকে জর-বার্তী দিতে পাঠায় হনুমান্‌। 

লঙ্কাতে সান্ধায় হন্‌ সীতাকে কহিতে Fal | 

বাঞা ধাঞা রাক্ষস হনুকে নোঙায় মাথা ॥ 

গৌরবেতে হনুমান্‌ নিল রাক্ষলগণে। 

প্রবেশ করিল গিয়া অশোকের বনে ॥ 

মলিন বস্তু পর্যাছেন মা গাএ পড়্যাছে মলি | 

তভু ACA আলা করিছে পড়িছে বিজলী ॥ 
সীতাকে জয়-বার্তী ভূমিষ্ঠ হৈয়া হনুমান্‌ hel নোডার Atal | 
STAI রাম-লক্ষ্মণের কহে সংগ্রামের কথা ॥ 

সুগ্রীবের প্রতাপে বানরের হানাহানি। 

বিভীষণের মন্ত্রণাতে রাম লঙ্কাপুরে জিনি ॥ 

সবান্ধবে মরিল রাবণ মহাপাপ | 

রাজ-লক্ষ্মী ছাড়িল তোমায় দিয়! মনস্তাপ ॥ 

আপন ঘরে রাক্ষস আছে জনে FA | 

তোমাকে নিতে আসিবেন এথা! ধার্শিক বিভীষণ ॥ 

এত কথ হনুমান্‌ কহিল হরিষ বাণী। 

হরিষে আপনা পাসরিল! সীতা ঠাকুরাণী ॥ 

হনু বলে কেন মাতা বিরস THA | 

হরিষ বার্তাতে উত্তর না পাঙ কি কারণ ॥ 
সীতার আনন্দ। সীতা বলেন হরিষে পাসরিলাঙ আপনা | 

হরিষে গদগদ হৈছে না করিহ FN ॥ 

যে বার্ত কহিলে বাপু পবন-নন্দন। 

তোমার যোগ্য ধন আমি ভাবি মনে মন ॥ 

মণি মাণিক্য দি যদি লঙ্কার ভাণ্ডার । 

এত দ্রব্য দিয়া তোমার শোধিতে নারি ধার ॥ 

হনু বলে কি প্রসাদ করিবে ঠাকুরাণী। 

রাম-লক্ষ্মণের অব্যাহতি তাহা আমি গণি ॥ 


রামায়ণ__কৃত্তিবাঁস__জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে | ৫০৩ 


এক প্রসাদ মাগি মা না করিহ আন। অদ্ভুত বর প্রার্থনা । 
রাম লক্ষ্মণ তুষ্ট হবেন মোরে দিলে দান ॥ 

তোমার ঠাঞ্জি আছে যত ৰাবণের চেড়ী । 

আমার অগ্রেতে তোমার উঠাঞাছে বাড়ি (>) ॥ 

চড়ে দন্ত ভাঙ্গিব চুল ছি ডিৰ গোছে গোছে। 

আছাড়িয়া প্রাণ নিব etfs ভাগর ডাগর গাছে I 

নদ নদী দেখ যথা যথা ডাগর বালি। 

তাথে মুখ ঘসিব ধর্যা vant চুলি ॥ 

এই প্রসাদ দেহ মাগো না করিহ আন | 

রাম লক্ষ্মণ সুধী হবেন মোরে দিলে দান ॥ 

হনুমান্‌ যত বলে রাক্ষসী সব OTA | 

ত্রাসে রাক্ষসী সব চাহে সীতার পানে ॥ 

সীতাদেবী বলেন বাপু মোর কর্মের ETA | 

আমার RAS করে রাবণের বোলে ॥ 

শুভ দশা হৈল এবে কারে নাই THB | 

তিন সন্ধ্যা পাঁএ পড়ে দস্তে করি কুটা ॥ (2) 

রাজ-পাত্র বানর তুমি বুদ্ধে বৃহস্পতি | সীতার প্রবোধ-দান। 
Rio করিয়া কেনে রাখিবে অখ্যাতি ॥ 

রাজার ঠাঞ্জ জানাহ বাপু. আমার যত দুঃখ । 

AZA সুখ দেখে হয় রামচন্দ্র মুখ ॥ 


চলিলা যে হনৃমান্‌ মাএর আদেশে! 
সীতার বার্তা রামে কহেন বিশেষে ॥ 
যার তরে কৈলে গোসাঞি ঘোর বহাষার | 
হেন সীতা আন্যা দেখ অস্থি-চম্্-সার ॥ 
অনেক দুঃখ পাইনা মা পাইলা অপমান | 
তোমা দরশনে যার দুঃখ অবসান ॥ 
সাত পাঁচ রামচন্দ্র ভাবি মনে মন | সীতাকে আনিতে 
সীতা আনিতে পাঠাইল! রাজ! বিভীষণ ॥ বিভীষপের গমন। 
(>) যষ্টি। 
(২) এখন আমার শুভ সময় উপস্থিত, এখন আর ইহারা অপরাধ 
করে al (নাই ঘাট। ),_-এখন ইহার! দন্তে কুটা লইয়া তিন সন্ধ্যা আমার 
পার পড়িতেছে | 


৫০৪ 


সীতার বেশ-ভূষা! | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সান কর্যা পরাইবে উত্তম IFA | 

নানা অলঙ্কারে সীতা দিও দরশন ॥ 
চলিলেন বিভীষণ রামের বচনে। 

মাথা নোঙাঞিড! দীড়ান সীতা-সন্নিধানে ॥ 
ata করি পর মা উত্তম বসন। 

নানা 'আভরণ পর মাণিক রতন ॥ 

সীতা বলেন কি করিব বেশ স্থুবেশে | 
অমনি যাইব আমি রঘুনাথের পাশে ॥ 
সান করিতে বিভীষণ করিল যতন | 
নানা অলঙ্কার আনে রাজা বিভীযণ | 


THA স্ত্রী যত পরম সুন্দরী | 

সীতার বেশ করিতে সভে দীড়ায় সারি সারি ॥ 
কনকের সিংহাসনে বসান জানকী। 

নারায়ণ তৈল কেহ দের আমলকী ॥ 

সীতার অঙ্গেতে দিল তিল পিঠালী | 

শুভ্র বস্্ে সীতার গায়ের তোলেন মলি ॥ 

গন্ধ আমলকী দিয়া সীতার মাথা ঘসি। 
স্থবাদিত জল কেহো ঢালে কলসী কলসী ॥ 
নেতের বসন দিয়! অঙ্গের মোছে পানী | 
পরিতে দিলেন সীতাকে বিচিত্র পাটের ভূনি (১) ॥ 
নারায়ণ তৈল দেন জানকীর গায়। 
স্ববাসিত জল আনি স্নান করায় ॥ 

সুবর্ণ চিরুণী করি ত্াচুড়িলা কেশ! 

নানা ছাদে কবরী বান্ধি বনাইলা বেশ ॥ 

কিবা শোভা পায় তায় সুবর্ণের far fe | 
গজমুকুতা তাহে দিলেন পাঁতি পাঁতি ৷ 

নয়নে কাজল-রেখা সি থায় সিন্দুর | 

দিনমণি দীপ্ত যেন শোভে কর্ণপুর ॥ 

মাথার উপরে দিল কনকের টাপা। 

পীঠের মাঝে দোলে বেণী তায় কনকের ঝাঁপা N 
কঙ্কণ কনক্-চুড়ি বাহুর উপর ST | 

বিনি বায় বেশর দোলে গলে মণির হার ॥ 








——-, 


রামায়ণ__কৃততিবাস-__জন্ম ১৩৮৫-১৪০০ প্রকীকের মধ্যে | ৫*৫ 


কটিতে কিন্কিণী দিল সোণার নূপুর পাএ। 
চলিতে চলিতে সোণার নৃপূর পঞ্চম গায় ॥ 
হাদি মাঝে শোভে তাঁর বিচিত্র কাচলি। 
মুকুতার হার উপরে করিছে ঝলমলি ॥ 

es Ty আনি দিল পরিবার তরে | 
সোণার অঙ্গে শুক্র বস্ত্র শোতা নাহি করে ॥ 
রক্ত বস্ত্র আনি দিল পরিবার তরে | 
সোণার অঙ্গে হেন বসন শোভা নাহি করে ॥ 
নীল বসন আনিয়া দিল পরিবার তরে। 
সোণার অঙ্গে নীল বসন ভাল শোভা করে N 
নীল বসন পরিধান তাহে রাঙ্গা পাড়ি। 
কত কত লেখা আছে পক্ষ পাকড়ি (১) ॥ 
বেশ স্থবেশে হৈল সীতা যে সুন্দরী | 

সীতার রূপে মোহ গেলা রাঁক্ষসের নারী ॥ 
দিব্য চৌদল আনি যোগায় ততক্ষণে | 
যাত্রা করেন সীতা রাম দরশনে ॥ 


কুহু কুহু শব্দে কোকিল FIA রোদন | অশোক-বনে শোক। 
মা ছাড়্যা গেলে আন্ধার হব অশোক-বন ॥ 

ময়ূরগণ নৃত্য ছাড়ি করে হায় হায়। 

ভ্রমর গুণ গুণ ছাড়ি লোটায় সীতার পায় ॥ 

সীতার চরণে ধরি কান্দেন সরমা | 

দাসী করি সঙ্গে নেহ না করিহ স্বণা ॥ 

জানকী কহেন শুন মিতা বিভীষণ। 

সরমা বোহিনীর তুমি করিহ পালন ॥ 

আমার সঙ্গেতে যাইবে অযোধ্যা-ভূবনে | 

রাক্ষসী দেখিয়া লোকে ভয় পাইব মনে ॥ 


জয় রাম বলিয়া Abel চাপিলা চৌদোলে। 

রাক্ষস বানর সতে রাম জয় বলে॥ 

দোলাখান বাহির হৈল অশোকের বনে। রাম-সকাশে। 
সীতাকে দেখিতে আইসে রাক্ষস বানর চারি পানে ॥ 


(১) পক্ষ পাকড়ি_-পক্ষী। পূর্ববঙ্গের অনেক স্থলে শুধু পক্ষী 
বুঝাইতে কোন কোন সময় “পাখ পাখালি” বা “পক্ষী-পাকল!” চলিত 
কথায় WIA FF | 

৬৪ 


৫০৬ 


কটকের সীতা-দর্শন। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দুই কটকের মিশালে কটকের পেলাপেলি | 
কান্ধে দোলায় পথ ন! পায় চৌদলী ॥ 

রাজা হৈঞা বিভীষণ ভূমে বহেন বাট | 
কটকের হুড়াহুড়ি দেখি হাতে লইল ছাট ॥ 
দুই পাশে বানর বাড়ি লইল গোটি গোটি। 
আগু পাছু শুনিএ বাড়ির চটচটি ॥ 

বাড়ির ঘাএ দুই কটকের রক্ত বহে ধারে। 
Sy সীতাকে দেখিতে না পাঁএ আপনা পাসরে ॥ (>) 
রাজা হঞা বিভীষণ করে বানরে বিনাশ | 
অনেক শক্তিতে গেল! দোলা শ্রীরামের পাশ ॥ 
রাম লক্ষ্মণ বসি আছেন পুণ্য-শরীর । 
ডাহিনে বসিঞা আছেন WH মহাবীর ॥ 
মনন্থুথ নাহি রামের দেখি হুড়াহুড়ি | 
রাক্ষস বানর সভে যায় গড়াগড়ি ॥ 

বাড়ির শব্দ শ্রীরাম শুনেন চারি পাশে । 
চতুৰ্দ্দিকে পড়ে যেন সুবর্ণ আওআসে। 
বাড়্যাবাঁড়ির শব্দ শুনিঞা রাম কোপে জলে । 
পাকল দৃষ্টিতে রাম বিভীষণ নেহালে ॥ 
রাজার মহাদেবী পুজার মায়ের ভিতর গণি। 
সতী স্ত্রী হইলে রাখে আপনা আপনি ॥ 
চৌদল ঘুচাঞা সীতা ভূমে AH বাট। 

ছুই কটকে দেখুক হাতের ফেলি ছাট | 
রামের বচন শুনিঞা সীতা চন্দ্রমুখী | 
রামের বচনে সীতা হইলা SAT ॥ 

চৌদল ছাড়িয়া সীতা নান্বিলা ভূতলে। 
সীতার রূপে বিজলী পড়িছে মহীতলে ॥ 
চতুর্ঘিগে দীড়াইয়া যত বানরগণ। 

এক দৃষ্টে নেহালে সীতা-রামের চরণ ॥ 
দেখিতে সুন্দর সীতার উচ্চ পয়োধর । 
পাকা বিম্বফল জিনি দেখিতে সুন্দর ॥ 

চিত্র বিচিত্র সীতার হিয়ার কীচলি। 

তাহার উপরে মণি মাণিক্য ঝলমলি ॥ 


(১) নিজেদের শরীর যে বিভীষণের বেত্রাঘাতে রক্তাক্ত তাহা 


বিস্বত হইয়া সীতার অদর্শন-জন্ত দুঃখিত । 


রামায়ণ-_কৃতিবাস_জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে । ৫০৭ 


কনক রচিত মায়ের স্তন দুই ভার | 
তাহার উপরে শোভে সাত-লহরী হার ॥ 
সোণার অলঙ্কার শোতে দুই কর ভরি | 
সুবর্ণ কঙ্কণ আর মাণিক্য অঙ্গুরী ॥ 
চরণে শোতিত মায়ের বাজন নুপুর | 
নানা অলঙ্কার শোভে রতন প্রচুর ॥ 
নানা অলঙ্কারে সীতার রূপের নাহি সীমা | 
সাক্ষ্য দিতে নারে যার রূপের উপমা ॥ 
দ্বিতীয়ার চন্দ্র যেন উদিত ANA | 

ছুই কটকের মুচ্ছা হৈল সীতার দরশনে ॥ 
মনে মনে চিন্তে তবে বানর সকল | 
সীতারে দেখিয়া সভার জনম সফল ॥ 
রাক্ষস কটকের ব্যবহারে মজিল লঙ্কাপুরী | 
সবংশে মজিল রাবণ সীতা কর্যা চুরি ॥ 


চতুদ্দোল হৈতে তখন নাৰ্বিলা জানকী । 
লজ্জাতে আপনার গাএ আপনি হৈলা লুকি ॥ 
কেহে! কিছু নাহি বোলে সভার ভিতরে। 
শোক সম্বরিঞা রাম বলেন ধীরে ধীরে ॥ 
রাবণের ঘরে ছিলে করিলাঙ উদ্ধার | রামের কটুকি। 
তোমার লাগিয়া অপযশ: ঘোষএ সংসার ॥ 
আমার অপযশঃ ঘুচিল তোমার উদ্ধারে | 
উদ্ধারিঞা মেলানি দিলা সভার ভিতরে ॥ 
আমার CFC নাহি ছিল তোমার পাশে । 
শয়ন ভোজন তোমার না জানি দশ মাসে N 
সূর্ধ্যকুলে জন্ম দশরথের নন্দন | 

তোম! হেন স্ত্রীয়ে মোর নাঞ্ প্রয়োজন ॥ 
আজি হৈতে নহ সীঞা (>) আমার ঘরণী। 
যথা তথা যাহ তুমি দিলাম মেলানি ॥ 

হের দেখ BAN বানর-অধিপতি। 

উহার ঠাঞ্চি থাক গিয়া যদি লয় মতি ॥ 
রাক্ষস-রাজ দেখ ওঁ রাজ! বিভীষণ। 

উহার ঠাঞ্জ থাক গিয়া! যদি লয় মন ॥ 


(১) সীঞ্া = সীতা | 


৫০৮ ধ্গ-সাঁহিত্য-পরিচয় | 


ভরত APA দেখ সহোদর ছু-ভাই। 

নয় সেবা কর্যা থাক গিয়া তা সভার othe ॥ 
যথা তথা যাহ সীতা আপনার স্থথে। 

কেন আজ আইঞা কান্দ আমার সমুখে ॥ 


সীতার উত্তর ও অগ্নি- যত যত বলেন রাম অতি নিঠুর বাণী | 

রী ধার! শ্রাবণের দুই চক্ষে ঝরে পানী ॥ 
কেহো কিছু নাঞ্চি বোলে সভার ভিতরে | 
আঁখির লোহ মুছি মা সীতা বলেন ধীরে ধীরে ॥ 
জনক ঝিয়ারী উত্তম কুলে উৎপত্তি । 
দশরথ-স্থৃত রাম মোর হন পতি ॥ 
ভাল মতে জান গোসাঞি আমার চরিতি। 
জানিঞা! শুনিঞা কেন করিছ হূর্গতি ॥ 
ধন্মশীল গোসাঞি তুমি বিচারে পণ্ডিত | 
বিভা কাল হৈতে জান আমার চরিত ॥ 
BAD উপান্তের কথা শুন ঠাকুর রাম। 
তোমা fax অন্তপুরুষ পিতার সমান ॥ 
বলিবে যেবা রাবণ হরে দুরাচার মতি। 
লোকে বলিবে অনুচিত সীতা নয় সতী ॥ 


এত বাক্য শুনিঞা তখন রাম নারায়ণ। 
তোমার বাক্য সীতা না লয় মোর মন ॥ 
শ্রীরাম বলেন আমার মানুষ-কুলে জন্ম | 
মানুষে Vania করি মানুষের PÉ ॥ 

দশ মাস ছিলে তুমি রাবণের পাশে | 

কেমনে বঞ্চিলে তুমি না জানি বিশেষে ॥ 
অযোধ্যায় জন্ম আমার রাজার নন্দন | 
তোমা হেন স্ত্রীয়ে মোর নাহি প্রয়োজন ॥ 
এতেক শগুনিঞা সীতা রঘুনাথেয় Goo | 
আকাশ ভাঙ্গিয়া পড়ে জানকীর মুণ্ডে ॥ 
কাঙ্গিয়া জানকী বলেন সর্বনাশ হৈল। 
সতীর শাপ ব্যর্থ নয় মোরে ফলে গেল ॥ 
কান্দা! কান্দ্যা বলেন সীতা রঘুনাথের কাছে। 
তোম! বিনে কোথা ষাব মোর CHA আছে ॥ 


রামায়ণ__কৃতিবাস জন্ম ১৩৮৫-১৪০০ ধষ্টাব্দের মধ্যে | ৫০৯ 


TUS জননী স্বামী রাজ্যেশ্বর | 

সর্ব তত্ব জান্তা কেনে বল দুরক্ষর ॥ 

পাষণ্ড রাবণ মোরে অশোক-বনে রাখে । 
সে সব ছ£খের কথ! নিবেদিৰ কাখে ॥ 
চেড়ীর ARICA ভূমে গড়াগড়ি যাই। 

সে দিনের দুঃখ শুন জগৎগোসাঞ্ঞি ॥ 

জলে প্রবেশ করি কিস্বা হই আত্মঘাতী | 
হেন কালে হনুমান গেলেন শত্রগতি ॥ 
হনুমানের মুখে তোমার তত্ব পাইলাঙ রাম। 
তোমার কুশল eal মোর দেহে রৈল প্রাণ n 
তোমার সংবাদ যদি হনুমান্‌ না বলে। 
WATS করিলাঙ বিচার মরিব সাগর-জলে ॥ 
হনুমান বানর যদি সম্বাদ না দিত 

সীতার দেহ এত দিন মাটী হয়্যা যাত্য ॥ 
আমার উদ্দেশে হনুমান পাঠাহ ষেই কালে। 
আমার বজ্জন কেন ন! কৈলে সেই কালে N 
বিষ খায়্যা মরিতাঙ কিন্বা অঙ্গ তেজে বেশ। 
লঙ্কায্ন আসিয়া নাথ কেন পাল্যে ক্লেশ ॥ 
NS খণ্ড খণ্ড হৈল রাক্ষসের বাণে। 

এত দুঃখ পাইলে নাথ অভাগীর কারণে ॥ 
আমার উদ্ধার লাগি কিবা ছিল কাষ | 

কি দোষে ছাড়িলে মোরে রঘু-কুল-রাজ N 
এত লোকের মাঝে আজি করিলে অপমান। 
এই হেতু উদ্ধার করিলে ভগবান্‌ ॥ 

তোমা অপমানে প্রভু লাজ নাহি বাসি। 
যে করিবে তব ইচ্ছা আমি তুয়া দাসী ॥ 
দাসীর এমন দশ! কৈলে ভগবান্‌। 

বেশ্যা নটিনী নহি যে সতাকে দেহ দান ॥ 
এই হেতু এই দেহ না রাখিব আর | 
অনলে পোড়াব দেহ কহি সারোদ্ধার ॥ 
হেদে ছে লক্ষ্মণ CHAM দেহরে প্রসাদ | 
অগ্নি জাল্যা দেহ মোর যাউক অপবাদ ॥ 
প্রভুর বালাই লয়্যা আগুনে পুড়িব। 
অপবাদ মহাছঃখ যাবং নাঞাব ॥ 


৫১০ 


পারিরাছিল। 


বল-সাহিত্য-পরিচয়। 
রাম বলেন অগ্নি জাল প্রাণের লক্ষণ | 
অগ্নিতে বসিঞা সীতা তেজুক জীবন ॥ 
আর মেনে সীতার জীবনে নাহি কাষ। 
অগ্নিতে AEs সীতা যাউক লোক-লাজ ॥ 
সহসা লক্ষ্মণে রাম দিল অনুমতি | 
কান্দিতে কান্দিতে লক্ষ্মণ করিল! প্রণতি ॥ 
রামের চরণে ধরি করেন ব্যগ্রতা | 
মোর নিবেদন রাখ না পোড়াহ সীতা ॥ 
যাহার কারণে রণে প্রাণ হল্য শেষ। 
সীতারে পোড়ায়্যা কিবা লয়্যা যাবে দেশ ॥ 
দেহে হে করুণাময় মোর বোল রাখ। 
কীপিছে সুন্দরী সীতা তুমি চায়্যা দেখ ॥ 
ত্ৰিভুবনে অগ্নি জাল লক্ষ্মণ ধানুকী । 
লোক-লজ্জা মহাদুঃখ কি করে জানকী ॥ 
এতেক বচন যদি বলিলা নিষ্ঠুর। 
কান্দিতে কান্দিতে যান লক্ষ্মণ ঠাকুর ॥ 
অস্ত্র হাতে কুণ্ডসজ্জ করেন লক্ষ্মণ | 
আর না যাইব মোরা অযোধ্যা-ভুবন ॥ 
সীতা বিনে তিলেক al জীব রঘুপতি | 
সীতার যে গতি সেই মো সভার গতি ॥ 
আড়ে দীঘে শত হাত FOOT প্রমাণ। 
কপিগণে TIS আনে আজ্ঞা দিলা রাম ॥ 
দেব্দার-কান্ঠ আনে চন্দন WATS | 
শণ পাট YS তৈল আনিল আদার ॥ 
হাহাকার মহারব চারিদিগে শুনি | 
কুণ্ড মধ্যে জালিল ব্ৰহ্ম আগুনি | 
পুনঃ পুনঃ Ace অগ্নি উঠে মহাবেগে। 
আহা মরি মরি ধ্বনি শুনি চারিদিগে ॥ 
at মর্ত্য পাতাল তিন লোকের শঙ্কা । 
অন্ত পড়ে কিবা কথা কানে রাজ্য লঙ্কা ॥ 
পুরুষ বা নারী বুক নাহি বান্ধে। (১) 
কি হল্য কি হল্য বল্যা উচ্চৈঃস্বরে কানে ॥ 


(১) এমন পুরুষ বা নারী নাই যে বুক বান্ধিতে ( ধৈর্য্য ধরিতে ) 


রামায়ণ__কৃতিবাস জন্ম ১৩৮৫-১৪০০ প্নষ্টাব্দের মধ্যে |. ৫১১ 


লঙ্কাপুরে ঘরাঘরি উঠে যেই কথা | 
আগুনে পুড়িয়া মরিব শ্রীরামের সীতা ॥ 
শুনি মাত্র সরম! কান্দেন উচ্চেঃস্বরে | 
হেন কালে বিভীষণ গেল! নিজ ঘরে ॥ 
উঠিয়া! সরম! বলে কি শুনি বারতা 
আগুনে মরিব নাকি শ্ররামের সীতা ॥ 
বিভীষণ বলে দুঃখে পুড়িছে অন্তর | 
নিদয় নিঠুর হল্যা প্রভু গদাধর ॥ 
পাদপদ্মে ধরি সভে নিবেদন কৈল। 
তথাপি রামের দয়া সীতারে না হল্য ॥ 
HR পুড়িবেন জলন্ত অনলে | 
বলিতে বলিতে রাজ! ভাসে অশ্রুজলে ॥ 
সরমা বলেন তবে মিছ! দেহ ধরি । 
অগ্নিকুণ্ড কর পরিবার সহ মরি ॥ 
বিভীষণ বলে শুন পরম রূপসী | 

এক দণ্ড থাক আমি পুনঃ দেখ্যে আসি ॥ 
কান্দিতে কান্দিতে রাজা গেলা পুনর্কবার | 
FAAS সভার লোচনে জলধার | 
দেখিয়া রাক্ষস-রাজ পাসরে আপনা | 
শ্রীরামের মুখ হেরি কান্দে সর্বজন! ॥ 


হেন কালে সীতা! দেবী যুড়ে ছুই STS | 
অভাগী বিদায় মাগে তোমার সাক্ষাৎ ॥ 
অভাগী বিদায় মাগে তোমার BATA | 
দয়া না ছাড়িহ প্রভু জনমে জনমে ॥ 
জন্মে জন্মে রাম তুমি মোর স্বামী হয়্য। 
আর জন্মে হেন রূপে মোরে না ছাড়িহ ॥ 
তোমার বালাই লয়্যা হব ছারখার। 
ব্রহ্মার বাঞ্চিত পদ al দেখিব আর ॥ 
তিন বার প্রদক্ষিণ কর্যা রঘুনাথে। 
চলিলা জানকী লক্ষ্মী অনল পশিতে ॥ 
সরমাএ গেল! লক্ষ্মী পদ দুই চারি। 
পুনর্বার দাওাইলা পাদপন্প হেরি ॥ 


৫১২, 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
বালকের খেলা যেন তেমতি হইল। 
দয়ানিধি বিধি মোরে বঞ্চিত করিল ॥ 
পুনরপি যোঁড়করে বলেন ধীরে ধীরে | 
কি লাগিয়! প্রভু রাম ছাঁড়িলে আমারে ॥ 
কান্দিতে কান্দিতে সীতা পশিল অনল | 
তা দেখি অবনী পড়ে বানর সকল ॥ 
পণ্ড পক্ষ অচেতন যায় গড়াগড়ি । 
চলিলেন চন্দ্ৰমুখী মায়া মোহ ছাড়ি ॥ 
এমন ব্যথিত মোর যদি কেহো থাকে | 
প্রাণনাথে বুঝাইয়! অভাগীরে রাখে ॥ 
তা দেখিয়া লক্ষণের মুখে নাই রা। 
চরণে ধরিয়া বলে না ছাড়িহু মা ॥ 
বিষাদ ভাবিয়া লক্ষ্মণ যায় গড়াগড়ি । 
কার বোলে রামচন্দে তুমি যাবে ছাড়ি | 
আসিবার কালে মাতা সৌপিল তোমারে | 
দন্তে তৃণ ধর্যা বলি না ছাড়িহ মোরে ॥ 
তুমি যদি অগ্রিমাঝে করিবে প্রবেশ | 
তবে আর রামচন্দ্র না যাবেন দেশ ॥ 
চিত্রকূটে জননী ধরিলা তোমার হাঁতে। 
আপন মাথার দিব্য দিলা কান্দিতে কান্দিতে ॥ 
রাম-সঙ্গে অবশ্য আসিহ চন্দ্রমুখী | 
আমি যেন তোমাদের টাদমুখ দেখি ॥ 
অঙ্গীকার কৈলে তুমি তাহার নিকটে। 
ভাবিতে সে সব কথা মোর প্রাণ ফাটে ॥ 
তোমা বিনে অযোধ্যা কেহো আর নাঞি যাবে | 
বল দেখি অভাগী মাএর কিবা হবে ॥ 


জানকী বলেন লক্ষ্মণ আর কেনে কান | 
পুনঃ পুনঃ কত আর মায়া-জালে বান্ধ ॥ 
মোর কর্ম্মদোষে দুঃখ বিধাতা লিখিল। 
হৈল মোর এই দশ! কপালে যে ছিল ॥ 
পোড়াইব নিজ অঙ্গ অনল প্রবেশে | 

তুমি প্রভু লয়্যা সঙ্গে যায়্য নিজ দেশে ॥ 


রামায়ণ  কৃত্তিবাস--জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে । ৫১৩ 


ইহা বলি লক্ষ্মণ রাখিয়া পিছু ভিতে | 
ধীরে ধীরে যান লক্ষ্মী কান্দিতে কান্দিতে ॥ 
পবন-নন্দন হন্‌ দূরে হৈতে দেখে। 
সীতার সাক্ষাতে পড়্যা মা মা বল্যা কান্দে ॥ 
হন্মান্‌ বলে মা এক দণ্ড থাক | 
অগ্নিকুণ্ড Fan মরি দাওাইয়া দেখ ॥ 
পোড়াব আপন অঙ্গ হৈব ছারখার । 
পুত্রের মরণ MAN তুমি কর আগুসার ॥ 
এত বলি হনুমান্‌ লোটাইয়! কান্দে। 
ছটফট করে বীর স্থির নাহি বান্ধে ॥ 
সীতা বলে কেন কান্দ বাছা VARTA । 
তোমারে করিবেন দয়! গুণনিধি রাম ॥ 
হনুমান বলেন মাগো তোমার কারণে। 
সর্কেই মরিব কেহো না জীব পরাণে ॥ 
মরিব লক্ষ্মণ আর গুণনিধি রাম | 
মরিব তোমার পুত্র বীর হনুমান্‌ ॥ 

- এমতি জননী যদি সভারে ছাড়িবে। 
আর কি বলিব মাগো বধভাগী হবে ॥ 
সীতা বোলেন কর্ন্মভোগ না কান্দিহ আর । 
রাম লয়্যা অযোধ্যাকে AA একবার ॥ 
এত বলি পশ্চাতে রাখিয়া হনুমানে | 
পুনরপি কান্দে বীর বোধ নাহি মানে ॥ 
এক মহাদুঃখ মোর রহিল অন্তরে | 
আপনি জননী মাগো বল্যাছিলা মোরে ॥ 
যদি আমি একবার দেখি প্রভু রাম | 
তোমারে AA হৈয়া কিছু দিব দান ॥ 
আজি ত রামের পদ দেখিলে নয়নে | 
তবে কেনে বঞ্চিত করিলে হনুমানে ॥ 
সীতা বলেন মাগে! (>) বাপু যেই ইচ্ছা মনে। 
তোমারে সে দিয়! দান পশিব আগুনে ॥ 
A কর্ম কর্যাছ বাপু পবন-কোঙর। 
শোধিতে নারিব ধার জন্ম-জন্মান্তর ॥ 

(>) ধাচ্‌ঞা FY | 
Ye 


৫১৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
অশ্রুমুখী হনুমান্‌ ধীরে ধীরে FH I 
কহিতে না পারে প্রেমে ছুই ধারা বয় ॥ 
হনূমান্‌ বলে তবে দান পাই আমি। 
যদি একবার রঘুনাথের বামে বৈস তুমি ॥ 
এত বলি হনুমান্‌ পড়িল! লোটায়্যা। 
জনম সফল করি নয়নে দেখিয়া ॥ 
সীতা বলেন সাধ ছিল বিধি হল্য বাম। 
পাথারে ফেলাল্যা মোরে গুণনিধি রাম ॥ 
জন্ম জন্ম খণী আমি পবন-নন্দন। 
শোধিতে তোমার ধার নারিব কখন ॥ 
যে কর্ম কর্যাছ তুমি কে করিব আর | 
মোর লাগি দারুণ সমুদ্র হৈয়া পার ॥ 
সেই দিন নাঞি গেলে মরিতাঙ আপনে। 
তুমি রামের অঙ্গুরী দিয়া রাখিলে পরাণে ॥ 
সেই আশে এত দিন আমি প্রাণে নাহি মরি | 
নয়নে দেখিলাও আমি রূপের মুরারি ॥ 
তব্‌ পুণ্যে রাম-পদ পুনর্ধার দেখি। 
হইল পরম ভাগ্য জুড়াইল আ্বাখি ॥ 
অযোধ্য!-নগরে যাব মনে ছিল আশা। 
বিধি মোরে দুঃখ দিল হল্য এই দশ! ॥ 
যে আমার প্রাণধন সে ছাড়িল মোরে | 
কহ বাছা হনুমান যাব কোথা কারে ॥ 
অতএব আমি আর দেহ না রাখিব | 
রামের বালাই লয়্যা অনলে পুড়িব ॥ 
তোমা বিনে মোর বন্ধু আর কেহ নাই। 
পুত্রকাঁধ্য কর বাপু কহি তোমার ths ॥ 
তুমি পুত্র হনৃমান্‌ রাম মোর পতি। 
পুত্রের সাক্ষাতে মরে সেই পুণ্যবতী ॥ 
জগতে Gifs নাই আমার সমান | 
সব দুঃখ দেখিতে না পাব ভগবান্‌ ॥ 
অতএব পুক্র-কাধ্য করিতে যুয়ায়। 
রাম যাতে পাব তার কহ ত উপায় ॥ 
এই খানে বাছা তুমি এক দণ্ড থাক। 
পুল্র-কাধ্য কর বাছা রাম নাম ডাক ॥ 


রামায়ণ__কৃত্তিবাস_ জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে । ৫১৫ 


তোমার সুখে রাম নাম শুনি মৃত্যুকালে | 

ইহা বই ভাগ্য নাই এ মহীমণ্ডলে ॥ 

যে কালে অগ্নির Foe পড়িব আপনি | 

সেই কালে যেন রাম নাম তোমার মুখে শুনি ॥ 


এত বলি সীতাদেবী অন্তরে ব্যথিত | 
অগ্নিকুণ্ড-সমীপে হইল উপনীত | 

সীতা বলে সাক্ষী হয় সকল দেবতা | 
রাম বিনে অন্য ষদি জানে রামের সীতা ॥ 
তবে মোর এই অঙ্গ ছারখার হব। 
নিরমল কৃর্য্যবংশে কলঙ্ক রহিব ॥ 

রাম বিনে আমি যদি অন্ত ation জানি। 
তবে মোর দেহ রক্ষা করিবে আগুনি | 
কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব মধুর | 
শুনিলে পরমানন্দ পাপ যায় দূর ॥ 


বৃদ্ধ বাল্য পশুগণ কান্দিতে লাগিল | 
রাম রাম বলি লক্ষ্মী অগ্রিতে পশিল ॥ 
পরশমণির মাত্র অঙ্গ-পরশনে | 

লৌহ আদি স্বর্ণ যেন হয় ততক্ষণে ॥ 
তেমতি সীতার অঙ্গ পরশে কেবল। 
জলন্ত আগুনি হল্য অতি সুশীতল ॥ 
সীতার শপথ-কালে ব্রিভুবন আল্য। 
আগুনে অঙ্গের শোভা আভর হইল্য ॥ 
তিন লোকে হাহাকার উঠে হেন কালে। 
মহাবেগে উঠে অগ্নি গগনমণ্ডলে ॥ 
ক্রমে ক্রমে অগ্নি গিয়া যুড়িল আকাশ | 
দেখিয়া সকল লোকে লাগিল তরাস ॥ 


তাবৎ আছিল! রাম হেট FAJ TER | 

যত ক্ষণ অগ্নিমাঝে না পড়িলা সীতা ॥ 

উঠিলেন রঘুনাথ আত্তব্যস্ত হয়্যে। রামের বিলাপ। 
কোথা! গেল প্রাণ সীতা আমারে ছাড়িএ॥ 

হেদে রে লক্ষ্মণ ভাই সীতা কোথা গেল। 

সীতা বিছু চামনি দিক অন্ধকার ary | 


৫১৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


সীতা বিনে মোর প্রাণ তিলেক না রয়। 
কান্দিতে কান্দিতে বলে ছুই ধার! বয় ॥ 
কহরে লক্ষ্মণ ভাই কি করিব আর | 
সীতা বিনে দশ দিগ হল্য অন্ধকার ॥ 
আমি আর না যাইব আপন নগর । 
সীতা বিনে প্রবেশিব অগ্নির ভিতর ॥ 
কহিবে মাএর আগে তুমি যাহ দেশে। 
আমি গিয়া অগ্নিকুণ্ডে করিব প্রবেশে ॥ 
এত বলি রামচন্দ্র বেগে যান ধাঞা | 
আমি ঘুচাইব দুঃখ কুণ্ডে ঝাঁপ দিয়া ৷ 
প্রাণের দৌসরী সীতা গেল যেই পথে | 
আমি সঙ্গী হব ভাই যাব তার সাথে॥ 
জ্ঞানহীন হঞা রাম ধাঞা যান বেগে | 
ত্বরাত্বরি লক্ষ্মণ ধরিল পদযুগে ॥ 
ছাড়রে লক্ষ্মণ ভাই দেহরে ছাঁড়িয়া। 
সীতার বিরহ-ছুঃখ যাব এড়াইয়া ॥ 
লক্ষ্মণ বলেন নাথ ACH কর মোরে | 
চল ছুটী ভাই প্রবেশির কুণ্ডের ভিতরে ॥ 
লক্ষণের গল! ধরি অচেতন হল্যা | 
হায় হায় করি লক্ষ্মণ কান্দিতে লাগিল! n 
* * আমার মনে আগে নাঞ্জি হল্য। 
ত্রিভুবন-জয়লক্ষ্মী অনলে পড়িল। 
শক্তিশেলে পড়্যা কেনে নহিল AA | 
বিষম দৈবের গতি দুঃখের কারণ ॥ 
তুমি যে ছাঁড়িবে লক্ষ্মী জানিব কেমনে। 
না রাখিব দেহ আর পোড়াব আগুনে ॥ 
কিন্তু আর প্রভু রামে নারিব রাখিতে। 
দেশান্তরী হব রামে বান্ধিয়া গলাতে ॥ 
লক্ষ্মণের মুখ হেরি পাইয়া চেতন। 

কি করিব বুদ্ধি মোরে বল হে লক্ষণ ॥ 
যারে না দেখিলে প্রাণ তিলেক না রয়। 
সে মোর আগুনে পুড়্যা হল্য ভন্মময় | 
জানকীরে সঙ্গে AN হল্যাউ বনবাসী । 


কি san যাইব দেশে কর্যা ভহ্ষরাশি | 


রামায়ণ _কৃভিবাঁস_জন্ম ১৩৮৫-১৪০০ খষ্টীব্দের ATT 1 ৫১৭ 


পরীক্ষা চাহিআ ভাই কি el করিল। 
কাঞ্চন-প্রতিমা সীতা আগুনে পুড়িল ॥ 

এ মোর কপাল মন্দ বিধি বাম হল্য। 
সমুদ্রে তরায়্যা নৌকা OFA ভুবাল্য ॥ 
সীতা সীতা বলি রাম পুনঃ পুনঃ ডাকে | 
শোকেতে আকুল রাম হাত হানে বুকে ॥ 
অগ্নি হত্যে উঠ সীতা জনক-বীয়ারী | 
তোমা বিনে প্রাণ আমি ধরিতে না পারি ॥ 
উঠরে উঠরে প্রাণ আসি দেহ দেখা | 
তোমা বিনে আর প্রাণ নাঞ্চ যায় রাখা n 
কান্দেন Aas কৌশল্য! নন্দন | 
তোমা বিনে অন্ধকার হল্য ত্রিতুবন ॥ 
তোমা! বিনে আর আমি al যাইব দেশে | 
তোমার লাগিয়৷ অগ্নি করিব প্রবেশে ॥ 
এত বলি রামচন্দ্র করে কর হানি। 
লক্ষ্মণের কোলে Wel হন রঘুমণি | 

রাম যদি অচেতন লক্ষণের কোলে। 

লক্ষ্মণ কান্দেন ম! গো সীতা কোথা গেলে ॥ 
আর মোরা দুটী ভাই দেশে নাঞি যাব। 
কৌশল্যা মাএর আগে কি বোল বলিব ॥ 
জননী আছেন মাত্র STM! পথ-পানে। 
সীতা রাম বলিয়া ডাঁকিছে রাত্রি দিনে ॥ 
কেমনে মাএর আগে যাব ছুটী ভাই। 
জননী বলিব সঙ্গে সীতা কেন নাঞি ॥ 
কেমনে বলিব তাহে এ সব বারতা | 
বিষম-অনল-মধ্যে পোড়াইলাঙ সীতা ॥ 
এই হেতু না যাইব আপনার দেশ। 

কিবা জল কিবা অগ্নি করিব প্রবেশ ॥ 


রাম কোলে করি লক্ষ্মণ শোকেতে ব্যাকুল! 

বানর-কটকে উঠে ক্রন্দনের রোল ॥ ফটকের শোক। 
কেহ অচেতন কেহ ধায় রড়ারড়ি। 

সীতা সীতা বলি কেহো যায় গড়াগড়ি ॥ 


৫১৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
রামের সুহৃদ সখা সুগ্রীব কপীন্দর | 
গড়াগড়ি যায় রাজা শোকে হয়্যা অন্ধ ॥ 


কান্দিতে কান্দিতে বলে মোর বাচিঞা কি কাষ। 


জ্যেষ্ঠ ভাই কেন মাল্যাঙ বালি মহারাজ ॥ 
JA শ্রম করিলাঙ সিন্ধুবন্ধন PIIR] | 
ব্ষম-সংগ্রাম-অগ্নিকুণ্ডে ঝাপ দিয়া i 
কুলিশ আগুনি তুল্য ইষু অঙ্গে বাজে। 
অসঙ্য-দারুণ-ছুঃখ সংগ্রামের মাঝে ॥ 
সকল ATA হৈল শ্রম মাত্র সার | 

সে লক্ষ্মী আগুনে পুড়্যা হল্য ছারখার ॥ 
দারুণ দৈবের ছঃখ সহা নাঞি যায়। 
মনস্তাপে স্বর্য্যপুত্র ধরণী লোটায় ॥ 

কান্দে রাজা বিভীষণ বুকে হানে T | 
অন্ধকার কর্যা কোথ্যা ছাড়্যা গেলে মা ॥ 
* * * করিলাড প্রয়াস। 
লঙ্কেশ্বর ভাই তার কৈনু বংশনাশ ॥ 
ইন্দ্রজিং কুস্তকর্ণ অতিকায় বীর | 

কি লাগিয়া নষ্ট কৈলাম এই সব ধীর ॥ 
* * প্রাণ না রাখিব আর। 
আগুনে পোড়াব দেহ হব ছারখার ॥ 
এত বলি ধরণী লোটায় বিভীষণ। 
কান্দিছে অঙ্গদ বীর বালির নন্দন ॥ 
দারুণ বিধাতা কেন হেন ছুঃখ দিল। 
জগত-জননী লক্ষ্মী আগুনে পুঁড়িল ॥ 

এত বড় মনস্তাপ রহিল অন্তরে | 

এত পরিশ্রম যুদ্ধ CHR কার তরে ॥ 

পিতা যে মরিল তাহে শোক নাহি জানি। 
সীতা-মায়ের বিচ্ছেদে আর না রহে পরাণী ॥ 
রামকে উচিত নহে করিতে এমতি। 
মনস্তাপে আগুনে প্রবেশ কৈলা সতী ॥ 
হরি হরি কিবা হৈল দৈবের ঘটন। 

ইহ! বলি Sra পড়ে হৈয়া অচেতন ॥ 
গড়াগড়ি দিয়! বীর হনুমান্‌ কান্দে। 
জানকী বলিয়! কান্দে স্থির নাহি বান্ধে ॥ 


রামায়ণ__কৃতিবাস_জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে | 


কেন a লঙ্বিনু আমি ছুরস্ত সাগর । 
নানা অস্ত্রে খণ্ড খণ্ড কৈল কলেবর | 
নির্জন কানন-বনে দুর্গম গহ্বরে | 
পায়্যাছি যতেক দুঃখ কহিব কাহারে ॥ 
করিয়া এতেক শ্রম সার্থক al হল্য। 
আম! সভা ছাড়ি মা জানকী কোথা গেল ॥ 
অপরাধ বিনে মাগো কোথা গেলে ছাড়ি | 
ভাগ্যহীন পুত্র তোমার যায় গড়াগড়ি ॥ 
দৃত্তে তৃণ ধ্র্যা বল মোর বোল রাখ | 
আমি আত্মঘাতী হই মা তুমি দেখ ॥ 

এত বলি হনুমান্‌ অঙ্গে হানে কর। 
মৃচ্ছণপন্ন হৈল বীর ধূলাতে ধুসর ॥ 


নল নীল জাঘ,বান্‌ সুষেণ সম্পাতী। 
মৈন্দ দ্বিবিদ কান্দে বানর প্রমাথী ॥ 
দেব ঞ্ধযি কপিগণ লোটায় ধরণী t 
গগনমগ্ডলে গিয়া উঠে উচ্চ ধ্বনি ॥ 
ব্ৰহ্মা আদি চিন্তিত হইলা দেবগণ। 
ইন্দ্র চন্দ্র ধনপতি প্রভু ত্ৰিলোচন ॥ 
যত দেবগণ সতে দুঃখিত অন্তর | 
জলের ভিতর থাক্যা কান্দেন সাগর ॥ 
অচেতন রামচন্দ্র যত সভাতল। 
শৌর্ধ্যবীধ্য ছাড়ি রাম হৈলা বিকল ॥ 
বড় বড় পাত্র যার AS ঘোষে ষশ। 
রাম পাত্যা বারে কার না আটে সাহস ॥ 
তা দেখিয়! স্থুরপতি অন্তরে ব্যথিত | 


৫১০৯ 


ব্রহ্মার সদনে গিয়! হল্য উপনীত ॥ ও ACH আগমন | 


ইন্দ্র বলেন প্রজাপতি শুন মন দিয়া। 
অচেতন রঘুনাথ সীতার লাগিয়া ॥ 
ব্যাকুল শ্রীরামচন্দ্র জানকীর তরে। 
TS চল চল যাই রাম পাত্যাবারে ॥ 
শুনি মাত্র প্রজাপতি হৈলা ত্বরাপর | 
শীম্রগতি চাপিলেন হংসের উপর ॥ 


৫২৩ 


দশরথ সঙ্গী | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সর্ব দেবগণ সঙ্গে নড়িল! STATS | 
হেন কালে দেখা হল্য দশরথ-সাথে ॥ 
ব্রঙ্গাদঙ্গে নরপতি করিল! সম্ভাষণ | 
জিন্ভাসিলা তার পর কোথাকে গমন ॥ 
প্রজাপতি যাব বলে পাত্যাবারে রাম। 
দেখিবার সাধ আছে করহ পয়ান ॥ 
রাম নাম শুনি মাত্র নৃপসিংহ কয়। 
কহিতে না পারে প্রেমে BS ধারা বয় ॥ 
যে রামের শোকে মোর দেহাস্তর VAT | 
মোর আগে কেকয়ী যারে বাকল পরাল্য ॥ 
সেই মোর রামকে পাতাত্যে তুমি যাবে। 
নয়নে দেখিব রামে হেন ভাগ্য হবে ॥ 
বিবি বলে পূর্ণব্রক্ম তোমার নন্দন | 
অবনীতে অবতীর্ণ ভক্তের কারণ ॥ 
রাবণ বধিয়া কৈলা দেবের নিষ্কৃতি | 
যাঁর পাদপদ্ম পায়্যা ধন্য বসুমতী ॥ 

ধন্য WHIM ধন্য তুমি নৃপবর | 

কত পুণ্য কৈলে তুমি জন্ম-জন্মাস্তর ॥ 
পুণাফলে TS পাল্যে AY নারায়ণ | 
যুগে যুগে তব Fife রহিল ঘোষণ ॥ 
প্রজাপতি চতুম্ুথে নানা স্তব কৈল। 
রাম দেখিবারে নৃপ আনন্দে চলিল ॥ 
দেবতা তেত্রিশ কোটি করিলা গমন | 
আনন্দে চলিল! সব যে যার বাহন ॥ 
রাজ হংসে TH এরাঁবতে পুরন্দর | 
TAT উপরে যান দেব মহেশ্বর ॥ 
সিংহরথে মহামায়া ছুই পুল সঙ্গে । 

অষ্ট লোকপাল আদি ACS যান রঙ্গে ॥ 
যেখানে ব্যাকুল হৈয়া AG গদাধর । 
অচেতনে পড়ি কান্দে সকল বানর ॥ 
সেই খানে সর্বজন! আল্যা AAFS | 
রামকে দেখিয়া ব্রহ্মা সবিম্মর মতি |1 
রাম রাম বলি Sat পুনঃ পুনঃ ডাকি | 
কার বোলে ছাড় গোসাঞি সীতা owe ॥ 


রামায়ণ--কৃত্তিবাস-_জন্ম ১৩৮৫-১৪০০ ধ্ুষ্টাব্দের মধ্যে | ৫২১ 


জগতের চূড়া তুমি তুমি সভার গতি | 
মানুষের FÉ কেন কৈলে রঘুপতি ॥ 
দেবের দেবতা তুমি গোলোকের পতি | DRA TA | 
তব নাতি-পন্মে নাথ আমার জনম | 
তোমার গাঁএর লোম সর্ব দেবগণ ॥ 
তুমি পূর্ণব্রহ্ধ সীতা জগত-জননী | 

রাবণ বধিতে জন্ম নিলে চক্র-পাণি ॥ 
লক্ষ্মী মৃত্তি জানকীরে ছাড় কোন্‌ CHI I 
সামান্ত্যের মত PÉ দেবে নাঞি বাসে ॥ 
রক্ষা বত যত বলে রাম নাঞি শুনে | 
ক্রন্দনের ধ্বনি গিয়া উঠিছে গগনে ॥ 
রাক্ষস বানর সব করিছে ক্রন্দন | 
অশ্র-জলে সভাকার ভাসিছে বয়ান ॥ 
অচেতন মৃগ পক্ষ তরু লতা আদি । 
লক্ষণের কোলে অচেতন গুণনিধি ॥ 
কান্দিছে লক্ষ্মণ বীর করি হায় হায়। 
জনক-নন্দিনী বিনে হল্য অনুপায় ॥ 


হনুমানের সহিত তাহার মাত! অগ্জনার সাক্ষাৎ | 


চক্ষু মেলিঅ! বানরী পুত্র পানে চাই। 
বানরী বলেন আমার পুত্র কেহ নাই ॥ 
হনুমান্‌ বলে (১) বটে একটা পুত্র ছিল। 

না জানি নির্বলী বেটা কোথা গিয়া মৈল ॥ 
হনুবলে মরি নাই বাচ্যা আছি প্রাণে। 
Saal বলে নাথায় তবে চুল নাই কেনে ॥ 
হনুমান্‌ মাএ কহেন কর-যোড় SHI | 
মাথার কেশ উঠ্যা গেছে গাছ পাথর AP ॥ 
এত শুনি অগ্রনা চান হনূর পানে । 
আচন্বিতে গাছ পাথর বৈলে (২) কি কারণে ॥ 
হনুমান বলেন মা নিবেদন করি | 
দশরথ-সুত হৈল পূর্ণব্রহ্ম হরি । 





(>) বলিয়া। (২) বহিলে। 


৫২২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কৈ কৈ বিমাতা তার হৈল HAST | 
ভরতে রাজত্ব দিল রঘুনাথে ভাণ্ডি ॥ 
পিতার সত্য পালিতে রাম বনচারী | 
পঞ্চবটীর বনে রাবণ সীতা! কৈল চুরি ॥ 
সীতা AST রঘুনাথ ভ্রমেন্‌ বনে বনে। 
খয্যমুখে দেখা হৈল স্ুগ্রীবের সনে ॥ 
বালি বধ্যা স্ুুগ্জীবকে দিলা ছত্ৰদণ্ড | 
সুগ্রীব সাজিল রণে AM) রাজ্যখণ্ড ॥ 
শতেক যোজন সেই প্রলয় সাগর | 
সাগর বান্ধিতে বইলাড গাছ পাথর ॥ 
বানরীর ক্রোধ তখন কে বলিতে পারে | 
ante আমি তোরে ধর্যাছি উদরে ॥ 
ধিক্‌ তোরে বৃথা ব্যাচ্য। আছ SAT | 
এক ধার FF মোর কর নাই পান ॥ 

এক ধার দুগ্ধ যদি এক দিন থাত্যে। 
তবে কেনে এত শ্রম পাবে রঘুনাথে ॥ 
সাগরের মাঝে যদি পড়িতে নারাযা যুর্যা আড় | 
কটক FA তোমার পৃষ্ঠে রাম হৈতেন পার ॥ 
AGG মারিতে ATE লঙ্কার উপরে | 
রাক্ষস সহিত দশানন যাত্য যমের ঘরে ॥ 
পৃষ্ঠে করি সীতা আনিতে রামের সদনে । 
রণ করি agate শ্রম পাবেন কেনে ॥ 
হনুমাঁন্‌ বলিল মা কহি তোমার ঠারঞি। 
সকল ক্ষমতা আছে রামের আজ্ঞা নাই ॥ 
মাএ পোএর গুনি রাম কখোপকন। 
রথে হৈতে নাম্বি তথ! যাইলা তিন জন | 


অঞ্জনার রাম সন্দর্শন | 


হনুমান বলেন মা তুমি ভাগ্যবতী | 
তোমারে দেখিতে আইলা অখিলের পতি ॥ 
ব্রহ্মা আদি দেবতা যাকে না পায় ধেয়ানে। 
আপনি শ্রীরামচন্দ্র তোমা সন্নিধানে ॥ 
হনুমান্‌ বলেন মা হয় সাবধান। 

উঠিয়া প্রণাম কর wists শ্রীরাম ॥ 


রামায়ণ _কৃতিবাঁস__জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে ৫২৩ 


যোড় হাতে বানরী পড়িল রাঙ্গা পায়। 
সোণার অঙ্গ বানরী এক দিঠে চায় ॥ 
ঘোড় হাতে রঘুনাথে কহেন DATAN | 
নীল-কমল-অঙ্গে কিসের চিহ্ন দেখি ॥ 
রাম বলেন বানরী কর অবধান। 

অঙ্গেতে বাজ্যাছে যত রাক্ষসের বাণ ॥ 
অঞ্জনা কটাক্ষে চায় হনুমানের পানে। 
এমন ইচ্ছা নাই তোরে দেখিরে নয়নে ॥ 
হয়্য। কেনে না মৈলে নিৰ্ব্বলী হনুমান্‌। 
তেঁ| থাকিতে শ্যাম অঙ্গে বাজে দুষ্টের বাণ ॥ 
এক ধার দুগ্ধ মোর না খাসি কখন | 
তেঞি এত শ্রম পান শ্রমধুনহুদন | 

আজি যদি বৃদ্ধকালে এড়ি দুগ্ধের ধার । 
সাতটা পর্বত STAI বেগে হয় FTA ॥ 
তার পর বানরী পড়ে সীতার চরণে। 

মা তোমা চুরি কর্যাছিল পাপিষ্ঠ রাবণে ॥ 
কটাক্ষে তার পানে ate চাহিতে রূপসী | 
রাবণ শত কোটি রাবণ হৈত STAT | 
তার পর অঞ্জন! বন্দেন লক্ষ্মণ | 

ধন্য ধন্য লক্ষ্মণ তোমার ধন্ত জীবন ॥ 

তুমি হুঃখ পায়্যাছ বড় রাবণের শেলে। 
আমার নির্ধলী পুত্র হতো এত দুঃখ পাল্যে ॥ 
এক ধার দুগ্ধ যদি খাইত হনুমান্‌। 

তবে কেনে এত দুঃখ পাবেন শ্রীরাম | 


হনৃমানকে রামের হস্থে অর্পণ | 


রাম কহেন হনুমান আমি দেশে WZ I 
মাএর কোল যুড়া করি রহ মাএর ঠাঞি॥ 
রাম বাক্য নাহি লজ্বে বীর হন্মান্‌। 

যথা আজ্ঞ! বলিয়া গেল জননীর স্থান ॥ 
হেথা কেনে আইলে বাপু ছাড়িয়া শীরাম। 
অমৃত ছাড়িয়া কেনে বিষ করিলে পান ॥ 
হনুমানের হাতে ধরিঞা দিল রাঙ্গাপায়। 
আমার হনূর ভার লাগএ তোমায় ॥ 


৫২৪ 


অঙ্গদের রায়বারে 
qal ı 


বঙ্শ্সাহিত্য-পরিচয় | 


রাম তোমার সিত{ ভানবী তোমার মা। 
যে তোমার মাতা পিতা তার সঙ্গে যা n 
হনুমানে কোলে ভুনি আনিলা TEAS | 
যেই হনু সেই আমি একই শরীর ॥ 
অঞ্জনা ST চলে রামের বিমান। 
কৃতিবাস বাখানিলা লঙ্কার পুরাণ ॥ 


শঙ্কর কবিচন্দ্র-কৃত__ 
ae বায়বার ! 

কৃত্তিবাসী রামায়ণে যে প্অঙ্গদ রায়বার” ভূষণ-স্বক্নপ পরিগৃহীত, 
তাহা কৃত্তিবাসের রচনা নহে। প্রাচীন কৃত্তিবাসী পুথিতে তাহা পাওয়া 
যায় না, অপিচ কবিচন্দ্রের ভণিতাতেই তাহা thea! যায়। নিয়ে ১০৫৯ 
বাং সনের লিখিত এক খানি পুথি হইতে কবিচন্দ্র কৃত “অঙ্গদ রায়বার” 
সমস্ত পালাটি উদ্ধত হইল। নধ্যে মধ্যে কয়েকটী রুচি-দুষ্ট পংক্তি 
আছে, তাহা আমরা কবিত্বের অনুরোধে কতক বর্জন কতক বা সামান্তরূপ 
পরিবর্তন করিলাম। কবিচন্দ্রের কবিত্ব শক্তি প্রশংসনীপ্প, এই অংশ পাঠ 
করিলেই পাঠক তাহা বুঝিতে পারিবেন। কবিচন্দ্রের গাঁকৃত নাম শঙ্কর, 
কবিচন্ত্র তদীয় উপাধি। বঙ্গভাষ ও সাহিত্য (তৃতীয় সংস্করণ ) ৫০৯, 
৫১৪-৫১৬ পৃষ্ঠা দ্রষ্টব্য । কৃত্তিবাসী রামায়ণ মূলের অনুযায়ী, মূল বহিভূ ত 
অংশগুলি পরবর্ভি-কবিগণের যোজন! । বটতলা তাহা -কৃত্তিবাসের রচনা 
বলিয়া চালাইতেছেন। 


সুগন্ধি-পূপ্পের মালা গন্ধে মনোহর । | 
অঙ্গদের গলে দিল যতেক বানর ॥ 
রাঁমজয়-মঙ্গল-ধবনি উঠিল চারি পাশে। 

ae frel গিঞা বীর উঠিল আকাশে a 

সবল গমনে যায় ছাড়ে সিংহ-নাদ। 

হেথা লঙ্কার রাবণ রাজা গণিছে প্রমাদ ॥ 
শুকশারণকে (১) Sten রাজ! লাগিল জিজ্ঞাসিতে! 
উত্তর fact কিসের শব্দগুলা শুনি আচন্বিতে ॥ 
শুকশারণ বলে গোসাঞি সমুদ্রের FTA | 

সিংহ-নাদ শব্দ কর্যা বানর গুল! বুলে ॥ 


(>) aparan aA | 


'রামায়ণ__কবিচন্দ্র-*১৬শ শতাব্দীর শেষভাগ | 


শুন্য। Tatars পড়ে রাবণের শিরে । 
নিশাচরকে বলিলা যেমন সাবধানে কিরে ॥ 
রাজার যতেক সৈন্য VI কলরব | 

fe zen কি হল্য বল্যা ধাঞা! আল্য সব ॥ 
ঝাটাঝাপট! যত TS অস্ত্র লাখে লাখে। 
মার মার করি শব্দ চতুর্দিকে থাকে ॥ 

এক এক সেনাপতির অযুতেক ঘোড়া | 
হস্তী প্রতি নিযোজিত সহস্তেক ঘোড়া ॥ 
শতেক পদাতিক এক অশ্বের সাজন। 
এতেক কটকে রাজা! কর্যাছে দিরান (>) ॥ 


রাবণের প্রতাপে কাপিছে বসুন্ধরা | 
আজ্ঞাএ করিছে কার্য যত দেবতারা ॥ 
bal ধর্যাছে শিরে নব্দও ছাতা । 
শিশু পাঠে নিযোজিত আপনি বিধাতা ॥ 
মালাকার Reel হার গাথে পুরন্দর | 
নারদে বাজায় বীণা রাজার গোচর ॥ 
মন্দির মাজ্জনা করে পবন বরুণ। 

দ্বারে দ্বারী Sal আছেন ত অরুণ ॥ 
বৃহস্পতি বেদ পড়ে রাজার সভায় । 
SKi নাচয়ে আসি কিন্নরী গীত গায় ॥ 
পবন বীজন তার মন্দ মন্দ বয়। 
পৌর্ণমাসীর চন্দ্র আসি নিত্য উদয় হয় ॥ 
নিদ্রা না যার যন রাবণের Gea | 

অনল শীতল হয় বদি আছ্ছা করে ॥ 


এ সব বৈতব রাজা কিছুই না লেখে | 
নিরবধি MAA অন্তরেতে দেখে ॥ (2) 
গুইলে রামের রূপ স্বপনেতে দেখে | 
ভরমে রামের রূপ ধরণীতে লেখে ॥ (৩) 





(১) দরবার । (২) মারীচ রাক্ষসের এইরূপ রান-ভীতি হইয়াছিল। 
বান্মীকি লিখিয়াছেন___দারীচ রাবণকে বলিতেছেন “বৃক্ষে বৃক্ষে চ পন্তামি 
চীর-কৃষ্ণাজিনাম্বরম। গৃহীত-ধনুসং রামং পাশহস্তমিবান্তকম্‌ ॥” 

(৩) “তরুমে তোমার রূপ ক্ষিতি তলে লিখি 1” চণ্ডিদাস। 


৫২৫ 


রাবণের প্রতাপ। 


৫২৬ 


সেনাপতির উত্তর, 
হনুমান্‌ ভীতি | 


বঙ্গ-মাহিত্য-পরিচয় | 


অন্য কথা কইতে রাজার মুখে বাইরায় রাম। 
নয়ন মু দিলে দেখে SAAN | 

রাবণ বলে ক্ষিতি-তলে রাম হল্য কি। 

এবারে রামের হাতে কদাচিৎ জী (১) ॥ 

রাবণ বলে যা শুনি নাঞি ক্ষিতি-তলে হঞ্া | 
নর-বানরে সাগর বান্ধে গাছ-পাথর বঞা ॥ 

যা হয় নাঞ্ তাই হল্য আর কি বা হয়। 

এই লক্ষ অক্ষৌহিনী সেনা কন কাযে বা রয় ॥ 
এতকাল তো সভারে খাওলাঞি (২) রাজ-ভোগে। 
প্রতিদান কড়া spel না দিলি কন (৩) কালে ॥ 
রাম-লক্ষ্মণ দুই ভাইকে বান্ধ্যা আন্যা দে ॥ 


রাজাকে আশ্বাস দিয়! বলে সেনাপতি | 

আমরা থাকিতে তোমার কিসের দুর্গতি ॥ 
সীতা লঞা ক্রীড়া কর আনন্দিত-মনে | 

আমরা মারিঞা দিব শ্রীরাম-লক্ষুণে ॥ 
ত্রিভুবন সহায় কর্যা রাম যদি আনে | 

তবে ত নারিবে সীতা নিতে আমরা বিদ্যমানে ॥ 
বানরকে ভয় নাইক সে গুল! বনের পশু | 
এখন মারিঞা দিব ঘর পোড়া না আসুক ॥ 
সে বেটা প্রধান বীর কটকের সার। 

সে আইলে মহারাজা নাহিক নিস্তার ॥ 

লঙ্কা দগ্ধ কর্যা গেছে আখের নিমিষে | 

সেই বেটাকে ভয় হইছে পাছে আবার আসে ॥ 
সেই ত সুগ্রীব রামে করালেক মিতা । 

সেই ত আন্ত দেখ্যা গেল অশোক-বনে সীতা ॥ 
সেই ভুলালেক বিভীষণে নানা কথা FRI | 
সেই ত দিলেক সাগর বীধ্যা গাছ-পাথর IR ॥ 
যত দেখিছ মহারাজা সব চক্র তারি | 

সে থাকিতে কেউ নারিবে রাখিতে রামের নারী ॥ 





(১) জীবন-ধায়ণ করি। 
(২) খাওয়াইলাম | (৩) কোন। 


রামায়ণ _কবিচক্দ্-_-১৬শ শতাব্দীর শেষভাগ | ৫২৭ 


সুগ্রীবের সনে তার ভাইপো বেটা আছে। 

লৈঞা faal জন পাচ ছয় রামের কাছে আছে (১) 
আর যত দেখিছ লাফালাফি তার ভরসা পাঞা | 
তাকে মাল্যে কটক যত ACTS পালাঞেঞ! ॥ 


রাবণ বোলে বে বুলিলি মোর মনে তা নিলেক | 
জন্মিঞা না যে দুঃথ পাইল।ঙ ঘরপোড়! ত! দিলেক ॥ 
ধাও মোর দূত সব কন বেলাকে আর (২)। 
রাম-লম্মণ থাকুক আগু ঘরপোড়াকে AF ॥ 
এই যুক্তি কর্যা রাজা আছিল SAT | 

হেন বেল্যায় অঙ্গদ বীর উত্তরিল| আস্তা ॥ অন্গদের আগমন। 
প্রকাণ্ড শরীর বীরের মন্দ মন্দ গতি। 

পূর্বাঞ্চলে আলা (৩) যেন আইল দিনপতি ॥ 
আকাশ-দিউটী বীরের টুটা চক্ষু জলে। 

মস্তক ঠেক্যাছে বীরের গগন-মণগুলে ॥ 

দ্বারে দ্বারী ছিল অনুসঙ্গী যারা। 

অঙ্গদের অঙ্গ দেখ্যা তঙ্গদিল তারা ॥ 

অনুসঙ্গী ছিল বত রাজার রক্ষক | 

AGF পালাএ যেন দেখিয়া তক্ষক |] 

দ্বারে দুয়ারী ছিল উঠ্যা দিল ay | 

বীর লাথি চোটে কপাট তাগ্যা প্রবেশিল গড় ॥ 

সুমেরু-পর্ববত যেন অঙ্গদের দে (8) | 

রাক্ষস সব বলে বাপরে ইটা আল্য কে ॥ 

পাত্র মিত্র নিঞা রাজা বস্তা ছিল কাছে। 

অঙ্গদকে CHAT চুপ দিলেক তরাসে ॥ 

বস্তাছে রাবণ রাজ! উচ্চ সিংহাসনে | 

তা দেখি অঙ্গদ বীর ভাবে মনে মনে ॥ 

মনেতে করিল বীর শ্রীরাম স্মরণ | 

লেঙ্গুর বাড়াল্য বীর পঞ্চাশ-যোজন ॥ 





(১) তাহাকে ধরিয়। মোট পাঁচ ছয় জন বীর রামের সৈন্তে আছে। 
(২) আর কোন সময়ের অপেক্ষা করিওনা। 
(৩) আলা-আলো। (৪) দে=দেহ। 


৫২৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কুণ্ডলী করিয়া নিজ বসিলা সভাতে। 
পুরন্দর যেন শোভা করিল এঁরাবতে ॥ 
রাবণের ছলন। | অঙ্গদে দেখিয়া রাবণ মায়! ছল NITS | 
শত শত রাবণ হঞ! বসিল সভাতে ॥ 
যে দিগে অঙ্গদ চায় সে দিগে রাবণ | 
দশমুণ্ড কুড়ি কর বিংশতি লোচন ॥ 
তা দেখি অঙ্গদ বীর করেন ভাবনা | 
রাক্ষসের মায়াফাদ পাতিল atan ॥ 
অঙ্গদ বলে কথ! কৈব কন রাবণের মনে | 
সব বেট! নি রাবণ হৈল COT নাই কন জনে ॥ 
সভে মাত্র Safes ছিল আপন সাজে | 
পুত্র হঞা পিতা বেশ ধরিবেক কোন্‌ লাজে ॥ 
অতএব TANS এই বেটা মেখনাদ। 
আকার ইঙ্গিতে তারে করিছে সম্বাদ ॥ 
wl দেখি অঙ্গদ বীর ভাবে মনে মনে। 
এক কথা শুন্তাছি আমি বিভীষণের vies ॥ 
নিত্য নিকুস্তিলা করে রাবণের বেটা | 
কপালে দেখ্যাছি তার যন্তর-শেষ-ফোটা tt 
অঙ্গদ বলে সত্য কথা কহিস ইন্দ্রতিতা | 
এত গুলি রাবণের মাঝে কে হয় তোর পিতা! ॥ 
(ইহার) কোন্‌ রাবণ দিন্ধিজয়ে গেছিল কোথাকে। 

কোন্‌ রাবণ কোথা গেছিল পরিচয় দে মোকে ॥ 
চেড়ী উচ্ছিষ্ট খালেক কোন্‌ রাবণ পাতালে। 
কোন্‌ রাবণ বান্ধা ছিল ASC অশ্ব-শালে ॥ 
কোন্‌ রাবণ যম জিনিতে গেছিল দক্ষিণ। 
কোন্‌ রাবণ মান্ধাতার বাণে দন্তে করিলেক তৃণ ॥ 
কোন্‌ রাবণ ধন্থক ভাঙ্গিতে গেছিল মিথিল!। 
তুলিতে কৈলাস-গিরি কোন্‌ রাবণ গেছিলা ॥ 
কোন্‌ রাবণ ন্ুরা-পানে সদা থাকে মন্ত। 
কোন্‌ রাবণের ভগিনী হর্যা নিলেক মধুদেত্য ॥ 
তোরে একে একে কঞা! দিলাঞি সকল রাবণের কথা | 
ইহ! সভাতে কায নাইক যোগী রাবণটি.কোথা ॥ 
শূৰ্পণখা রাওী তারে করাইল দীক্ষা 
দণ্ডক-কাননে সে মাগি খালেক ভিক্ষা ॥ 


অঙ্গদের WF | 


(>) 


রামায়ণ _ কবিচন্দ্র--১৬শ শতাব্দীর শেষভাগ I 


শঙ্ঘের কুণ্ডল কাণে রক্ত-বস্ত্র পরে | 
ডস্থুরা বাজাঞ৷ ভিক্ষা মাগে ঘরে ঘরে ॥ 
তপন্বীর বেশ ধরে মুখে মাথে ছাই। 


ইহা সভাতে কায নাইক তোর সেই যোগি-রাৰণটি চাই ॥ 


TEN গেল মায়! কায়া পড়্যা গেল ভঙ্গ | 

ছুই জনাতে পড়্যা গেল বাক্যের তরঙ্গ N 

রাবণ বলে ওরে বানর! শুন তোরে বলি। 

CEA কেনে লঙ্কাপুরী ATS কেনে আলি ॥ 

কি নাম তুই কার বেটা কোন্‌ দেশে বসিস। 
মারিব নাই ভয় ন! করিস সত্য কথা বলিস ॥ 
অঙ্গদ বলে তোর SATS থর থরাঞা৷ কাপী। 
এখন এমন ধরণ কথা তোর মররে বেটা পাপী ॥ 
তো কোন্‌ ঠাকুরের বেটা তোরে ভয় কি। 
আমি কে তা জানিস না রে গুন পরিচয় দি ॥ 
বালি আর স্ুগ্রীব gre বীর অবতার | 

যা জিনিতে কিক্ষিন্ধ্যায় গেছিলি এক বার ॥ 

সে পড়ে বা না পড়ে মনে হল্য অনেক দিন। 
হাত বুলাঞা দেখতো গলায় আছে লেজের চিন ॥ 
সে বালির তনয় আমি স্থগ্রীবের চর | 

বীর অঙ্গদ আমার নাম শ্রীরামের কিঙ্কর ॥ 


বেটা রাম কে তা জানিস নারে যার আনিলি সীতা হর্যা। 


দেখিব এখন লঙ্কাপুরী রাখিস ক্যামন কর্যা ॥ 
অরুণ বরুণ নয় যে রামের সনে বাদ। 


তোর বংশে কেহে! না থাকিবে মনে না করিস সাধ ॥ 


এইত রাম THAN বেড়িলেন আস্ত] | 


বার্যায় (১) এখন কেনে রৈলে কোণের ভিতর বস্তা ॥ 


রাবণ বলে কি বলিলি রাম লঙ্কা আসে। 


না জানি কি হবেক তবে থাকিতে নারি বা দেশে ॥ 
তিনি মনে মনে পণ কর্যাছেন গুহ চণ্ডালের মিতা | 


সে বানর সহায় কর্যা উদ্ধারিবেন সীতা ॥ 


বাহির হুইয়া আর 


w9 


বাদানুবাদ। 


৫২৯ 


৫৩০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
তোর রামের বিক্রম আমি দেখিবারে পাই। 
না হল্যা তা দেশে থ্যাক্যা CAI দিলেক ভাই ॥ 
সে নারী eel দারি (১) হঞ! বনকে প্রবেশে | 
সে ভাইকে মার্য। রাজ্য লঞা রইল CHA দেশে ॥ 
সে যে করে সে করুক ধরুক মোর মনে তা fe | 
শূর্পণখার নাক কেট্যাছে ব্যর্থ আমি জী॥ 
আন্তাছি তাহার নারী বলিগ! যাঞা তারে | 
করুক আতস্তা রাম তপস্বী প্রাণে যত পারে ॥ 
MAF পর্বত যদি AME লড়ে | 
সাধবী রমণী যদি নিজ পতি ছাড়ে ॥ 
গরুড়ের ধন যদি হর্যে লেই কাকে | 
থলের শরীরে যদি পাপ নাই থাকে ॥ 
খদ্যোৎ উদয়ে যদি কৃর্য্য হয় ATS | 
তবু রাবণ fon সীতা নিতে নারিবেক রঘুনাথ ॥ 
আমি যে বলি শুন বানরা বল গা রঘুনাথে। 
সেতুবন্ধ STAN দেক আপনার হাতে ॥ 
আন্ঠাছে AKS সকল যত বানরগণে | 
আর বার থুক নিঞা যাঞা যে বা যার স্থানে ॥ 
আন্তাছে পর্বত সকল সেই খানে AWA | 
উপড়্যাছে গাছ পাথর সেই খানে তা রুবেক (২) ॥ 
বিভীষণ! পড়ুক আস্যা আমার পায় কীদ্যা। 
ঘর-পোড়াকে আন্যা দেক হাতে গলে বাধ্যা ॥ 
সেই কার্য আগে আমার আর কাৰ্য্য পিছে | 
বুঝ্যা শান্তি করিব তা যে চিত্তে লাগে ॥ 
তৃতীয় প্রহর যখন রাত্রি নিশা ভাগে | 
দুয়ারে প্রহরী মোর কেউ নাই জাগে ॥ 
লঙ্কা দগ্ধ কর্যা গেছে রাত্রি আস্ত! ATT | 
তার শান্তি কর্যা দিব তবে দিব ছাড়্যা ॥ 
HEN CHA রাম খত লেখ নাকে | 
সব দোষ ক্ষমা কর্যা কৃপা করি তাকে ॥ 


(১) দ্বারী। 
(২) eNA face | 


রামায়ণ__কবিচন্দ্র-_-১৬শ শতাব্দীর শেষভাগ | ৫৩১ 


অঙ্গদ বলে গোদাঞি আইলাও আমর! ঠাই | অঙ্গদের প্রত্যুত্তর | 
মিছা ঝকৃঝটাতে কায ASS দেখে চল্যা যাই ॥ 

রামকে কহিব ইহা না কহিলে নয় | 

তোর সেতুবন্ধ ভাগ্যা দিব দণ্ড চারি ছয়॥ 

লঙ্কা নিমাঞ্। (১) দিব যত গেছে পূড়্যা। 

শূর্পণথার নাক কাঁণটী কেমনে ACTS FSM ॥ 

বিভীষণাঁকে বাধ্যা আন্ত দিব তোর আগে। 

বৃঝ্যা শাস্তি করিবি যে বেবা মনে লাগে ॥ 

ঘর পোড়াকে বীধ্যা দিতে বুলি বটে হয়। 

তারে সেই হৈতে দূর কর্যাছেন খুড়া মহাশয় II হনুমানের নির্বাসন 
অঙ্গদের কং! SI দশানন হাসে। We | 
ঘর পোড়াকে দূর করিলেক পাঞ! কোন দোষে ॥ 

অঙ্গদ বলে যে কালে সে আস্তা ছিল EN | 

কঞা ছিল সুগ্ৰীব রাজ! গুটি দুই চারি কথা ॥ 

লঙ্কায় যাইছ বাছ| পবন-কুমার । 

পালন করিঞ সত্য আসিবে আমার ॥ 

কুম্তকর্ণের মাথা আনিবে নখেতে ছিড়্যা | 

সাগরের মধ্যে লঙ্কা ফেলিবে উপাড়্যা ॥ 

অুশোক-বন-সহিত সীতা আনিবে মাথায় কর্যা। 

রাবণকে বামহাতে মানিবে জটে ধর্যা ॥ 

এই চারি কাধ্যের তরে রাহ! পাঠাঞা ছিল তারে | 

বেটা চারি কার্ধের এক কাধ্য কিছুই নাঞি করে ॥ 


অঙ্গদের কথ! VTi রংক্ষদ সব ETA | 

সেই না কর্যা গেছে কিবা এই না করা যায় 
কোপেতে ZA রাজা কাটিতে ছিল তায়। 
আমর! যত বানর সব ধরিলু' রামের পায় n 
ভূবনের নিধি রাম গুণের সাগর | 
স্থগ্রীবেরে আজ্ঞা দিল না মার বানর N 

না মারিল সুগ্রীৰ রাজা পাঞা রামের কথা | 
দূর করিয়া দিল তারে মুণ্ডাইয়া মাথা ॥ 

সে কন দেশে পালাঞ্া গেল আছে কিবা নাই। 
তার তত্ব করা! আমরা বুলিছি কত ঠাঁঞি॥ 


(১) fafta করিয়া। 


৫৩২ বঙ্গ-সাহিত্য-পরিচয়। 
বুঝিলাঙ সে সব কথা কিছু মনে নয়। 

EEE শীরামের হাতে তোর মরণ নিশ্চয় ॥ 

ne কুস্তকর্ণ ভাই তোর বীর যাকে বলিস। 
রামধন্কে বাণ-ধুড়িলে কি হয় তা দেখিস ॥ 
সে সব ফুরাঞা গেল দিন দুই তিন আর। 
শুনরে জানকী-নাথের ধনুকের টঙ্কার ॥ 
আর SHA হঞাছেন রাম জানকীর শোকে | 
স্ব-হস্তে ব্রহ্গ-অস্ত্রে বধ করিবেন তোকে | 
আর লক্ষ্মণকে কয়া গেল ইন্দ্রজিত-ব্ধ। 
আমরা সবাই আছি এই ঠাকুর সকল ॥ 
যে থাকে বাসনা রাজা এই বেলা তা কর। 
রাঁজ-আভরণ রাজা সর্বাঙ্গেতে পর ॥ 
তোমার এসব Ax ভুঞ্জিবেক CF | 
ভাণ্ডার ভাঙ্গিয়া রাজা ব্রাঙ্মণকে দে ॥ 
ইসব পদাতি রথ বৃথারে রাবণ। 
নয়ন মুদিলে হবেক সব অকারণ ॥ 
স্বপ্নগত জন যেন নিধি পাইলেক হাতে। 
আখি কচালিঞা উঠে রজনী-প্রভাতে ॥ 
সেই বিভব সব তোরে হল্য সেই AT | 
আপনি থাকিঞা কর আপনার পথ ॥ 
স্ত্রী সকলকে ডাকাইঞ1 আন জানাঁঞা রাখ কথা। 
কে রইবেক কে তোর সঙ্গে হবেক ATT ॥ 
আপনি কুঠার মাল্যি আপনার পায়। 
অহঙ্কারের ভাবেতে গা ডুবালি দরিয়ায় ॥ 
কার্তবীরধ্য অৰ্জ্জুন তোরে তৃণ করাল্য দাতে। 
তার দপ চূর্ণ হৈল পরশুরামের হাতে | 
ক্ষেত্ৰী মার্যা নিক্ষেত্রী কৈল না৷ থুইল নাম। 
শমন দমন মাল্য! বীর পরশুরাম ॥ 
পরশুরাম পরাভব শ্রীরামের ঠাঞ্জি। 
তাহার সহিতে কক্ষ! আর রক্ষা নাই ॥ 
যে বধিলেক তাড়কা পাঁচ বছরের কালে | 
ভাঙ্গিলেক হরের ধনুক নিজ-বাহু-বলে ॥ 
সপ্ততাল ভেদ করিল ধার বাণ। 
ধান বাণে বালি রাজ! না ধরিল টাল ॥ 


রামায়ণ__কবিচন্দ্র-_১৬শ শতাব্দীর শেষভাগ | 


সে বান্ধিলেক অলঙ্ঘ্য-সেতু গাছ-পাথরে। 
চৌদ্দ হাজার রাক্ষস ধার এক বাণে মরে ॥ 
ভুবনের নিধি রাম দয়ার সাগর । 

ধার গুণে পণ্ড বন্দী বনের বানর ॥ 
তাঁহার রমণী সীতা আনুস তৌ হর্যা। 
কালকুট ভক্ষিলি হাতে FAT ॥ 

স্থখেতো থাকিতে তোরে না দিল বিধাতা | 
আপনার বুদ্ধে খাইলে আপনার মাথা ॥ 
ভরমে শগুনিঞা গেলি বিষম-কাঁমদে | 
তক্ষকে দংশিলে যেন কি করে GACH ॥ 
সেই জানকীর তোরে হল্য অশ্রপাত। 
সেই লক্ষ্মীর শাপ তোরে হৈল বজ্রাঘাত ॥ 
শূৰ্পণখা রাণীর কথা তোরে হল্য CA | 
কেউ এক জনা নাঞ্ ছিল তোরে করিতে নিষেধ ॥ 
তোর সভাতে বসিঞা আছে যত মন্ত্রিবর | 
তোর সতাতে পণ্ডিত নাই সকলই TH ॥ 
বিলাসের দাস হয়্য। পড়্যা গেলি ফাদে। 
বামন হঞিএঞা হাত বাড়াইলি চাদে ॥ 
গেলিরে অভাগ্য তুই গেলি এত দিনে | 
না দেখি Satta তোর রঘুনাথ বিনে ॥ 
হুর্য্য-বংশের চুড়ামণি দশরথ রাজা | 

দেব TRH নরে যাহার করে পুজা ॥ 

ধার ঘরে নারায়ণ জন্মিলে আসিঞা। 

এত দিনে নির্বংশ না জানিলি ইহা! ॥ 
ঈশ্বর ধাহার পর তার পর নাই। 

তার সঞ্জে বৈরত! Sarl যাবি কার ঠাই ॥ 
অহল্যা পাষাণ হঞ| ছিল দৈব-দোষে। 
মুক্ত হঞ গেল সে চরণ-পরশে ॥ 

রাজার পাপে রাজ্য নষ্ট প্রজা কই পায়। 
গৃহিণীর পাপে গারস্থ নষ্ট TAS ত্যজয় ॥ 
শিম্যের পাপে গুরু নষ্ট নারীর পাপে পতি | 
তোর পাপে মজিল রাজা! লঙ্কার বসতি ॥ 
আপনি afata আর মজালি কত জনা। 
সন্তে মাত্র এড়ালেক চতুর বিভীষণা ॥ 


৫৩৪ বঙ্গ-লাহিত্য-পরিচয় । 
তোর জীতে যদি বাসনা থাকে দস্তে তৃণ AA | 
কাধে দোলা Fan সীতা ferry fetal বঞা ॥ 
তবে যদি জানকী-নাথ করেন অতি রোষ। 
আমরা পায় ধর্যা মাগ্যা নিব তোর সব দোষ ॥ 


অঙ্গদের কথা শুন্ত! দশানন হাসে। 

কেতকী-কুস্থম যেন ফুটে ভাদ্রমাসে ॥ (>) 

রাবণ বলে সীতা দিলে যদি রক্ষা পাই। 

আমার লাগ্যা তোসভার দুঃখ না শুনিতে othe ॥ 
আমার লাগ্যা Comal কেনে ধরিৰে রামের পায় | 
আমি যুদ্ধ কর্যা মরি তোদের বাপের কিবা যায় ॥ 
'আন্যাছি রামের সীতা দি বাকি না fa 

বানর বনের AS বেটা তোর তায় কি ॥ 

ঈষৎ এ কথা ভাব করালেক রামের সনে। 
CHATS যাবে বল্যা সাধ কর্যহু মনে ॥ 

বিনি দোষে রাম তপস্বী তোর বাপকে মালেক | 
তার পায় প্রণতি হাল AI নাহ পালেক ॥ 
পুত্র বলি পরশুরামকে শুধিলেক বাপের ধার। 
ক্ষেত্ৰী মার্যা নিক্ষেত্রী কৈল তিন সপ্ত বার ॥ 
তমুত (২) পিতৃ-শোক নিবারণ নাই তাতে | 
কার্তবীর্যের মাথা Bro দিল মাএর হাতে ॥ 
ধিক্‌ ধিক্‌ জীবন তোর মর রে অধম বেটা | 
বৃথাই জীবন তোর অঙ্গদ ক * * | 


উত্তর প্রত্যুত্বয়। 


অঙ্গদ বলে রাবণ ভেবে দ্যাখ নিজ জাত্টা। 
সত্য করো বল দেখি রাবণ তুই কার বেটা ॥ 
ব্হ্মতেজে জন্ম তোর ত্রিভুবনে খেয়াতি। 
বিশ্বশ্রবার বেটা তুই পুলস্ত্যের নাতি ॥ 
বিশ্বশ্রবা মহাতপ! বিশ্বে ধার ষশঃ। 

তো যদি তাঁহার বেটা তবে কেনে রাক্ষস ॥ 
মা তোর APRA হল্য ব্রাহ্মণ তোর পিতা। 
জানিঞা করিলি বিভা দানব দুহিতা ॥ 


(১) দশ মুখের বহু দস্ত একত্র প্রকাশিত হওয়ায় কেতকী-পংক্তির 
সঙ্গে উপমিত হইয়াছে | (x) BPS 








রামায়ণ__কবিচক্দ্র--১৬শ শতাব্দীর শেষভাগ | 


আপনার ছিদ্র তাক্যা পরকে দিস খোঁটা। 
ডুব দিঞা gA কালী-চুণে মর্রে অধম বেটা ॥ 
সেই দেব বলবান তোর মোর বোলে কি হয়। 
থসিলে হাতের শর বর্শি হত লয় ॥ 

দিগে দিগে রণ করিঞা! জিত্যা আন্ত! ছিলি | 
লোক বলিল এই বীরকে বীধ্যা দিল বলি ॥ 
অজয় তোমার নাম থাকিলে ভাল হয়। 
নইলে তোর কে এমন কথা মানুষ হঞ! FAN 
তেঞি তোকে এমন কথ! বলিলাঙরে গরু | 
তুঞি হঞ। আমার বাপের কীর্তি-কল্প-তরু ॥ 
আমি যদি সৰ্বথা বটি প্রভু রামের চর | 
তথাপি তোর বংশ ধ্বংস কর্যা যাব ঘর ॥ 
যতেক আমার সঙ্গে করিলি প্রলাপি। 
তুলিঞা আছাড় দিব শুন রে ঘোর পাপী ॥ 


কুপিল রাবণ রাজা অঙ্গদের বোলে। 

ষেন তপ্ত তৈলে জল দিলে অধিক উথুলে ॥ 

রাবণ বোলে কে আছে রে ধর্ত ওরে FS | 
পালাবেক বানর বেটা ধর্ত মোর পুত ॥ 

অঙ্গদ বীর স্থির বড় দর্প FAN কয়। 

কে ধরিবেক ধরুক আস্ত! কিম্বা আপনে ধর্যা লয় ॥ 
বেটার সব বোল ফুরাঞা দিব একটা চড়ের চোটে | 
হনুমান্‌কে বীধ্যা বেটার বুক বল্যাছে বটে ॥ 

তেমন দূত পুত নৈ যে ঘর পোড়াঞা যাব | 
বালির বেট! অঙ্গদ আমি ঘাড়ের রক্ত খাব ॥ 
শ্রীরাম কর্যাছেন আজ্ঞা উঠবি ত উঠ। 

লাখির চোটে of করিব মাথার মুকুট ॥ 

থটায় হতে জট্টায় ধরে পাড়িব (১) এখন যাঞা | 
দোহাই রামের যদি না কর্যাছি ইহা ॥ 

TB হতে জট্টায় ধর্যা পাড়্যা দিব কিল। 

HS ব্যস্ত হঞ রাজ! ত্বরিত উঠিল ॥ 

তোর দশটা মুণ্ড ছিড়্যা লঞা যাইব রামের ঠাই। 
জানকী-নাথের আজ্ঞা তোর ভাগ্যে নাই ॥ 


শপ "পাস ৮ টি 


(১) ফেলিয়া দিব। 


—a m ere - ee 


বাবপের ক্রোধ ও 
অঙ্গদের বীরত্ব | 


৫৩৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বিভীষণের কথা যখন না শুনিলি কাণে। 
এখন সম্বন্ধে শর-শয্যা কর না রামের বাণে ॥ 


কুপিল রাবণ রাজা অঙ্গদের বোলে, 

BS পাছে দাবানল অধিক উথুলে ॥ 

দূত বল্যা ঘর পোড়াকে তখন নাঞি কাটে । 
a বলিলাঙ তা শুনিলি তাই করিলি বটে ॥ 
TOCE মারিলে হয় বড় অবিচার | 

তে কারণে মোর আগে করুস অহঙ্কার ॥ 
কুপিল অঙ্গদ বীর বালির কুমার | 

বলিলাঙ রাবণ দেখি মদ্দনা (>) তোমার ॥ 
বস্তাছে অঙ্গদ বীর রাজার নিকটে। 

জন পাঁচ ছয় বীর আন্ত! ধরে পাছু বাটে ॥ 
অঙ্গদকে ধরি বাঁখানি এমনি কথা বটে। 
ফিরিএগ্যা ধরিল অঙ্গদ ছয় জনার জটে ॥ 
পাক ফিরাঞা মারে বীর তৃুলিঞা আছাড় | 
মাথার খুলি ভাঙ্গিল কার pel হৈল হাড় ॥ 


পড়িল রাজার সেনা গড়াগড়ি যায়। 
লন্ফদিঞ! পড়ে বীর রাবণের গাএ ॥ 
মঙ্গদকে দেখিঞ! পালায় AKTA] | 
কুড়ি হাতে অঙ্গদকে ধরিল রাবণা! | 
সংগ্রামে সমান দুটা টুটা নহে কন জন। 
কখন অঙ্গদ হেটে কখন রাবণ ॥ 
কোঁপেতে রাবণ রাজা অঙ্গদের লেজ ধরিল্যা আট্যা। 
বসিল অঙ্গদ বীর বুকের উপর উঠ্যা ॥ 
সহিতে নারিল রাজা অঙ্গদের তেজ | 
যা মর্গা বল্যা রাজ! ছাড়্যা দিল লেজ ॥ 
তথাপি অঙ্গদ বীর নাঞি যায় ছাড়া । 
চড় মার্যা মাথার মুকুট নিল্যা কাড়্যা ॥ 
রাবণের মুকুট নিলেক বাম-করে | 
aap দিঞা উঠে বীর প্রাচীর উপরে ॥ 


= — m এল 
Se পাশ 
a a. শপ 


(১) গৌরুষ | 


রামায়ণ__ কবিচন্দ্র_-১৬শ শতাব্দীর শেষভাগ | ৫৩৭ 


প্রাচীর-উপরে বীর উঠে দর্প করা! | 

বীর দর্প কর্যা বোলে কে আসিবি বার্যা (১) ॥ 
রাবণ মনে অভিমানে রহিল মনোদুঃথে | 

চলিল অঙ্গদ বীর আপনার QC ॥ 

অঙ্গদ বলে বুঝিলাঙ রাজা মন্দনা তোমার | 
হেদে Tale রাবণ “রাম রাম” আমার ॥ 

উর্দ লেজ করিঞা আর পসারিঞা কাণ। 
coats আকাশ-পথে করিল পয়ান॥ 


Sai বসিঞ্যা আছেন রাম সমুদ্রের তটে। 
চৌদিকে বানরগণ লক্ষ্মণ নিকটে ॥ রামের নিকট আগমন । 
দুর্বা-দল-শ্যাম রাম নূতন তমাল। 

দীর্ঘ নাসিকা চারু চৌরশ কপাল ॥ 

মুখ শশী মৃণাল জিনিঞ.ভুজ-দণ্ড | 
দক্ষিণে লক্ষ্মণ তচু বামেতে কোদণ্ড ॥ 
শিরেতে শোভিত জটা বাকল Gest | 
বস্তাছেন জানকী-নাথ বীরাসন করি ॥ 
তথা যাঞা উত্তরিল বালির নন্দন। 

ARCA করিল রামের চরণ বন্দন | 
লক্ষ্মণের পাদ-পদ্ম বন্দিলেন শিরে | 
প্রণাম করিছে বীর খুড়া মহাবীরে ॥ 
হনুমান্‌ প্রতি বীর যত ছিল বস্তা । 
অঙ্গদকে সম্ভাষিল ACS উঠ্যা আস্তা ॥ 

এই রূপে যত বীর অঙ্গদে সন্তাষি। 

পুনশ্চ রামের কাছে উত্তরিল আসি ॥ 
শ্রীরাম জিজ্ঞাসা করে অঙ্গদে দেখিঞা। 
ASCE বৃত্তান্ত কহে পুটাঞ্জলি হএগ ॥ 
অঙ্গদ বলে তব ABT গেছেলাঙ সেই খানে। 
দশাননে গালি দিলাঙ ঘত ছিল মনে॥ 
প্রকার প্রবন্ধে রাজায় বুঝালাঙ বিশেষে। 
না বুঝে রাবণ রাজ! পরমায়ূ-শেষে ॥ 
খাটে হতে জটে ধর্যা পাড়্যাছিলাঙ |e | 
পশ্চাতে এ সব কথা শুনিবে লোক-মুঞ্চে ॥ 


(১) বাহির হ। 


৫৩৮ বঙ্গ-পাহিত্য-পরিচয় । 


ASS না জান রাম অঙ্গদের বোলে। 
তখন মুকুট ফেলাঞ দিল বিভীষণের কোলে ॥ 
বিভীষণ বলে গোসাঞি শুন রঘুমণি। 
রাবণের মুকুট বটে ইহা আমি জানি ॥ 
মনে আনন্দিত তখন হইল রথুনাথে | 
অঙগদের পৃষ্ঠে বুলান শ্রীরাম পদ্ম-হাতে ॥ 
কোল দিঞা লক্ষ্মণ বীর করিলেন সাধুবাদ । 
রামের অঙ্গের মালা করিল প্রসাদ ॥ 
অঙ্গদের MINT শুনে যেই জন 

সে হয় আমার প্রিয় লক্ষ্মণ যেমন ॥ 

রসিক জনার মুখে শুনিতে আনন্দ | 
রায়বার রচনা করিল কবিচন্ত্র ॥ 


রামচন্দ্রের নিকট সীতার বন-যাত্রীর অনুমতি-গ্রহণ | 


জানকী বলেন প্রভু দেখি দুঃখমনা | 

বদন মলিন কেন কিসের ভাবনা ॥ 

শ্রীরাম বলেন প্রিয়ে বন যাত্যে হল্য। 
তোমারে যতেক কথা বিবরিয়া বৈল (১) ॥ 
বনবাস হত্যে যাবৎ নাঞি আসি আমি। 
আমার যে পিতা-মাতার সেবা কর তুমি ॥ 
ভরত-শত্রত্বেরে দেখিবে JER | 

সকল মাএর সেবা করিবে তাবৎ ॥ 

সীতা বলেন কারে এত যোগ বুঝাও তুমি । 
স্বর্গ অভিলাষ নাঞি বনে যাব আমি ॥ 
যুবতীর পতি গতি রহিতে নারিব। 

রাখ্যা গেলে ওহে নাথ পরাণ তেজিব ॥ 
রাম বলেন বাপের আজ্ঞায় আমি বন যাই। 
কুলের নন্দিনী তুমি থাক এই ঠাঞি॥ 
বনের অনেক দোষ চলিতে নারিবে। 
দুর্গম দারুণ বন বড় কষ্ট পাবে॥ 

কণ্টক কন্দর দূর পর্বত পাষাণ । 

শুনিঞা সিংহের ধ্বনি হারাবে পরাণ ॥ 


(১) বলিতেছি। 


রামায়ণ_দ্বিজ মধুক%-_১৬শ শতাব্দী । ৫৩৯ 


ব্যাপ্ত SAF শিবা বনে সর্প কত। 
MAS মর্কট গণ্ড! বনজন্ত যত ॥ 

নদ নদী দুরাচর দুর্গম TA | 

বিষম বনের পথ নাহিক তরণী (১)॥ 
ফল মূল কটু তিক্ত বনের আহার | 
অপর SHIA তায় নাহিক সঞ্চার ॥ 
তৃণপত্রের শধ্যায় হবেক GETS | 
বড় ঠেক বহু শ্রমে হবেক চলিতে ॥ 
বাকল অজিন তুমি কেমনে পরিবে। 
বনের যাতনা বড় সহিতে নারিবে ॥ 
চৌদ্দ বংসর বনে বসত আমার | 
উপবাস কখন কখন স্বল্লাহার ॥ 
নান! মত রামচন্দ্র কহিলেন তারে । 
জানকী কহেন AY না ছাড়িহ মোরে ॥ 
তিক্ত কটু ফল তোমার ভক্ষণ অবশেষ | 
অমৃত সমান মোরে না হবেক ক্লেশ ॥ 
বাকল অজিন মোর পট্রর বসন। 
তৃণপত্র শয্যা মোর পালঙ্কে শয়ন ॥ 
তোমা ছাড়া এক দণ্ড রহিতে নারিব। 
চৌদ্দ বৎসর নাথ কি করে গোঙাব N 
সীতার বুঝিয়া মন রাম দিলা সায়। 
বান্সীকি সেবিয়া কবি Sires গায় ॥ 


দ্বিজ TYE | 


২০* বৎসরের হস্ত-লিখিত পুথি হইতে এই অংশ উদ্ধৃত করা হইল। 
রচন! দেখিয়া এই কবিকে ১৬শ শতাব্দীর লেখক বলিয়! মনে হয়। 


সীতা দীড়ায়্যা অগ্নির বিদ্যমান | 

করি করপুটাঞ্জলি হেঠ মাথে মৈথিলী 
অভিমানে সজল নয়ান ॥ 

কহেন অগ্নির আগে সত্য আদি চারি যুগে 
ধৰ্ম্মাধৰ্ম্ম তোমার গোচর | 


চস. a es Ay, I — 


(১) উত্তীর্ণ atata উপায়। AF | 


৫৪০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 

কায় বাক্য মোর মনে নিদ্রা স্বপ্ন জাগরণে 
ছাড়িয়া প্রাণের রঘুবর ॥ 

রঘুনাথ গুণমণি ইহা বই নহি জানি 
আদি অন্ত কথার প্রসঙ্গ | 

তিল মাত্র থাকে পাপ ঘুচাবে মনের তাপ 
প্রবেশে দহিবে মোর অঙ্গ ॥ 

এত বলি ঠাকুরাণা কহিয়! বিনয় বাণী 
প্রবেশিলা কুণ্ডের অনলে। 

সীতার অঙ্গ পরশনে জীবন সফল মানে 
যেন জননী বালকে নিল কোলে ॥ 

তপ্ত কাঞ্চন Fy জিনিঞা সীতার Sz 
ততো২ধিক হইল Gaur | 

অগ্নিকুণ্ড মাঝে রয় তিলমাত্র নাঞি ভয় 
যেন জলের ভিতরে শৈআল (১) ॥ 

বানরগণ চমকিত কেহ নহে স্থিরচিত 
সভামনে লাগিল তরাস। 

অগ্নি কি করিলে হয় দ্বিজ মধুকণ্ঠে কয় 
বন্দিয়া পণ্ডিত কৃত্তিবাস॥ 


রাঁমচক্দ্রের বন-যাত্রার উপলক্ষে কৌশল্যাকে প্রবোধ-দান। 


ধরিয়া মাএর পায় রামচন্দ্র কয় তায় 
পিতা হৈতে মাতা গুরু বট। 

বেদ শাস্ত্র জান নীত তুমি সব হিতাহিত 
কোন্‌ মূঢ় বলে তোমায় খাট ॥ 

যুবতীর পতি গতি পতি গুরু মৃত্যু সাথা 
গুরু-বাক্য লঙ্ঘিবে কেমনে | 

দুর কর যত তাপ লঙ্ঘিলে হবেক পাপ 
অতএব যাত্যে VAY বনে ॥ 

পতি যুবতীর ভ্রাতা জীবন-যৌবন-কর্তী 
মরিলে মরিবে তার সনে। 

নাশিলে তাহার কথা পরকালে ঠেক সেথা 
নিবেদিয়ে তোমার চরণে ॥ 

রাজ-কুলে যাতে জন্ম জানহ সকল ধৰ্ম্ম 
বনে যাত্যে না কর অন্যথা | 


(১) শৈবাল। 





রামায়ণ _-ঘনশ্টাম দাস__১৬শ শতাব্দী । ৫৪১ 


চৌদ্দ বৎসর ষাব কোন কষ্ট নাঞি পাব 
মনে না ভাবিহ তুমি ব্যথা ॥ 

রামচন্দ্র যত কয় রাণীর মনে নাঞি লয় 
পুত্রের সমান নাই CFTA] | 

উথলিল শোক-সিন্ধ ata হৈল মুখ-ইন্দু 
লোচনে রাখিতে নারে লোহ (>) n 


দ্বিজ মধুকণ্ডে কয় রাণী স্থিরতর নয় 
বিনাঞা বিনাঞা রাণী কান্দে। 


পুত্র যায় বনবাস রাণী হৈল নৈরাশ 
শোকাবেশে বুক নাঞি বান্ধে ॥ 


ঘনশ্যাম দাসের সীতার বনবাস | 


যে পুথি হইতে এই অংশ উদ্ধৃত হইল তাহা ১৬২৭ খৃষ্টাব্দে (বাঙ্গলা 
১০৩৫ সালে) নকল হয়। ঘনশ্যাম দাসের কোন পরিচয় পাওয়া যায় 
নাই। ইনি মহাভারতও অনুবাদ করিয়াছিলেন। 


আরোহণ কৈল রথে লক্ষ্মণ ধানুকী | 
অবিলম্বে গেল৷ থা আছেন জানকী ॥ 
লক্ষ্মণ দেখিয়া সীতা হরিষ বদন। 
দেখিব মুনির পত্রী আনন্দিত মন ॥ 
লক্ষ্মণ প্রণাম কৈল সীতার চরণে | 
আশীর্বাদ কৈল সীতা ঠাকুর লক্ষ্মণে ॥ 
সীতা বলেন প্রভু রাম গণের সাগর | 
বাঞ্চা-কল্পতরু রাম সরল AAT ॥ বন-গ্নোগ্যোগ। 
হাসিয়া কহিলু কালি রাত্রের ভিতরে | 
তে কারণে প্রতু রাম পাঠাল্য তোমারে ॥ 
AEA হৃদয়ে কৈল স্গান দেবাচ্চন। 
দেখিব *ুনির পত্নী সানন্দিত মন ॥ 
মুনি-পত্বী সম্ভাযিতে নানা ধন নিল। 
অগুরু চন্দন বস্তু WSF আছিল ॥ 
রামের পাদুকা নিল ভরত তুলিয়া | 
দেখিয়া লক্ষ্মণ কাদে সকরুণ হৈয়া ॥ 
কৌশলার স্থানে গেল! হৈতে বিদায় | 
গঙ্জাতীরে বাব আমি করহ বিদায় ॥ 

(>) অশ্রু ৷ 


C82 


কৌশল্যার নিকট 
অনুমতি প্রার্থন।। 


কৌশল্যার নিষেধ । 


(>) 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দেখিব মুনির পত্নী অভিলাষ চিতে। 
তে কারণে লক্ষ্মণ পাঠাঞা দিল সাথে ॥ 
মহামান্য-ঠাকুরাণীর যদি আজ্ঞা পাই। 
চিত্তের বিহিতে তবে গঙ্গা-তীরে যাই ॥ 
ভজ কৃষ্চ-পদ-দ্বন্ব চিত্ত অভিলাষ | 
ভকতি করিয়া বোলে ঘনশ্যাম দাস ॥ 


বলেন কোশল্যা রাণী শুন সীতা মোর বানী 
কি কারণে যাইবে কাননে। 

যেবা থাকে অভিলাষ কহ সীতে মোর পাশ 
সন্তোষ করিব নানা ধনে ॥ 
না বাইহ ভাগীরথীর তীরে। 

এ হেন কমল-পায় লাগিব কণ্টক ঘায় 
বড় দুঃখ পাইব শরীরে ॥ 

বনে বড় জন্তুভয় ব্যাস SA, FER 
সিংহ গণ্ডা সর্প নানা জাতি। 

বড়ই WI বন নাহি তাহে লোক জন 
ভয়ে কেহ না করে বসতি ॥ 
রোদ্রে মিলায় মুখ-শশী | 

চামরী চিকুর দেখি মনেতে হইয়া দুঃখী 
হৈল সেই কানন-নিবাসী ॥ (১) 

পিতৃ-সত্যে রাম-সনে বড় দুঃখ পাল্যে বনে 
(বাছা) তোমা না দেখিলে প্রাণ ফাটে | 

তুমি মোর লক্ষ্মী সতী তোমা লাগি রঘৃপতি 
লঙ্কায় রাবণ মাইল হটে ॥ 

না দেখিয়া সীতা তোরে কেমনে রহিব ঘরে 
শূন্য ঘর সকল সঙ্কাশ। 

কৌশল্যা না কর চিন্তা পশ্চাতে পাইবে সীতা 
নিবেদিল ঘনশ্ঠাম দাস ॥ 


কবরী-ভয়ে চামরী গিরিকন্দরে, মুখ-ভয়ে চাদ আকাশ। 
হরিণী নয়ন-ভয়ে, স্বর-ভয়ে কোকিল, গতি-ভয়ে গজ বনবাস ॥ 
বিচ্তাপতি | 


রামায়ণ__ঘনশ্যাম দাস--১৬শ শতাব্দী I 


৫৪৩ 


বলেন সুন্দরী সীত! কৌশল্যার স্থানে | সীতার অনুনর ও 


তি-গ্রহণ 
কোন ভয় নাহি মাতা শ্রীরামের গুণে ॥ sar 


বিপিনে কণ্টক কত চরণে বাজিল। 
শ্রীরাম-ম্ররণে কিছু দুঃখ না জানিল 
যার গুণে বন্দী হৈল বনের বানর | 
হেন রাম নিরবধি অস্তর-ভিতর N 
তোমার চরণে রাম নাম মুখে নিব। 
ক্ষুধা তৃষ্ণা ব্যথা পীড়া কিছু না জানিব n 
এত বলি কৌশল্যার বন্দিল চরণ | 
প্ৰণমিলা সুমিত্রা-কৈকেয়ীর চরণ N 
লক্ষ্মণ আছেন যথা দাণ্ডাইয়া পথে | 
সেই খানে গিয়া সীতা আরোহেন রথে | 


পুরীর বাহির Cast যাইতে জানকী | 
নানা অমঙ্গল সীতা পথ-মধ্যে দেখি ॥ 
সীতার দক্ষিণ ভূজ করএ স্পন্দন | 
দক্ষিণ লোচন তার MATA ঘনে ঘন। 
দক্ষিণে রাঁকাড়ে (১) শিবা করি উর্দ্ধগল (২)। 
বাম পাশে ভূজঙ্গন দেখিল অমঙ্গল ॥ 
অঙ্গের ভূষণ ঘন আলাইয়া পড়ে | 
সমুখে থাকিয়া কালপেচা যে রাকাড়ে ॥ 
অমঙ্গল দেখি সীতা কহেন লক্ষ্মণে | 
এত অমঙ্গল আজি পথ-মধ্যে কেনে ॥ 
সমুখ afterall পথ যায় কুরঙ্গিণী । 
দেখিয়া লক্ষণ মোর দগধে পরাণী n 
মুঞি অভাগিনী রহুক রামের কুশল। 
ঠাকুরাণী কৌশল্যার সর্বত্র মঙ্গল ৷ 

যে ভন মারিল OB থর যে দূষণ। 
সাগরে জাঙ্গাল বন্ধ কৈল যেই জন ॥ 
বিভীষণ শরণ লইল ধার ঠাঞি। 

সেই প্রহু আমার হউক সচিরাই (৩) ॥ 


(১) রব করে। (২) Bees) 
(৩) চিরজীবী। 


৫৪8 
সীতার আঁশঙ্ক।। 


TAR প্রবেশ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দশস্কন্ধ যে জন মারিল বাহু-বলে। 
মন্দোদরী যে জন সিঞ্চিল লোহ-জলে। 
মোর ঠাঁঞি যে জন পাঠাল্য হনুমান্‌। 
অযোধ্যার রাজা CA দূর্ববা-দল-শ্ঠাম ॥ 
সেই প্রভু যুগে যুগে করুক রাজ্যভার | 
তাহার চরণে ভক্তি রহিএ আমার | 


দুঃখিত হইয়! সীতা ভাবিতে অন্তরে | 
প্রবেশ করিল সীতা ভাগীরঘীর তীরে ॥ 
রথে হৈতে নাম্বিলেন জানকী লক্ষণ | 
নৌকায় পার হৈয়া গেলেন দুই জন ॥ 
স্বান পূজা ছুই জন কৈল গঙ্গা-জলে। 
লক্ষ্মণ জানকী দৌহে উঠিলেন কুলে ॥ 
মহারণ্যে প্রবেশ করিল! সীতা সতী | 
নানা ভয়ঙ্কর তথা বনজস্ত দেখি ॥ 
তমাল হিন্তাল বট পাঁকুড়ী শিমুলী | 
অশ্বখ পিয়াল শাল বদরী ভৈজরী ॥ 
বহেড়া কড়ার MA আমলকী | 

মহা মহা খদির পলাশ হরীতকী ॥ 

বড় বড় বৃক্ষ সব তাহার কোটরে। 
গৃ আদি কত পক্ষী তাহে বাসা করে ॥ 
কুশের কণ্টক কত শিলা বহুতর । 
ব্যাস্ত ভল্ল,ক গণ্ডার তাহার ভিতর ॥ 
দেখিয়া লক্ষ্মণে জিজ্ঞাসিলা দেবী সীতা । 
পবিত্র উত্তরী-বাস (১) মুনি-পড়ী কোথা ॥ 
কহ কহ আমারে লক্ষ্মণ মহাঁশয়। 
নাঞি দেখি সে সকল মুনির আলয় ॥ 
কিবা বলে আইলাঁড কোন অভিলাষে। 
যক্ত-ধূম নাঞি দেখি মুনির সকাশে ॥ 
মহাবুক্ষ সব কত পোড়ে দাবানলে | 
পর্বত আকার সর্প চতুর্দিকে বোলে ৷ 


(৯) উত্তরীয় | 


রামায়ণ__ঘনশ্যাম দাস--১৬শ শতাব্দী | ৫৪৫ 


হেন বুঝি রাম সনে হৈল অদর্শন। 
বনবাসী হৈলাম পারা শুনহ লক্ষ্মণ ॥ 
রোদন করেন সীতা স্বরিয়া শ্রীরাম। 
কুষ্ণের কিন্কর কহে দাস ঘনশ্যাম ॥ 


হেট মাথে কানেন লক্ষ্মণ সকরুণে । 

মোহ করি লোহ কত ঝরএ নয়নে ॥ 

শোকে গদগদ হৈয়! সীতারে বলিল । 

মুনির মন্দির পাবে ধীরে ধীরে চল ॥ 

কহিতে বিদরে বুক দুঃখ উঠে মনে | 

শ্রীরামের বাক্য আমি লঙ্ঘিব কেমনে ॥ 

লোক-অপবাদে তোমা করিল নৈরাশ। ৰনবাসের কথা 
শ্রীরাম পাঠান তোমা দিতে বনবাস ॥ জার 
লক্ষণের বোলে সীতা করিল রোদন ।- 

কোন্‌ দোষে প্রভু রাম করিল! বর্জন ॥ সীতার পরিতাপ। 
শুনহ লক্ষ্মণ মোর প্রাণের দোসর 1 

আমাকে করিলে TH দণ্ডক-ভিতর ॥ 

প্রাণের দেবর তুমি আমার লাগিয়া । 
পরিচর্য্যা কৈলে কত ফল মূল খায়্যা ॥ 

নিদাঘ বরষ! শীত নাহি রাত্রি দিনে। 

নিদ্রা নাঞি গেলে তুমি আমার কারণে | 

হেন জনে কেমনে দিলেহে TATTA | 

কি করিয়া দাগ্ডাইবে শ্রারামের পাশ ॥ 

পর্ণ-শাল! চিত্রকূটে কৈলে মোর তরে। 

তাহাতে গাণ্ডীব লয়্যা থাকিলে বাহিরে ॥ 

অরণ্যের মধ্যে মোর কোন গতি হব। 

শ্রীরাম লক্ষ্মণ বিনে কে মোরে রাখিব ॥ 

তুমি গেলে আমি আজি তেজিব জীবন t 

এই অরণ্যের মাঝে কে করিব রক্ষণ ॥ 


বস্ত্র না ACA সীতা আউদড় চুলি। 
ধরণী লোটায় সীত৷ কান্দিয়া আকুলি ॥ 
শ্রীকষ্-পদারবিন্দ-মকরন্দ-পানে। 
ঘনশ্যাম দাস কহে কৃষ্ণের চরণে ॥ 


৫৪৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


রামের রূপ স্মরণ | ব্যাকুল হইয়। সীত! স্বরিয়! শ্রীরামে । 
কেনে তেজিলে ছে oy অপরাধ বিনে ॥ 
উচ্চেঃস্বরে রোদন করেন অতিশয়। 
শ্রীরামের রূপ গুণ ম্মরিয়া E ॥ 
STs ভুজ দূর্ব্বা-দল-গ্যাম | 
উন্নত নাসিকা ভাবা বল্লকী (১) সমান ॥ 
পদযুগ সরসিজ চাঁচর TVA | 
কুণ্ডলে মণ্ডিত he করে ঝলমল ॥ 
দেখিয়া সে মুখশশী কান্দে অভিমানে | 
সিংহের সদৃশ গতি অতি সুলক্ষণে ॥ 
করাঙ্গুলি Biota চস্পক-কলিক|। 
মধুকর-শিশু যেন লক্বিত-অলক (২) ॥ 
দশন দাড়িম্ঘ-বীজ-কুচি সবিধানে | 
দেখিয়! অঙ্গের আভা কাম অভিমানে ॥ 
হেন রাম গুণ রামের কেমনে পাসরি। 
কোন্‌ দোষে শ্রীরাম করিল বনচারী ॥ 
হরের ধনুক ভাঙ্গি আমা বিভ1 কৈলে 
আমার হাইবাসে (৩) প্রভু বৃক্ষে কোল. দিলে ॥ 
কি লিখিল দৈব মোরে কিছুই না জাৰি। 
প্রভুর নাঞিক দোষ মুঞি অভাগিনী ॥ 
কৌশল্যারে আমার কহিয়, পরণাম। 
অনুক্ষণ সীতা তোমার করেন ধেয়ান ॥ 
প্রাণের দেয়র তুমি যাহ নিজ পুরে I 
আলিঙ্গন বলিহ মোর কনিষ্ঠ-ভগিনীরে ॥ 
কহিঅ Sgr স্থানে, আমার মরণ ॥ 
গঙ্গার সলিলে. মার করিতে অর্পণ ॥ 
জন্মে জন্মে মোর পত্তি মেই দওধারী ॥ 
আমা হেন কোন যুগে না RVG নারী, ॥ (8) 
লক্ষ্মণ প্রণতি কৈল সীতার চরণে। 
লোহেতে মুদিত আখি-পদ্ম অদর্শনে ॥ 


(১) বীণা । (২) Serpe = চুল । 
(৩) ত্রমে। 
(8) কোন যুগে যেন আমার মত BSN নারী কেহ নাহ্য়। 


রামায়ণ__ঘনশ্টাম দাঁস-_১৬শ শতাব্দী I ৫৪৭ 


লক্ষ্মণ যাইতে নারে তেজিয়! সীতারে | 

পদ আধ চলিতে না পারে যান ধীরে ধীরে ॥ 
উচ্চেঃস্বরে কান্দে লক্ষ্মণ মনে মনে ব্যথা! | লক্ষণের শোক । 
একাকিনী কেমনে রহিবে বনে সীতা ॥ 

fe করিয়া অযোধ্যা রহিব ভারতী | 
বনেতে রহিল সীত! সতী গর্ভবতী ॥ 

ante মহিষ গণ্ডার ভন্ুক বারণে। 

সর্প সিংহ আসি পাছে মারএ পরাণে N 
পৃথিবীতে এত ছঃখ কার নাঞি হয়। 
দেবতা মনুষ্য মধ্যে কীহার হৃদয় ॥ 

ভাবি ভাবি লক্ষ্মণ হইলা অদেখ। 

ভূমিতে পড়িয়! সীতা! কান্দে অতিরেকা। 
ভজ কৃষ্ণ-পদ-ছন্দ চিত্ত অভিলাষ | 

ভকতি করিয়া বলে ঘনশ্যাম দাস ॥ 


কান্দে সীতা করুণা করিয়া। সীতার বিলাপ । 
ভূমেতে পড়িয়া ধূলায় লোটাঞা ॥ 
একাকিনী অরণ্য ভিতর। 

সঙ্গে কেহো নাহিক দোসর ॥ 

কি হৰে কি হবে পরিণাম | 
মোরে বিধি ফেনে হৈল বাম ॥ 
কান্দে সীতা আকুল-পরাণী। 
সিংহ-ভয়ে যেমত UMA ॥ 

পিতা মোর জনক নৃপতি। 

SO করিয়! পাল্য (>) পতি ॥ 
রথুপতি ছেন স্বামী যার | 

এত দুঃখ কেনে হয় তার ॥ 
কনক-রচিত্ত সিংহাসন। 

তাহে আমি করিতা শয়ন ॥ 
জঙ্গে বার DOP চন্দন | 

সে কেনে বালিত (২) হৈলা বন ॥ 
নীতা দেখি বত হস্তিগণ। 

জল আনি করি! সেচন ? 


(>) পাইলাম। (২) নির্বাসিত | 


জি 


বনে সহানুভূতি | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তৃণ জল হরিণী তেজিয়া। 
কান্দে তারা সীতাকে দেখিয়া ॥ 
পশুগণ,.আদি SS ১) SA | 
কান্দে St দেখিয়া সীতার ॥ 
নৃত্য তেজি ময়ুরগণ। 
সীতার অগ্রে ধর এ পেখম ॥ 
মহাসর্প নিকটে আসিয়া । 
ছাঁয়া করে ফণায় ধরিয়া ॥ 
চামরী আসিয়া সীতার পাশ। 
সীতার অঙ্গে করএ বাতাস ॥ 
মন্দ মন্দ পবন গমন | 
দক্ষিণা মলয়! সুশোভন ॥ - 
ব্যাকুলে বলেন রাম রাম | 
নিবেদিল দাস ঘনশ্যাম ॥ 
আলায়্যা কুস্তল ভার কান্দে সীতা অনিবার 
অঙ্গ সব ধুলায় ধূসর | 
করি নানা মায়া মোহে বসন তিতিল লোহে 
সঘনে ডাকএ রঘুবর ॥ 
শ্রীবামের অভিমান কাননে তেজিয়া প্রাণ 
না জানি কি ফল SACHS | 
পাষাণ বাজয়ে পায় ধারে রক্ত পড়ে তায় 
কুশের কণ্টক দুই পাশে ৷ 
এই মোর বড় ব্যথ! কি করিব যাব কোথা 
কেব! মোরে করিব রক্ষণ | 
আমি রাজ-রাণী হৈয়া সিংহাসন তেজিয়। 
নান! দুঃখে বুলি বনে বন ॥ 
কেমনে থাকিব বনে নাহি লোক অন্ত জনে 
জন্তগণ দেখিয়া ডরাই। 
আইলাঙ সাধন করি দেখিব মুনির নারী 
তাহে বিধি চিন্তিল হেথাই ॥ 
এই ত অরণ্য মাঝে পণ্ড পক্ষী তরু রাজে 
কেবা মোরে কয়ে পরিত্রাণ | 


রামায়ণ ছিজ দয়ারাম-_১৭শ শতাব্দী । 


রামের রমণী হয়্যা বনে বড়ি দুঃখ পায়! 
কেনে মোরে তেজিলা শ্রীরাম ॥ 

উচ্চৈঃস্বর করি কান্দে শোকে বুক নাঞি বান্ধে 
শুনিএ। বান্মীক তপোধন । 

শিষ্য সহিতে মুনি সীতার ক্রন্দন শুনি 
আসিয়া দিলেন দরশন ॥ 

কৃষ্ণ পদারবিন্দ মধু-পানে মত্ত ভৃঙ্গ 
শুনি ভেল ঘনশ্যাম দাস | 

নতুন মঙ্গল গাথা জৈমিনি ভারত পুতা 
ভকত জনার অভিলাষ ॥ 


সশিষ্য সহিতে মুনি কাষ্ঠের কারণে। 
যজ্ঞ-হেতু কাননে আইলা তপোধনে ॥ 
একাকিনী কাননে দেখিয়া মুনি তারে। 
কার Sol কার নারী সত্য কহ মোরে ॥ 
বিদ্বফল জিনি তোমার অধর সুরঙ্গ | 
দেখিয়া বদন শশী লাজে দিল ভঙ্গ ॥ 
মৃণাল বিহিত বাহু ভুরু রামধন্তু। 

পদ কর সরসিজ হরি-মধ্য wy ॥ 
অলকা অমৃত কত অলি-কুল ঘটা | 
দশন মুকুতা হাস্ত বিদ্যুতের ছটা ॥ 
একাকিনী কেনে মাতা কানন-ভিতর | 
শুনিয়া জানকী তারে কহেন উত্তর ॥ 
তোমার চরণে প্রণমিঞে মহামুনি। 
শ্রীরামের নারী আমি জনক-নন্দিনী ॥ 
আমি অভাগিনী মোর দৃষ্টি হৈল হীনে। 
তেজিলেন রাম মোরে বনে তে কারণে ॥ 


দ্বিজ দয়ারাম রচিত 
তরণীসেনের JA | 


দ্বিজ দয়ারাম-কৃত রামায়ণের ছুই শত বৎসরের পুথি হইতে 
সংগৃহীত। গ্রস্থকারের অন্ত কোন বিবরণ পাওয়া গেল না। Steta 
পুত্রের নাম দেবীদাস ছিল শুধু এইটুকু জান! গিয়াছে 


৫৪৯ 


বান্বীকির আগমন। 


পরিচয়। 


৫৫০ 


লক্ষণের প্রতি তরণী- 


সেনের উক্তি | 


ATA প্রত্যুত্তর । 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


IDA দেখিয়া মনে হয় সপ্তদশ শতাব্দীতে এই রামায়ণ সঙ্কলিত 
হইয়াছিল। 

তরণীসেন বিভীষণের পুত্র, অথচ যুদ্ধকালে এ কথা রাম-লক্ষ্মণ 
প্রভৃতির নিকট সম্পূর্ণ গোপন রাখিয়াছিলেন। তরণীসেন পরম 
বৈষ্ণব ছিলেন, রামের সঙ্গে যুদ্ধ করিয়! প্রাণ-ত্যাগ-পুর্ব্ক বৈকুষ্ঠলাভ 
করাই তাহার লক্ষ্য ছিল। এই জন্য রাবণের আজ্ঞায় যুদ্ধ করিবার 
জন্য সমর-প্রাঙ্গণে উপস্থিত হইয়াছিলেন। 


কুপিয়া SAY বলে শুনহ লক্ষ্মণ। 

বয়সে ছাওয়াল তুমি কিবা জান রণ ॥ 
আমার বাণে মেরু মন্দর নাহি ধরে Bra | 
নিশ্চয় আমার বাণে হারাবে পরাণ ॥ 
হেন বাণ দেখ আমার কাঞ্চন-রচিত। 
বুকে প্রবেশিয়। ৰাণ পিৰেক শোণিত ॥ 
বাণ CHM মাহ লক্ষ্মণ তেজ BERT | 
পড়্যাছ আমার ঠাঞ্জি না পাৰে নিস্তার ॥ 
আমার বাণে পরাভব দেব-দেব হর | 
কত বার জিনিয়াছি জেঠা ধনেশ্বর ॥ 
লক্ষ্মণ বলেন বড়াই করিস্‌ নাই রণে। 
এক কথা বলি শুন বলে AACS N 
ভক্ষণের প্রশংস! খাইয়। জিহ্বা করে। 
ভাষ্যার প্রশংসা! সতী পতি-সাথে মরে ॥ 
শস্তের প্রশংসা চাষা ATH আনে ঘরে। (১) 
বীরের প্রশংসা যদি জিনয়ে সমরে ॥ 
আমাকে বলিস্‌ শিশু Sia দেখ বীর। 
এখন আমার বাণে হইবে অস্থির ॥ 

এত বল্যা লক্ষ্মণ HRTF FS বাণ। 
তরণীর অগ্রে সেহ হল্য খান খান ॥ 
কোপেতে SAY পুনঃ এড়ে তীক্ষ শর | 
লক্ষ্মণের ATT বাণেতে জরজর ॥ 

তথাচ লক্ষ্মণ বীর তিলেক না বেখে। 
নানা সন্ধি (২) বাণ মারে তরণীর বুকে ॥ 





(১) HIE গৃহমাগতম্‌ | (২) কোৌশলে। 


রাঁমায়ণ-স্দ্িজ দয়ারাম-_-১৭শ শতাব্দী | €৫১ 


ক্ষণে H তরণী উঠিয়া ধন্ুঃ ধরে । 
সাত পাঁচ বাণ মারে লক্ষ্ণ-উপরে | 
ates বাণ কাটে লক্ষ্মণ ধনুকের শিক্ষা | 
তরণীর বাণ আল্য লাম রিপুভক্ষা 
সেই বাণে লক্ষ্মণ বীরের হল্য মোহ । 
রণ-স্থুলে গড়াগড়ি লক্্মণের CHE ॥ 


লক্ষণের মূর্ছা দেখি আগু হুল্য। রাম। লক্ষণের যুচ্ছ? ও 
কোঁদও-ধারণ রণে দূর্বাদল-স্কাম ॥ রামের প্রবেশ। 
ডাক দিয়! বলে রাম হেদে রে তর্ণী। 

এখনি আমার বাণে হারাবে পর্ধাণী ॥ 

বানরগণ AIST হুল্য তোর বাণে। 

প্রকার প্রবন্ধে wel করিলি লক্ষ্মণে ॥ 

fare দয়ারাম কন ধাইল SAT | 

দেখিল রণেতে আল্য রাম TEATS. 


রণেতে আইলা রাম নব-দর্বা-দল-শ্তাম 
ক্রোধে অতি ভাই Wal রণে। 

শ্রীরাম বলেন দুষ্ট মোর ভায়্যে দিল কষ্ট 
তার শান্তি দিব এই ক্ষণে ॥ 

আছিল sat রথে ACY বীর অবনীতে 
প্রণমিল শ্রীরামের পায়। 

যোড়-হস্তে করে স্তর্তি তুমি দেব লক্ষ্মী-পতি তরণীর স্তব । 
নরাকৃতি হয়্যাছ মায়ায় ॥ 

তৰ পদ সেবে বিধি দেব পঞ্চানন আদি 
মুনিগণ ও পদ ধেয়ানে। 

অস্ত মোর দিন os হইল পরম লাভ 
রাঙ্গী-পদ পান্ধ দরশনে n 

‘নিরঞ্জন নিরাকার তুমি ব্রদ্মাণ্ডের সার 
হর্তা কর্তা জগতের নাথ। 

তবাংশেতে অবতার ALT বেদ সুপ্রচার 
কৃর্মরূপ বিশ্বকের (>) ATS ॥ 


(১) বিশ্বকের = বিশ্বের | 


৫৫২ বঙ্গ-সাহিত্য-পরিচয় |. 


বরাহে মৃত্তিকা-কারী হিরণ্যাক্ষ দৈত্য মারি 
নরসিংহে কশিপু নাশিলে । 

তুমি সে বামনরূপ ছলিয়াছ বলি ভূপ 
দাতা ভক্তে পাতালে রাখিলে ॥ 

তৰ অংশে PANT থুইলে ক্ষেত্রীর নাম 
আপনি অংশের কৈলে HA | 

দেবের নিস্তারকারী নররূপ ধনুর্দারী 
আসিয়াছ AAT পুর ॥ 

তুমি গোলোকের পতি মহালক্ষ্মী সীতা সতী 
শ্রীঅনস্ত ঠাকুর লক্ষ্মণ | 

মুঢ় রাক্ষসের জাতি অরি ভাবে পাল্য গতি 
পতিতে তারিলে নারায়ণ ॥ 


তরণীর দেখি ভাব হাতে ধরে পন্ম-নাভ 
কোলে করি ভাসে প্রেম-জলে। 

Re পুলকিত গাত্র ঝুরএ দোহার নেত্র 
যেন পিতা-পুত্র হুলাহুলি ॥ 

তরণী বলিছে প্রহু দয়া না ছাড়িবে কভু 
স্থল দিহ চরণ-কমলে। 

হয়্যাছি রাক্ষস জাতি তুমি অগতির গতি 
কোল দিলে পাষণ্ড-চণ্ডালে I 

তুমি দেব-দেব হরি সঙ্গে যুদ্ধ ইৎসা (>) করি 
তব অন্তে বেন যার প্রাণ | 

তুমি দেব মহাপ্রভু দয়া না ছাড়িহ sy 
অন্ত কালে কর পরিত্রাণ ॥ 

এত AAT উঠে বার প্রদু-পদে দিল শির 
রাম-পদ-ধুলি পান করে। 

রামের দয়া | তার শির চুম্বেন রাম বার নিল ধনুর্বাণ 
বসিল তরণী রথপরে ॥ 

শ্রীরাম বিস্ময় মন হেন ভাবে করে রণ 
ধৃহ্য ধন্য বৈষ্ণব রাক্ষস । 

সর্বকাল শুভ জয় হেন জন কিসে ক্ষয় 
ইহা জিনি না হয় সাহস ॥ 


i সস CTS UE S ENR: ME 


(১) Boal | 


রামায়ণ__কৃষ্ণদাস পণ্ডিত_১৭শ শতাব্দী | ৫৫৩ 
কৃষ্ণদাস পণ্ডিতের সংক্ষিপ্ত রামায়ণ | 


প্রাচীন পুথির সময় নির্দেশ নাই, গ্রন্থকারের কোন বিবরণ পাওয়া 
যায় নাই। রচনা দেখিয়া সপ্তদশ শতাব্দীর লেখা বলিয়া মনে হয়। 
রামায়ণের গল্প সংক্ষেপে নিয়ে বিবৃত আছে। এই কবির রচিত বিষ্ণুর 
BHI অবতারের কথাও প্রাচীন পুথিতে পাইয়াছি। 


গরুড় নামেতে পক্ষী বিনতা-সন্তান। 
কশ্তপ-ওরসে জন্ম মহা বলবান্‌ ॥ 
জন্মমাত্র ক্ষুধা তার হইল বিস্তর | 
আহার মাগিতে গেল মুনির গোচর ॥ 
গজ-কচ্ছপেরে দেখাইয়া দিল মুনি। 
নখেতে বিন্ধিয়া পক্ষী লইল তখনি ॥ 
সম্মুখে দেখিল এক দীর্ঘতরুবর। 
আহার করিতে বৈসে তাহার উপর ॥ 
ভরেতে ভাঙ্গিল ডাল দেখি পক্ষি-রাজ। 
বৃক্ষের তলেতে আছে মুনির সমাজ ॥ 
বালখিল্ল মুনি আদি অনেক আছিল। 
ডাল-ভরে মরে পাছে গরুড় চিন্তিল ॥ 
নথেতে লইল গজ-কচ্ছপ fRA | 
ঠোঁটেতে করিয়া ডাল চলিল উড়িয়। ॥ 
বসিবার স্থান তাহে দেখয়ে গরুড়। 
সুমেরু-শিখরে আসি হইল আর ॥ 
মনোহর স্থান দেখি বিনতা-নন্দন | লঙ্কার উৎপত্তি। 
SARS গজ-কুন্দ করিল ভক্ষণ ॥ 
রক্ত-মাংসে একাকার পর্বত-উপর | 
দেখিয়া করিল ক্রোধ দেব পুরন্দর ॥ 
ঝন্ঝনা চিকুর শিলা ঘন বঙ্জাঘাত। 
গরুড় উপরে ইন্দ্র হানয়ে নির্ঘাত ॥ 
পাখা আচ্ছাদিয়৷ হরষিতে মাংস খায় | 
বারেক ইন্দ্রের প্রতি ফিরিয়া না চায় ॥ 
পরম আনন্দে মাংস করিল ভোজন। 
পাখ শাট দিয়! পক্ষী উড়িল তখন ॥ 
পাখ শাট দিয়া তখন গরুড় উড়িল। 
স্থমেরুর শৃঙ্গ ভাঙ্গি সমুদ্রে পড়িল ॥ 


G0 


৫৫৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


স্বর্ণদ্বীপ হৈল তাতে সমুদ্রের মাঝে। 
লঙ্কাঁপুরী বলি নাম রাখেন দেবরাজে ॥ 





মুনির ওরসে জন্ম রাক্ষসী-উদরে | 
দেবতা TH আদি সবে ভয় করে ॥ 
কত দিনান্তরে তথা! রাজা দশানন। 


বসতি করিল আসি ভাই তিন জন ॥ 
& * ¥* সু * 
# * * * * 


শ্রীরাম রাখিল নাম করিয়া যতন। 
ভরত রাখিল নাম কৈকেয়ী-নন্দন ॥ 
সুমিত্রার গর্ভে হৈল পুত্র দুইজন । 
রাখিল তাহার নাম লক্ষ্মণ শত্রঘন্‌ ॥ 
হেন মতে চারি অংশে জন্মিলাম আপনি । 
বড়ই দুঃখের কথ! শুন মহামুনি ॥ 
পঞ্চম বৎসরে বধ করি তাড়কারে | 
হরধন্ুুঃ ভাঙ্গি বিভা করিলাম সীতারে ॥ 
একদিন দেখি দশরথ নরপতি। 
মন্ত্রণা করিল মোরে করিতে ভূপতি ॥ 
আয়োজন করি রাজা হরষিত মন। 
দৈবের RKE কভু না হয় খণ্ডন ॥ 
কৈকেয়ী নামেতে যিনি ভরত-জননী | 
রাজার নিকটে তিনি আইল আপনি ॥ 
কহিতে লাগিল মাতা শুন নৃপবর | 
রাম-লক্্রণাদির বনবাঁস। পূর্বে সত্য করিয়াছ দিবে ছুটা বর ॥ 
রাজা বলে কোন্‌ দ্রব্য চাহ পাটরাণী। 
যাহ! ইচ্ছা চাহ শীঘ্র দিবত এখনি n 
মাত! বলে এই চাই শুনহ রাজন্‌। 
ভরতেরে রাজ্য দিয়া রামে দেহ বন ॥ 
চৌদ্দ বৎসর রাম থাকিবেন aca | 
এই বর চাহি আমি তোমার সদনে ॥ 
শ্রুত মাত্রে ভূমিতলে পড়িল রাজন | 
শ্রীরাম বলিয়া রাজা হন অচেতন ॥ 


রামায়ণ--কবৃঞ্ডদাস পণ্ডিত __-১৭শ শতাব্দী । ৫৫৫ 


শুনিয়া গেলাম আমি পিতার গোচর | 
অনেক ডাঁকিলু আমি না পাই উত্তর ॥ 
পিতৃ-সত্য পালিবারে বাই আমি বন। 
সঙ্গে চলিলেন সীতা অনুজ লক্ষ্মণ ॥ 
অঙ্গ হৈতে আভরণ কাড়িয়া লইল। 
লট! বাকল পরাইয়া বিদায় করিল ॥ 


রহিলাম চিত্রকৃট পর্বত ষথায় | 

তিন দিনান্তরে ভরত আইল তথায় ॥ 
মাতুলের গৃহ হৈতে আসি ছুইজন। 
জননীর মুখেতে শুনিল বিবরণ ॥ 
রাম-বনবাস শুনি ভরত মহাকায় । ভরতের ক্রোধ ও 
ক্রোধেতে আপন মায়ে কাটিবারে যায় ॥ eee 
নিবারণ কৈল তারে কৌশল্যা জননী | 
মাতৃ-বধ কৈলে বাপু কি হবে তা শুনি | 
মায়ের বচনেতে ভরত সাম্য হৈল। 
গৰ্জ্জিয়া আপন মায়ে কহিতে লাগিল | 
আরে আরে পাপীয়সী কি তোর জীবন। 
কেমন পরাণ ধরে দিলি রামে বন ॥ 
উচিত না হয় তার মুখ দেখিবারে। 
এতেক বলিয়া STS আইল বাহিরে n 
রাজার নিকটে আসি করিয়া রোদন | 
মম শোকে নরপতি ত্যজিল জীবন ॥ 
তপ্ত তৈল মাঝে রাখি রাজ-কলেবর। 
ভরত আইল তবে রামের গোচর ॥ 
সপরিবার যত অযোধ্যা নিবাসী । 
আমার নিকটে সবে উত্তরিল আসি n 
অনেক কহিল মোরে বিনয়-বচনে | 
তুমি অযোধ্যা আইস আমি যাই বনে ॥ 
রাজা আজ্ঞা না করিল আসিতে কাননে। 
তুমি কেন আইলে প্রভু পাপিনী-বচনে ॥ 
আমি কহিলাম তুমি রাজ! হও গিয়ে | 
গুজার পলন কর পিতা সম হয়ে ৷ 


৫৫৬ 


রাবণের সঙ্গে বিরোধ। 


মায় মৃগ | 


সীতাহরণ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


অনেক প্রকারে বুঝাইয়া ভরতেরে | 
অযোধ্যায় পাঠাইয়া দিলাম তাহারে ॥ 
রাজ-সিংহাসনে রাখি age আমার | 
হেন মতে ভরত পালেন রাজ্যভার ॥ 
হেথা চিত্ৰকূট ধামে থাকি তিন জন | 
মুগ করেন নিত্য অনুজ লক্ষ্মণ ॥ 
হেন মতে তৃতীয় বৎসর তিন মাস। 
পরম কৌতুকে আমি তথা করি বাস॥ 


দৈবের নির্বন্ধ কভু না যায় খণ্ডন | 
তথা হৈতে গেলাম মোরা পঞ্চবটী বন॥ 
শূৰ্পণখা নামে তথা আছে নিশাচরী | 
রাবণের ভগিনী সেই নিকষা-কুমারী ॥ 
দীর্ঘ নাসা দীর্ঘ দত্ত দীর্ঘ নথ কেশী। 
এই মতে চলে ষাট হাজার রাক্ষসী ॥ 
একদিন মায়া করি আইল শূর্পণথা | 
লক্ষণের নিকটে আসিয়া দিল দেখা ॥ 
মায়া করি নিশাচরী লাগিল কহিতে । 
বড় ইচ্ছা হয় মম তোমারে ভজিতে ॥ 
এত শুনি লক্ষ্মণ ধরিয়া ধনুর্ববাণ। 
স্ত্রীবধ না করিয়া কাটিল নাক কাণ ॥ 
অপমান পায়ে সেই AACA হাতে | 
নিবেদিল সব কথ! রাবণ-সাক্ষাতে ॥ 
ভগ্নীর gifs দেখি ক্রোধিত রাবণ | 
মারীচ সহিত আসি পঞ্চবটী বন ॥ 


মারীচ হইল মায়া-মুগ-কলেৰর | 
সম্মুখেতে নৃত্য করে দেখিতে সুন্দর ॥ 
দেখিতে দেখিতে মৃগ গেল বনাস্তরে | 
আমিও গেলাম সেই বনের ভিতরে ॥ 
এক বাণে বধিলাম মৃগের জীবন। 
প্রাণ-ত্যাগ কালে কৈল ভাই রে লক্ষণ ॥ 
শুনিয়! লক্ষ্মণ আইল মম অন্বেষণে | 
শূন্য গৃহ পেয়ে সীতা হরিল রাঁবণে | 


রামায়ণ--কৃষ্ণদাস পণ্ডিত_-১৭শ শতাব্দী | ৫৫৭ 


মৃগ মারি আইলাম তাই ছুই জন। 
সীতা না দেখিয়া দোহা করিএ রোদন ॥ 
বনে বনে অন্বেষণ করিয়া বেড়াই | 
সন্ধান পাইলু পক্ষী জটায়ুর ঠাঞি ॥ 
রাবণ হরিয়া সীতা গেল লঙ্কাপুরে । 
শুনিয়া ব্যাকুল চিত্ত দুই সহোদরে ॥ 


বনে বনে ভ্রমি দোহে করিয়া রোদন | 
পঞ্চ কপি সঙ্গে তথা হইল মিলন ॥ 

নল নীল সুগ্রীব SATA STATA | 

এই পঞ্চ জন তথ! বানর প্রধান ॥ 
সীতার বারতা আমি কহিলাম তারে | 
শুনিয়া সুগ্রীব তবে কহিল আমারে N 
বালি রাজা আছে আমার জ্যেষ্ঠ সহোদর | 
তার ভয়ে সশঙ্কিত থাকি নিরস্তর ॥ 
তুমি যদি পার তারে করিতে ARTA । 
সত্য করিলাম সীত! করিব উদ্ধার ॥ 

এত শুনি দুই ভায়ে হয়ষিত হয়ে । 
বালিকে করিলু বধ প্রকার করিয়ে ॥ 
অঙ্গদ নামেতে তার এক পুত্র ছিল। 
আমাকে নিন্দিয়া সেই অনেক কহিল ॥ (9) 
কহ প্রভু এ কেমন বিচার তোমার। 
বিনা দোষে বধ কৈলে জনক আমার ॥ 
কোন্‌ অপরাধ পিতা কৈল তব Sis | 
এ কর্ম উচিত তব না হয় গোসাঞি ॥ 
শুনিঞা! তাহার বাক্য হইন্ণু লজ্জিত । 
কহিলাম অঙ্গদ বর মাগ মনোনীত ॥ 
ক্রোধ-মনে অঙ্গদ কহেন পুনর্ব্বার | 

বর যদি দিবে শুন বচন আমার ॥ 

বিনা দোষে তুমি মম বধিলে পিতারে। 
তোমারে বধিব আমি তেমতি প্রকারে ॥ 


(১) অঙ্গদ রামের সাক্ষাতে তাহাকে গঞ্জনা করিয়াছে, এরূপ কথা 
বান্দীকির রামায়ণে ate । 


৫৫৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


শুনিয়া তথাস্ত বাক্য কহিলাম তারে। 
কৃষ্ণ অবতারে তুমি বধিবে আমারে ॥ 
ব্যাধের কুলেতে জন্ম তোমার হইবে | 
মুগ অনুসারে বধ আমারে করিবে ॥ 


বর পেয়ে হরষিত অঙ্গদ হইল। 
সীতার বারতা আমি তাহারে কহিল | 
শুনিঞা সে সব কথা বালির নন্দন | 
বানর কটক ঠাট আনে ততক্ষণ ॥ 
সীতা অন্বেষণ হেতু গেল হনুমান্‌। 
লঙ্কা দগ্ধ করে বীর পবন-সস্তান ॥ 
সীতার সংবাদ আনি দিল মম ঠাঁঞি । 
শুনি হরষ হইলাম আমরা দুই ভাই I 
বিভীষণ নামে রাঁবণের ভাই ছিল। 
মৈত্র বলি মম স্থানে আসিয়া মিলিল ॥ 
পাঁধাণে জলধি-জল করিয়! বন্ধন | 
লঙ্কায় প্রবেশ করি করি ঘোর রণ॥ 
এক লক্ষ পুত্র রাজার পৌন্র সওয়া লক্ষ | 
ংহার করিলাম কত রথী যে বিপক্ষ ॥ 
অবশেষে রাঁবণেরে করিলু সংহার । 
হরষিতে করিলাম সীতার উদ্ধার ॥ 
বিভীষণে নরপতি করিয়া লঙ্কায়। 
চতুর্দিশ বৎসরান্তে আলি অযোধ্যায় ॥ 
শুনহ নারদ এই পুরাণের সার । 
রাঁবণ-বিনাঁশ হেতু রাম অবতার ॥ 
রামের চরিত কথা অমুত-সমান। 
FEA কহে ইহা শুনে পুণ্যবান্‌ ৷ 


রামায়ণ__অদ্ভুতাচ।ধ্য- গ্রন্-রচনা-কাঁল ১৭৪২ খ্রষ্টাব্দ | 


অদ্ভুতাচা্যের প্রকৃত নাম নিত্যানন্দ, অদ্ভুতাচাধ্য উপাধি। বিশেষ 
বিবরণ “ History of Bengali Language and Literature” 
পুস্তকের ১৮৮ পৃষ্ঠায় দ্রষ্টব্য । কবির বাসস্থান পাবনা জেলার সাঁচোর 
গ্রামের নিকট সোপাবাজুর অন্তর্গত বড়বাড়ী গ্রাম। গ্রন্থ-রচনা-কাল ১৭৪২ 


খৃষ্টাব্দ | 


(১) দৃঢ় করিল | 


পাবনার কবি অদ্ভুতাচাধ্যের রামায়ণ। 
সীতার বিবাহ | 


জনক আদি করিয়া যতেক রাজাগণ | 
বিশ্বামিত্ৰ সঙ্গে লয়! শ্রীরাম-লক্ষ্মণ ॥ 
পুরীর ভিতরে লয়! করিল গমন। 
পাষ্ট অর্ঘ্য আচমন দিলেন আসন ॥ 
নান! মধু দ্রব্য দিয়া করাইল ভোজন | 
বিচিত্র শয্যাতে মুনি করিল শরন ॥ 
ঘরেত থাকিয়া আসি জনক-নন্দিনী। 
গরাক্ষের দ্বারে দেখে রাম চত্রপাণি ॥ 
রাম দেখি সীত দেবী দড়াইল (১) মন। 
আর বর নাহি মোর এ তিন ভুবন ॥ 
মনেত ধরিল সীতা রামের BAA | 

মনে মনে কহিতে আছেক মন-কথন ॥ 


পৃথিবীতে satay অযোনি সম্ভবা CAP 
বাপে নাম থুইল জানকী | 

বাপের প্রতিজ্ঞা-বাণী ঘটক হৈল মহামুনি 
রঘুচন্দ্র পতি হেন দেখি ॥ 

নররূপে নারায়ণ রূপে মোহে ত্ৰিভুবন 
কামিনী ধরাইতে নারে চিত্তে | 

কমোট কঠোর YF রামের কোমল তন্ন 
না পারিব গুণ চড়াইতে ॥ 

শুনিয়া আকাশ-বাণী আনন্দিত কমলিনী 
বিষাদ ভাবএ চন্দ্ৰমুখী । 

পাইবা উত্তম পতি ত্ৰিভুবনে তুমি সতি 
তোমার ধৰ্ম্মে ব্রঙ্গা দেব সুখী ॥ 





৫৫৯ 


দেবগণের ব্রদান। 


৫৬০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দেবের শুনিয়া কথা আনন্দিত হৈল মাতা 
দেব-চক্র বুঝিতে al পারি | 

বর দিলা ভগবতী শ্রীরাম হউক পতি 
অদ্ভুত মধুর ভারতী ॥ 


শিবের ধনুঃ। ধনুক. দেখিয়! রাম চিন্তে মনে FA | 
এ মত ধনুক নাহি এ তিন ভুবন ॥ 
বড় বড় বীর আইল জিনিঞ! সংসার | 
ধনুক দেখিয়া কেহ নহে আগুসার ॥ 
বিশ্বামিত্ৰ বোলে শুন কমল-লোচন। 
তোমার বিক্রম আজি দেখিব ত্রিভূবন ॥ 
গুরুর বচনে হাসে কমল-লোচন। 
এক বাক্য বুলি আমি তাথে দেহ মন ॥ 
ধনুখান দেখি গুরু অতি বড় ভর | 
না পারিলে লজ্জা পাই সভার ভিতর ॥ 
রামের বচনে ক্রোধ হইল লক্ষ্মণ | 
আপনাকে আপনে না জান কি কারণ ॥ 
ধন্ুকে গুণ দিব আমি কাৰ্য্য কত বড়। 
কঠোর পণ করিয়াছে জনক নৃপবর ॥ 
শিবের ধন্ত্ুকে গুণ দিব যেহি জনে। 
তার তরে সীতা দেবীক করিব সমর্পণে ॥ 
যদি আজ্ঞা কর CALA কমল-নঞান। 
গুণের কি TTI (১) ধনু করো (2) খান খান ॥ 
যে পর্বতে ধরিয়াছি এ মহী-মগুলে। 
যদি আজ্ঞা কর রাম তোলো! বাহুবলে ॥ 
এক টানে তুলিবার পারো পৃথী-খান। 
ধনুক করিয়া মোর কোন TE জ্ঞান ॥ 
কত বড় বাঁশের ধনুক কমল-লোচন। 
আকাশে ফিরাও যে দেখুক সর্বজন ॥ 
বীর-দর্প করি তবে বলিছে লক্ষ্মণ। 
আমি কথা কহি তোর! শুন সর্বজন II 


-amaa ranne a a a e e e ge ow 


(১) গুণ দেওয়! সামান্য কথা | (২) করি। 


রামায়ণ-_অদ্ভুতাচার্য্য_এন্থ-রচনা-কাল ১৭৪২ ASEL ৫৬১ 


আমিত ধনুত গুণ দেই এহিক্ষণ। 
জনকে করুক সীতা রামেক সমর্পণ | 
রাম বোলে শুন তুমি লক্ষ্মণ ধনুর্ধর | 
কঠোর পণ করিছে জনক নৃপবর ॥ 
লক্ষ্মণে গুণ দিব আমার কোন প্রয়োজন। 
করিবার পারি কর্ম্ম দেখুক সর্বজন ॥ 
অহঙ্কার না করিব সভা-বিদ্যমান | 
ধনুক ধরিব আমি কোন বস্তু জ্ঞান | 
এতেক বুলিয়া তবে উঠিলা নারায়ণ। 
জয় জয় শব্দ করে দেব মুনিগণ ॥ 
গুরুর চরণে রাম কৈল নমস্কার | 
চলিলেন রামচন্দ্র ধনু তুলিবার ॥ 


ভঙ্গ হইল VTS দেবগণের কৌতুক urs | 
আনন্দে ভরিল ত্রিভুবন। 

নাচয়ে নৃত্যকীগণ পবন Cl সঘন 
পরশুরামের হৈল জাগরণ ॥ (১) 

দ্বিঙ্গ করে বেদ-ধ্বনি জয় জয় রঘুমণি 
আনন্দে পূরিল ত্রিভুবন | 

জনক হৈল আনন্দিত দ্বারে দ্বারে নৃত্য গীত 
অদ্ভুত মধুর বচন ॥ 


হস্তিনী চিত্রানী নারী শঙখ্খিনী পদ্মিনী । 
মঙ্গল আচার সবে করিছে রজনী ॥ 
সীতার নিকটে গেল যত বি্যাধরী। 
চৌদিগে ধরিয়া সীতাক তুলিল যত নারী ॥ 
বিধিমতে যে আছিলা স্ত্রী আচার। 

খার পরিত্যাগ সবে করেন সীতার ॥ 
স্মান করাইল সীতাক সানন্দিত TA | 
মঙ্গল আচার সবে করে নারীগণ N 

ata করি পরাইল উত্তম বসন। 

è * অধিবাস কৈল সব নারীগণ ॥ 


অধিবাস। 


———— Ce ee সর 


(১) ধহুর্ভলের শব্দ শুনিয়া পরশুরাম জাগ্রত হইল। 


বঙ্গসাহিত্য-পরিচয় । 


আর কন্তা আছিল উর্ন্মিলা রূপবতী | 
কুশধবজের দুই sal বৃতি আর শ্রুতি ॥ 
চারি কন্যার অধিবাস কৈল বিধিমতে । 
মনসা চলিয়া গেল যথা রঘুনাথে ॥ 

শত নারীগণ আর করিয়া সঙ্গতি | 
অধিবাস করিলেন দেব লক্ষ্মীপতি ॥ 
বাজিতে লাগিল সব আনন্দ বাঁজন। 
মাথে করি নিল সব স্থবর্ণ-চালন ! 
গন্ধর্কে গীত গাএ নাচে বিদ্যাধরী | 
পরম আনন্দ হৈল যথাতে শ্রীহরি ॥ 
চারি সিংহাসনে আছে চারি সহোদর । 
নীলবসন অঙ্গ নব জলধর ॥ 
দুর্বাদল-শ্তাম SY অতিমনোহর | 
নবজলধর-তন্থ শোভে পীতান্বর ॥ 
নবীন বয়স বেশ মনোহর তনু | 
আজানুলম্বিত ভুজ SH কামধেনুঃ ॥ 
বদন দেখিয়া মোহে কতকোটি কাম। 
নারীগণ মোহ যায় কোন বস্ত জ্ঞান ॥ 
অপরূপ দেখি সব ASS হইল | 

যার দৃষ্টি যথা গেল তথাই রহিল ॥ 


চৌদিকে বেড়িয়৷ নিল চারি সহোদর | 
নৃত্য গীত কৌতুকে পোহাইল রজনী | 
পূর্ব্বদিক্‌ প্রকাশ হইল দিনমণি ॥ 
বাজিতে লাগিল সব আনন্দ বাঁজন। 
জাগিয়া উঠিল তবে যত রাজাগণ ॥ 
are: ক্রিয়া করিয়া বসিল সর্বজন । 
বিশ্বামিত্ৰ করিল বিভার শুভক্ষণ ॥ 
বৃদ্ধিশ্রাদ্ধ করিতে চলিল দুই FA | 
জনকের পুরোহিত গৌতম-নন্দন ॥ 
শ্রাদ্ধ করিতে বৈসে জনক রাজন | 
বিধিমতে করাইল রাজাক শ্রাদ্ধ তর্পণ ॥ 
শ্রাদ্ধ করি পাত্র রাজা কৈল সমর্পণ | 
নানা দীন উৎসর্গিয়া' তুষিল ব্রাহ্মণ ॥ 


রামায়ণ__অস্ভুতাচার্ধ্য-_গ্রস্থ-রচনা-কাল ১৭৪২ খ্রষ্টাব্দ | ৫৬৩ 


বেদ পড়ি আবীর্ববাদ কৈল মুনিগণ। 
দেব মুনিগণের রাজা বন্দিল চরণ ॥ 
দশরণ রাজা এথা নান্দীমুখ করে | 
পুরোহিত হইল বিশ্বামিত্র মুনিবরে ॥ 
বিধিমতে কৈল রাজা! শ্রাদ্ধ তর্পল। 
পিতা মাতা মহারাঙ্গা করিয়া তোষণ ॥ 
বশিষ্ঠ মুনিক কৈল পাত্র সমৰ্পণ | 

নানা দান করি তুষিলেক যত মুনিগণ ॥ 
শ্রাদ্ধ দান করিতে বেলা হইল অবশেষ | 
গোধূলি সময় আসি হইল প্রবেশ ॥ 
তিথি আর যোগ গ্রহ নক্ষত্র করণ। 
স্থানে স্থানে বসাইল বশিষ্ঠ তপোধন ॥ 
চতুদ্দিগে বৈসে দেব মুনি রাজাগণ। 
ব্ৰহ্মা আদি সাক্ষাতে বসিল সর্বজন ॥ 
যাইবেন চারি ভাই সয়ন্বর স্থানে। বরসঙ্জা। 
নানা Te অলঙ্কার পরে চাষি জনে ৷ 
রতন মুকুট শিরে কর্ণেত Fer | 
শ্ৰীবৎস কৌস্বতমণি শোতে TEFA ॥ 
কনক-নূপুর পায়ে বাজে রিনি fafa 
চরণ মরুরগতি গজরাজ fafa ॥ 

আগে আগে চলিলেন রাম নারায়ণ | 
তার পাছে চলিল ভরত লক্ষণ AFTA ॥ 


(কি আরে) চলিল রাঘব রাম যায় পরিণয় রাজ | 
এ তিন অনুজ সঙ্গে স্বযম্বর-মাঝ ॥ ধুয়া ॥ 


বিবিধ বিনোদ মালে ছড়ার আটুনি। 
আধ লম্বিত ভালে বিনোদ টালনি ॥ 
চন্দন তিলক আর অলকা বিলোলে। 
চন্দ বৈঠল যৈছে জলধর-কোলে ॥ 

ভূরুর ভঙ্গিমা! তাহে কামদেব-বাণ। 

হেন বুঝি কাদদেব পূরিছে সন্ধান ॥ 
ANTS নয়নে খেলে অপাঙ্গ তরঙ্গ | 
ARs নারীর কাম সোচিছে অমঙ্গ ॥ 


৫৬৪ 


রামের রূপ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
খগপতি জিনি নাসা অধর বান্ধুনি | 
তাহাতে বিচিত্র সাজে দশন সুরণি ॥ 
রত্বকঙ্কণ শোভে মণিময় হার । 
এ তিন ভুবনে নাহি তুলনা তাহার ॥ 
অঙ্গদ বলয়! সাজে ভুজযুগ দণ্ড | 
সুবলিত জিনি মত্ত করিবর-শ্তওড ॥ 
নবঘন-শ্যাম SE বস্ত্র বর পীত | 
নীল গিরিবর যৈছে জড়িতে জড়িত ॥ 
মকরত-সম কান্তি জাঙ্ণু স্থশোভন। 
অরুণ-কিরণ যেন কমল-চরণ ॥ 
চরণ-পল্লব সব চম্পক কলিত | 
রোহিণীর পতি কত জিনিয়া নিন্দিত ॥ 
নবীন বয়স রাম অনঙ্গ হিলোলে। 
কত সুধা বরিষএ মধু রস বোলে ॥ 
দেখিতে আইল তথা Tol নারীগণ। 
সবে মুর্ছাগত হইল দেখিয়া চরণ ॥ 
কে কহিতে পারে তার রূপের মহিমা | 
তিন লোকের পতি তার কি দিব উপমা ॥ 
BEG MACH বন্দে কমল-চরণ। 
পরম পুরুষ রাম দেব নিরঞ্জন ॥ 


আনন্দিত সর্বজন জনকের ভবন 
পুরে বাজে আনন্দ বাজনা | 

দশরথ-রাঁজ-স্ৃুত রূপে গুণে অদ্ভুত 
ত্ৰিভুবনে নাহিক উপমা ॥ 

ব্ৰহ্মা হর পুরন্দর শশী ay দিবাকর 
AIPUA না জানে মহিমা ॥ 

কোটি চন্দ্র জিনি শোভা মোহন মূরতি আতা 
সিথি চান্দে অলকার পাতি। 

দেখিয়া ফোটা ঠাম মূরছিয়! পড়ে কাম 
আলে! FAQ ঘোর রাতি ॥ 

নাসা বর সুন্দর মুখ কোটি সুধাকর 
শ্রবণে কুণ্ডল মণি দোলে। 


রামায়ণ__অন্ভুতাঁচার্য্য_্রন্থ-রচনা-কাল ১৭৪২ খ্বষ্টাব্দ । 


fafa তারা উৎপল যে নঞান যুগল 
যেন ভ্রমর পড়িছে পদ্মদলে ॥ 

জিনি পাক! বিশ্বকল অধর যে যুগল 
দশন ষে মুক্তার পাতি । 

অমিরা মধুর হাস যেন চন্দ্র পরকাশ 
বিদ্যুৎ চমকে ঘোর রাঁতি ॥ 


সঙ্গেত চলিল যত দেবগণ। 
পৃথিবীর যত রাজা আর মুনিগণ ॥ 
আগ বাড়ি নিতে (১) গেল৷ জনক রাজন | 
বেদধবনি করে তবে যত মুনিগণ ॥ 
নানা ate বাজে ঘণ্টা শঙ্খ ধ্বনি | 
মহা শব্দ উঠিল দেখিয়া চক্ৰপাণি ॥ 
TATA স্থানে গেলা রাম নারায়ণ (2) | 
তথা চারি কন্যা পরে রত্ব-আভরণ ॥ 
নীল লোহিত পীত বর্ণ মনোহর | 
চিত্র বিচিত্র শোভে পরিছে অন্বর ॥ 
মুগমদ চন্দন চর্চিত কৈল কেশ। 
খোপায়ে পাটের থোপা দোলে পৃষ্ঠদেশ ॥ 
রতনে জড়িত পরে কিরীট উজ্জল | 
কনক কিরীট পরে করে ঝলমল ॥ 
সুন্দর সিন্দূর-বিন্দু ললাটেত সাজে | 
কনক-কমলে যেন অরুণ বিরাজে ॥ 
কামের কাম SHOR তরঙ্গ জিনিতে। 
মুনিগণ মোহ যায় অপাঙ্গ-ইঙ্গিতে ॥ 
পূর্ণিমার চন্দ্র যেন AJAYA | 
কুরঙ্গনঞানী গণ্ডে দুলিছে কুণ্ডল ॥ 
নক্ষত্র জিনিয়া যেন শোভে শশধর | 
একত্র শোভিছে যেন শশী দিবাকর ॥ 
fay অধর আর নাস! গজমতি | 
বিদ্যুৎপ্রকাশ হাস দশনের জ্যোতিঃ ॥ 


(১) অগ্রসর হইয়া অভিনন্দন করিয়। লইতে | 
(২) রাম যিনি স্বয়ং নারায়ণ | 


৫৬৫ 


চারি Tote বধূ-সজ্জ 


৫৬৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


হার CEJA আর শঙ্খ যে কঙ্কণ | 

স্থানে স্থানে শোভা করে নানা আভরণ ॥ 
কটিতে কিঙ্কিণী সাজে কনক আটটুনি | 
চরণে aria বাজে শুনি রিনি ঝিনি ॥ 
গমন উত্তর গতি রাঁজহংস জিনি। 
নাভি গম্ভীর তাথে মধ্যে দেহখানি ॥ 
পারিজাত চারি খানা দিল AIRA । 
বিচিত্র শোভিছে মালা করের উপর ॥ 
নবীন বয়স চারি বিদগধ বালা | 

সঙ্গেত চলিছে কাম পূর্ণ ষোল কলা ॥ 
অসংখ্য আনন্দ-বাগ্য বাজে নিরস্তর | 
শঙ্খ ঘণ্টা ধ্বনি নাদে হইল কোলাহল ॥ 
জয়ধ্বনি করিল সকল নারীগণ। 

আগে সীতাদেবী যায় পাছে তিন জন ॥ 
এমত আনন্দ আর নাহি agar | 
রত্ব-প্রদীপ সব করিছে শোভন ॥ 

মাথা তুলি চাহে সীতা! রামের বদন | 
BES আচার্যের কবিত্ব RIA বচন ॥ 


(কি আরে) শ্যাম চামর চারু নিন্দিত চিকুর | 
নিবদ্ধ কবরী ভার তাহে নানা ফুল ॥ ধুয়া ॥ 


কি দেখিনু রাম-রূপ শিরে বর বাল! | 
ভুবনমোহন বেশ জিনি চন্দ্ৰকলা ॥ 
মলয়া যে বহে বাত সীমন্ত শোভন! | 
নিবিড় মেঘেত যেন চমকে চপলা! ॥ 
ললাটে নির্মিত বিন্দু সুন্দর সিন্দুর । 
কনক-কমল মধ্যে যেন বৈঠল সর (>) ॥ 
দীর্ঘ নঞানে শোভে কজ্জল DEA | 
মেঘ যেন শোভা করে গগন-মগ্ডল ॥ 
শশী সমতুল্য যেন খঞ্জনের মেল! । 
চন্দ্রের মধ্যেতে যেন কিছু আছে কাল! ॥ 


(৩) Í | 


রামায়ণ _ অদ্ভুতাচাধ্য_ গ্রন্থ রচনাকাল ১৭১২ ata | ৫৬৭ 


তিলফুল তুল্য নাসা বোলে সুমধুর | 
বিশ্ব অধর চারু দত্ত মণি-তুল ॥ 

শ্রবণে কুণ্ডল শোভে মণি ছয় তায়। 
নক্ষত্র-মগুলে শোতে ব্ভার বিনাএ ॥ 
FLF মুক্তামালা দোলে পয়োধর | 
সুরেশ্বরী ধারা যেন সুমেরু-শেখর ॥ 
কণ্টকবিহীন Al RIANA IES | 
কনক-কঙ্কণ যেন পরাইছে বিধাতা ॥ 
করপল্লব শোভে যেন নক্ষত্র উদ্দিত। 
রতন AS তাথে বিধির নিম্মিত ॥ 
কেশরী জিনিয়া তনু মধ্যে ক্ষীণি। 
নাভি গম্ভীর ত্রিবলিত তরঙ্গিনী ॥ 
fa নিতম্ব তাহে শোভেত কিন্কিণী। 
জবন বলিত চারু রামরম্ভ! জিনি ॥ 
চরণকমল সুকমল-কলি-তুল। 

উপরে শোভিত তাহে কনক নুপুর ॥ 
অঙ্গে BAF পুণ চলে গুণশীলা। 
হংসের গমন জিনি নিজ-গতি বালা ॥ 
সমুদ্র-মস্থনে কিব! পাইল শ্রীহরি। 
ইন্দ্রের শচী কিব! শঙ্করের গৌরী ॥ 
ইহার পরে তুলনা দিবার নাহি আর । 
কহেন AES রূপ ভুবনের সার II 


রাম-সীতার জন্য সখীগণের শয্যা প্রস্তুত করা | 

চান্দোয়া টানায় তার! ঘরের ভিতর | 

বিচিত্র পালঙ্ক পাড়ে অতি মনোহর ॥ 
পালক্কের উপরে বিচিত্র বিছানে। 

নেতের বালিস দিল সিথানে পৈথানে (>) ॥ 
ঝাঁপাতে Sal শোতে উত্তম থোপনা। 

গজ মুকুতা তাতে লাগিয়াছে RIRA ॥ 

নানাবিধ পুষ্প ফেলে শয্যার উপর | 

পুষ্পের মধ্যে ক্রীড়া করে TH ভ্রমর ॥ 


(১) শিয়রে এবং পায়ের নীচে | 


৫৬৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কপূর তাম্ব.ল খুইল কন্ত,রী চন্দন। 
প্কান্ন সন্দেশ সখী থুইল ততক্ষণ ॥ 
VAL SHCA খুইলেন সুশীতল জল। 
শর্করা সহিত থুইলা মিঠ৷ নারিকল ॥ 
ঘনাবর্ত দুগ্ধ থুইলেন কটোরা পুরাণ (>) | 
ভক্ষণ করিবেন আসি লক্ষ্মী নারায়ণ ॥ 
শয্যা নিন্মাইয়া সখী দিলেন সাদরে | 
পাদুকা পাঁএ দিয়া প্রভু আইলা মন্দিরে ॥ 


সীতা হারা ইয়া রাম | 


সীতা সীতা বুলি রাম ডাকেন উচ্চেঃস্বরে | 
হাহাকার শব্দ হৈল অমর নগরে ॥ 

রাম বোলেন শুন ভাই প্রাণের TAA | 
ফল আনিবারে গেলা সীতা হেন লয় মন ॥ 
লড় (২) দিয়া বনে গেল ভাই ছুই জন। 
চতুর্দিকে বন প্রভু করে নিরীক্ষণ ॥ 
সীতাকে al দেখেন প্রভু বনের ভিতর | 
গোদাবরীর তীরে গেলেন দুই সহোদর ॥ 
চতুর্দিকে নদীর ঘাট করে নিরীক্ষণ | 
সীতাকে না দেখি প্রভুর আকুল জীবন ॥ 
রাম বোলেন গোদাবরী কর অবধানে | 
তুমি জান সীতা আমার নিল কোন্‌ জনে ॥ 
রাম প্রশ্ন করেন নদী না দেয় উত্তর | 
গলাগলি ধরি কাদে ছুই সহোদর ॥ 

তরু লতা আদি পশু পক্ষীক শুদ্ধি করি। 
তোমরা জান কোথা গেল জনক-ঝিয়ারি ॥ 
রামচন্দ্র পুছেন কেহ না দেয় উত্তর | 
অদ্ভুত রচিল গীত পয়ার সুন্দর ॥ 


(১) কোটা (পাত্র) পূর্ণ করিয়া। 
(২) দৌড়। 





রাঁমায়ণ_-ছিজ লক্ষাণ_-খুঃ ১৮শ শতাব্দী । ৫৬১৯ 


দ্বিজ লক্ষ্মণ-কৃত রামায়ণ | 
রাবণ-বধের পর সীতাকে রাম-সমীপে আনয়ন ও 


অগ্নি-পরীক্ষা | 
রাজা (১) বলে পর সীতা বিচিত্র বসন। 
অঙ্গের মাজ্জন কর পর আভরণ ॥ 
রাম-দরশনে চল বেশভুষা AAT | 
লইব প্রভুর পাশে স্বর্ণ-দোলায় কর্যা | 
জানকী বলেন মোর কায নাই বেশে । 
এইরূপে লৈয়া চল রাঘবের পাশে ॥ 
আমার Btls কিছু দেখুন নয়নে | 
বেশ কর্যা না যাইব রঘুনাথের স্থানে ॥ 
রাজা বলে রাম-আজ্ঞা কে করে লঙ্ঘন | ata অশৌঁকবন- 
এত বল্যা আনাইল! দেব-কন্ঠাগণ N ০ 
TOF চন্দন দিয়া অঙ্গের তুলে মলা। 
ভাগারের বিচিত্র বসন আনাইল্যা ॥ 
স্বর্ণ-দোল! Stal বস্ত্র আচ্ছাদিল তায় | 
শুভ ক্ষণ করি বেলা সীতাকে চাপায় ॥ 
দোলাতে বাঁসল! মাতা "্মঙরি (২) রামচন্ত্রে | 
রাক্ষসগণ চৌদলী তুলিয়া নিল স্কন্ধে ৷ 
সুবেশ কর্যা সীতা যান ভেটিতে রামেরে | 
রাক্ষ-রমণী কত যায় দেখিবারে ॥ 
রামের কাছে যান সীতা মন্দোদরী দেখে | 
বলে অভিশাপ-বাণী ধারা বয় চক্ষে ॥ 
কান্দিতে কান্দিতে রাণী করিল গমন | 
সীতার সাক্ষাতে গিয়া দিল দরশন ॥ মন্দোদ্রীর অভিশাপ | 
সীতার পানে চাহিয়্যা বলিছে মন্দোদরী । 
কোথা ধায় ওগো সীতা আমায় অনাথ করি ॥ 
আমার VS নাশ কর্যা যায় রামের স্থানে। 
যাবা নাত্র পড়িবে রামের বিষ যে নয়নে ॥ 
মন্দোদয়ীর শাপ-বাণী জানকী শুনিল। 
হরিধ বিষাদে মাতা গমন করিল | 


(১) বিভীষণ। (২) স্বরণ করিয়া | 


৭২ 


৫৭৬ 


সীতার অবয়োধ- 
মোচন। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
রামের কাছে যায় সীতা LAAs চিতে | 
কটকে হুড়াহুড়ি সব সীতাকে দেখিতে ॥ 
রাহ্ষস-রমণী সব ধায় রড়ারড়ি। 
তা দেখিয়া বিভীষণ হাতে নিল বাড়ী (১) ॥ 
বিমান হইতে ভূমে নাম্িল রাজন। 
চতুদ্দিগে বেড়্যা বাড়ী নহে নিবারণ ॥ 
কার মাথে বাজে কার পৃষ্ঠে রক্ত AG | 
ভাবে ভুলি মগ্নচিত্ত তবু ধায় রড়ে | 
বস্তাছেন রামচন্দ্র লক্ষ্মণ দক্ষিণে | 
সম্মুখে সুগ্রীব রাজা মন্ত্রী জান্বুবানে ॥ 
ALANS হনুমান্‌ করে কৃতাঞ্জলি। 
বালির কুমার সঙ্গে বীর মহাবলী ॥ 
নল নীল কেশরী আর তপন প্রধান | 
আর যে আছএ কপি কত নিব নাম ॥ 
কটকের হুড়াহুড়ি সীতাকে দেখিতে | 
কলরব করে কিছু না পাই শুনিতে ॥ 


উঠিয়া দাগান রাম রথুকুল মণি। 
বিভীষণে ডাকিয়! বলেন কিছু বাণী ॥ 
সীতাকে দেখিতে সভার সাধ আছে মনে | 
সৰ্ব্বজনে দেখুক সীতা নিষেধ কর কেনে ॥ 
প্রজা সব পুক্র-তুল্য রাজা হন পিতা | 
রাজার রমণী হল্যে সভাকার মাতা ॥ 
মায় দেখিতে a ধায় কি বলিবে কারে | 
অতি রূপবতী হল্যে আপন! AAA ॥ 
দমনে বানরগণ কদাচিৎ রয়। 

যার যে স্বভাব ধর্ম আপনি রাখয় ॥ 

শুন ভাই মিতা আর না কর বারণ। 
ছাড়্যা দেয় সীতাকে দেখুক সর্বজন ॥ 
এত বিবরণ শুন্ত! রামের বয়ানে | 
বিভীষণ রাজ! তবে ভাবে মনে মনে ॥ 


রামায়ণ__ছ্বিজ লন্ষমণ-__খঃ ১৮শ শতাব্দী | ৫৭১ 


আর যত সভাখণ্ড ভাবেন তখন | 

WATS করিছে ACS সীতার TSA ॥ 

হেন কালে দোল! হত্যে বার্যাইল (>) সীতা। 
আকাশেতে পড়ে যেন কত বিছ্যুল্লতা ॥ 
বস্ত্রে অঙ্গ ঢাকে মাতা! লাজে হন লুকি | 

বসন ফুটিয়া রূপ ভুবন আলো দেখি ॥ 

রামের পাদ-পদ্ম ছুটা সীতা নিরখিয়!। 
প্রণাম করেন মাতা অবনী CHET! ॥ 


হরিষ বিষাদে রাম আশিষ FTAA | 

জানকীর পানে চায়্যা বিরূপ বলেন ॥ 

শুনহ জানকী আমি বলি তব ঠাঞ্চি। বিসৰ্জ্জন । 
তোম! হেন স্ত্ৰীয়ে মোর কিছু কাৰ্য্য নাঞি n 

আমি আর গৃহিণী না করিব তোমাক | 

যথা ইচ্ছা তথা যায় দিলাম বিদায় ॥ 

শুনিয়া রামের মুখে দারুণ কাহিনী । 

চক্ষু বায়্যা পড়ে জল জনক-নন্দিনী ॥ 

বজাঘাত সম বাক্য গুনি বুদ্ধিহারা। 


লোচন বাহিয়া দুটী পড়ে জলধারা ॥ 

এই মোর নিবেদন শুন নারায়ণ ॥ সীতার উত্তর এবং 
হনূরে পাঠাল্যে যবে তত্ব করিবার | অগ্রিতে প্রবেশ। 
রামচন্দ্র তখন কেন না বজ্জিলে মোরে ॥ 
অগ্রি-কুণ্ড কর্যা কিম্বা জলে প্রবেশিয়া | 


পরাণ তেজিতাঙ আমি কাতি (২) গলে দিয়া ॥ 
CHUA লক্ষ্মণ একবার চায় মোর পানে। 

আম! লাগ্যা বল কিছু শ্রারাম-চরণে ॥ 

আমি সীতা অভাগিনী না করি কোন পাপ। 
একবার চায় রাম YO সন্তাপ ॥ 
অগ্রি-কুণ্ড কর্যা দেহ HAT লক্ষণ | 

alae প্রবেশ Fan তেজিব জীবন ॥ 

আমার নিমিত্তে রাম কেন পাবে ক্লেশ | 
পাপিনী পুড়িয়া মরুক তোমরা যাও দেশ ॥ 


(১) বাহির হইল। (২) কাইন্তে। 


৫৭২ 


রামের শোক। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


অশ্রু ঝুবে লক্ষ্মণ রামের পানে চান | 
অভিপ্রায় বুঝিয়া বলেন ভগবান্‌ ॥ 
অলজ্ঘ্য রামের বাক্য লজ্ঘবে কোন্‌ জন। 
কুণ্ড খুলিবারে গেলা ঠাকুর লক্ষ্মণ ॥ 
অগ্নিকুণ্ড খুলেন তবে Bate সুত | 

অষ্ট হাত করিল কুণ্ড শাস্ত্রের বিহিত ॥ 
চন্দন-কাষ্ঠেতে সব ভয়াইল Fe | 

তাহার উপরে ঢালে চন্দন শ্রীথণ্ড | 

পাবক প্রদীপ হৈয়া কুণ্ডময় বেড়ে | 
জনক-নন্দিনী স্তব করেন কর-যোড়ে ॥ 
জানকী বলেন ব্রহ্মা তুমি তিন লোকের সাক্ষী | 
লুকাইয়া বে পাপ করে তায় তুমি দেখি ॥ 
বচসি মনসি কায়ে জাগ্রতে স্বপনে | 

রাম বিনে অন্য জন যদি জানি মনে ॥ 
কায়মনোবাক্যে আমি যদি হই সতী । 
তবে অগ্নি তোমার ঠাঞ্জি পাব অব্যাহতি ॥ 
নতুবা যে জান মনে করিবে বিচার | 

কলঙ্ক না হয় যেন রামের আমার ॥ 


এত TM পড়েন সীত! অগ্নির ভিতর | 
বাড়িয়া উঠিল বহ্নি সুমেরু সোসর ॥ 
SeT Be শব্দে ধরণী ভরিল। 

স্বর্গ মৰ্ত্য রসাতিল কাঁপিতে লাগিল ॥ 

উকি দিয়া চান রাম stem ভিতর | 
সীতারে না দেখিতে পাইয়া কান্দেন গদাধর ॥ 
কুণ্ডের ভিতরে সীতা ব্রহ্মার সাক্ষাতে | 
মাতৃ-তুল্য করি ব্রহ্মা রাখ্যাছেন সীতাকে। 
ভূমেতে পড়িয়া রাম ডাকেন সীতা বল্যা। 
দশ দিগ অন্ধকার মুচ্ছাপন্ন হল্যা ॥ 
রক্ত-বর্ণ চক্ষু অশ্রু ঝুরে অবিশ্রীম। 
fats বিনিঞা কান্দেন করুণা-নিদান ॥ 
হায় হায় কিব! হল্য লক্ষ্মী ছাড়া গেল। 
By SH করে প্রাণ সদাই চঞ্চল ॥ 


রামায়ণ__দ্বিজ ভবানী--১৮শ শতাব্দীর মধ্যভাগ | 


আপন বুদ্ধিতে আমি হারালাঙ"সীতায়। 
শুকানে ডুব্যালাঙ তরী তরিয়া দর্যায় ॥ 
সব অন্ধকার সীতা তোমার বিহনে | 
আর না যাইব আমি অযোধ্যা-ভুবনে ॥ 
যে সীতার তরে দুঃখ দশমাস ধর্যা। 
রাবণের সঙ্গে যুদ্ধ প্রাণপণ কর্যা ॥ 
কুড়ি হাতে ধনুক ধরে যমের সমান । 
দেবতা গন্ধৰ্ব্ব যার HTS কম্পবান্‌ ॥ 

হেন জনে বিনাশিয়! উদ্ধারিলাঙ সীতা | 
কি দোষে আমারে লক্ষ্মী ছাড়্যা গেল কোথা ॥ 
ধূলায় ধূসর রাম হল্যা অচেতন | 

আস্তে WCB মুখে জল চালেন লক্ষ্মণ ॥ 
বিভীষণ রাজা কান্দে ধরণী ধরিয়া | 
রামের বয়ান হেরি কান্দে ফুকরিয়া ॥ 
ভাই বন্ধ ধন জন সব হারাইয়া। 

ঘরের সন্ধান বত সীতার লাগিয়া ॥ 
হেন সীতা অগ্রিতে পুড়িয়| হৈল ছাই। 
ধিক্‌ থাকু জীবনে আর কিছু কাষ নাই ॥ 
কান্দয়ে সকল কপি লোটায়্যা ভূতলে | 
রামের রোদনে কান্দে দশ দিকৃপালে ॥ 


দ্বিজ ভবানী-কৃত রামায়ণ | 


SSeS 


লক্ষমণ-দিথিজয় | 


আমার নিকট রক্ষিত ১২০ বৎসরের প্রাচীন পুথি হইতে নকল করা 
হইল। গ্রন্থ-রচনা-কাল অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ | 


তথা হতে বহুদূর করিল গমন | 
আনন্দিত হইল দেখি কুমার লক্ষ্মণ ॥ 
সন্মুখে দেখিল রম্য ঘোর তপোবন। 
মন্দ মলয়-বায়ু বহে ঘন ঘন ॥ 
ফলেমূলে বৃক্ষ সব দেখিতে সুন্দর | 
কোকিলে করএ নাদ অতি ঘোরতর N 


৫৭৪ 


তপোধন-বর্ণন|। 


চল্লকলা। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


মন্দ মন্দ বায়ু বহে পুষ্প সব AY | 
মধুকর-পদভরে Al সব পড়ে ॥ 
নবীন নবীন পত্র অতি মনোহর | 
পক্ষী সবে নাদ করে শুনি পরস্পর ॥ 
দেখিয়া আনন্দ হইল সকল রাজার | 
স্থানে স্থানে সরোবর দেখএ অপার ॥ 
জলচর পক্ষী সব জলের ভিতর | 
দেখিয়া আনন্দ হইল রঘুর কোর ॥ 
পদ্ম-হীন নাই তথ! এক সরোবর | 
হেন পদ্ম নাই তথা নাহিক ভ্রমর | 
দেখিয়া অপুর্ব স্থান অতি সুলক্ষণ | 
রথ হতে নামিলেক কুমার লক্ষ্মণ ॥ 
হন্মস্ত আদি করি যত রাজগণ। 

রথ হৈতে নামিল দেখিতে তপোবন ॥ 
ধনু হস্তে করি যায় কুমার লক্ষ্মণ | 
ধরিছে দক্ষিণ হস্তে পবন-নন্দন ॥ 
অঙ্গদ চলিছে আগে পাছে রাজগণ | 
আনন্দে বেড়ায় বীর সেই তপোবন ॥ 


হেন কালে চন্দ্ৰকলা ইন্দ্রের নন্দিনী | 
জল-ক্রীড়া করিবারে আইল সুবদনী ॥ 
এক শত দাসী সঙ্গে চন্দ্রের TT | 
আপনে নবীন যুবা নব-ঘন-্াম ॥ 
কামেশ্বর নাম তথা রম্য সরোবর | 
সেই জলে ক্রীড়া করে বরাঙ্গনা-বর ॥ 
মুখের লাৰণ্যে কৈল মলিন কমল। 
আখির কটাক্ষে লজ্জা পাইল ভ্রমর ॥ 
কমল সকল অঙ্গ বিদ্ব-ওষ্ঠাধর । 
সুবর্ণ কদলী উরু অতি মনোহর ॥ 
'রুণ জিনিয়া চক্ষু আভা! চন্দ্রসম | 
সেইরূপ দেখি হয় মুনিমন ভ্রম ॥ 
খগ-চঞ্চু জিনি নাসা দেখিতে সুন্দর | 
উপমা! দিবার রূপ নাই ক্ষিতি-তল॥ 


রামাঁয়ণ_দ্বিজ ভবানী--১৮শ শতাব্দীর মধ্যভাগ । ৫৭৫ 


দেখিয়! লক্ষ্মণ বীর চমকিত মন | পরস্পরের efs- 
AFI চাহি রহে কন্তার বদন ॥ সঞ্চীর। 
চাহিতে মজিল মন রূপের নাই সীমা । 

উপমা দিবার নাই অপার মহিমা ॥ 


দেখিয়া লক্ষ্মণ বীর বাড়ে চিত্তে তাপ । 
ভেদিল সকল অঙ্গ বচন-কলাপ॥ 
হেন রূপ গুণ আর না দেখিছি নারী। 
সংসারে হইল জন্ম লক্ষ্মী অবতারি ॥ 
বিস্বয় হইয়া বীর চিত্তে অনুমানি। 
হেন কালে দেখিলেক ইন্দ্রের নন্দিনী ॥ 


প্রথম যৌবন দশরথের নন্দন | 
অভিনব কাম জিনি সিংহের গমন ॥ 
অন্তোস্তে দৃষ্টি হইল তারা দুই জন। 
অন্টোন্তে দরশনে মজিলেক মন ॥ 
ভিন্ন জন দেখিয়! বসনে ঢাকে মুখ । 
জলেতো মজ্ভায় (>) অঙ্গ মনেতো কৌতুক It 
দেখিল পুরুষবর সাক্ষাতে মদন | 

তার পাছে দাসীগণে করে আলোকন ॥ 
বোলে শুন চন্দ্ৰকলা চল যাই ঘর | 
দেখিল APINA Copal ২) কলেবর ॥ 
Copal at দেখিয়া দেবতা মোহ ata | 
হেন অঙ্গ অভিনব যুবরাঁজে চাএ ॥ 
pee বোলে সখি শুন মোর বাণী। 
দেখি নব যুবরাজ হিন্দোলে পরাণী॥ 
যখনে চাহিল মোরে নব যুবরাজ। 
হানিলেক প্রেষ-বাণ হৃদয়ের মাঝ ॥ 
এত বলি চন্দ্ৰকল!| গাও বস্ত্র দিল। 

RQ TIR করি ঘরে চলি গেল ॥ 


তথা হতে Fal যদি হইল অদর্শন। 
চিন্তাকুল হইলেক কুমার লক্ষ্মণ ॥ 


(১) নিন্দিত করে। (২) তোমার । 


শশা o 


মা gee 


৫৭৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কম্যার অদর্শনে লক্ষণের না দেখিল চন্দকলা গেল কোন্‌ ভিত। 
a মনে মনে মহাবীর হইল চিন্তিত ॥ 
নয়নে না দেখি পথ সর্ব অন্ধকার | 
পাঁপী সবে বেমতে না দেখে স্বর্গ-দ্বার ॥ 
ক্ষুধাএ বিকল যেন ক্ষুধাতুর জন। 
ধন হারাইয়৷ যেন বিলপে কৃপণ ॥ 
কি দেখিলুম ক্ষিতি-তলে বদন-মাধুরী। 
সেই নীল-কাঁন্তি মনে বিম্মবিতে নারি ॥ 
HARTY যে প্রেম-বাণে দহে কলেবর | 
ঘন ঘন শ্বাস মুখে বহে নিরস্তর ॥ 
এমত দেখিয়া সবে বলিল বচন। 
বিচলিত মন কেনে রঘুর নন্দন॥ 
হনুমস্ত সম্বোধিয়া বলে AAA | 
বিরস বদন কেনে ধানুকী লক্ষ্মণ ॥ 
হস্তষোড়ে দীড়াইল পবন-নন্দন। 
বদন তুলিয়া চাহ নর-নারায়ণ ॥ 
কোন্‌ চিন্তা ভাব গোসাঞি কহ আন্ধা স্থানে | 
তোহ্মার জসাধ্য কিবা এ তিন ভূবনে॥ 


লক্ষ্মণে বোলেন বাপু শুন মোর বাণী। 
TI-A মোর সম কেবা আছে মানী ॥ 
দেবতা করিলুম বশ মেঘনাদ জিনি। 
আসিতে বলিল মোরে রঘু-বংশ-মণি ॥ 
সেই তপোবন দেখ মিলিল আসিয়া | 
মোর প্রাণ দহে বাপু কন্তার লাগিয়া! ॥ 
ব্যর্থ মোর রাজ্য ধন জীবন যৌবন। 
যদি বা এহার সনে না হয় দর্শন ॥ 
কোথা গেল চন্দ্ৰকলা না দেখিল আর | 
জন্মাস্তরে পাপ কিবা! করিল অপার ॥ 
জন্মান্তরে ভোগ কিবা আন্ধি সে বঞ্চিল। 
তবে কেনে বিধি মোরে বঞ্চিত হইল॥ 
না করিব যুদ্ধ আঙ্গি সব যাও ঘর। 
তপস্বী Cor জঙ্গি যাইব দেশাস্তর ॥ 


রামায়ণ_দ্বিজ ভবানী--১৮শ শতাব্দীর মধ্যভাগ | ৫৭৭ 


রাম-সীতা-চরণে কহিও নমস্কার | 
ASP হইয়া গেল লক্ষ্মণ কুমার ॥ 
অঙ্গদ যে বীর যাও কিছ্ষিন্ধ্যা নগর | 
যার যেই দেশে যাও দেখি রঘুবর ॥ 
আছাড়িয়া ধনুর্বাণ ভূমেতে ক্ষেপিল। 
স্বর্গে যাইতে মহাবীর উদ্যম করিল N 
ইন্দ্রের নন্দিনী কিবা শিবের নন্দিনী । 
জিনিয়া আনিব athe কহি পুনি পুনি n 
সমবেত দেহপাত যদি হএ রণ। 
তথাপি করিব যুদ্ধ কন্তার কারণ ॥ 


এ বলিয়া মৌন হৈল কুমার লক্ষ্মণ। 
কহিতে লাগিল তবে যত রাজগণ ॥ 
অঙ্গদ প্রভৃতি আর TS রাজগণ। 
কহিতে লাগিল তবে বিনয় বচন ॥ 
অবধান করি শুন বীর যুবরাজ । 
একবার রঘুবংশে রাখিল! যে লাজ ॥ 
ofa জগতের নাথ জানে ত্রিভুবন। 
উচিত না হয় তোক্ষার এবম্বিধ মন ॥ 
রঘুনাথে গ্জিবেক রাজসভা-মাঝ । 
কি বলিয়! প্রবোধিবা রঘুবংশ-রাজ ॥ 
তোদ্দার WAS আছে জগতমোহিনী | 
তবে কেনে অন্ত মন হএ রথুমণি I 
স্থির হও মহাবীর গ্রহ (১) ধন্ুর্বাণ। 
পূর্বন্গন্মে নারী হইলে হইব বিস্বমান ॥ 
এত শুনি বলিলেক কুমার লক্ষণ | 
চতুর্দিকে বিচার করহ সর্বজন ॥ 
আপনে বেড়াইব আন্ধি হইয়! পদরখী | 
চল বীর হনুমন্ত পালহ আরতি (2) n 
লক্ষণের আদেশে উঠিল সর্বজন । 


বিচার করিতে (৩) Cre যায় ততক্ষণ ॥ 
চলিল অঙ্গদ বীর বিষাদিত মন | 


বৃক্ষপত্র ব্যাপিয়া চলিল সৈম্তগণ ॥ 


(১) গ্রহণ কর। (২) আজ্ঞা। (৩) খুঁজিতে। 


৫৭৮ 


অগন্তা-আশ্রমে। 


(>) 


বঙ্গ-সাহিত্য পরিচয় | 


কালজিত রাজ চলে সবার প্রধান। 
আপনে লক্ষ্মণ চলে হাতে ARAYA ॥ 
প্রেমে পুলকিত অঙ্গ স্মিত্রানন্দন। 
পদভরে TAS কাপে ঘনে ঘন ॥ 
হৃদ্‌-গঙ্গার পুরে যত করি বিচরণ। 
দেখিলেক অগস্ত্যের উত্তম আশ্রম | 
চতুৰ্দ্দিকে রস্তাবন মধ্যে মধ্যে ঘর। 
তথা বসি তপ করে মহামুনিবর ॥ 
এক শত মুনি আছে তার পরিবার। 
দেখিয়। হইল ভয় সকল রাজার ॥ 
BANC (১) জাঁনাইল লক্ষ্মণ-গোঁচর | 
প্রণাম করিয়া কহে যোড় করি কর ॥ 


মুনির আশ্রম এক পাইল দরশন। 
লক্ষ্মণে বোলেন আঙ্গি করিব গমন ॥ 
হনুমন্তে বোলে প্রভু আন্ধি যাই আগে। 
মোর পাছে আসিব যতেক বীরভাগে ॥ 
এ বলিয় হুনুমান্‌ সত্বরে চলিল। 

মুনির গোচরে গিয়া দরশন দিল ॥ 
প্রণাম করিয়া বোলে বীর হনুমান্‌। 
নিবেদন করি গোসাঞি কর অবধান ॥ 
তোমার গোচরে আইল কুমার লক্ষ্মণ। 
আন্ষাকে পাঠাই দিল জানাইতে কারণ I 
উদ্দেশিয়া যার পদ সদা কর ধ্যনি। 
সাক্ষাৎ মিলিল আসি সেই ভগবান্‌ ॥ 
মোর নাম হন্মস্ত পবন-নন্দন। 

শুনি হরধিত হৈল মুনি মহাজন ॥ 

লক্ষ্মণ উদ্দেশে মুনি করিল গমন। 

হেন কালে যুবরাজ মিলে ততক্ষণ ॥ 
হনুমন্তে চিনাইল কুমার লক্ষ্মণ | 
'আশীর্বাদ করিলেক মুনি তপোধন ॥ 
করে ধরি আলিঙ্গন কৈল মহাশয় । 
ভক্তিভাবে পদধূলি লক্ষ্মণে যে লর ॥ 


Sata = Aly | 


রামায়ণ _দ্বিজ ভবানী--১৮শ শতাব্দীর মধ্যভাগ | ৫৭৯ 


লক্ষ্মণে বোলেন মুনি শুন মোর বাণী। 

কি হেতু আসিছি আদ্ছি চিন্তা কর পুনি ॥ 
মুনি বোলে অঙ্গ মোর হইল নির্মল । 
সাক্ষাতে দেখিল BPH বদন-কমল ॥ 

যে কর্মে আসিছ SH পুরাইৰ আশ। 
foul ছাড় যুবরাজ না কর আশ্বাস ॥ 
coral লাগি বিধাতা এ রাখিয়াছে নিধি । 
তাকে লইয়া! জিনিবা যে রাজগণ আদি ॥ 
ইন্দ্রের নন্দিনী দেখি তুক্ষি মোহ গেল!। 
যেন ofa তেন রাম বিধাতা feet ॥ 
মুনি বোলে ইন্ত্রদেব আইল তপোবন। 
বধিল দানব দৈত্য বিচারি ভূবন ॥ 

আজ্ঞা কর মহামুনি সঙ্গতি যাইতে | 

ন পারি পামর চিত্ত আন্ধি ধরাইতে (>) 1 
পদ্মপত্রের জল যেন করে টলমল | 

তেমত আঙ্গার চিত্ত শুন মহাবল ॥ 


মুনি বোলে সঙ্গে চল সুমিত্রা-কোউর | 
কন্তা-রত্ব দিব তোঁক্ষা প্রতিজ্ঞা যে মোর ॥ 
এত শুনি মুনি সঙ্গে চলে ধনুদ্ধীর | 
ক্ষণেকে চলিয়া গেল কন্তার বাসর (২) ॥ 
মুনির সহিতে গেল পঞ্চ HRA | 
পদভরে TAS! কাপে থর থর ॥ 
মহাবীর LTS পবন-নন্দন। 

সুদাম নৃপতি আর কুমার লক্ষ্মণ ॥ 

এহি সব সঙ্গে মুনি উপস্থিত হইল। 
লক্মণের আগমন কহিতে লাগিল ॥ 
দেখে DHF তবে আছে ভূমিতল। 
আপনে মোছয়ে মুনি নয়নের জল ॥ 
মুনি বোলে দাসীগণ কহ সমাচার । 
জ্ঞানহীন হই কেন আছ য়ে কন্তার ॥ 
কেনে অলঙ্কার AR ধরণী লোটায়। 
দাসীগণে বোলে কথা কহনে না যাএ | 





0) চিতে ধৈর্য ধারণ করিতে । ডে হৃহ।. 


৫৮০ 


BAENA নিবেন | 


মুনির ST | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
স্নান করিয়! কন্যা হইল অচেতন। 
জিজ্ঞাসিয়া মহামুনি চাই ত কারণ ॥ 
মুনি বোলে চন্দ্রকলা কহ সমাচার । 
শোকাকুল চিত্ত কেন দেখিএ তোমার ॥ 
অঙ্গরাগ নাই কেন গলিত বসন। 
নয়নেত জলধারা বহে কি কারণ ॥ 
Soe নরপতি স্বদেশী ব্রাহ্মণ | 
পদবন্দে ইতিহাস করিল রচন ॥ 


শুন মুনি দুঃখের কাহিনী | 

গেল আন্গি সরোবর স্নান করিবার তর (১) 
সখীগণ করিয়া সঙ্গিনী ॥ 

থাকিয়া জলের মাঝ দেখিলাম যুবরাজ 
কোটি চন্দ্র জিনি মুখ-ঠাম | 

কণ্ঠে দিব্য রত্রমালা যেন শোভা করে তারা 
নানা সাজে যেন খনশ্তাম ॥ 

নবরঙ্গ মহাবল হাসে বীর খল খল 
চাহিতে হরিয়া নিল প্রাণ। 

সত্য করিলাম আঙ্গি শরীরে না সহে পুনি 
বিষ খাইয়া তেজিব পরাণ n 

কোটি চন্দ্র জিনি মুখ দেখি হইল কৌতুক 
কোন্‌ বিধি হরি নিল তবে। 

দারুণ মুখের ঠানে ভুবন মোহিতে জানে 
দেখি মোর মজিলেক FA | 

নব জলধর জিনি অঙ্গের বরণ খানি 
হেন মনে দেখি অনুক্ষণ ॥ 

শুন শুন মুনিরাজ জীবনের নাই কায 
না দেখিলে সে টাদ-বদন। 


মুনি বোলে চন্দ্রকলা তোঁহ্মার জীবন ভাল! (২) 
পতি পাইল! নর-নারায়ণ ॥ 

ব্রহ্মা তোকে দিল বর বলিলেক পুরন্দর 
সেই নাথ দেখিলা নয়নে | 


(১) তরেস্জন্ত। {২) ভালস্ন্ত | 


রামায়ণ দ্বিজ ভবানী-_১৮শ শতাব্দীর মধ্যভাগ । ৫৮১ 


জিনিতে নৃপতিগণ সঙ্গে লইয়া রাজগণ 
ভ্রময়ে যে দেশ-দেশান্তর ॥ 

পথক্রমে CAPAC আসিলেক তপোবনে 
coral দেখি মজে তান মন | 

Cor যেন নাই জ্ঞান তেন মত তান প্রাণ 
অন্টোন্তে হইছে সন্ধান ॥ 

cornits কহিতে মৰ্ম্ম জানাইলুম এহি ধর্ম 
লক্ষ্মণ ষে নর-নারায়ণ। 

শীভ্রগতি পাঠায় চর জালাউক পুরন্দর 
আসিতে দেবতাগণ সঙ্গে । 

হেন কালে সহচরী পাঠাইল সুরপুরী 
দেবসভা অতিশয় রঙ্গে ॥ 


ইন্দ্রের গোচরে গিয়া বোলে পুটাঞ্জলি হইয়া ইন্ত্রের আগমন। 
লক্ষ্মণ বীরের আগমন | 

শুনি Sa হরযিত আনন্দিত অতুলিত 
দেবসঙ্গে করিল গমন ॥ 

বলিয় কন্যার আগে হেন বীর মিলে ভাগ্যে 
পরশনে পাপ হএ নাশ | 

ধন্য মোর কন্তা হৈল নারাষণ বর পাইল 
পবিত্র হইল মোর কুল। 

চল চল দেবগণ দেখি নর-নারায়ুণ 
চলহ সকল সহচরী | 

সভাকারী সঙ্গে করি চল সব সহচরী 
শীঘ্র কহ চক্রকলা-স্থানে ॥ 

কন্তার সমীপে গিয়া সকল কহিল ধাইয়া 
দেবসঙ্গে আইসে পুরন্দর । 

সভা করিবার রঙ্গে সভাকারী আনে সঙ্গে 
Mia এহি আজ্ঞা কর ॥ 

মুনি বলে সভা কর যেমত FHF বর 
দেখিয়া! প্রশংসে যেন সর্ব্বে। 

মুনির আদেশ পাইয়া সভাকারী গেল ধাইয়া 
বিচিত্র নিৰ্ম্মাণ সভা করে n 


৫৮২ 


বিবাহের উদ্যোগ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


মুনি বোলে চন্দ্ৰকলা অল্প মাত্র আছে বেলা 
আন্ধি যাই যথা যুবরাজ । 

তোমার সংবাদ শুনি আনন্দিত হইব পুনি 
মৃতদেহে সঞ্চরিব জীব। 

শুনিয়া মুনির বাণী বোলে কন্যা সুবদনী 
চল শীঘ্র জানায় সংবাদ ॥ 

দারুণ বসন্ত কাল fea মোর জঞ্জাল 
শীঘ্ব যাউক বোল মুনিবর | 

মুনি বোলে চিত্ত শান্ত করিলে পাইব৷ কাস্ত 
সন্ধ্যাকালে নব ঘন শ্যাম | 

শ্রীরামের ইতিহাস শুনিলে পাতক নাশ 
কি করিতে পারে মহাপাপে ॥ 


সর্ধবদেব সঙ্গে করি মিলে পুরন্দর । 
যার যেই যোগ্য স্থানে বসিল ASA ॥ 
ধবল যে বস্ত্র উড়ে মন্দ মন্দ বায়। 
স্থানে স্থানে BCVA উপরে দীপময় ॥ 
শতে শতে দিউটা ধরিল চারি পাশ। 
সভা দেখি দেবরাজ মনে মনে হাস ॥ 
মুনি সম্বোধিয়া বোলে দেব পুরন্দর । 
কোন্‌ স্থানে চন্দ্ৰকলা কন্যারত্ন মোর ॥ 
শুনিয়া ব্ৰাহ্মণী সব করএ মঙ্গল | 
সাজাই আনিতে যাউক দেবতা সকল ॥ 
দেবতার তেজে হউক পৃথিবী উজ্জল। 
নৃত্য গীত করহ মঙ্গল কুতৃহল ॥ 
ন্ুবর্ণরজত-বুষ্টি কর তপোবনে। 
রত্নময় দেখে যেন রঘুর নন্দনে II 

ই সব বলিয়া গেল রঘুর নিকটে | 
দেখিলেক চন্দ্ৰকলা পড়িছে সঙ্কটে ॥ 
জানিয়া এ সব তত্ব দেব পুরন্দর | 
coral প্রাণনাথ এথা আসিছে সত্বর ॥ 
জনক দেখিয়া কন্তা প্রণাম করিল | 
বসনে ঢাকিয়া মুখ আড় হৈয়া রৈল ॥ 


রামায়ণ _দ্বিজ ভবানী - ১৮শ শতাব্দীর মধ্যভাগ । 


তার পাছে পুরবাসী যত যত নারী । 
স্নান করাইয়| দিল অলঙ্কার সাড়ী ॥ 
কপালে সিন্দুর-ফৌটা দেখিতে সুন্দর | 
সখীগণ সঙ্গে চলে যথা স্বরম্বর | 

শঙ্খ ঘণ্টা বীণা বাছ জোকারের নাদ। 
নারীগণে গীত গাহে শুনিতে সুস্বাদ ॥ 
পিনাক বরাহ WD রুদ্র কপীনাস। 
শুনিয়া এ সব ধ্বনি সভার উল্লাস ॥ 
ঢাক ঢোল নানা বাদ্য বাজে ঘন ঘন। 
স্বয়ন্বর-স্থানে গিয়া দিল দরশন ॥ 

এথা বীর যুবরাজ আসিবার তরে | 
সাজিয়া সকল বীরে সিংহনাদ করে ॥ 
পুণ্যবস্ত রাজ! নরপতি জয়চন্দ্র । 
শ্লোক ভাঙ্গি অভিষেক কৈল পদবন্দ ॥ 
উত্তম ভবানী দ্বিজ রচিল পয়ার | 
ইতিহাস ভবসিন্ধু পাপ তরিবার ॥ (১) 








(>) নোয়াখালির নিকট কোন স্থানে এই জয়চন্দ্র নৃপতির রাজধানী 
ছিল। এই পুস্তক তাহারই আদেশে দ্বিজ ভবানী কর্তৃক বিরচিত হয়। 
পুস্তক রচনার পারিশ্রমিক ও উদ্দেশ্যে পুথির শেষে এই ভাবে বিবৃত 
হইয়াছে। 


জয়চন্দ্ৰ নরপতি রাম ইতিহাস অতি 
যত্বে সে করিল পদবন্দ। 

দ্বিজবর ভবানী আপনা সাক্ষাৎ আনি 
দিনে দিনে দশ দুদ্রা দান। 

শুন শুন দ্বিজবর ভবসিন্ধু পার কর 
লিখিয়া রামের গুণকথা। 

atata যে অধিকার প্রজা সব দুর্বার 


দিনে দিনে যত পাপ করে। 


এহ! হতে উদ্ধার আমারে ॥ 


৫৮৩ 


৫৮৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
জগদ্রোম রায়ের রামায়ণ | 


জগদ্রাম রায় বাঁকুড়া জেলার অন্তর্গত দামোদর-নদের তটবর্তী ভুলুই 
গ্রামে প্রায় ১৫০ বৎসর পূর্বের জন্মগ্রহণ করেন। ইহার বংশধরেরা! এখনও 
উক্ত গ্রামে বাস করিতেছেন । ইহাদের গৃহে জগদ্রাম রায় বিরচিত যে 
রামায়ণ মহাকাব্যখাহি অদ্যাপি পুজিত হইয়া থাকে, শুনিতে পাওয়া যায় 
তাহা জগদ্রাম রায় ও তাহার পুত্র রামপ্রসাদ রায়ের স্বহস্তলিখিত। 
পিতাপুত্র উভয়েই রামারণ রচনা করিয়াছিলেন । হূর্গীপঞ্চরাত্রিতে রাঁম- 
প্রসাদ রায়েরও ভণিতা আছে। 


হর-পার্ববতী-সংবাদ | 
[ কবি জগপ্রাম রায়-বিরচিত রামায়ণ মহাকাব্যের অস্তর্গত হুর্ণীপঞ্চ 
রাত্রি-নামক খণ্ডকাব্য হইতে SHS |] 


পা্বতী-বন্দন| | 

জয় পার্বতী হর হুর্গীতি 
প্রণতি তব চরণে। 

সেই সে ধৰন্ত পরম পুণ্য 
যে লভে তব শরণে ॥ 

মুকতিদাত্রী শিখর-পু্রী 
নাস্তি তব মা উপমা | 

তব চিত্র অতি বিচিত্র 
বেদে দিতে নারে সীমা ॥ 

মূল প্রকৃতি নাস্তি আকুতি 
পরম জ্যোতিরূপিণী। 

এ সব সৃষ্টি সে তব দৃষ্টি 
সচরাচরব্যাপিনী ॥ 

বিহীন- af শুনহ বর্ণ 
দৃগ্বলহীন-নয়না। 

রসনারহিত স্বাদ বিদিত 
হীন চরণে গমনা ॥ 

সলিলে fad অনলে দগ্ধ 
রবিতে প্রথর কিরণা। 

pra শিতল সে তুমি সকল 


অগণিত গুণ বরণ ॥ 


রামায়ণ জগদ্রীম_-খঃ ১৮শ শতাব্দীর মধ্যভাগ । 
লগত-বন্দ্য তুমি অনিন্দ্য 
হ'রি-হর-বিধি-পুঞ্জিতা। 
অতি অধৰ্ম্মী আমি seat 
মোর কেহ নাহি মাতা ॥ 
করুণাএনেত্রে চাও FXG 
হে ত্ৰিনয়ণি একবার | 
তারা নাম তার রাখ এইবার 
আমি সে করেছি সার ॥ 
না জনি oy পূজন-অস্তর 
= যন্ত্রবিহীন পূজা। 
দেখি পামর মা দুঃখ হর 
wal কর দশতুজ! ॥ 
তৰ চরিত্র পঞ্চক-রাত্র (১) 
গান শুনি কর দয়া | 
হবে স্বপক্ষ কর কটাক্ষ 
বিতর সম্পদ-ছায়া ॥ 
প্র জগক্ধে গায় | এ বর চায় 
যুগ রাতুল চরণে | 
তব ও qf হৃদয়ে Ue 
হয় যেন সে মরণে ॥ 
কৈলাসে শিবশিবার কথোপকথন । 
ৃ খরাবণ-বিজয়ের নিমিত্ত যাত্রা করিবার পূর্বে ভগবান্‌ are 
| প্রস্রবণ-পর্বতে শরৎকালে অকালে দেবীর বোধনপূর্ব্বক 
পূজারস্ত করেন। দেবীকে মন্তরোচ্চারণ পূর্কাক আহ্বান করিবামাত্র 
কৈলাস-পর্বতে দেবীর আদন টলিল। সেই সময়ে ভগবতী শিবের সহিত 
যেরূপ কথোপকথন করেন, নিম্নে তাহাই বর্ণিত হইয়াছে। ] 
কৈলাসেতে একাসনে হরগৌরী ছুই জনে 
প্রেমে রসাবেশে বসি ছিল্যা। 
হেন কালে সিংহাসন টল বল (২) করে ঘন 
frags সচকিত হল্যা ॥ 
করপুটে কাত্যায়নী প্রণমিয়। শূলপাণি 
জিজ্ঞাসা করেন বিবরণ। 


(১) পুস্তকের নাম ভুর্গা-পঞ্চরাত্র | w টলমল । 


নি 


৫৮৫ 


৫৮৩৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বল প্রভু ভূতনাথ কেন হেন অকম্মাৎ 
টলবল FIA আসন N 

শুন ত্রিনয়ন ety বাম অঙ্গ নাচে কভু 
দক্ষ অঙ্গ (১) ম্পনয়ে SAA | 

Fe থাকি হর্ষমনে কতু প্রাণ কাদে কেনে 
হরিষ বিষাদ হছ্যে ঘন ॥ 

কি জানি কি লভ্য হয় নাজানি কি অপচয় 
বুঝিতে না পারি কিছু আমি | 

ক্ষণে HOS জিহবা কাটে ক্ষণে কেনে হর্ষ উঠে 
এ কি বটে বল মোর স্বামী ॥ 

স্বর্গ মর্ত্য রসাঁতলে ডাকে CHA দুর্গা বল্যে 
কে পড়িল বিষম শঙ্কটে। 

স্থির হত্যে নারি আর বল বটে কি প্রকার 
দ্রুত যাৰ তাহার নিকটে ॥ 

ভবানী-ভারতী শুনি ধ্যানে বসি শূলপাণি 
জানিলেন সকল কারণ | 

ACFE ATS গাত্র প্রেমে ছর ছল নেত্র .. 
আনন্দ উথলে ঘনে ঘন ॥ 

শিব কন শুন শিবা আজি অতি শুভ দিবা 
পরম আনন্দ করি মানি। 

কিক্ষিন্ধ্যা কাননে হরি প্রতিমা প্রকাশ করি 
তোর পুজা করিবেন তিনি ॥ 

নিৰ্ম্মাইয়া দশভুজা আশ্বিনে তোমার পুজা 
প্ৰকাশিলা রাজীবলোচন। 

যাটি সহত্রেক মুনি সঙ্গে লয়্যা চক্ৰপাণি 
তোমারে করেন আবাহন ॥ 

যে পুজা বসন্তে ছিল সে শরতকালে হল্য 
ইহা বই কি আনন্দ আর | 

প্রভু রাম satiate তিনি পূজা কৈল্যা যদি 
তবে হল্য সংসারে বিস্তার ॥ 

বাম অঙ্গ নাচি উঠে এই সে মঙ্গল বটে 
চল চল চণ্ডিকা! চপলে। 


(১) দক্ষিণ অঙ্গ | 


(>) লও । 


রামায়ণ__জগদ্রীম খ্ঃ ১৮শ শতাব্দীর মধ্যভাগ | ৫৮৭ 


গুহ গজানন CHE (>) ব্যাজ আর না করিহ 
লঘুগতি চল ভূমিতলে ॥ 

জগন্রাম কাব্য কয় মোর যেবা ভাগ্যে হয় 
তব নাম পতিত-পাবনী । 

প্রাণের প্রয়াণ-কালে জিহবা যেন রাম বলে 
তবে তব নামগুণ জানি ॥ 


শিব-বাক্য শ্রবণে দেবীর ক্রোধ | 


শঙ্করের কথা শুনি বলেন শঙ্করী। 

বাম অঙ্গ নৃত্য শুভ বলিলে বিচারি ॥ 
দক্ষ অঙ্গ নাচে তাহে কিবা হবে হানি । 
বিবরণ ত্রিলোচন বলিবে এখনি ॥ 
শ্রীরাম করেন পূজা কি কাৰ্য্য বিশেষ। 
বনিতারে বিবরিয়ে বল ব্যোমকেশ ॥ 
গঙ্গাধর কন শুন গণেশ-জননী | 

অল্প অপচয় বটে না মান সে হানি ॥ 
পূজা প্ৰকাশিলা রাম তার যে কারণ। 
সে কথা গণেশ-মাতা শুন দিয় মন ॥ 
প্রভু রাম গুণধাম দেবের কারণে। 
দশরথ-গৃহে জন্ম লভিলা আপনে ॥ 
পিতার বচন পালিবারে এল্যা বন। 
রাবণ করেছে তার জানকী হরণ ॥ নিক Gece 
রাবণ তোমার দাস রামচন্দ্র জানি। এ 
তব পুজা আরস্তিলা শ্রীরাম আপনি ॥ 
তোমারে করিয়া তুষ্ট মাগিবেন বর। 
স্ববংশেতে ধ্বংস তবে হবে লক্কেশ্বর ॥ 
এ নিমিত্তে ofan চিত্তে ভাবহ ভবানী | 
রাবণ হইবে নাশ এই মাত্র হানি ॥ 
এই অপচয় তেঁই নাচে দক্ষ অঙ্গ। 
অল্প দায় বটে মন না করিহ ভঙ্গ ॥ 
পিতল বিফল হয় পাইলে কাঞ্চন। 
ইন্ধন করিয়ে ত্যাগ মিলিলে চন্দন ॥ 


-o পা সস A 





„im — 


৫৮৮ 


দেষীর CHS | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কৃপ-জল fast যদি পাই গঙ্গাজল। 
শুক্তির বদলে দিয়ে পাই মুক্তাফল ॥ 
পাষাণ ব্যত্যয় দিয়ে স্পর্শমণি মিলে! 
এ সকলে হানি কি পরম TST বলে ॥ 
রাবণ ত্যজিলে যদি রাম তুষ্ট হন। 
ইহা হত্যে লভ্য কিবা ত্ৰিভুবনে ধন | 
সংসারের পূজ্য যিনি পুজিবে তোমায়। 
এ আনন্দ পঞ্চমুখে বল! নাহি যায় ॥ 


হরের ব্দনে হেন শুনি হৈমবতী | 
কোপ করি কন কিছু কাত্যায়নী তথি ॥ 
ভক্তের বিপত্য হবে চিত্তে ভেদ হল্য। 
লোহিত লোচন পূৰ্ণ ঘৰ্ম্ম উপজিল ॥ 
কলেবর থর থর কম্পিত অধর | 
মহাদেবে মহাঁনায়া বলেন উত্তর ॥ 

উগ্র হয়্যা উগ্রদেবে বলেন পার্বতী | 
তোমাকে কথাকে মোর অসংখ্য প্রণতি ॥ 
কি বল কাশাবিলাস এ অল্প দায় বটে। 
যে কথায় প্রাণ যায় হিয়া মোর ফাটে ॥ 
feed আগুন মোর উঠিল জলিয় | 
সেবক-বধের কথা কর্ণেতে শুনিয়া ॥ 
শুন ভূতনাথ এবে বলিব উচিত। 

ভূত ভবিষ্যতে হেন না দেখিয়ে রীত ॥ 
জনক জননী ভাবে SAC সেবক | 
যারে ভজে সে জানয়ে যেমত বালক ॥ 
সেবক AGS হয় এমত সম্বন্ধ | 
ভক্তের উন্নতি হল্যে প্রভুর আনন্দ ॥ 
দাসের দুর্গতি হল্যে স্বামী দুঃখ মানে | 
এইরূপ আচরণ করে fea ॥ 

সে তুমি অখিল-স্বামী কি বল বচন। 
কৌশল করিয়া! বুঝি বুঝ মোর মন ॥ 
একবার শিব বলি যদি কেহ ডাকে | 
পূণ ধরি শক্কটে সহায় হও তাকে ॥ 


রামায়ণ _জগদ্রাম খন? ১৮শ শতাব্দীর মধ্যভাগ | ৫৮৯ 


উগ্র তপ তব জপ করিল রাবণ | 
ধ্যান করি যুগ তরি কৈল অনশন ॥ 
এক পদে তা পর সহস্র বর্ষ ছিল। 
সহস্র ACS এক He কাটি দিল ॥ 
দশ দশ শত বর্ষে দশ শীর্ষ (১) দিয়! 
তব পদ সেবিল সকল তেয়াগিয়া ॥ 

সে কালে সরল Sarl কি বর না দিলে | 
পুত্র বলি অগ্নিকুণ্ড হত্যে কোলে নিলে ॥ 
মোর ক্রোড়ে দিয়! পুনঃ বলিলে আমারে | 
জ্যেষ্ঠ পুত্র রাবণের ভার লাগে তোরে (২) ॥ 
তদবধি লঙ্কাপুরে মোর হল্য AWA | 
উগ্রচণ্ডা খাণ্ড! ধরি রক্ষা করি দাস ॥ 
সে সব বৃত্তান্ত নাকি নিতান্ত তুলিলে। 
বুঝি ভোলানাথ ভাঙ্গে ভমে ভুলি গেলে ॥ 
রাবণ ভুবনে মোর ভক্তের প্রধান। 
BSH গণেশ নহে তাহার সমান ॥ 
ASST রাবণেরে জানয়ে সংসারে | 
সে যদি মরে ধিক্‌ থাকুক মো সবারে ॥ 
আমি দুর্গা দুর্গতিনাশিনী মোর খ্যাতি | 
মোর দাস করে নাশ কাহার শকতি ৷ 
প্রচণ্ড! চামুণ্ডা আমি খাণ্ডা ধরি যাব। 
রাবণেরে পৃষ্ঠে রাখি সংগ্রামে দীড়াব॥ 
দেখিব দানব দেব অনুর রাক্ষস। 
স্থপর্ণ পন্নগ ক্ষ খক্ষের সাহস ॥ 

ভূত প্রেত পিশাচ TRA বেতালেতে। 
নর কি বানর যেবা আসিবে সাক্ষাতে ॥ 
সমূলেতে সংগ্রামেতে সংহার করিব। 
ভক্তের কারণে ভূমি শোণিতে ভাসাব ॥ 
frase শুস্তরে আমি নাশ কৈল ক্ষণে। 
মহিষমর্দিনী নাম লুকাল্য ভুবনে ॥ 
অহি মহী সহিত করিব নর্বগ্রাস। 
তথাপি রাখিবহে রাবণ নিজ-দাস ॥ 


(১) বস্তক। (২) তোমার উপর ভার অর্পিত। 


৫০১০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


মোর দাসে নাশে কেবা সাধ করে মনে। 
সর্বসংহারিণী নাম কেবা নাহি জানে ॥ 
অন্য জন যদি হেন বচন বলিত। 
Vaal নিকটে তখনি ফল পেত্য ॥ 
তুমি স্বামী দারা আমি তাই সহা হল্য। 
এ কথা কহিতে মুখে লজ্জা না জন্মিল ॥ 
কি তার সরম যার এমতি আশয়। 
নহিলে তোমারে কেন পশুপতি কয় ॥ 
তোমার করণ বলি শুন নিজ Ths | 
শিব gh দৌহে উক্তি পরম পুর্ণিত | 
শিবরাম পাদপদ্মে সমর্পিয়া কায়। 
দুর্গাপঞ্চরাত্রি গীত জগতেতে গায় n 


শিবের প্রতি পার্বতীর ক্রোধোক্তি | 


তুমি সে যেমন বলিলে তেমন 
এমতি তোমার কাষ। 

তব দোষ নয় ধুতুরাতে কয় 
তেই সে এমন সাজ ॥ 

এই করিয়া সব খোয়ায়্যা 
হয়েছ দিগম্বর । 

তোমার গুণে বিধিল ঘুণে 
আমার অন্তর ॥ 

বিভূতি গায় দেবের সভায় 
যে যায় নাট বেশে। 

এমত কথা বলিতে হেথা 
লাজ কি মুখে আসে ॥ 

ভাঙ্গের ঘোরে নয়ন ফিরে 
চলিতে ঠাঁওর নাই। 

জটার ঘটা বিস্ৃতি-ফৌটা 
দেখিলে ভয় পাই ॥ 

যাবত কাল হাড়ের মাল 
ভূতের সঙ্গে খেলা । 





রামায়ণ__জগদ্রাম__খঃ ১৮শ শতাব্দীর মধ্যভাগ | 


নহিলে কেনে তোমার সনে 
ফিরিছে দানবগুল! ॥ 

কিসের ভাবে দেবতা সবে 
চরণ দুটা ACS | 

বুঝ্তে নেল্যাম ভেবে মল্যাম 
পুড়িল এ সব লাজে ॥ 

কোন্‌ দেবতা এমত কথা 
বার করিবেক মুখে। 

সেবক স্তাশা (>) থাকিবে বস্তা 
কি বলিব তাকে ॥ 

এমত ধারা নহিলে কারা 
কালকুট বিষ AA | 

বৃদ্ধ হয়্যা fafa cam 
কুচনীপাড়া যায় ॥ 

হেন নহিলে সব খোয়াল্যে 
কাধে করিলে ঝুলি। 

Cot করিয়! তিক মাগিয়া 
ফিরিছ কুলি কুলি (2) ॥ 
ক্ষণেতে রোষ ত্বরিত দোষ 
দোষ গুণ সমজ্ঞান। 
শ্শীন-বাস সদা! উদাস 
উপহাস নাহি মান ॥ 
যার তার ঘরে ATS | 
বদন-বাষ্ত বরিলে সস্তঃ 
তখনি ভুল্যে যাও ॥ 
গুন প্রভু কই বেলপাত দুই 
যদি তোমায় দেয়। 
তাতেই ভুলি যাও হে শূলী 
সেই সে কিনে লেয় ॥ 
বগলবান্ করিলে AF; 

চতুর্বর্গ দাও। 


স্প্রে সপ পপ ৮০-৪৬-০১৭৭ ০ 





(১) নাশিয়া = বিনাশ করিয়।। 


শিৰ-নিন্দা। 


৫০০৯১ 


৫৯২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


একবার শিব বলয়ে যে জীব 
তাহার পিছে ধাও ॥ 

তোমার পারা (১) হবেক যার! 
তারা বুঝিতে পারে | 

আপনার দাস তাহার বিনাশ 
শিবা দেখিতে নারে ॥ 

অশেষ মত বুঝাত্যে কত 
পারিবে ত্রিলোচন। 

বলিল উজা (২) চাহিনা পুজা 
বাঁচুক রাবণ-ধন I 

তোমার কথায় যদি দিয়ে তায় 
ভাবিয়ে দেখ ACA | 

যেই তজিবেক সেই মজিবেক 
তবে APACS কেনে ॥ 

সেবক তার! নামটি পারা 
আজি হত্যে গেল তবে। 

ভক্ত-মার! এ নাম সার! 
জাগিল এই ভবে ॥ 

নবীন পয়ার পাঁচালীর সার 
জগত্রামে গায়। 

এই কলিতে রাম বলিতে 
যেমন পরাণ যায় ॥ 

ব্যঙ্গচ্ছলে মহাদেবের পার্বতী-গুণ-কীর্তন। 

শুনলো শিব বলিব কিবা 
তোমার গুণের কথা | 

কহিলে মরম পাইবে সরম 
গণপতির মাতা ॥ 

পূর্বকালে বণ-স্থলে 
রক্তবীজের নাশে। 


ee 





(১) তুল্য । 
(২) বলিল Sacred কথা বলিতেছি। উজা বা Cy ‘ag 


শব্দের ANGA | 


রামায়ণ জগদ্রাম 
ভীষণ আক্ষার 





als ১৮শ শতাব্দীর মধ্যভাগ | 
করে মার মার 


দেবতা পলায় ত্রাসে ॥ 


বরণ কালী 


মুওমালী 


লহ লহ করে জিহ্বা। 


বিকট রসন 


গলিত বসন কিবা ॥ 


Pail 


ঘন তজ্জন 


ঘোর গঞ্জন 


ভূমেতে লোটে জটা। 


প্রখর Al 


দন্ুজ-বর্গে 


দলিলে দানব-ঘটা ॥ 


হইয়া অধীর 


খাইলে রুধির 


খর্পর পূরি যবে। 


লোহিত বৰ্ণ 


নয়ন gÍ 


কর্ণ-ভূষণ সবে ॥ 


যোগিনী সঙ্ঘ 


সব উলঙ্গ 


তোমার সঙ্গে নাচে। 


অস্থুর অমর 


করে AIST 


ভয়ে না আসে কাছে II 


গুহ গজীনন 


তাই ছুই জন 


মা বলি কাছে গেল। 


মায়ের সজ্জা 


দেখিয়া লজ্জা 


সাগরে ডুবে ছিল ॥ 


বধিয়া অরি 


নাচহ ফিরি 


যন ঘন দাও লক্ষ | 


কমঠ পীড়িত 


ত্ৰিভুবন হল্য কম্প | 


ভূমি টলবল 


যায় রসাতল 


চরাচর ডুবে জলে। 


খাইয়া সিদ্ধি 


পাগল-বুদ্ধি 


পড়ে তোর পদতলে | 


তেই পদ ভর 


ধরিল আপন বুকে | 


a 


চরণ-স্পশ্থ 


ation হর্ষ 


অঙ্গ অতি পুলকে ॥ 


৫০৩ 


৫৯৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এ সব মনে পড়িবে কেনে 
সে গেল অনেক দিন৷ 

তে কারণে কই মোর হৃদে সেই 
দেখ তোর পদ-চিন (>) ॥ 


তব পদ-চিন ধরি রাত্রি দিন 
সদ! প্রমুদিত মনে | 

চরণ-চিহ্ন afoul ধন্য 
মান তারে দোষ কেনে I 

আমি সে যেমন তুমি সে তেমন 
এমন আর কি হবে। 

কেহ নই কম দোষ-গুণে সম 
বেদে মানে এক ভাবে ॥ 

আমি সে অধীন তুমি বাস ভিন (২) 
এ কথা কহিব কায়। 

শুনলো তার আমার পারা 
না পাবি গণেশ মায় ॥ (৩) 

পতির বাণী শুনি ভবানী 
হরের হৃদয়ে চান। 

চরণাঙ্কিত হৃদি ভূষিত 


pela লজ্জা ও cea লজ্জিত কোপ-বজ্জিত 
নাও গদগদ অধোমুখী। 


(১) ome. (২) ভিন-ভিন্ন। তুমি আমাকে পর মনে কর। 
(৩) হে তাঁরা গনেশ-জননি, আমার তুল্য কাহাকেও আর 
পাইবে aly (৪) জগদ্রাম। 


রামায়ণ_রঘুনন্দন__জন্ম ১৭৮৫ খৃষ্টাব্দ । 
রঘুনন্দন গোস্বামীর রাম-রসাঁয়ন। 


TAM ১১৯৩ সালে (১৭৮৫ খৃঃ) জন্ম গ্রহণ করেন। ৪৫ বৎসর 
বয়ঃক্ৰমকালে তিনি রাম-রসায়ন গ্রন্থ রচনা FTAA | 

এনিত্যানন্দ প্রভুর cla গোপীজনবল্লভ ste নোতায় বাস 
করিয়াছিলেন। তাহার প্রপৌত্র রামেশ্বর গোস্বামী শ্রীপুরুষোত্বম- 
ধামে গমন করেন ও তথা হইতে আসিয়া আর নোতায় না যাইয়া 
ইচ্ছাপুর গ্রামে বাস-স্থাপন করেন। নোতা ও ইচ্ছাপুর এই গ্রামদ্বয় 
বর্ধমান জেলার অন্তর্গত। রামেশ্বর গোস্বামীর পুত্র নৃসিংহদেব 
গোস্বামী ইচ্ছাপুরের বাস ত্যাগ করিয়া বর্ধমান জেলার অন্তর্গত খড়ী- 
নদীর উৎপত্তি-স্থান মাড়ো গ্রামে বাস করেন। এই গ্রাম ইষ্ট ইণ্ডিয়া 
রেলওয়ে ষ্টেশন মানকরের নিকটবর্তী। বলদেব নামে তাহার এক পুত্র 
হয়। ব্লদেবের তিন পুত্র লালমোহন, বংশীমোহন এবং কিশোরীমোহন। 
কিশোরীমোহনের ছুই বিবাহ। প্রথম বিবাহ মাড়োর তিন ক্রোশ 
পূর্ব্বে এরাল-বাহাছুরপুরে এবং দ্বিতীয় বিবাহ নলসারল গ্রামে হইয়া- 
ছিল। এই দুই স্ত্রীর নয়টা সন্তান জন্মে । 

এই কিশোরীমোহন গোস্বামীর প্রথমা স্ত্রীর গর্ভজাত সর্বকনিষ্ঠ পুত্র 
শ্রীরঘুনন্দন গোস্বামী | 


ধৃত্রাক্ষের যুদ্ধে বানরগণের বিক্রম | 

তবে তাহারে দেখি হৃদয়ে সুখী 
যাবত বানরগণ | 

তারা গম্ভীর স্বরে হুঙ্কার করে 
রণে উল্লসিত মন ॥ 

পরে শুনিয়া তাহা রাক্ষস মহ! 
কোপেতে কম্পবান্‌। 

তার! করিয়া দাপ টানিয়া চাপ 
বরিষণ করে বাণ ॥ 

যেন জলধর-যুথে গিরির মাথে 
বরিষয়ে বারি-ধারা। 

তেন বানরগণে নিশিতবাণে 
বেধ করিতেছে তারা ॥ 

তবে দেখিয়া তায় কোপেতে ধায় 


যাবত বানর-জাল। 


৫৯৫ 


Cav 


rl 


a 


a 
Al 


3 3 3 232 তু EE à à 


কারে! 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ধরিয়া করে গিরি-শিখরে 
কেহ কেহ তরু-ডাল ॥ 

কোনহ কপি aE কপি 
ঘুরাইয়৷ তরুবরে | 

কাহারে! মাথে মারয়ে তাথে 
সেহ যায় যম-ঘরে ॥ 


কেহ বা কারে গিরি-শিখরে 
প্রহারিয়৷ করে চুর | 

ধ্বজ উপাঁড়ি তাহাতে করি 
কারেও করিছে দূর | 

রথের চাক ধূরিফ্ণ পাক 
দিয়! ক্ষোন জনে মারে । 

ধরিয়া করী তুলিয়া মারি 
বধিতেছে কাহাকারে ॥ 

কেহ বা খরে করিয়া মারে 
কেহ বা ঘোটকে করি | 

কেহ বা নখে কেহ বা মুখে 
কেহ বা লাঙ্গুলে ধরি ॥ 

প্রহারে হত র'ক্ষস যত 
মরি মরি রব করে। 

তেজিয়! প্রাণ বঙ্গের স্থান 
চলে দেখিবার তরে ॥ 

ভূমিতে পড়ি দিতেছে গড়ি 
কেহ হয় AAS | 

রুধির-ধারে IXA করে 
মুখ দিয়া মূঢ়-চিত | 


ভাঙ্গিল হস্ত কাক্চারে মস্ত 
কাহারে! জঙ্ঘা উরু | 


কারো ভাঙ্গিল বক্ষ কাহারে কক্ষ 


কারো নাসা কাণ Ge ॥ 


তাহে হইয়া ভীত রাক্ষস যত 


পলায়ন করিতেছে। 


রামায়ণ__রঘুনন্দন-জন্ম ১৭৮৫ PSH | 


তারা আপনা পরে দৃষ্টি না করে 
একমুখে (১) ধাইতেছে॥ 

তবে ছাড়িয়া থানা পলায় সেনা 
দেখিয়া ধূম্ৰাক্ষ বীর । 

সেহ ভরিয়া কোপে টানিয়া চাপে 
বরিষণ করে তীর ॥ 

সেহ কাটিয়! ফেলে কাহারো গলে 
কাহার চরণ FTA | 

কিব! কাহারে! তুজে কাহারো! লেজে 
কারে! বুকে RICA ॥ 

আর amy ধরি কারেও মারি 
ফেলায় ধরণী-তলে। 

কিবা কারেও দণ্ডে করিয়া খণ্ডে 
ছোরা ছুরি মারি বলে॥ 

সেই প্রহারে তার করে চীৎকার 
যাবত বানরগণ। 

কেহ শমন-পুরে গমন করে 
হারাইয়া স্ব জীবন ॥ 

কেহ হইয়া ছিন্ন কেহ বা ভিন্ন 
ভূমে গড়াগড়ি যায় । 

কেহ রুধিরে রঙ্গ সমরে ভঙ্গ 
দিয়া পলাইয়া ধায় ॥ 

হেন কপির গতি দেখি মারুতি 
হইয়! কুপিত FA | 

এক বিপুল শিল! ধরিয়া লীলা 
করি কৈল! আগমন ॥ 

তারে gars দেখি মনেতে রোখি (২) 
কহিতেছে করি দাপ। 

ওরে পবন-পুজ মরিতে অত্র 
কেন আলি তুই পাপ। 


(১) বরাবর একদিকে | (২) করুখিয়া। 


৫০৯৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তাহে হইল চূর্ণ তাহার স্বর্ণ 
মুকুট সহিতে শির | 

তবে রাক্ষস যত দেখিয়া হত 
সেনাপতি নিশাচরে। 

তারা ats চিতে পলায় BOS 
রণ ছাড়ি নিজ ঘরে ॥ 

কিবা ধরিয়া গাছে তাঁদের পাছে 
যতেক বানরগণ | 

তারা হুঙ্কার ছাড়ি যাইছে তাড়ি (>) 
অতি আনন্দিত মন ॥ 

তবে জিনিয়া রণে আপন স্থানে 
আসি বসি বায়ু-স্থত। 

কিবা ভাবেন মনে রঘূ-নন্দনে 


আনন্দে উল্লাসযুত ॥ 


রাম-স্তোত্র | 


অতি সকরুণ নিরমল গুণ 
অমর-মুকুট-হীর । 

জয় রঘুবর জয় রঘুবর 
জয় রখুবর বীর ॥ 

স্ুরভি-অবনি সব স্থর মুনি 
ভয় হর রণথির | 

জয় রঘুবর জয় রঘুবর 
জয় রঘুবর ধীর ॥ 

পরিগণিত মহিমখচিত 
বচন-মন-বিদূর | 

জয় TIA ৪55] 
জয় রখুবর শূর ॥ 

সচল সচল প্রভৃতি সকল 
ভুবন Vat ধাত। 

জয় রঘুবর জয় ধঘুবর 
জয় রঘুবর তাত ॥ 


(১) তাড়াইয়া। 


রামায়ণ _রথুনন্দন__জন্ম ১৭৮৫ খৃষ্টাব্দ । 


দশমুখ-বল হর-ভূজ-বল 
মধুরিম-রসকুপ। 

জয় রঘুবর জয় রঘুবর 
জয় রখুবর S| 

জগরদাশয় করুণাময় 
নিখিল-শকতিধারী | 

জয় রঘুবর জয় রখুবর 
স্থুর-মুনি-হিতকারী ॥ 

শুনি gasta কৃত যাচন 
জগতে অবতারি। 

জয় রঘুবর জয় রখুবর 
রাঁবণ-মদ-হাঁরী ॥ 

গৌতম মুনি- রাজ-গৃহিণী 
পাবন পদ-রেণু। 

জয় রঘুবর জয় রঘুবর 
পালিত সুর-ধেন্ণু ॥ 

জনক-নাম নৃপতি কাম- 
পূরক-ভুজ-দণ্ড। 

রজনী-চর সঙ্ঘ-তিমির 
পরিনাশন STE ॥ 


নৃসিংহ-অবতাঁর ও হিরণ্যকশিপু-বধ | 


দৈত্যরাজ হিরণ্যকশিপু তাহার পুত্র প্রহলাদকে কিছুতেই হরি- 
গুণ-গান হইতে নিবৃত্ত করিতে ন! পারিয়৷ “তোর হরি কোথায় ?” 
এই বলিয়া steal করিতেছেন। এখানে তৎপরবর্তী ঘটনা! বিবৃত 


হইতেছে | 


হিরণ্যকশিপু তারে না পাই দেখিতে। 
প্রহলাদেরে পুনঃ কহে কাপিতে কাপিতে ॥ 
যদি Be মাঝে আছে তোর নারায়ণ। 
করুক দেখিএ তোর জীবন-রক্ষণ ॥ 

এই আমি তোর মাথা কাটি খড় করি। 
রক্ষা করু তোরে তোর জগদীশ হরি ॥ 


aPge ass রনী রিক্ত 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


এত কহি খড়গ ধরি আসন হইতে। 
হুঙ্কার করিয়া cre পড়িল ভূমিতে | 
তথাপি তাহার পুত্র ভয়-শূন্য মন। 
করিছেন স্তম্ভ-মাঝে কৃষ্ণে নিরীক্ষণ | 
তাহা দেখি আরে! ক্রুদ্ধ হয়্যা দৈত্য-পতি | 
প্রহার না করি পুনঃ কহে তার প্রতি ॥ 
ওরে TG কি দেখিছ এখনো স্তম্ভেতে । 


রয়েছে কি তোর হরি উহার মধ্যেতে | 

এত কহি সেই মণি-স্তম্ভের উপরি । 
মারিলেক WE হেন মুষ্টি দেব-অরি (১)॥ 

সেই মুষ্টি-পাতে মধ্যে ভাঙ্গিল সে থাম। 
ডউর্দ্ধ-খণ্ড ভূতলে পড়িল অনুপাম ॥ 

উপস্থিত হল্য সন্ধ্যা হেনই সময়। 

শাস্ত্রে যারে রাত্রি দিন ভিন্ন করি কয় ॥ 

তবে সেই ক্ষণেসেই স্তম্ভের ভিতর। 
অসম্ভব এক রব অতি ঘোরতর ॥ 
উপমান দিতে স্থান তবে বুঝি হয়। 
এক ক্ষণে কোটি ঘনে গভীর গৰ্জ্জয় ॥ 
ঘোর রব দিক সব ছাঁদন করিলা। 
giro gaafe কাঁপিতে লাগিল! ॥ 
নাগপতি ফণা ততি লাগিল ঘুরিতে। 
করী সব ঘোর রব লাগিল করিতে ॥ 
নাগকুল গমাকুল মুদিল নয়ন। 
নয়নেই করে যেই- হেতু শ্রবণ।॥ 
কুলাচল ধরাতল করে টলমল। 
পয়োনিধি অনবধি উছলয়ে জল ॥ 
নারী নর পাই ডর কীপিয়া কীপিয়া। 
ভূমিতলে সেই স্থলে fa দীড়িয়া ॥ 
নানা স্থানে যোগাসনে যত যোগিগণ। 
ত্যজি ধ্যান হতল্জ্রান মহা-ক্ষু মন ॥ 


(১) দৈত্য -হিরণ্যকশিপু। 


রুহ নও 


AAI 


aqgarggaagasagagzg 


রামায়ণ রথুনন্দন_ জন্ম ১৭৮৫ খৃষ্টাব্দ | 


কব আন 
কি হইল 
স্বগিজন 


শ্রীঈশান 
কি হইল 
ভীতমন 
ঘর দ্বার 


রূপ তার 
অঙ্গ আর 
কলেবর 


জ্যোতিঃ জিতি 


কালব্যাল 
শোতা করে 
তুল্য বর্ণ 
মগ্ন হয় 
উচ্চতর 
BE তাগে 
নাসাদণ্ড 
মুখ তায় 
ঘনে ঘন 


পাঁচটা বদনে | 
এই ঘনে ঘনে ॥ 
মূৰ্চ্ছিত হইল। 
কীপিতে লাগিল ॥ 
সনক সহিত | 
কম্প উপস্থিত ॥ 
অতি অঘটন | 
কটাহ ভেদন ॥ 
দৈতেয় দানব। 
প্রাণ তার! সব ॥ 
চাহে চারি পাশে । 
দেখিবার আশে ॥ 
প্রভু নারায়ণ | 
দিলা দরশন ॥ 


অতি BAHT | 
মনুষ্যের সম ॥ 
মহাভিয়ঙ্কর। 
কান্তি মনোহর ॥ 
জিনিয়! দোলয়! 
কাল-সর্পচয় ॥ 
তিনটা লোচন। 
এ তিন ভুবন ॥ 
কুটিল জরকুটী। 
স্থির কর্ণ ছুটা। 
অতি ভয়ঙ্কর। 
WS ঘোরতর ॥ 
ঘুরায়্যা রসন। 
চাটেন সঘন ॥ 
কত শত SDI | 
AZAA ঘটা ॥ 
ত্ৰিশূল সমান। 
ক্ষীণ মাঝখান ॥ 


৬০২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


অতি গুরু 
ণের তল 


চারি পাশে' 


অস্ত্রগণ 


দেখি fafs- 


একি হরি 
মুত্তি ধরি 

নাশিবারে 
তাহ! হতে 
বিধি-বরে 
এত বাণী 
কাছে যায় 
নিরখিয়া 


দুই উরু 
সুকোমল 
পরকাশে 
সুদশন 
পুত্ৰ অতি 


aa হরি 
মায়া করি 
এই দ্বারে 
কি হইতে 
সভাকারে 
দৈত্যমণি 
মহাকায় 
দুঃখী হিয়! 
মহারাজ 
এ সংসার 
কোন্‌ জন 
দ্বেষমতি 
হবে যায় 
পুল-বাণী 


হেলা করি 
সপে যেন 
নিজ বল 
বহির্ভত 
দেখি ঘন 
ভীত চিত 
আপনায় 
কুতৃহলী 
ধরি কৰ্ম্ম 
ঘুরি তারে 


স্থূল মনোহর । 
কমল-সুন্দর ॥ 
দৈত্য ভয়ঙ্কর | 
আদি JELA ॥ 
চিন্তিত অন্তর | 


অদ্ধ অঙ্গ নর ॥ 
বুঝি নারায়ণ। 
কৈল আগমন | 
পারিবে আমার | 
কর্যাছি সংহার ॥ 
সিংহনাদ করি। 
এক গদ! ধরি ॥ 
তার পুত্র কন। 
ন! কর গমন ॥ 
সব নষ্ট হয়। 
করে মুহাশয় ॥ 
হয়্যা ভক্তিমান্‌। 
দুঃখ পরিত্রাণ ॥ 
শুন CHOTA | 
হরি-কাছে TA ॥ 
ঘন ঘুরাইয়া। 
প্রহারে কুপিয়া ॥ 
প্রহার তাহার। 
বিনতা-কুমার ॥ 
প্রকাশ করিয়া | 
হস্ত ছাঁড়াইয়া ॥ 
আড়েতে থাকিয়া | 
কি acy বলিয়া ॥ 
নৃসিংহ হইতে। 
হইল যুঝিতে | 
কার শাণ সম। 
দেখায় বিক্রম ॥ 


নিরীক্ষণ 
অট্রহাস 

শব্দ শুনি 
ভীত-মন 


দৈত্যপতি 
ভৃভ্য ততি 
করি দাপ 
অস্ত্রগণ 

দেখি হরি 


করি Fd- 
পরকাশ 
দৈত্যন্ণি 
স্বনয়ন 


করে করি 
বেগে ধরে 


রামায়ণ__রঘুনন্দন-_জন্ম ১৭৮৫ খৃষ্টাব্দ | 


কাল নরহরি। 


ঘোর শব্দ করি ॥ 


দেখি তেজ-ভরে | 
মুদিল নির্ভরে ॥ 


করিল! ধারণ। 
বিনতা নন্দন ॥ 
উরুতে রাখিল!। 
বিদার করিলা ॥ 
ভেদিতে না পারে। 
বিদারিলা তারে ॥ 
আধার বলিয়া | 
করিলা লইয়া ॥ 
বদনে লাগিলা। 
শোভিত হইলা ॥ 
নয়ন তাহার | 
করেন জিহ্বায় i 
করি নিরীক্ষণ। 
শয় ক্রুদ্ধ মন ॥ 
ছাড়ে তীক্ষ তীর | 
করে সব বীর ॥ 
দিতির নন্দনে। 
যান PAC ॥ 
করি চারি দিকে | 
বধেন তাদিগে॥ 
পায় পরশন। 
মশক ANA ॥ 


প্রতি রোষাবেশে। 
নিজে সবিশেষে ॥ 
দেখি গ্রহগণ। 
রহে অচেতন |! 
সমূহ পড়য় | 
হইয়া ঘুরয় ॥ 


৬০৩ 


৬০৪ 


রামের সঙ্গে বর্ষার 
Coral | 


বঙ্গ-্লাহিত্য-পরিচয় । 


নাসিকার পারাবার সব ক্ষোভ AA | 
সিংহরব কান্দে সব দিগ্গজ তাহায় ॥ 
পদ-ভরে থরথরে কাপে ধরাতল। 
অঙ্গ-বায় উড়িযায় কত কুলাচল ॥ 
অঙ্গ-ভায় নাহি ভায় দিগন্ত গগন | 
জ্ঞান-হত যেন মৃত সকল ভূবন ॥ 
এই মতে দিতি সুতে তার ভৃত্যগণে। 
লক্ষপতি  রঘুপতি নাশিলেন ক্ষণে ॥ 


agagagoq 


রামমোহন বন্দ্যোপাধ্যায় | 


নদীয়া জেলার মেটেরি গ্রামে বাস। পিতার নাম বলরাম 
বন্দ্যোপাধ্যায় | ১৭৬০ শক (১৮৩৮ Be) রামায়ণ রচনার কাল। এই 
গ্রন্থ ভক্তিরস-প্রধান। 

ইহার অনেকগুলি পুথি দেখিয়াছি। সাহিত্য-পরিষত-মন্দিরে 
এই রামায়ণের প্রায় ৭০ বৎসরের একখানি বিরাট পুথি আছে। 
পুথির এত বড় আকার প্রায় দেখা যায় না। 


বর্ধাকালে বিরহ | 


কুটারে করেন বাস কমললোচন | 
সীতার কারণে সদা ঝোরে GIA I 
সান্ত্বনা করেন সদা স্থমিত্রা-সন্তান। 
তার গুণে রাঘবের দেহে রহে প্রাণ ॥ 
আষাঢ়ে নবীন মেঘ দিল দরশন। 
যেমত স্থন্দর শ্যাম রামের বরণ | 

ঘন ঘন ঘন গর্জে অতি অসম্ভব | 
যেমন রামের HR টঙ্কারের রব ॥ 

রয়ে রয়ে সৌদামিনী চমকে গগনে। 
যেমন রামের রূপ সাধকের মনে ॥ 
ময়ূর করয়ে নৃত্য সব মেঘ দেখি। 
রাম দেখি সজ্জন যেমত হয় সুখী ॥ 
সদা জলধারা! পড়ে ধরণী-উপরে | 
সীতা লাগি যেমত রামের চক্ষু ঝোরে ॥ 
সরসিজসশোভাকর হৈল সরোবরে | 
যেমত শোভিত রাম সেবক-অস্তরে ॥ 


রামায়ণ_রামযোহন বন্দ্যোপাধ্যায়_-১৮৩৮ খৃষ্টাব্দ | 


মধুআশে পদ্মে অলি বাস করে মোদে | 
যেমত মুনির মন রাঘবের পদে ॥ 
জলপানে চাতকের তৃষ্ণা! দূরে যায় । 
রাম পেলে যেমত বাসন! ক্ষয় পায় ॥ 
পুলকিত হয়ে মেঘ ডাকে খনে ঘন। 
CTS রামেবে ডাকে নাম-পরায়ণ ॥ 
নদ নদী অতি বেগে সমুদ্রে মিশায়। 
যেমত রামের অঙ্গে জীব লয় পায় ॥ 
অগাধ সলিলে মীন হইল নির্ভয় | 
রাম পেয়ে ষেমত নির্ভয়ে জীব রয় ॥ 
অবিরত বৃষ্টিতে পৃথীর তাপ যায়। 
যেমত তাপিত রাম-নামেতে যুড়ায় ॥ 


কুটিল কুস্তলে শিরে শোভে জটাভার | 
বিশাল সুন্দর অতি কপাল তাহার ॥ 
কামের কামান জিনি চারু ভূরু-যুগল ৷ 
আকর্ণ নয়ন তার জিনিয়া কমল ॥ 
তিলফল নহে তুল রামের নাসার । 
ওষ্টাধর মনোহর তুল! নাহি তার ॥ 
মুখশশী রূপরাশি সুচার দশন । 
হাস্তকালে Bis খেলে তড়িৎ যেমন ॥ 
সুন্দর চিবুক een চিত্তহর | 
আজান্ুলম্বিত বাহু যিনি করি কর ॥ 
চারু TE: চারু কক্ষ নাভি সরোবর | 
সিংহ জিনি কটিখানি চলন সুন্দর ॥ 
ধ্বজ ares আদি চিহ্ন পদতলে | 
বিপ্র পদচিহ্ন এক আছে TERA ॥ 
নব জলধর কিবা ইন্দ্র নীলমণি। 
তরুণ তমাল কিবা অঙ্গের বরণী ॥ 
কোটি শশধর জিনি নখরের আভা | 
কোটি দিবাকর জিনি রাঘবের প্রভা ॥ 
সুধারূপ শান্তরূপ বর্ণিতে কে পারে | 
রামে দেখি কেহ আখি ফিরাইতে নারে ॥ 


রামের বপ। 


৬০৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কোটি কাম জিনি রাম পরম স্থন্দর | 
মিষ্টভাষী ছৃষ্টদ্বেষী শিষ্ট হিতকর | 
চরণ অর্পণ যদি করেন শিলায়। 
পাষাণ গলিয়া পদচিহ্ন পড়ে তায় ॥ 
পরম দয়াল রাম সম সর্ব প্রতি | 
মহাদানী মহাগুণী মহাঁশুদ্ধমতি ৷ 
সত্যসন্ধ রামচন্দ্র AVG পালক | 

শরণ পালক দ্বিজ কুলের রক্ষক ॥ 
PEAT VASA ধরাসম ক্ষমা | 
ত্ৰিজগতে নাহি দিতে রামের উপমা ॥ 


DSSS | 


— § A 

রামায়ণ ও মহাভারত উভয়ই সম্ভবতঃ ae সময়ে বঙ্গভাষায় 
অনুদিত হ্ইয়াছিল। কৃত্তিবাস রামায়ণের এবং সম্ভবতঃ সঞ্জয়ই 
মহাভারতের আদি-অন্ুবাদক এবং উভয়েই সামসময়িক | বিশেষ বিবরণ 
বঙ্গভাষা ও সাহিত্যের ১৫০ পৃষ্ঠায় দ্রষ্টব্য । সঞ্জয়ের পরিচয় পাওয়া যায় 
নাই, একস্থলে মাত্র উল্লিখিত দৃ হয় যে, সঞ্জয় ভরদ্বাজগোত্রীয় ছিলেন। 
তিনি ব্রাহ্মণ ছিলেন কি না বল! যায় al) ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলেই 
তাহার মহাভারত প্রভূত পরিমাণে পাওয়া যায়। চট্টগ্রাম, নোয়াখালি, 
Seg, মৈয়মনসিংহ প্রভৃতি অঞ্চলেও এক সময়ে এই গ্রন্থের পুথি বিশেষ- 
রূপ প্রচলিত ছিল। কিন্তু বিক্রমপুরই কবির জন্মভূমি ছিল মনে হয়, _ 
তথায় বল্লাল সেনের সামসময়িক ভরদ্বাজগোত্রীয় বৈদ্যগগণ এক সময়ে 
অতি aata ও শিক্ষিত ছিলেন, ইহা রাই বিক্রমপুরের ভদ্র অধিবাসিগণের 
মধ্যে অন্ততর প্রাচীন বংশ। সঞ্জয় নিজ নামের সঙ্গে “দ্বিজ” কিংবা 
পারিবারিক কোন উপাধির উল্লেখ করেন নাই। তিনি বৈগ্বংশ-সম্তৃত 
হইতে পারেন। যাহা হউক, এসম্বন্ধে নিশ্চিত প্রমাণাভাবে আমরা 
কান্ননিক অনুমানের বৃদ্ধি করিব না | 


সঞ্জয়-রচিত মহাভারত | 
বিরাট ae | 





বিরাট-সভায় যুধিষ্টিরাদির পরিচয় | 
বিরাট-রাজার পুত্র উত্তর অর্জুনসহাঁয় হইয়া বিপুল কুরুসৈন্য জয় 
করিয়া অপহৃত গোধন উদ্ধার পূর্বক ফিরিয়া আসিয়াছেন। এই সংবাদ 
প্রচারিত হওয়াতে বিরাট-রাজ। পুক্রকে অভিনন্দন করিতেছেন। 
পুত্র (>) জয় শুনি রাজা (২) মনেত আহ্লাদ | 
দূতেরে দিলেক রাজ! বহুল প্রসাদ ॥ 
গজ বাজী সেনাপতি পাঠাইল বিস্তর । 
গজস্বন্ধে চড়ি চলে কুমার সকল ॥ 


(১) Ber (২) বিরাট-রাজ।। 


৬০৮ 


কঙ্কবেশী যুধিতিরের 
সঙ্গে বিরাট arena 
বিতক। 





বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নট ভাট নর্তকী চলিল আগুসারি। 

আর যত Ao চলে গণিতে না পারি ॥ 
কহেন বিরাট-রাঁজ! মনের হরিষে। 
পৌর্ণমাসীর চন্দ্র যেন অমৃত বরিষে ॥ 
ধন্য ধন্য পুত্র মোর ধন্য কুলমণি। 
একেশ্বর পুত্র আইল FREAD জিনি ॥ 
ভীম্ম দ্রোণ কর্ণ আদি রাজা AVP | 
হেন সব সমরে পুত্র জিনিল রণয় (১) ॥ 
হেন জনের পিতৃ আমি সংসার-ভিতর | 
এহি মতে নরপতি প্রশংসে বিস্তর ॥ 
হেন বুলি নরপতি বিস্তর প্রশংসে। 
ঈষৎ হাঁসিয়া তবে কহিলেক Ses (2) | 
বৃহন্নলা (৩) থাকে জান যাহার সারথি | 
পৃথিবী জিনিতে পারে সেই মহারথী ॥ 
কুমারক বাখানয়ে বিরাট রাজন। 
বৃহন্নলা বাখানয়ে FB যে ব্রাহ্মণ ॥ 


শুনিয়া বিরাট রাজা হইল কুপিত। 
কঙ্কেরে চাহিয়। রাজা ক্রোধে অতুলিত ॥ 
ওষ্ঠ থর থর কাপে বিরাট রাজার। 
ক্রোধ-দৃষ্টি কঙ্করে নেহালে বারে বার ॥ 
আর বার কহে রাজা পরম পারিতে। 
এক রথে কুরুসৈম্ত জিনে মোর ACS ॥ 
মোর সম কেবা আছে সংসার-ভিতর | 
কুরুবংশ মোর পুল্রে জিনে একেশ্বর ॥ 
PCS বলে সাজে যদি এ তিন ভুবনে | 
তথাপি জিনিতে নারে বৃহন্নলা সনে ॥ 
ইন্দ্র যদি রণে আইসে দেবের সহিত। 
বৃহন্নলা সহিতে না পারে কদাচিত ॥ 
শুনিয়া বিরাট রাজা ক্রোধে অতি জলে। 
ত্রিগুণ কুপিয়া রাজা কঙ্ক প্রতি বোলে ॥ 





(১) রণে। ES কঙ্ক = যুধিঠির ৷ কঙ্ক কহিল। 
(৩) নপুংসক-বেশী অজ্জুনের ছদ্মনাম | 


মহাভারত- সগ্য়-১৪শ শতাব্দী | ৬০৯ 


মোর পুল্রে জয় কৈল তাহাকে নিন্দসি। 

বৃহন্নলা নপুংসক তাহাকে প্রশংসি ॥ 

মোর কথা হৈল তোঙ্গার মনে অনাদর | 

কোন্‌ গুণে বৃহরলা প্রশংস বিস্তর ॥ 

ব্রাহ্মণ না হইতে যদি লইতাম জীবন | 

এই বুলি পাশা ক্রোধে করিল ক্ষেপণ ॥ পাশা ক্ষেপণ। 


একখান পাশা পুনি হাতের উলটে | 
হস্তবেগে পড়ে গিয়া কঙ্কের কপটে (১) ॥ 
ললাটে পড়িয়া পাশা গলিত রুধির । 

সেই ক্ষণে চাপি ধরে রাজা! যুধিষ্ঠির ॥ (২) 
বিরাটের উপকার মনে কৈল হিত | 
ভূমিতে টলিব করি সেই যে শোণিত ॥ 
বুঝিয়া সৈরিন্ধী তবে কঙ্কের আঁশয়। 
স্থবর্ণের পাত্র আনি দিল সমুখয় ॥ র্ত-খারণ। 
তাতে সমপিল রাজার সেই সে রুধির | 
দেখিয়া বিরাট রাজা হইল TAANE ॥ 
ব্রাহ্মণ শোণিত তবে দেখিয়া ততক্ষণ। 
মনেত পাইল ব্যথা বিরাট রাজন ॥ 


তথাতে বিরাট পুত্র বৃহন্নলা সনে । 

নানান সঙ্গীত রসে আপন ভবনে ॥ 

চতুর্ভিতে নানা ata দোষরি মোহরি । 

নানান মঙ্গলে বীরে প্রবেশিল পুরী ॥ 

JEAN চলি গেল অন্তঃপুর-মাঝে। 

FATS সেই স্থানে রমণী-সমাজে ॥ 

উত্তরাতে (৩) দিল নিয়! উত্তম বসন। উত্তরের yeaa সঙ্গে 
দেখিয়া কুমারী হৈল আনন্দিত মন ॥ চাটি 
দর্য্যোধনের মন্তকের দিল নিয়া মণি। ুধিষ্টিরানিকে সন্মান 
সেই মণি গলে দিল বিরাটনন্দিনী ॥ প্রদর্শন | 


(১) কপট -মস্তকের আচ্ছাদন-ললাট। (২) সেই শোণিত-বিন্দু 
যদি মৃত্তিকায় পতিত হইত, তবে পূর্বের এক প্রতিশ্রুতি অনুসারে অর্জুন 
তখনই বিরাট-রাজাকে বধ করিতেন। (৩) Bercy | 


৬১০ 


যুর্ধাকর-আখ্যান। 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 
এথাতে কুমার আইল বাপের বিদিত। 
প্রথমে BHA কৈল চরণ বন্দিত ॥ 
তবে পাছে FATA যে বাপ প্রণমিল। 
মান্য জন যত ছিল সব আদরিল ॥ 


তথাতে স্ুদেষ্ণ (১) আইল করিতে IFA | 


ধান TA অর্ঘ্য কুল কুমারী সকল ॥ 
নান! বিধিমতে নিয়া মঙ্গল সত্বরে | 
অর্থ্য লৈয়া চলিলেক সঙ্গে পরিবারে ॥ 
প্রথমে দিলেক অর্থ্য কঙ্কের পদেতে | 
তার পাছে দিল অর্ঘ্য কুমার মাথাতে | 
তবে ধান্ঠ দুর্বা দিল কুমারী সকল। 
বিধিমতে করিলেক যতেক মঙ্গল ॥ 
বহুবিধ মতে তথা আনিয়া ব্ৰাহ্মণ । 
ধেনুদান IARA কৈল পুনঃ পুনঃ ॥ 
এহি es দ্বিজ জান সামান্ত না হয়। 
তাহানঙ্ক (২) গাএ জান সকল বিজয় ॥ 


তবে রাজা অধোমুখে কনে নম্র মনে। 

ধীরে ধীরে কহিলেক বিরাট রাঁজনে ॥ 

ae হইয়া কহি আন্ধি তোহ্মা প্রশংসন। 
বৃহন্নলা প্রশংসয়ে কঙ্ক যে ব্রাহ্মণ ॥ 


তবে আমি ক্রোধ হইয়া ফেলাইলুম সারি (৩)। 


উলটিয়া পড়ে সারি কপট-উপরি ॥ 
তবে মুঞি শঙ্কা চিত্তে হইলুম মৃত্যুবৎ | 
লঙ্জাযুক্ত হইয়া পুনি হইলুম অনুগত | 
কুমারে বোলেন নহে PÉ অনুরোধ | 
ব্রাহ্মণের প্রতি ক্ষেত্রী না হয় বিরোধ ॥ 
পরিহার মাগি তান চরণে ধরিয়া | 
শরীর ভূষিমু তান পদধূলি দিয়া ॥ 
AA এক রাজা ছিল যুঝকর নাম। 
AHS রাজা ইন্দ্রের উপম ॥ 


| (১) বিরাট-রাজার স্ত্রী । (২) তাহার 


(৩) পাশা। 


মহাভারত__সগ্জয়-_-১৪শ শতাব্দী | 


স্থতদ্রক নামে দ্বিজ রাজার অমাত্য | 
সদাএ খেলাএ সারি তাহান সহিত ॥ 
সারি যুদ্ধে জয় যুদ্ধে নাহি রহে ধৰ্ম্ম | 
ক্রোধ উপজিলে করে সেই সব কর্ম্ম ॥ 
আর দিন পাশাতে দুইর দ্বন্দ হইল। 
ক্রোধরূপে নরপতি ব্রাহ্মণ চাহিল ॥ 
চিরদিন রাজ্য করি সেই রাজা মরে | 
ব্রাহ্মণ চাহিল ক্রোধে সেই ফল ধরে ॥ 
সেই শাপ অনুসারি হইলেক ধন্ধ। 
সপ্ত জন্ম অবধি নৃপতি ছিল অন্ধ ॥ 
ক্রোধ করি ব্রাহ্মণ করয়ে নিরীক্ষণ | 
সপ্ত জন্ম থাকে সেই মুদিয়! নয়ন ॥ 

না পুনি পাতক দূর হৈব এহি স্থান। 
কঙ্কের সমান করি সুবর্ণ কর দান ॥ 
তবে রাজাএ সেই মতে স্বীকার করিল। 
কঙ্কের পাএত ধরি পরিহার কৈল ॥ 
কঙ্কে বোলে আমি coral প্রথমে ক্ষমিল। 
দ্রৌপদী দিলেক পাত্র তাতে সম্পিল ॥ 
আঙ্গার শোণিত-বিন্দু যে ভূমেতে পড়ে । 
সে ভূমির রাজা প্রজা মৃত্যু যে পীড়ে ॥ 
এতেক তোম্ধারে আন্ধি ক্ষমিছি প্রথমে | 
Coral সনে ক্রোধ পুনি নাহি মোর মনে ॥ 


তবে রাজা কঙ্ক সনে অতি প্রিয় মনে। 
পুত্র স্থানে পুছে রাজা যুদ্ধ বিবরণে ॥ 
কুমারে কহেন মুই সমরেত যাইতে | 
এক দেব সনে দেখা হইল পথেতে ॥ 
বৃহন্নল! সনে মুই পশিলুম AN | 

সেই দেবে যুদ্ধ জিনি দিলেক বিজয় ॥ 
কুরু-সৈম্ত সকল করিলুম AAS | 
তবে আদ্ছি উদ্ধারিলুম ধেনু বৎস সব I 
এবে সেই সব কথা কহিলুম সকল | 
এথাতে আসিব দিন চারির ভিতর ॥ 


৬১১ 


কঙ্কের নিকট রাজার 
ক্ষমা-ভিক্ষা। 


দেব-সাহায্যে যুদ্ধজয়। 


৬১২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দেবের প্রসাদ শুনি aca নরপতি। 
সবান্ধবে নৃপতিএ করিল সম্মতি ॥ 
নানামত দান কৈল রজত কাঞ্চন। 
পুরীতে প্রবেশ কৈল আনন্দিত মন ॥ 
বিরাট পর্ধের কথা স্থধামৃতময়। 
ভবসিন্ধু তরিবারে কহিল সঞ্জয় ॥ 


পাঁওবের অজ্ঞাত-বাস | 


পাঁগবদিগের বনবাসের শেষ বৎসর AYA অজ্ঞাত-ভাবে থাকার 
কথা ছিল। তদনুসারে তাহারা বিরাট-নগরে ছদ্মবেশে এক বৎসর 
বাস করিয়াছিলেন। সেই সময় অতীত হইলে পর তাহারা শুভ দিন 
দেখিয়া বিরাট-রাজার সিংহাননে উপবেশন FTIA | 


এই মতে পঞ্চ দিন তথ! নির্বাহিল। 
শুভদিনে পঞ্চ ভাই একত্রে মিলিল | 
দ্রৌপদী সহিতে পঞ্চ কুতৃহল TA | 
কনক রতন হীরা করিল ভূষণ ॥ 
বিচিত্র Gest পরি নানা পুষ্পমালা । 
ইন্দ হেন পরি হইল সুবর্ণ মেখলা ॥ 
নানা গন্ধে আমোদিত শরীর সুঠান। 
পঞ্চ জন হইলেক দেবের সমান ॥ 
গৌরী সঙ্গে শঙ্কর দেখি শচী তিলোত্তমা | 
শুভ ক্ষণে ছয় জনে করিল গমনা ॥ 
বিরাটের সিংহাসনে করিল আরোহণ | 
আনন্দে পূর্ণিত সব পুলকিত মন ॥ 
যুধিষ্ঠির রাজ! হৈল সর্ব অধিকারী | 
বাম পাশে বলিল দ্রৌপদী পাটেশ্বরী ॥ 
যুবরাজে ga ধরি ভীম মহাবীর । 
সহদেব বীরে দেখ ঢুলায় চামর ॥ 
অমাত্য সকল হৈয়া রহিল সকল | 
ULETE সমুখে অৰ্জ্জুন মহাবল ॥ 
গাণ্ডীব ধনুক হাতে ইন্দ্রের সমান। 
মুগ ধরিবারে যেন সিংহের পয়ান ॥ 
হেন কালে দেবগণে পুষ্পবৃষ্টি কৈল। 
AACS দুন্দুভি MI তখনেই হইল | 


মহাঁভারত-_সগ্জয়_-১৪শ শতাব্দী | 


হেন কানে বিরাঁটেরে দেখিলেক দূরে | 
সত্বরে জানাইল গিয়া বিরাট গোচরে ॥ 
শুন শুন মহারাজ বিরাট অধিকারী | 
রাজা teal বসিয়াছে ছয় দেশান্তরী ॥ 
সিংহাসনে বসি FF হইছে রাজন | 
যুবরাজ হইয়াছে বল্লভ ব্রাহ্মণ ॥ 
পাটেশ্বরী হইআছে সৈরিন্ধী গুণবতী | 
গোবৈদ্য অশ্ববৈষ্য সমুখে সারথি ॥ (১) 
বৃহন্নলা নাটকী (২) যে সমুখে পয়ান | 
বিচিত্র ধনুক হাতে ইন্দ্রের সমান ॥ 
তেজ বলে দেখি এহি মনুষ্য না হএ। 
কহিলাম সকল কথ! শুন মহাশয় ॥ 
অনুচর মুখে শুনি বিপরীত কায | 
ধন্ধ হৈয়া সত্বরে চলিল! RITE ॥ 
দেখিয়া বিরাট রাজ! সবিস্ময় মন। 
ছয় দেশান্তরী দেখে একত্র মিলন ॥ 
বিরাটে কহেন দেখ ইকি বিপরীত। 
এমত করিতে নহে শাস্ত্র অনুচিত ॥ 
এতেক কহিএ Sia না হএ উচিত। 
ধন্মেত বিরোধ হএ লোকেত কুৎসিত ॥ 
পাত্র হৈয়! যেবা লয় রাজার আসন | 
বহুল পাতক হয় নরকে গমন ॥ 

মত্ত হইয়া FY করএ অহঙ্কার | 

তবে আর না রহিব ধর্মের আচার ॥ 
যার যেই ot জানি বিধি নিযোজিত। 
সেই সে করিব কর্ম্ম বেদের বিহিত | 
এতেক কহিএ আন্গি শুন দিয়া মন। 
মন্ত হইয়া লয় SPH আহ্মার আসন ॥ 


তাহ! শুনি ঈষৎ হাঁসএ ধনঞ্জয় । 
কহিতে লাগিল বীর প্রসন্ন হৃদয় ॥ 


শপে পম © eg ees 


(১) নকুল ও সহদেব এতদিন বিরাট-রাজার গো-বৈষ্ঠ ও an- 
বৈস্বের পদে ছদ্মবেশে ছিলেন ; এখন তাহারা যুধিষ্টিরের সারথি হুইয়া 


দণ্ডায়মান | 


(২) ঘে নৃত্য করে। 


৬১৩ 


বিরাট-রাজার ক্রোধ। 


৬১৪ 


পরিচয় প্রদান। 


বিরাটের বিনয় ও 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ই বা কোন আসন লইব অহঙ্করী। 
ইন্দ্রের আসন লৈতে নিমেষেকে পারি ॥ 
দিনেতে gata RA সহত্রেক সতী | 
qe সহস্র অন্ধ খোড়া ভূঞ্জএ নিতি নিতি | 
আর যত অমৃত gaa নিতি fafo | 
কুরুবল কম্পবান্‌ যাহার সংহতি ॥ 
FSS যুধিষ্ঠির ভূবন ভিতর | 

পৃথিবী ব্যাপিয়া আছে এক WENT ॥ 
হেন যুধিষ্ঠির তোঙ্গার লইবে সিংহাসন | 
অনুচিত বাক্য কেনে FSS অথন |I 
অজ্ঞুনের মুখে শুনি এহি সব বাত। 
বিরাট নৃপতি কহে যোড় করি হাত ॥ 


সত্য যদি যুধিষ্ঠির এই মহাঁশয়। 

তবে কেহ্নে হেন মোর আম্মার অন্তায় ॥ 
অজ্ঞুনে বোলেন শুন অজ্ঞাত-বাস পণ। 
হেন হেতু কৈল সভে কপট মিলন ॥ 
THATS গেল ভীম এহি মহাজন | 
যুধিষ্ঠির মহারাজ হইল ব্রাহ্মণ ॥ 
দ্রৌপদী সৈরিন্ধী গেল সুদেফ্ণার পাশ। 
যার লাগি সবংশে কীচক হৈল নাশ ॥ 
সহদেব নকুল গোপ অশ্বপাল। 

অর্জুন নাটোয়! (১) এহি দেখিয়াছ ভাল ॥ 
এতেক খণ্ডিল ভালে অজ্ঞাতের পণ। 
হেন হেতু আঙ্গি সব একত্রে মিলন ॥ 


শুনিয়! বিরাট রাজা প্রত্যয় হইল। 
ভূমিতে পড়িয়া রাজ! প্রণাম করিল ॥ 
পুনি পুনি কহে রাজা করিয়া প্রণতি। 
পাত্র হইয়া থাকি আন্ধি তোমার সংহতি ॥ 
পুনি পুনি চরণে ম গম (২) পরিহার । 
যতেক করিছি দোষ FAR আন্ধার ॥ 


(১) নাটুয়া = নৰ্তক | (২) মাগিব। 


মহাভারত সগ্জয়_-১৪শ শতাব্দী | ৬১৫ 


তবে যুধিষ্টিএ কহে কোমল বচন ॥ 
ofa হেন zen মোর নাহি ত্রিতুবন ॥ 
গর্ভবাস হেন মত করিছ পালন । (১) 
অতুল মহিমা তোন্দার ঘুষিব ভূবন ॥ 
সুহৃদ SEY তুমি মান্যতা অধিক। 

AH গুণ ধর তুমি কহিবাম কিক ॥ 
এত বলি বিরাটের হাতেত ধরিয়া | 
তুষিল বিরাট অদ্ধ সিংহাসন দিয়া ॥ 
হেন কালে তথা আইল উত্তর কুমার | 
বিধিমতে পাঁগবেরে কৈল পরিহার ॥ * 
অৰ্জ্জুনে তুষিল তানে প্রেম আলিঙ্গনে | 
মাথে PS দিল তবে ধর্মের নন্দনে ॥ 
TBAT হতে আইল স্থদেষণা কামিনী | 
প্রণাম করিয়া মিলে অঞ্জনা নন্দিনী ॥ 
তবে মহোৎসব হৈল বিরাট নগর | 
নান! ND কুতৃহল নগরে নগর ॥ 
বিনয় করিয়া রাজা দিল পুষ্পাঞ্জলি। 
কুতুহলে নির্ভয়ে রাজার সঙ্গে চলি ॥ 
বিরাট পর্বে হইল যুধিষ্ঠির রাজা। 
নিতি নিতি পূজা করে মিলিয়া সব প্রজা n 


আর দিন বিরাট রাজা পাত্রের সহিতে। 
মন্ত্রণ করিল রাজা হইয়া এক চিতে | 
অর্জুন তুষিব আমি দিয়া কোন্‌ ধন। 
কোন্‌ বস্তু দিলে পাইমু অৰ্জ্জুনের মন I 
ধন দিয়া আমি তানে তুষিতে না পারি। 
তুষিবেক আন্দি দিয়! উত্তর! কুমারী ॥ 
সর্বগুণযুতা কন্তা শান্ত্রেত বিদুষী | 
অর্জ্জুনের যোগ্যা Fal পরম রূপসী ॥ 
এতেক ভাবিয়া রাজা পাত্রের AKA | 
প্রভাতে সভাতে গিয়া কহিল রাজন ॥ 


কন্তা- প্রদানের প্রস্তাব। 


০) গর্ভবাসে যেরূপ জীব লুকায়িত থাকে, তোমাকে আশ্রয় 
করিয়া আমরা সেইরূপ লুকারিত অবস্থায় ছিলাম | 


৬১৬ 


অভিমমুয ও উত্তরা। 


বঙ্গ-দাহিত্য-পরিচয় | 


অৰ্জ্জুনক ভূপতিএ করন্ত পরিহার | 

এক বাক্য মহাশয় পালিব আন্ধার ॥ 
যদি ofa মোরে রুপা হয়ত আপন | 
তবে মোর Fal Slr করহ গ্রহণ | 
যুধিষ্টির প্রণয় করএ পুনি পুনি (১) 
আপনে করহ আজ্ঞা ধর্ম্ম মহামণি | 
নৃপতি কহেন ভাই নহে অনুচিত | 

বিরাট কুমারী গৃহে আন্ধার কুৎসিত ॥ (২) 
যোড়হস্তে ধনঞ্জয়ে কহিল বচন | 

উত্তর! SNA আহ্মার কন্যার লক্ষণ ॥ 
পঠাইলাম (৩) স্নেহ করি GARG যে হএ। 
জ্ঞানদাত৷ পিতা হেন সর্বশাস্ত্রে কএ ॥ 
এতেক কহিএ BiH মোর যোগ্যা নহে। 
অভিমন্থ্য পুত্র মোর তান যোগ্যা হএ ॥ 
শুনি রাজা যুধিষ্ঠির অমৃত সিঞ্চিল। 

পাছু পাছু করি তাহাএ আলিঙ্গন দিল ॥ 
শুনিঞা বিরাট-রাজ। হৈল safes | 
বিবাহ-মঙ্গল-বাগ্ রাজার পুরীত ॥ 


LAA পরমেশ্বরের মহাভারত | 


ভীল্ম AK | 


পরাগল HAIG হুসেন সাঁহের সেনাপতি ছিলেন। সম্রাট তাহাকে 
চট্টগ্রাম জয় করিতে নিয়োজিত করেন । চট্টগ্রাম পরাজয় করিয়া পরাগল 
Al ফেণী নদীর তীরে “পরাগলপুর গ্রামে” রাজধানী স্থাপন পূর্বক বিপুল 
সাম্রাজ্যের শাসনকর্তা হন। তীহারই আদেশে কবীন্দ্র পরমেশ্বর নামক 
জনৈক কবি অশ্বমেধ পর্ধের JK পর্য্যন্ত সমগ্র ভারত গ্রন্থ অনুবাদ 
করেন। এই মহাভারত পূর্বাঞ্চলে “পরাগলী মহাভারত” নামে পরিচিত | 
বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ১৫৫ পৃষ্ঠায় দ্রষ্টব্য | 


(১) পুনঃ পুনঃ। (২) বিরাট-কুমারী আমাদের গৃহে অর্জুনের 
স্বরূপ হইলে তাহ! অতি কুৎসিং হইবে। (৩) পড়াইলাম। 


মহাভারত-_কবীক্দ্র পরমেশ্বর রচনা-কাল ১৪৯৫-১৫০০ Re | ৬১৭ 


ভীম্ষের প্রতাপে শ্রীকৃষ্ণের প্রতিজ্জা-ভঙ্গ | 
অতি কোপে ভীম্মক বোলন্ত ACT | 
মহাযোদ্ধপতি উপেক্ষিলা রণ ॥ ছূর্যোধনের অনুযোগ ও 
ei alse wean 
Cae মোর প্রবেশিল পার নন্দন ॥ 
তুবন-বিখ্যাত দ্ৰোণাচাৰ্য্য মহাবীর । 
ভীমক দেখিতে সব রণে নহে স্থির ॥ 
coral দুই থাকিতে মোর সৈন্তে দিল SF | 
হেন মত CAFI তোনহ্মার নহে অঙ্গ ॥ 
পাণ্ডবের অনুরোধে পরিহর রণ। (১) 
মনে মনে চাহ সভে আন্ধার নিধন ॥ 
ছুই চক্ষু পাকাইয়! ভীষ্ম মহাজন | 
ক্রোধ হইয়া বোলে তবে শুন AAT HA ॥ 
বিস্তর বলিল তবে হিত উপদেশ। 
ন! শুনিল দৈবগতি বিপাক বিশেষ ৷ 
ইন্দ্র সমে দেবগণ যদি করে রণ | 
তবে হো (২) জিনিতে নারে পার নন্দন | 
প্রাণ নিরপেক্ষ যুদ্ধ করি ছুই জন। 
তথাপিহ অকীত্তি বোলয়ে দুৰ্য্যোধন ॥ 
কালি যুদ্ধ দেখিবা মোহর সর্ব জন। 
কুতুহলে রণ কর যত রাজগণ ॥ 
এ বলিয়া যার যেই শিবিরেতে গেল। 
সেই রাব্বি এহি মতে সব নির্বাহিল ॥ 


প্রভাতে উঠিয়া ভীষ্ম ধন্থ হাতে লৈল। 
কালাস্তক যম যেন সংগ্রামে চলিল ॥ 
রথী সব চলিলেক গণিতে না পারি | 
ছুই বল মিলিলেক রণ অগ্রসারী ॥ 


(১) পরিহর-্পপরিত্যাগ কর। পাগওবদিগের প্রতি শ্রেহাধিক্য- 
WSs মনোযোগপূর্বক যুদ্ধ কর না। 
(২) এই “হোঁ” হইতে “ও” উৎপন্ন হইয়া থাকিবে | 


৬১৮ বঙ্গসাহিত্য-পরিচয় | 
ব্যুহ করি ছুই সৈন্তে করে মহারণ। 
ভীষ্ম বাণে আচ্ছাদিয়! পুরিল গগন ॥ 
রথী রথী যুদ্ধ হৈল বাঁণ-বরিষণ। 
দুই বলে তখনে হইল ঘোর রণ ॥ 
যুধিষ্ঠির-বাহিনী করিল মহারণ। 
সহিতে al পারে ভঙ্গ দিল ততক্ষণ ॥ 
FRC ARCS রথী মহা মহাবীর | 
হেন কেহ না আছিল রণে হৈতে স্থির ॥ 
সিংহক দেখিয়া যেন শৃগাল পলাএ। 
প্রাণ লৈয়া সর্ব সৈন্য চারিদিগে ধাএ॥ 
সৈম্ত-ভঙ্গ দেখিয়া রুধিল SARA | 
SITE বলিয়া ধাএ সংগ্রামে GSA | 


Sga I হেন কালে ধনঞ্জয় রথের উপর | 
নিরস্তর ভীষ্ম বার বরিষস্তি শর ॥ 
ভীষ্ম সমে (>) অজ্জুনের হৈল মহারণ | 
BID বহু বাণ করে বরিষণ ॥ 
ক্ষণে দেখি রথ ক্ষণে দেখি যে সারথি | 
আপনা সারিয়া রহে পার্থ মহামতি ॥ 
কৃষ্ণে পাইল সন্ত্রম বিস্ময় হইল রণে। 
অর্জুনের ধনুণ্ডণ কাটে ততক্ষণে ॥ 
আর গুণ দিল বীর সমর ভিতর | 
ভীম্মের ধনুক কাটি পাঁড়িল সত্বর | 
আর ধনুক Coral ভীষ্ম সান্ধিলেক (২) শর | 
সেহ ধন্থুক কাটিল অৰ্জ্জুন LST ॥ 
Sion তাক প্রশংসিল সাধু সাধু করি। 
শরবৃষ্টি করে ভীন্ম হাতে ধন্তু ধরি | 
বাস্সুদেব ধনঞ্জয় হুই মহাবীর | 
ভীগ্ম বাণে ভেদিলেক দুহান (৩) শরীর ॥ 
অর্জুন TH হৈল অবসাদ পাইল | 
চোখ চোখ (8) বাণ মারি কৃষ্ণে কাপাইল ॥ 





(১) সহিত। (২) সন্ধান করিলেন। 
(৩) দোহার = দুই জনের | (৪) চোখ» চোখা = SF 


মহাভারত কবীন্দ্র পরমেশ্বর রচনা-কাল ১৪৯৫-১৫০০ As | ৬১৯ 


হাসে তবে তীন্ম বীর করে উপহাস। 
অর্জুনক দেখি কিছু আর মত আশ ॥ 
তবে কৃষ্ণে দেখিয়া যে তীম্মের বিক্রম | 
শিথিল হইল বীর নহে ST সম ॥ 
সমরে FSA ভীম্ম বরিষস্ত শর | 
পাগুবের সর্ব সৈন্য করিল জর্জর ॥ 
লক্ষ লক্ষ বীর শর বাছি বাছি মারে । 
যুগান্তের যম যেন সকল সংহারে ॥ 


অনেক চিন্তিয়া বাসুদেব মহাবল। 
আযুধে সংশয় দেখি পাওব সকল ॥ 
পাওবের মুখ্য মুখ্য ভীম্মে সংহারিল। 
অজ্জুনের ভার আয়ু রাখিতে নারিল ॥ 
অনেক চিন্তিয়া কৃষ্ণ ত্রিভুবন-নাথ। 
মহাকোপে করে ATA ভীম্মে সহসাত (>) ॥ 
নাহি দিগ্বিদিগ্‌ যে সুধ্যের প্রকাশ । 
ন! দেখি যে রথিগণ না দেখি আকাশ ॥ 
ধূমময় দেখি যে যে অন্ধকার | 

করে তুমুল যুদ্ধ পবন সঞ্চার ॥ 

শত শত মহাযোধে বেচে YAJA | 

রথে থাকি দেখিলেক সৈন্ত মহাশয় ॥ 
সেজে মহাবীর্য্যবস্ত আইল ততক্ষণ | 
মহাবীর অর্জ্জুনের সাহায্য কারণ ॥ 


তবে FH AIF যে প্রশংস! FAS | 

আজ Shy বীরের করিমু মুই অন্ত ॥ (২) 

ধৃতরাষ্ট্রের পুত্র সব করিমু সংহার। জীকৃষ্ণের ক্রোধ। 
যুধিষ্টির রাঞ্জাক cx দিমু রাজ্যভার ॥ 

এ বলিয়া চলিলেক দেব নারায়ণ | 

হাতে চক্র লৈয়া যাএ প্ৰসন্ন বদন ॥ 


(১) সহসা = অকস্মাৎ | 
(২) কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ স্বয়ং ay ধারণ করিবেন না, এই 
প্রতিজ্ঞা করিয়াছিলেন, Seva বিক্রমে সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল। 


৬২০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


রথত্যক্ত CAM তবে চক্র লৈল হাতে। 
ভীন্মক মারিতে যাএ ত্রিজগত-নাথে ॥ 
কৃষ্ণের যে পদতরে কাপে TITS | 
qe ধরিতে যাএ যেন পশুপতি | 
অস্ত্রক লইয়া STH হাতে CRMC | 
নির্ভয় বোলন্ত ভীষ্ম রথের উপরে ॥ 
জগতের নাথ আইলা মারিবার মোক (>) | 
রথ RTS পাড় মোক দেখতক লোক ॥ 
ofa মোক মারিলে তরিমু পরলোক | 
ত্ৰিভুবনে এহি খ্যাতি ঘুষিবেক মোক ॥ 
দেখিয়া কৃষ্ণের কোপ AGA নন্দন | 
রথ হোতে SS হৈয়া ধরিল চরণ | 
দশ পদ অন্তরে ধরিল দুই হাতে | 
সংহর ALVA কোপ ত্রিভুবন-নাথে ॥ 
প্রতিজ্ঞা করিছো মুঞি তোন্ধার অগ্রতে। 
ye দিব্য যদি ভান্ম না পারো মারিতে ॥ 
ভীষ্ম মারি কুরুবল করিমু যে FA | 
তোহ্মার প্রসাদে হইব সংগ্রামেত জয় ॥ 
অজ্জুনের বচন শুনিয়া দামোদর | 

ক্রোধ এড়ি উঠিলেক রথের উপর ॥ 
ছুই বীর শঙ্ঘনাঁদে পুরিল গগন | 

নানা ato শঙ্খরব সৈন্যের ঘোষণ ॥ 
দিন-কৃত নির্বাহিল দশ Hee মারি | 
হস্তী অশ্ব রথী তবে ভীম্মে হো সংহারি ॥ 
হেন কালে দিবাকর হইল অবশেষ | 
ছুই সৈন্য চলি গেল যার যে নিদেশ ॥ 


(১) আমাকে | 


দ্বিজ অভিরামের মহাভারত | 


অশ্বমেধ-পর্বব । 
দ্বিজ অভিরামের কোন পরিচয় পাওয়া যায় নাই। যে পুথি হইতে 
এই কবির রচনা উদ্ধৃত হইল তাহা বিশ্বকোব-আফিসের। হস্তলিপি অতি 
প্রাচীন,_৩০০ বৎসরের উপরে । আমর! কবিকে পঞ্চদশ শতাব্দীর 
লোক বলিয়া অনুমান করি | 


যজ্ঞের অশ্ব মণিপুরে উপনীত | অর্জুন-তনয় বল্রুবাহন 
বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠান পূর্বক যজ্ঞাশ্ব লইয়া 
অর্জনের নিকট সমাগত | অর্জুন-কৃত 
বভ্রবাহনের অপমান। 


হৃদয় পরম সুখে আখি অনিমিখে দেখে 
মণিপুর অতি স্থমোহন | 

অনুপম পুরী-শোভা জগজন-মনোলোভা 
ACS তথি কৃষ্ণ-পরায়ণ ॥ 

বিচিত্র নিৰ্ম্মাণ ঘর চারি পাশে থরে থর 
বিচিত্র হিঙ্গুল হরিতালে। 

অনুপম পুরী-শোভা জগজন-মনোলোভা 
কুন্মম-রচিত চারু চালে ॥ 

বান্ধে VARA বেত আচ্ছাদি বসন নেত 
শিখিপুচ্ছ সুমোহন AITE | 

মণি মুকুতার ঝারা উপরে কনক বার! 
তথি শ্বেত পতাকা বিরাজে ॥ 

গৃহে গৃহে স্থনিকট বিচিত্র দেউল মঠ 
CHET বৈশ্য শূদ্ৰ নানা জাতি। 

ধূপ দীপ উপহারে কৃষ্ণ আরাধন করে 
কি পুরুষ কিবা নারী তথি ॥ 

দেখি মণিপুরময় গৃহে গৃহে দেবালয় 
বিচিত্র চৌখণ্ডী starter | 

AS রূপগুণময় অঙ্গে আভরণচয় 
শত শত শিশু করে CAN ॥ 


মণিপুর | 


৬২২ 


বক্রবাহনের কথা | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পুরী অতি স্থমোহন নিবেশে স্থমেধাগণ 
অবিরত কহে কৃষ্ণ-কথা | 

নানা হাস্য উপহাসে ভ্ৰমে ACS নান! রসে 
al চিনি ধনের অঙ্ক তথা ॥ (>) 

অহিংসক শুদ্ধমতি মোহান্ত বৈষ্ণব যদি 
বৈসে তথা মহিমা প্রচুর | 

কিবা সে অদ্ভুত পুরী সভার কনক ঝারি 
পুরী যেন পুরন্দর-পুর ॥ 

CSS বিপ্র যত কৃষ্ণপদে অনুগত 
ত্রিসন্ধ্যা করয়ে বেদধবনি। 

ত্ৰিভুবনে উপমারঙ্ক সঘনে বাজএ শঙ্খ 
কাংস্ত ঘণ্টা স্থমোহন শুনি ॥ 

নৃত্য গীত প্রতি ঘরে সভে নানা যজ্ঞ করে 
ধূমে আচ্ছাদিত দেখি পুরী । 

পুরীর AHA যত রূপময় গুণযুত 
দেখি যেন ইন্দ্র-বিগ্যাধরী ॥ 

ভারত-সঙ্গীত কথা ভগবদ-গুণ-গাথ৷ 
তকত-জনার ZA ধাম। 

কৃষ্ণের দাসের দাস তার পদ করি আশ 
বিরচিল faa অভিরাম ॥ 


সবিন্ময় ধনঞ্জয় করে অনুমান | 

হংসধবজে সভামাঝে জিজ্ঞাসে কারণ ॥ 
THUS এই পুরে করিল প্রবেশ। 

ইথে কেবা অধিকারী এই কোন্‌ দেশ ॥ 
অৰ্জ্জুনে কহেন হংসধবজ মহীপতি | 

ইথে রাজা বন্রবাহন মহামতি ॥ 

আমা আদি দিগে দিগে যত আছে রাজা | 
এই বত্রবাহনের সভে করে পুজা ॥ 

সর্ব প্রতি দিএ এক শকট কাঞ্চনি। (2) 
মহাতেজা এই রাজা রত কৃষ্ণ গুণী ॥ 


ধনের ইয়ত্তা করা যায় না। (২) আমাদের মত রাজারা প্রত্যেক 
ইহাকে এক শকট কাঞ্চন করস্বরূপ দান FTA | 


মহাঁভারত-_দ্বিজ অভিরাম__১৫শ শতাব্দা | ৬২৩ 


একপত্ৰী-ত্রতযুত বৈষ্ণব গভীর | 

দাঁনধন্ম্ে অর্থগত মহারণ-ধীর ॥ 

এ রাজা বান্ধিয়া বদি রাখে হয়বর | 

তবে উদ্ধারিতে বড় হইব GFT ॥ 

সুসজ্জ হইয়া ACS রহ সাবধানে | 

নিজ অস্ত্র নিযোজিয়! যার যে বাহনে ॥ 

হেন কালে এক অমঙ্গল হৈল FS | 

গৃধিনী পার্থের শিরে ভ্রমে বাযুগতি ॥ 

দেখি বিমরিষ (১) সভে চিন্তিত অস্তরে। অমঙ্গল দর্শন। 
যন্ঞবাজী GH তথি পুরীর ভিতরে ॥ 


লোকমুখে শুনি রাজ! তুরঙ্গের বাণী। 
দূতে আদেশিয়্যা ঘোড়া স্বনিকটে আনি ॥ 
সমুখে ধরিয়া ঘোড়া রাখিল কিঙ্কর | 
রত্ব-সিংহাসনে রাজা সভার ভিতর ॥ 
সভা অনুপম সিংহাসন মনোহর | 
মাণিক-মুকুতাযুত হীরা থরে থর ॥ 

দশ দিগ দীপ্যমান্‌ তাহার BOLT | 

হেন সিংহাসনে রাজ! বসিলা সভায় ॥ 
কনক FAI শোভে কনক GACH | 
কনক মুরতি কত শোভে চারি দিগে ॥ ষ্জাশ্বদর্শনে বক্রবাহনের 
কনকের দীপ কত জলে চারি পাশে | ৪৪ 
এমন সভায় রাজা বসিলা হরিষে ॥ 

তুরঙ্গের রূপ রাজা করে নিরীক্ষণ। 

মনোহর হয়বর অতি সুলক্ষণ ॥ 

নীল আখি সচঞ্চল তন্তু শ্বেতবর্ণ। 

পীত পুচ্ছ সুমোহন শোভে শ্যাম কর্ণ ৷ 

শ্বর্ণপত্র তুরঙ্গের কপালে রঞ্জিত | 

বিচিত্র লিখন তথি অতি স্থশোতিত | 

স্বর্ণপত্র পড়ি দেখে ধর্মের তুরগে। 

ইহার রক্ষক যে অৰ্জ্জুন মহাভাগে ॥ 


— C—O সপ সস সর 


(>) বিষর্ষ। 


৬২৪ 


স্বীয় পিতৃপরিচয় | 


পাত্রের পরামর্শ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এই বাজী বান্ধিয়া রাখিব যেই বীরে। 
আনিব যজ্ঞের ঘোড়া জিনিঞা তাহারে ॥ 
এমন লিখন পড়ি হরিষ হৃদয় | 
বভ্রবাহন নিজ পাত্র মিত্রে কয় ॥ 

অজ্ঞন আমার পিতা শুন মোর বাণী। 
দ্বিজ অভিরাম কহে অপূর্ব কাহিনী ॥ 


পাত্র বলে পূর্ববকথা কহ মহাশয় | 
কিরূপে তোমার পিতা বীর ধনঞ্জয় ॥ 
শুনি ব্রবাহন কহেন পূর্বববাণী। 

মোর মাতামহ চিত্রাঙ্গদ নৃপমণি ॥ 
পুণ্যযুত অনুগত কৃষ্ণ-অনুরাগে | 
বিধিভ্রমে শুনি আমি পালে প্রজাভাগে ॥ 
তবে চিত্রাঙ্গদা গেল জনক BA | 
চিত্রাঙ্গদা কন্যা বিভা দিলা ধনঞ্জয় ॥ 
তবে চিত্রাঙ্গদ মাতামহ দিল এই শেষ। 
শুনহ সুবুদ্ধি পাত্র কহিল বিশেষ ॥ 

না বুঝিয়! যজ্ঞবাজী ধরিল পিতার | 
কি বুদ্ধি করিব পাত্র কহ সমাচার ॥ 
শুনি পাত্র কহে বাণী শুন মহাশয় | 
ভারত-সঙ্গীত দ্বিজ অভিরাম কয় ॥ 


পাত্র কহে রাজা বক্রবাহনের আগে | 
পিতার লইয়্যা দেহ যজ্ঞের তুরগে ॥ 
ধূপ দীপ পুষ্পমাল্য কুঙ্কুম চন্দন | 
জনকে করিবে পুজা দিয়া নানা ধন ॥ 
পিতুপ্রীতি আচরিলে প্রিয় দেবগণ। 
পুজের পরম লাভ পিতার সেবন ॥ 
পুরীর সহিত নানা মঙ্গল বিধানে | 
ভৃত্যগণ সঙ্গে চল তাত-সন্নিধানে ॥ 


মহাভারত--দ্বিজ অভিরাঁম_-১৫শ শতাব্দী | ৬২৫ 


পাত্রের বচনে রাজা চলিল কৌতুকে | 
বিপ্রগণ বেদপাঠ করএ সমুখে ॥ 
বিবিধ মঙ্গল-বাছ্া বাজে চারি পাশে। 
নাচএ নর্তকীগণ পরম হরিষে ॥ 

চলিল বেউশ্য! (১) TS চাপিয়্যা FRA | 
রথ রথী সেনাপতি চলিল বিস্তরে ॥ 
জয় জয় শবে যত নারীর পয়ান (২)। 
পুষ্পবৃষ্টি করে দধি খধি (৩) gA ধান। 
লাখে লাখে তুরঙ্গ চলিল গজগণ। 

নীল পীত শ্বেত রক্ত বিবিধ বরণ ॥ বক্রবাহনের পিতৃসকাশে 
TATA শ্বেত হস্তীর উপরে | ea 
ga চামর শিরে অতি শোভা করে n 
চৌদিগে কিস্করগণ চামর চুলায়। 

পরম হরিষে পিতা সম্ভাষিতে যায়। 
সসৈন্তে চলিল! রাজা রখ আরোহণ | 
সুরেন্দ্র চলিল যেন কৃষ্ণ সম্ভাষণে ॥ 
নানা ধন দূতগণ নিল ভারে ভারে | 
আগে করি নিল সে যজ্ঞের হয়বরে ॥ 
বীরভাগ (8) সঙ্গে হেথা পার্থ মহাশয় | 
সুসজ্জা করিয়া রহে হইয়া নির্ভয় ॥ 
দূরে থাকি রাজা দেখি পিতার বিমান। 
তেজি গজে পদব্ৰজে করিল পয়ান ॥ 
করযোড় হৈল রাজা জনকের আগে। 
নান! ধন দিল আর বজ্জের তুরগে। 
চিন্তিয়া শ্ররুষ্চন্দ্র-চরণ-পন্থজে | 
ভারত-সঙ্গীত কহে অভিরাম face ॥ 


কলেবর ধরণী লোটায়্যা যৌড়করে | অভিবাদন ও পরিচয় 
পিতার চরণ বন্দে পরম সাদরে ॥ দনি। 

লয়্যা পদ-প্রক্ষালন-জল সুবাসিত | 

চিকুরে চরণযুগ করিল মার্জিত | 





(১) বেশ্যা। যাত্রাকালে বেশ্তা-দর্শন মঙ্গলজনক | 
(২) প্ররাণ। (৩) খই। (৪) ৰীরগণ। 


৬২৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


আসিয়া অঙ্গন! যত মঙ্গল-বিধানে। 
পার্থের উপরে করে পুষ্প বরিষণে ॥ 
গলায় বসন বক্রবাহন কুমার | 

পিতার চরণে প্রণমিল পুনর্বার ॥ 
করযোড়ে রহে রাজা হৃদয় উল্লাস। 
পিতার সমুখে কয় সুমধুর ভাষ ॥ 

নিজ পরিচয় তাতে করে নিবেদন। 
বরবাহন মোর নাম তোমার নন্দন ॥ 
চিত্রাঙ্গদা মোর মাতা শুন অবধানে। 
যে কালে আইলে তীর্থ-যাত্রীর কারণে ॥ 
পিতার শাপেতে ছিল৷ হয়্য! কুস্তীরিণী। 
তোমার পরশে মুক্ত হইল! জননী | 
জন্ম দিয়া গেল! চিত্রাঙ্গদার DTA | 
শুনহ বিশেষ বাণী নিবেদি তোমারে ॥ 
পালন করিল মোরে উলুপী বিমাতা। 
মাতামহ রাজ্য দিয়া রাজা কৈল EN ॥ 
রাত্রি দিন ভাবি আমি তোমার চরণ | 
ধন জন রাজ-সম্পদ নেহ আপন ॥ 
US ধরিল অপর ভাবি মনে | (>) 
এই অপরাধ মোর ক্ষম নিজগুণে ॥ 
জীবন সফল ধন্য হইল আমার | 
দেখিল পরম সুখে চরণ তোমার ॥ 
অনেক বিনয়-বাণী কহিল পিতারে। 
শুনি ধনঞ্জয় কহে কাম আদি বীরে ॥ 
প্রত্যয় কহেন শুন পার্থ মহাশয়। 
মহাভব্য শিরোমণি তোমার তনয় ॥ 
হেন ATS অতি কেন দেখি অনাদর। 
আলিঙ্গন দেহ পুত্রে পসারিয়া কর ॥ 
এত শুনি অজ্ঞুনের ক্রোধ হৈল তবে। 
ক্রোধ মনে বসি পার্থ কহে কামদেবে ॥ 
পূর্কেতে গঙ্গার শাপ হইল নিকটে। 
তে কারণে MÉTA ক্রোধ বড় উঠে ॥ 


(৯) অপর কাহারও মনে করিয়া যজ্ঞবাজী ধৃত করিয়াছিলাম। 


মহ(ভাঁরত-_দ্বিজ অভিরাম--১৫শ শতাব্দী | ৬২৭ 


উঠিয়া মারিল লাথি পুত্রের মাথায় | অর্জনের পদাঘাত। 
ভারত-সঙ্গীত দ্বিজ অভিরাম গায় ॥ 


কাল কোপ পার্থের হৃদয়ে উপনীত | 
কহে বক্রবাহনে গর্জিয়া বিপরীত ॥ 
তুরঙ্গ আনিয়৷ দিল করি রণভয়। 

হেন ছার বেট! কয় আমার তনয় ॥ 
তোমার জনম চিত্রাঙ্গদার উদরে | 
বৈশ্বজাতি বেটা অপবাদ দেহ মোরে ॥ 
ক্ষেত্রী রক্তরসে জন্ম লতে যেই জনে। 
নপুংসক সম SH সে করিব কেনে ॥ 
আমার CAA জন্ম সুভদ্রার গর্ভে | 
অভিমন্থ্য নামে এক পুত্র ছিল পূর্বে ॥ 
মহাবীর রণধীর fata সভাকার | 

কত কত ক্ষেত্রীগণে করিল সংহার ॥ 
দ্রোণাচার্য পরাভব যাহার সমরে। 

রণ জিনি গেল চক্রব্যহের ভিতরে ॥ 
সেই ASAT রণে হত যেই দিন। 
সেই হৈতে বিধি মোরে কৈল পুত্রহীন ॥ 
তোর নাঞি দেখি ক্ষেত্রীকুলের প্রতাপ। 
কাহার ওরসে জন্ম কারে বল বাপ ॥ 
নটিনী জননী তোর গন্ধর্ধের VO | 

* * * পুত্র হয়্যে কারে বল পিতা॥ 
তেজহ কাঞ্চন-রথ শকট AFA | 

দেশে দেশে ভ্রম কান্ধে লইয়া মাদল ॥ 
নটিনী লইয়্যাফির * * * বেটা। 
ধনুর্বাণ তেজি বোনে! খেজুরের চাটা ॥ 
নারী লয়্যা কান হয়্য। GS (১) হেন FA | 
গীত গার্যা মাগ্যা খায়্যা বুল ঘরে ঘরে ॥ 
টুরি হয়্যা থাক গিয়্যা অনাথ-মণ্ডপে। 
লাথি দ্য়্যা ঘুচাইয়্যা দিলু এই পাপে ॥ 
চিন্তিয়া শ্রকৃষ্ণচন্দ্র-চরণ-পঙ্ধজে | 
ভারত-সঙ্গীত কহে অভিরাম দ্বিজে ॥ 


(>) "81 


সক্ৰোধ উত্তর। 


শ্রীকরণ নন্দীর মহাভারত | 


অশ্বমেধ-পর্বব | 
(ছুটি খার আদেশে বিরচিত। ) 


পরাগল খাঁর আদেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের স্ত্রীপর্ব্ব পর্য্যন্ত 
অনুবাদ করেন। পরাগল খাঁর মৃত্যুর পর ছুটি খা শ্রীকরণ নন্দী 
নামক কবির দ্বারা অশ্বমেধ-পর্ধের অনুবাদ AFAA করেন। দুঃখের 
বিষয়, আমি ভ্রমক্রমে শ্রীকরণ নন্দী স্থলে “শ্রীকর নন্দী” পাঠ বঙ্গভাষা ও 
সাহিত্য পুস্তকে লিপিবদ্ধ করিয়াছিলাম। সাহিত্য-পরিষৎ আমার 
প্রাচীন পুথিখানি পাইয়াও এই ভ্রম সংশোধন করেন নাই। তাহাদের 
প্রকাশিত “ছুটি খাঁর মহাভারতে” সেই শ্রীকর নন্দীই রহিয়া গিয়াছে | 

যে পুথি দেখিয়া এই অংশ উদ্ধৃত হইল তাহা আমার | উহা ১৫৮৫ 
( খুঃ ১৬৬৩ ) শকের লেখা | 


মঙ্গলাচরণ | 


প্রণমহ অনাদি নিদান সনাতন | 
ae স্থিতি পালক পরম কারণ | 
মায়া বলে জগতের | 
মহীর পালন্ত ॥ 
যাহার ইঙ্গিত না বুঝে প্রজাপতি | 
পুনি পুনি সেই দেবে করএ প্রণতি ॥ 
গণপতি বন্দোম বিদ্বনাশন | 
তবে দেবী ভপবতী বন্দোম চরণ ॥ 
বন্দমহোঁ ভক্তি করি যত কবিগণ। 
জনক জননী বন্দো! যত গুরুজন ॥ 
সভাপতি অগ্রেতে মোহোর (>) প্রণতি। 
বলিব পয়ার কিছু সংক্ষেপ ভারতী ॥ 


পৃথিবীর মুখ্য পবিত্র এক স্থল। 
অতিবুষ্টি অনাবুষ্টি নাহি কোন কাল | 


(>) আমার | 


মহাভারত জ্রীকরণ নন্দী-__-১৫শ শতাব্দীর শেষ ভাগ । ৬২৯ 


যেমন HHA তেমতি মহারাজা | 
রাম হেন বহুনিষ্ঠ পালে সব প্রজা ॥ 
নৃপতি হুষণ সাহ! যেমন ক্ষিভিপতি । 
সাম দান দণ্ড ভেদে পালএ বস্থুমতী ॥ 
তান এক সেনাপতি লস্কর ছুটি খান। 
ত্রিপুরার উপরে করিল সন্বিধান ॥ 
চাটিগ্রাম নগরের নিকট উত্তরে | 
চন্্রশেখর পর্বত VHC ॥ 
চারলোল-গিরি তার পৈতৃক বদতি। 
বিধিএ নির্মাণ তাকে কি কহিব অতি ॥ 
চারি বর্ণে বসে লোক সেনা-সন্লিহিত। 
নানা স্থানে প্রজা সব বসয়ে তধিত (১) ॥ 
ফণী নাম (২) নদীএ বেষ্টিত চারি ধার। 
পূর্ব দিগে মহাগিরি পার নাহি তার ॥ 
TST পরাগল খানের তনয়। 
সমরে নির্ভয় ছুটি খান মহাশয় ॥ 
SAMS বাহু কমললোচন । 
বিশাল হৃদয় মত্গজেন্দ্র-গমন ॥ 
চতুঃষষ্টি কল! বসয় গুণের নিধি। (৩) 
পৃথিবী-বিখ্যাত সে যে নির্মাইল বিধি ॥ 
দিতে (8) বলি কর্ণ সম অপার মহিম!। 
cits বীর্ষ্য গাস্ভীর্য্য নাহিক যে সীমা ॥ 
কপট নাহিক যে তার প্রসন্ন হদয়। 
রাম সম পিতৃভক্ত খান মহাশয় N 
তাহার যত গুণ শুনিয়া নরপতি (e) | 
সংবাদ দিয়া আনিলেক কুতৃহল মতি ॥ 
নৃপতির অগ্রতে তার বহুল সম্মান | 
বোটক প্রসাদ পাইল ছুটি খান ॥ 
লঙ্করী বিষয় পাইয়া মহামতি। 
সাম দান দণ্ড ভেদে পালে TAM ॥ 


(১) সেইস্থানে। (২) (নোয়াখালী জেলার ) বর্তমান ফেণী নদী । 
(৩) বসয়-_বাস করে। ধাহার শরীরে পূর্ণ গুণরাশি বাস করে। 
(৪) দান করিতে। (e) হুসেন ATE | 


৬৩০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যুধিষ্ঠির নিকট ব্যাসদেব ত্রিপুর-নৃপতি যার ডরে এড়ে দেশ | 

তি অনুষ্ঠান পর্ববত-গহবরে গিয়া করিল প্রবেশ ॥ (১) 
গজ বাজী কর fea করিল সন্ধান। 
মহাবন-মধ্যে তবে পুরীর নির্মাণ ॥ 
যদ্যপি ভয় ন! দিল মহামতি | 
তথাপি আতঙ্কে বসে ত্রিপুর-নুপতি ॥ 
আপনে নৃপতি সমর্পিয়। বিশেষে । 
সুখে বসে AST আপনার দেশে ॥ 
দিনে দিনে বাঢ়ে তবে রাজ-সম্মান। 
যাবৎ পৃথিবী থাকে সন্ততি তাহান | 
পণ্ডিতে পণ্ডিত-সভা খণ্ড মহামতি | 
একদিন বসিলেক বান্ধব-সংহতি ॥ 
অনন্ত ভারত তবে অতি পুণ্যকথা। 
মহামুনি জৈমিনি কহিল সংহিতা | 
অশ্বমেধ কথা শুনি প্রসন্ন হৃদয় | 
সভা খণ্ডে আদেশিল খান মহাশয় ॥ 
দেশ-ভাষায় এহি কথ! রচিল পয়ার। 
সঞ্চরৌক (২) কীর্তি মোর জগৎ সংসার | 
তাহান আদেশ Ay মন্তকে করিয়া | 
শ্রীকরণে কহিলেক পয়ার রচিয়া ॥ 


অশ্বমেধের জন্য অশ্ব আনিবার ব্যবস্থা | 


তবে যে এড়িব (৩) ঘোড়া ক্ষিতি বিচরিতে (৪) 11 
ইন্দু কুন্দ সমবর্ণ সেই অশ্ববর | 

পীত পুচ্ছ দীর্ঘ কর্ণ পরম সুন্দর ॥ 

মাথাতে লিখিব পত্র সুবর্ণের জলে। 
এড়িবেক সেই ঘোড়া অঙ্গ কুতৃহলে ॥ 

ঘোটক রক্ষক হইব নিজ সহোদর | 

যে রাজার শক্তি থাকে ধরৌক অশ্ববর ॥ 


(১) এই উক্তি সত্য নহে। ইহা কবির চাটুবাদ। সেই সময়ে 
ত্রিপুরার রাজা ধন্ত-মাণিক্য ও তদীয় সেনাপতি চয়চাগের বিক্রমে মুসলমান 
সৈন্ত ত্রিপুরা-রাজ্যে প্রবেশ করিতে পারে নাই। (২) সঞ্চারিত 
হউক। (৩) প্রেরণ করিব। (৪) বিচরণ (ভ্রমণ) করিতে। 


মহাঁভাঁরত_ প্রীকরণ নন্দী--১৫শ শতাব্দীর শেষভাগ । ৬৩১ 


এহি পত্র লিখি বান্ধিব ললাটে ঘোড়ার । 
এড়িব ঘোড়া বৎসরেক চরিবার ॥ 
আপনে আরস্তিব যজ্ঞ অসিপত্র (১) ব্রত। 
এড়িব সব ভোগ TS উপগত ॥ 

যজ্ঞের বিধান এহি কহিল সকল। 
পারিবা করিতে সব না হইও বিকল ॥ 


মুনির বচনে রাজা পুনিহ বোলন্ত । 
কিরূপে করিমু কাৰ্য্য কহ মতিমস্ত ॥ 

হেন SHAG মুঞি কথাতে পাইমু। 
ঘোটক রক্ষক মুঞি কারে নিষোজিমু ॥ 
যে বা ভীমা্জ্জুন সহোদর মোর | 

মোর হেতু দুঃখ পাইছে বহুতর ॥ 
তাহাকে পাঠাইতে রণে না হএ যুকতি। 
কৃষ্ণ হেন বন্ধু মোর নাহি নিকটে সম্প্রতি ॥ 
বহু fag হএ যজ্ঞ করিবারে আশ। 

সিদ্ধি না হইলে যজ্ঞ হইব উপহাস ॥ 

এ যজ্ঞ না হএ সাধ্য দেখোম যে বুদ্ধি। 
কথাতে যে ঘোটক আছে না জানোম শুদ্ধি (২) ॥ 
যুধিষ্ঠির নৃপতির হেন বাক্য শুনি | 
ঘোড়ার উদ্দেশ তবে কহে ব্যাস মুনি ॥ 


ভদ্রীবতী -পুরীতে প্রবেশপুর্ববক একাকী যুদ্ধ-জয় 
করিতে ভীমের ARA ও বিক্রম প্রকাশ | 


* * হেন বাক্য ঝুলিলেন্ত। 
সেই সভাতে ভীমসেন তর্জ্জন FAS | 
একাকী যাইমু মুঞি পুরী ভদ্রাবতী । 
সমরে জিনিব যৌবনাশ্ব নরপতি ॥ 
যদি সেই অশ্ব আনিতে না পারোম। 
তবে মুঞি নরকেত পড়িয়া মরোম ॥ 


(১) স্বামী ও স্ত্রী একাসনে নির্দিষ্ট দীর্ঘ কাল বাস করিবেন। 
তাহাদের মধ্যে একখানি অসি থাকিবে । (২) শুদ্ধি-সন্ধি-সন্ধান। 


৬৩২ 


বৃষকেতুর উত্তরে ভীমের 
SATS | 


বঙ্গ-সাহিস্য-পরিচয় | 


অঘোর নরকে মোর হউক নিবাস। 

এ বলিয়া ভীমসেনে এড়য়ে নিশ্বাস ॥ 
ভীমের বচন শুনি বোলে নরপতি | 

পাছু না বিচারিয়া প্রতিজ্ঞা করহু ভারতী ॥ 
সংশয় বাসয়ে ভীম ভদ্রাবতী-জয়। 
একাকী যাইবা তুন্দি অশক্য TAT ॥ 
atata যদি এমত বোলে ভীমক (১) AES | 
বৃষকেতু কর্ণপুত্র বুলিলন্ত ॥ 

মোকে সঙ্গে নেয় ভীম তোহ্মার দোসর (R) | 
যৌবনাশ্ব জিনিমু মুঞি করিয়! সমর ॥ 
ভীম বোলে বৃষকেতু SEH মহাবীর | 
স্থরাস্থর সমরেত নির্ভয়-শরীর ॥ 

কি পুনি cotata পিতা রণেত মারিল। 
তোর মুখ না চাহোম লজ্জায় আবরিল ॥ 
ভীমের বচনে বৃষকেতুএ CUA | 

না করিলা অপকর্ম শুন মতিমস্ত ॥ 
উপকার কৈলা মোর জনক সংহারি। 
সদায় আছিল ছূর্যোধনের সেবা করি ॥ 
ধর্ম হতে ভিন্ন হৈল পাণ্ডব তনয়। 

নিজ সঙ্গ এড়ি কৈল পরের প্রণয় ॥ 
উপকার চিন্তি আক্ষি না চিন্তি প্রমাদ। 
স্বর্গে গেল বাপ মোর তোন্ধার প্রসাদ ॥ 
এত Bt বৃষকেতু বলিল বচন । 

ছুই হাতে ভীমসেনে কৈল আলিঙ্গন ॥ 
সঙ্গে যাইতে তান দিল অনুমতি | 

মেঘবর্ণ বুলিলেক তবে মহামতি ॥ 
অর্জুনের সঙ্গে Gla রহ এহি স্থানে | 
নৃপতিক রক্ষক হইয়া রহয় প্রধানে ॥ 

এত যদি ভীমসেন কহিল বচন | 

মেঘবর্ণ কুমারে বোলন্ত ততক্ষণ ॥ 


(১) প্রাচীন গাথা ও পালি ভাষার ofa প্রচীন বাঙ্গালায়ও নাম 
শব্দের পর এই ‘ক’ ( স্বার্থে ক” ) অনেক স্থলে দৃষ্ট হয়। 
(২) সহায়। 


মহাভারত ঘনশ্যাম দাদ-_-১৬শ শতাব্দী | 


মোর পিতা ঘটোৎকচ তোঙ্গার নন্দন | 
তোন্ধার কার্যে তেঁহি হারাইল জীবন ॥ 
সহদেব সহিত NGA মহাবল | 
নৃপতিক রক্ষিয়া থাকিব সকল ॥ 
বৃষকেতু সঙ্গে তুন্ধি রপে দেয় মতি। 
আনিব যজ্ঞের ঘোড়া অতি শান্রগতি ॥ 
সত্বরে চলহ না কর বিলম্বন। 

ঘোড়া কাঢ়িয়া আনিব ততক্ষণ ॥ 
মেঘবর্ণ সঙ্গে যাইতে দিল অনুমতি | 
আনিব যন্তের ঘোড়! অতি শীপ্রগতি ॥ 
তবে ব্যাস মুনিএ বুলিল নৃপতি । 
বিলম্বে কাৰ্য্য নাহি চল মহামতি ॥ 
রাত্রি কাল হৈল বেলি অবসান। 
আশ্রমেত যাইতে আন্ধি হউক সন্বিধান ॥ 
এ বুলিয়া ব্যাস মুনি চলিল সত্বর | 
বাঢ়াইয়া দিলেন্ত নিয়া ধৰ্ম্ম নৃপবর ॥ 





ঘনশ্যাম দাসের মহাভারত | 


ঘনশ্যাম দাস স্বীয় পরিবারবর্গের মঙ্গল-কামনায় এই কয়েকটি পদ 
লিখিয়াছেন। 


কপাকর নারায়ণ ভকত জনায় | 
জৈমিনি ভারত পোথা এতদূরে সায় ॥ 
হরিদাস সেনে কৃপা কর নারায়ণ | 
গৌবিন্দ সেনের সুতে কর কৃপায়ণ ॥ 
রাখিব অচল ভক্তি বুদ্ধিমস্ত খানে। 
রূপা কর নারায়ণ SRP সেনে ॥ 
সহ পরিবারে কৃপা কর শ্রীনিবাস | 
তোমার চরণে কহে ঘনশ্যাম দাস ॥ 


বুদ্ধিমন্ত খান ঘনশ্ঠামের পিতা ছিলেন কি না বল! যায় না। প্রাচীন 


বঙ্গসাহিত্যে ‘বুদ্ধিমন্ত খা” উপাধির অভাব নাই। সুতরাং এই বুদ্ধিমন্ত 
a কে ছিলেন তাহা নির্ণয় কর! gaa, তবে ‘বুদ্ধিমন্ত খা উপাধি 


৬৩৪ 


চক্্হাসের Wall শুভ- 
দর্শন | 


সরাবর বর্ণন। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে বঙ্গদেশে বহুল পরিমাণে দৃষ্ট হয়। ইহাতে 
কবির কাল সম্বন্ধে মোটামুটি একটা ধারণ! করিতে পারা যায়। যে পুথি 
দেখিয়া এই অংশ নকল কর! হইল, তাহা বর্ধমান, পাত্রসায়ের গ্রামে 
পাওয়া গিয়াছে। তাহার নিয়ে এই ga পাওয়া যায় "শ্বাক্ষরমিদং 
শ্রীদীতারাম দাস পুস্তক শ্রীকাশীচরণ তাঁতি। সাং পাত্রসায়ের সন 
১০৪০ সাল তাং ২৪শে শ্রাব্ণ।” ROT ১৬৩২ খষ্টাব্দে এই পুথি 
ংকলিত হয়। কবি ষোড়শ শতাব্দীতে বিদ্যমান ছিলেন এরূপ অনুমান 
Fal অসঙ্গত নহে | 


চন্দ্ৰহাস ও বিষয়া | 
চন্দ্রহাসকে বিষ ভক্ষণ করাইয়া বধ করিবার জন্য রাঁজমন্ত্রী (বিষয়ার 
পিতা) একখানি পত্র লিখিয়া তৎসহ চন্দ্রহাসকে স্বীয় পুত্র মদনের 
নিকট প্রেরণ করেন। এই রাঁজমন্ত্রীর চক্রান্তে চন্ত্রহাসের পিতাও 
ইতিপূর্কে নিহত হইয়াছিলেন। রাজমন্ত্রীর কন্যা বিষয়া প্রেমের কৌশলে 
মন্ত্রীর উদ্দেশ্য বিফল করেন। 


DASTA যাত্রার সময়ে সুমঙ্গল | 

প্রযুক্ত দেখিল CLR বংসক সকল ॥ 
বৃষ গজ দক্ষিণে দেখিল অগ্নি জলে। 
পূর্ণ কুম্ভ ব্ৰাহ্মণ গণক পুষ্পমালে ॥ 
সদ্যোমাংস পতাকা দেখিল ঘৃত aie | 
শুরু ধান্য রজত কাঞ্চন নানা বিধি ॥ 
চন্দনে বাসিত কত দেখিল অঙ্গন! 
দাড়িত্ব আনিয়া হাতে দিল কোন জনা ॥ 
আনিয়া চম্পক মাল্য কেহ দিল গলে। 
বিবাহের লক্ষণ কত দেখিল মঙ্গলে ॥ 
ভৃত্য AR| চন্দ্ৰহাস চলিলেন ATA | 
অনুক্ষণ কৃষ্ণগুণ ভাবিতে ভাবিতে ॥ 


আছে এক সরোবর কৌগ্ডল্য নিকটে। 
উত্তরিলা চন্দ্রহাস সরোবরের ঘাটে ॥ 
নিৰ্ম্মল ুন্নিগ্ধ জল কজ্জল বরণে। 

নান! পক্ষী কলরব পুণ্পের উদ্যানে ॥ 
কেতকী পলাশ কুন্দ কমল কহলার। 
কোকনদ কুমুদিনী SAA বঙ্কার ॥ 





মহাভারত-_ঘনশ্টাম দাস_-১৬শ শতাব্দী | 


কত কত কলরব কলাপী কলাপে। 
কামিনী FAG কত কত মনস্তাপে ॥ 
ডাহুক ডাহকীতরে তবে মত্ত হৈয়্যা | 
রাজহংস রাজহুংসী চুঞ্চে Hee দিয়! ॥ 
we হৈয়! মধুকর সঙ্গে লৈয় দারা | 
আনন্দে মাতিয়া কত ক্রীড়া করে তারা ॥ 
শয়ন বসন্ত কত মন্দ মন্দ বাএ। 
কোকিল! করয়ে কত BAYT রাএ (১) ॥ 
দেখিয়া কামিনীর মন মহা উতরোলে। 
রাজহংস মুগাল SHC শতদলে ॥ 


সুগন্ধী সমীর ধীর গন্ধে মনোহর | 
উত্রিল! চন্ত্রহাস দেখি সরোবর ॥ 
তুষ্ট হৈয়া চন্দ্ৰহাস, দেখিয়া উদ্ভান। 
পূজিল কৃষ্ণের পদ দিয়! পুষ্পধন ॥ 
তবে চন্দ্ৰহাস তাথে স্নান আচরিল। 
দিয়া দিব্য পুষ্পমালা কৃষ্ণ পুত! কৈল ॥ 
করিলেন জল পান Zeiss হৈয়া | 
কদম গাছেতে রাখেন অশ্বকে বান্ধিয়া ॥ 
নিদ্রা যায় চন্দ্রহাস সিদ্ধ হৃদয় | 


সরোবরে আস্তে কন্যা এমন সময় ॥ 
কুলিন্দী রাজার কন্যা চম্পক মালিনী | 
বিষয়া আইল সঙ্গে মন্ত্রীর নন্দিনী ॥ 
সংহতি সকল কন্যা নবীন IAA | 
পুম্পের বিহারে চলে করি নানা বেশ ॥ 
প্রবেশ করিল সভে ATAT DTTA | 
দেখিল হস্তিনীগণ ATAA কাননে ॥ 
নবীন যৌবন! সব রহে ভীত হৈয়া | 
হস্তিনী সকলে তারা বলেন ডাকিয়া ॥ 
আমা সভা দেখি যদি আইস হেথায়। 
কুম্ভস্থল বিদারিয়া সিংহ তোরে খায় ॥ 





(>) রব। 


রমণীগণের জল-ত্রীড়া। 


৬৩৬ 


বিষয়ার অনুরাগ | 


“বিষের” পরিবর্তে 
“বিষয়!” | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
এত বলি বনেতে বিহার সভে কৈল। 
বন-তাপে সর্বজন তাপিত হইল ॥ 
শ্রম হৈয়া ঘৰ্্মমুখী ACS যায় জলে | 
হাতাহাতী মত্ত হৈয়া সভে কুতুহলে | 
বিহার করেন সতে জলে প্রবেশিয়া | 
Baty জল সভে দিছেন ফেলিয়া ॥ 
পদ্মের মৃণালে জল তোলয়ে চুম্বকে | 
ফুকরি ফুকরি জল দেয় মুখে মুখে ॥ 
এই মত জল ক্রীড়া সভে সাঙ্গ দিয়া | 
পরিলেন বস্ত্র সভে কূলেতে উঠিয়া ॥ 
হেন কালে চন্দ্রহাঁসে বিষয়া দেখিল। 
সহসা মোহিত কন্তা চিত্ত মগ্ন হৈল ॥ 
আমার সমান পতি এই কৈল মনে। 
তবে জানি বিধি মোরে হয় সুপ্রসর্ে ৷ 
ভজ কুষ্ণ-পদ-ছন্দর চিত্ত অভিলাষ | 
Sete করিয়! বন্দে ঘনশ্যাম দাস ॥ 


চন্দ্ৰহাস দেখিয়! বিষয়া মত্ত মন। 
প্রাণে নাহিক স্থির অচল চরণ ॥ 
তবেত বিষয়া সেই রহিল পশ্চাতে | 
নিরীক্ষণ করে অঙ্গ দাগ্ডাইয়। পথে ॥ 
নিদ্রা যায় চন্দ্ৰহাস কিছু নাঞি জানে | 
বিষয়া দেখিল তার পাগেতে লিখনে ॥ 
ভাঙ্গিয়া তাহার মুদ্রা লাগিল পড়িতে | 
পিতার অক্ষর সব জানিল নিশ্চিতে ॥ 
মদনে লিখিয়াছে পিতা অনেক Fata | 
গত মাত্রে চন্দ্রহাসে বিষ দিহ দান ॥ 
পত্র দেখি বিষয়া তবে ভাবিল অস্তরে | 
এই পত্র দেখিবেন মোর সহোদরে ॥ 
গত মাত্রে ইহারে মারিব বিষ দিয়া। 
ইহ! fax অন্ত পতি নাহি চাহে হিয়া | 
নয়নের কজঙ্জল লইল সুবিধানে। 
লেখিল বিষয়া-দাঁন দিহত মদনে ॥ 


মহাভারত-_ঘনশ্যাম দাস--১৬শ শতাব্দী | ৬৩৭ 


চলিল বিষয়! মাথে রাখিয়া লিখন | 
অন্তরে হইয়া হৃষ্ট চাহে ঘনে ঘন ॥ 
সংহতি লহয়া দাসী হাসিতে হাসিতে | 
হেন কালে দরশন সখীগণ সাথে ॥ 
fe কারণে হাম তুমি চিত্ত অভিলাষ । 
কি দেখিলে কি কহিলে কহ সুপ্রকাশ ॥ 
কহিল সভারে sal বিবাহ কারণ। 
পাঠাইল বর পিতা হাসি তে কারণ ॥ 
সুর্য্যেরে কহিল AA হয় TAP | 
নিশ্চয় করিয়া পতি দেহ চন্দ্রহাস ॥ 
নিজ পুরে বিষয়া গেলেন হরষিতে। 
চন্দ্রহাস বিনে তার অন্ত নাহি চিতে ॥ 
অপরাহ্ণ হইল বেলা দেখি চন্দ্রহাস। 
অশ্ব আরোহণে যায় মন্ত্রীর সকাশ ॥ 
ভজ কৃৃষ্ণ-পদ-দ্বন্থ মকরন্দ ATA | 
ঘনশ্যাম দাস কহে কৃষ্ণের চরণে ॥ 


BAZITA বিবাহ | 


সেবক সঙ্গতি করি গেল! অন্তঃপুরে | 
অশ্ব হৈতে নাম্বিয়া চলেন ধীরে ধীরে ॥ 
তবে চন্দ্রহাস গিয়া দ্বারীরে কহিল। 
চন্দ্ৰহাস আসিয়াছে মদনে বলিল ॥ 
তবে সেই AA চন্দ্রহাসে প্রণমিঞা | 
দুই তিন বিহস্তে সে গেল পার হৈয়া ॥ 
যেই খানে সিংহাসনে বসিয়া মদন | চক্রহাসের মদনের 
পুরাণ ভারত লৈয়া যতেক ব্রাহ্মণ ॥ নিকট গমন। 
কেহ নৃত্য করে কেহ চামর FATA | 
ataata পড়ে ভাট অতি উচ্চরায় ॥ (>) 
হেন কালে ছ্বারী গিয়া কহে যোড়করে । 
বৈষ্ণব চন্দ্ৰহাস দাগাইয়া দ্বারে ॥ 
(১) ভাটগণ উচ্চে:স্বরে রাজ-দরবারের কীর্তি-গাথ! (রায়বার) পাঠ 
করিতেছিল। 


৬৩৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


শুনিঞা দ্বারীর বাক্য উঠিল মদন | 
চলিল সকল লোক সংহতি তখন | 
গাঁএর উত্তরী-বস্ খসিয়া পড়িল। 
চন্ত্রহাস-দরশনে মহাত্রস্ত হৈল | 


দ্বারে আসি ছুই জনে হৈল দরশন। 
আলিঙ্গন কৈল দোহে SEATS মন ॥ 
আসন বসিতে দিল পান্ত অর্ঘ্য জল। 
পশ্চাতে মদন তারে পুছেন কুশল ॥ 
সংপ্রতি আছএ কিবা কলিঙ্গের সনে । 
ব্ৰাহ্মণ বৈষ্ণব বিত্ত (১) সুখী প্ৰজাগণে ॥ 
তোমার কুশল আদি সাক্ষাতে দেখিল | 
বড় ভাগ্য হৈতে তোমার দরশন পাইল ॥ 
এতেক শুনিঞা! পত্র দিল ফেলাইয়া | 
পঠএ মদন পত্র বিরলে বসিয়া ॥ 

মদন বলেন পত্র পড়ি সভার স্থানে | 
পিতার লিখন যেন শুনে সর্ধজনে ॥ 
পঠেন শ্বস্তিকবাণী করিয়া প্রকাশ | 
সম্পদের ধন মোর এই চন্ত্রহাস ॥ 

কুল শীল গুণ কিছু না করিহ মনে। 
গতমাত্র ইহারে বিষয়া দিহ দানে ॥ 


পত্র পড়ি মদন হইল FORA | 
মোর বংশ পবিত্র হইল এত কালে ॥ 
যাহারে চিন্তিল আমি সেই প্রিয়ম্বদ | 
বিবাহ। শুনিঞা বিষয়া মনে প্রেমে গদগদ ॥ 
বসিয়া সখীর সঙ্গে চিন্তয়ে চণ্ডীরে | 
গন্ধ পুষ্প ধূপ দিয়া জাগরণ করে I 
যজ্ঞ করি বলিদান দিব চণ্ডীমাতা। 
চন্দ্রহাস পতি যেন না হয় IJA ॥ 
তবেত মদন দোহারে করিল গণনা | 
বিধির নির্বন্ধে লগ্ন হইল দুজনা I. 


(১) বৃত্তা = বৃত্তিভোগী ৷ 


মহাভারত ঘনশ্যাম দাস__১৬শ শতাব্দী । ৬৩১৯ 


গণিঞা art বেল! বলিল গণকে | 
কালি শুভোদয় দিন বলিল তোমাকে ॥ 
Be হৈয়৷ মদন কহিল সতাকারে। 
বিষয়ার বিভা বলি ঘোষণা নগরে ॥ 


রোপিল গুবাক কল! চত্বরে চত্তর | 
Acs উতরোল হৈল সকল নগর ॥ 
ঘরে ঘরে জল সহে সকল অঙ্গনা | 
দধি খাঁধ রাত্রিবাস করিল রচনা ॥ 
গোধূলি সময় হইল আনিয়া! মদনে। 
pearl বিষয়! করিল সম্প্রদানে ॥ 
চন্দ্রহাসে দিল দান বস্ত্র ININ | 
কর্ণেতে ভূষণ দিল গলাতে মাছুলী ॥ 
আইল কন্যার মাতা সঙ্গে নারীগণ। 
সত্র-আচার কৈল ace বিধি প্রকরণ | 
গৌতমাদি মুনি কত ছায়া মণ্ডপেতে ৷ 
সেইখানে চন্ত্রহাস বসি এক fers ॥ 
বাজার বিচিত্র বান্ধ জয় জয়কার। 
হইল বিবাহ চন্দ্রহাস-বিষয়ার ॥ 
চতুর্দিগে ধরি Fal পাটে বসাইল। 
সপ্তবার প্রদক্ষিণ চতুরাক্ষ (১) হইল ॥ 
প্রণাম করিল কন্যা মধুপর্ক দিয়া | 
তবে কন্া-বর-গ্রন্থি বন্ধন করিয়া ॥ 
কন্তা-বর প্রণত হইল বিপ্রগণে। 
আশীর্বাদ কৈল বিপ্র হরষিত মনে ॥ 
BHR যৌতুক দিলেন মদন | 

ফল মুক্ত! পুষ্প স্বর্ণ বিচিত্র বসন ॥ 
তিন লক্ষ গাভী দিল ভাল হুপ্ধবতী। 
অযুত মহিষ দিল মত্ত শত হাতী ॥ 
পঞ্চ শত দাসী দিল ভূষিত কাঞ্চনে। 
দান দিয়া মদনের তৃপ্তি নাহি মনে ॥ 


(১) চারি চক্ষুতে দৃষ্টি অর্থাৎ নব বর-বধূর পরস্পর সুখাবলোকন | 


৬৪০ 


Aig | 


AA | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


অনেক করিল দান গালব মুনিরে | 
তুষ্ট হৈয়া দান সব নিল দ্বিজবরে | 
ক্ষীর পান চন্ত্রহাস বিষয়! করিল। 
রত্ব-সিংহীসনে দৌহে শয়ন করিল ॥ 
ভজ কৃষ্ণ-পদ-দন্দ চিত্ত অভিলাষ | 
ভকতি করিয়! বলে ঘনশ্যাম দাস ॥ 


রাজেন্দ্র দাসের মহাভারত | 


আদি পর্ব | 


রাজেন্দ্র দাসের কোন পরিচয় trem যায় নাই। ইনি প্রাচীন 
কালের একজন প্রসিদ্ধ কবি ছিলেন। ইহার রচিত শকুস্তলার 
২০০২৫০ বৎসরের হস্তলিখিত পুথি আমরা অনেকগুলি পাইয়াছি। 
সাধারণতঃ সঞ্জয়-রচিত মহাভারতের পুথির মধ্যে রাজেন্দ্র দাসের এই 
আখ্যান FÈ হইয়া ATS | 


শকুন্তলার উপাখ্যান | 
STS নৃপতি নাম ইলুর তনয়। 
ইন্দ্র আদি দেবতা কম্পিত তার ভয় ॥ 
দুৰ্জ্জয় প্রচণ্ড তেজ অতুল APRA | 
সুর্য্যের প্রভা হ যথা! তত দূর সীমা ॥ (১) 
পৃথিবী শাসিল রাজ্য করে নিজ বলে। 
এমত ধাম্মিক রাজা নাহি ক্ষিতিতলে | 
সর্ব সৈন্য আদেশ করিল মহাবল। 
মৃগয়া করিতে সৈন্য সাঁজৌক সকল ॥ 
হস্তী ঘোড়া রথ রথী পাইক পদাতি। 
সাজিল সকল সৈন্য যত যোদ্ধাপতি ॥ 
অনেক করিল CHD প্রবন্ধ সংহতি | 
অৰ্দ্ধ রাজ্য সাজিলেক gre নৃপতি ॥ 





(১) সুর্যের প্রভা যতদুর যায়, ততদুর পর্য্যন্ত তাহার প্রভাব | 


মহাভারত- রাজেন্দ্র দাস--১৬শ শতাব্দী । 


চৈত্র বসন্ত খতু ATS পুষ্প-বন। 
মুগয়া করিতে তথা ষাজিল রাজন ॥ 
বেগবস্ত রথে চড়ি TNS নরনাথে। 
চলিল বিচিত্র রাজ! ves ধরি হাতে ॥ 
শ্বেতবর্ণ অশ্ব সৰ মৃদু শবে ঠেকে | 
আকাশ ধরিব হেন BELA দেখে ॥ 
ZA পতাকা ধ্বজ নানা বর্ণ cree | 
সত্বর গমনে যেন উঠে দেব-পক্ষে ॥ 
নগরের নারী সব চঞ্চল নয়নে। 

সখী সবে দেখে বেন অঙ্গুলির সানে (>) ॥ 
যার যার পুরজন এহি যান্ত বুলি | 
পুরজন সন্বোধিয়া দেখায় অস্কুলি ॥ (২) 
যত দুর বার চাহে চক্ষুর গোচর | 
অদর্শন হইল যদি ate নিজ ঘর ॥ 


দেশ বন উপবন এড়ি সৈন্য যায়। 
দক্ষিণ পশ্চিম দিগে বনস্থলী যায় ॥ 
নানা SS দেখে তথা বেড়ায় FA FCA | 
হস্তী সবে কেলি করে হস্তিনী সহিতে ॥ 
মৃগে মৃগে কেলি করে মহিষে SAA | 
ব্যাস্ত ভালুক সেজা শুকর অতিশয় ॥ 
সে বন দেখিয়া রাজ! হইল কৌতুক। 
বেড়িল সকল সৈন্য হস্তেতে FLF ॥ 
আকৰ্ণ পূরিয়া মারে তাড়িয়া নির্ভর | 
এক এক AT মারে একৈক Fay ॥ 
কুম্ভ ভেদি মারে যেন হৃদয় বিদারি। 
ইন্দ্র বজ্জঘাতে যেন বিন্ধে মহাগিরি ॥ 
মহিষ গবয় আর শূকর হানন্ত | 
চতুদ্দিগে AH সৈন্ত বেড়িয়া মারস্ত ॥ 


(>) সঙ্কেতে। 


(২) তাহাদের নিজ জন, যাইতেছে, অঞ্জুলি-সঙ্ষেতে তাহাদিগকে 


দেখায়। 


b> 


৬৪১ 


৬৪২ 


তপোবনে প্রবেশ । 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


TEA সহস্র হানি মারে নিরস্তুর । 
প্রাণভয়ে পশু সব যায় দিগন্তর | 

হস্তিনী ঠেলিয়া দন্তে মত্ত হস্তী ধাএ। 
বৎসরে scare ঠেলি মহিষী পলাএ ॥ 
TE ভালুক ধাএ শুকর বানর । 
কোলাহল শব্দ করে যত বনচর ॥ 

পৃষ্ঠে মুখ দৃষ্টি করি মুগ সব ধায়ে। 
বংস-সঙ্গিনী কুরঙ্গিণী ব্যাকুল হৈল ঘাএ ॥ 


জলপান হেতু কেহ জলাশ্রমে গেল। 
ক্ষুধাতুর হৈয়া কেহ মাংস সিদ্ধ কৈল ॥ 
শকুনি সীচান তথ! আকাশে শোভিল। 
মাংস আশে শৃগাল সবে সে বন বেড়িল ॥ 
জলকেলি করি কেহ কৌতুক FAT | 
মুগয়ার বেশে রাজ! VIS ATT ॥ 
বহু বন উপবন যদি এড়ি গেল। 
মুনিগণ বৈসে যথা সে বন পাইল ॥ 
সেই খানে পঞ্চ শিলা অক্ষয় নামে বট। 
ব্দরিক! নারায়ণের আশ্রম নিকট ॥ 
* * # * 
তৃষ্ণায় আকুল রাজা শরীর ঘামিল। 
মৃগ পাশে ধাইতে যে দেখি কুতুহল ॥ 
* * * x 
মুগয়া দেখি সেই বনমধ্যে যাইতে | 
কেবা মোহ না যাএ সে বন দেখিতে | 
শীতল পবন বহে সুগন্ধী বহে WA | 
ফলে মুলে বৃক্ষ সব নাহি অবকাশ ॥ 
করস্ত মধুর ধ্বনি মত্ত পক্ষিগণ। 

অতি বড় Airs খেলে পক্ষিণীর সন ॥ 
মন্দ মন্দ বায়ুএ বৃক্ষ সব লড়ে। 
ভ্রমরের পদভরে পুষ্প সব পড়ে | 

নব নব শাখা গাছি অতি মনোহর। 
থোপা থোপা পুষ্প লড়ে গুঞ্জরে ভ্রমর I 


মহাভারত__রাঁজেন্দ্র দাস-_-১৬শ শতাব্দী | ৬৪৩ 


নিৰ্ম্মল বৃক্ষের তল পুষ্প পড়ি আছে। 

লম্ফে লম্ফে বানর বেড়ায় গাছে গাছে ॥ 

নানা বর্ণ সরোবর দেখি তার কাছে। 

জলচর পক্ষী সব যাহাতে শোভিয়াছে ॥ 

হেন জল না দেখিলুম নাহিক কমল | 

হেন পদ্ম ন! দেখিল নাহিক ভ্রমর ॥ 

হেন ভৃঙ্গ নাহি এখানে না ডাকে মত্ত হৈয়া । (>) 
কেবা মোহ না যায় যে সে বন দেখিয়া ॥ 
স্থখ-দরশনে রাজ! সব বিস্মরিল। 
তপোবনের শোভা দেখি হৃদয় মোহিল ॥ 


হেনকালে MPa প্রমোদিত চিত্ত। 

অনস্য়া প্রিয়ম্বদা সখীর সহিত ॥ 

কলসী ভরিয়! জলে বসিছে তরুমূলে। 

নন্দন বনের সম বৃক্ষ ফলে ফুলে ॥ সবীগণের সঙ্গে 
তীর্থযাত্রা যাইতে কহিছে সে Faye I শকুস্তলা। 


প্রিয় বাক্যে তিন eal নিকটেত আনি ॥ 
জল দিয়া তরু সব পালিবা Tore | 
শকুস্তল পালন করিব! ছুই জনে ॥ 

সেই বাক্য চিত্তে ধরি নিত্য সিচে জল। 
শ্রম পাইয়া তিন জন হইল বিকল ॥ 
মালতী নামে নদী বহে দক্ষিণ উত্তরে | 
তপোবন মধ্যে আছে দিব্য সরোবরে ॥ 
শোভিছে কমল ভ্রময়ে নান! পক্ষী | 
RATS করে তথ! তিন DIAT ॥ 

মুখ শোভা করে যেন কনক-কমল। 
আখির কটাক্ষে লজ্জা পাইল ভ্রমর ॥ 
রাঙ্গাপদ করস্ত অধর faye | 
মুণাল-সদৃশ ভুজতল সুকোমল ॥ 
মধ্যভাগ দেখি যেন বিলক্ষণ Ge | 
ইন্্র-ধনুক যেন কিবা শিরে চারু ॥ 


(১) ইহা ভট্টকাব্যের প্রসিদ্ধ কবিতাটির পুনরাবৃত্তি । 


৬৪৪ ধল-মাহিত্য-পরিচয় | 


উত্তম কনক-কাস্তি সুকেশ Hae | 
প্রবীণ দ্রাড়িম-বীজ দশন উজ্জল ॥ 

সে বন ভ্ৰমিতে রাজা তাহাকে দেখিল। 
চিত্রের পুত্তলী যেন পট্রেত লিখিল!॥ 
চাহিতে নিরথি আখি রূপের নাছি সীমা! । 
তিহে| বনে দিতে নারি তাহার তুলনা ॥ 
পরম সুন্দর সে যে দেখিতে স্বরূপ | 
সৰ্ব্বাঙ্গ শীতল হৈল দেখি তার RA ॥ 


হেন রূপ গুণ নাহি দেখি শুনি আর | 
পৃথিবীত পুর্ণ যেন নহি লয় তার ॥ 
চাহিতে চাহিতে মনে না পুরে আরতি । 
লক্ষ্যেতে দেখিল তবে শকুন্তলা! সতী ॥ 
প্রথম যৌবন তনু অনিন্য অজয় | 
অভিনব কাম ঘেন SYS হানয় ॥ 
অন্তে-অন্তে ছু জনের হইল দরশন। 
ছুই জনে অনুরাগে মোহিল তখন ॥ 
প্রথম দর্শন | উপজিল লাজ (১) মুখ ঢাকিল কিঞ্চিৎ | 
সর্ধাঙ্গ ডুবাইল জলে হইল লজ্জিত ॥ 
ততক্ষণে হুই সখী কৈল আলোকন। 
দেখিল পুরশ্বসিংহ সাক্ষাৎ মদন ॥ 
কর্ণমূলে কহিল সত্বরে চল ঘর | 
ভিন্ন জনে দেখে COPA মুক্ত কলেবগ্ন ॥ 
তোর রূপ দেখিয়া দেবতা মোহ যাএ। 
হেন রূপ সামান্ত পথিকে বসি ta ॥ 
ইন্দ্রে কামনা করে দেখিবাক্সে মুখ | 
সামান্ত পথিকে চাহে খেলার CHEF ॥ 
শকুত্তলা বোলে তবে শুন প্ৰাণসখী | 
তুন্ধি যারে দেখ বোল আন্ষি ত না দেখি। 
অলজ্ব্য খধষির কথাএ স্থির নহে চিত। 
সখী সব প্রবৌধিতে বলে বিপরীত ॥ 


০ co cme D ০ anes 





০ o m a- 


(১) লজ্জা | 


মহাভারত রাজেন্দ্র দান__১৬শ শতাব্দী । 


বান্ধিল চিকুর বাস সন্ঘরে সত্বর ! 
দশন মাজিদ She মুখে দিল জল ॥ 
AT দণ্ডবৎ করি চলিলেম্ত ঘর। 
লজ্জায় হরিষ মুখ চমকে চঞ্চল | 
FCB জল ভরি ঝাটে চলে তিন জন। 
দৃষ্টি হতে দূরে গেল নাহি দরশন ॥ 


al দেখিল তিন কন্তা গেল কোন ভিত । 
ক্ষণেকে বিস্ময় রাজা হইল মুচ্ছিত ॥ 

ধন হারাইয়া যেন বিহ্বল কৃপণ। 

তেন মত হৈল রাজা ব্যাকুলিত মন ॥ 
দেখিলেক বনচর মরণ চাতুরী। 

সেই লীলা চলিল! যে গতি মতি ম্মরি ॥ 
হাস্ত রহস্ত মাধুষ্য ম্মরিতে পুনি পুনি। 
বিকল হইয়া তবে চলে নৃপমণি ॥ 

সেই পথ অন্ুসারি রাজাএ চলিল। 
হেন কালে সৈন্যে আসি তাল লাগ পাইল ॥ 
নিঃশব্দ হৈয়া তবে চলে নৃপমণি | 

সেই পথ অনুসারি রাজাএ চাহে পুনি n 
স্থানের নিয়ম করি ছুত্বস্ত রহিল। (১) 
কি করিব কথা (2) পাইব চঞ্চল হইল ॥ 
অনঙ্গের বীরতাপে দহে কলেবর | 
মৰ্ম্মান্তিক তপ্ত বায়ু বহে নিরন্তর ॥ 
ব্যান (৩) লগ্ন চিত্ত মগ্ন হৃদয় ভিতর | 
না পূরে আরতি ভাবি রূপে মনোহর ॥ 
রাজার বিমন দেখি সকল চিন্তিত | 
বিলম্ব দেখিয়। fea হইবেন হুঃখিত ॥ 


(১) a পথ দিয়া শকুস্তলা গিয়াছেন সেই দিকে বারংবার রাজ! 
দৃষ্টিপাত করিতে লাগিলেন, এবং মনে মনে স্থাম নির্দেশ করিয়া! 
রাখিলেন। 

(২) কোথা | 

(৩) সর্ব শরীরব্যাপী ary 


৬৪৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


অন্ত অন্য এহি মতে কহিতে কখন। 
সৰ্ব্ব সৈন্য সঙ্গে পাই নৃপতিহ বন ॥ 


* * % * 


অন্তরালে থাকিয়া রাজার শকুত্তলার কথা শ্রবণ ও মিলন। 


রাজা বোলে যদি থাকে ভাগ্যের উদয়। 
মোর কথা এ হাতে যে কহিব নিশ্চয় ॥ 


তবে সখীগণে বোলে APSA সুবদনী | 
কেমত বিরহ-ব্যথা আন্দিত না জানি ॥ 
যদি তুন্ধি সবে জান হিত উপদেশ। 
কহিবাক মনে আছে বচন বিশেষ ॥ 

ata করি যখনে চলিয়া আইলুম ঘরে | 
সেই হোতে অস্থির মোহর (১) TATA ॥ 
যেই তো পুরুষবর দেখিলুম সরোবরে । 
সে কোন্‌ পুরুষ হএ নাহি জানি তারে ॥ 
তবে সখীগণে বোলে তাকে নাহি চিনি। 
ুম্মস্ত আসিছে হেন লোকমুখে শুনি ॥ 
যদি gia তাহাকে aes অভিলাষ | 
দুতমুখে তার ঠাই করিব প্রকাশ ॥ 

ইঙ্গিত হাঁসিয়! কন্যা না দিল উত্তর | 
হরিষে পুলক রাজা! হইল কলেবর ॥ 
আপনারে ধন্য হেন মানিল রাজনে। 
আপনা প্রকাশ যেন আছে মোর মনে ॥ 
অখনে আপন! কেন না দি পরিচয়। 
দৈবে বিধি মিলাইল ভাগ্যের উদয় ॥ 
কিন্তু মনেত চিন্তা আছএ আন্গার | 
চন্দ্ৰক্ষেণে কন্যা বিহা শুদ্রের আচার ॥ 
অধৰ্ম্ম TGS কেনে (২) মোর অভিরুচি। 
যে যুক্তি করিব wif আগে তারে পুছি ॥ 


(১) আমার | (২) কেন। 


মহাভারত__রাঁজেন্্র দাস-_-১৬শ শতাব্দী । ৬৪৭ 


কেবা ofa এত রাত্রি এথা 'মাগমন। 
তপোবনে আসিয়াছ কিসের কারণ ॥ 
তীর্ঘযাত্রা গেল মুনি Spa এথা এড়ি। 
নিশাচর taal ফের ব্রাহ্মণের বাড়ী ॥ 
্রাহ্মণ-কুমারী আন্ধি কিছু নাহি ভয় | 
কেবা তুহ্ধি এথা কেনে দেয় পরিচয় ॥ 
রাজ! SUS মোহর নাম খ্যাতি। পরিচয়। 
ইলুর তনয় চন্দ্রবংশেত উৎপত্তি ॥ 
আইলাম মৃগয়া হেতু এহি তপোবন। 
সরোবরে দেখা হইল তোমরার সন ॥ 
জানিতে আইলুম মুঞি তোঙ্গরার TÉ | 
পরিচয় কেবল কিছু নহে যে অধর্ম্ম ॥ 
তবে কন্তা স্বরে মনে হরধিত হইয়া | 
শকুত্তল! সম্বোধিয়া সখী কহে গিয়া ॥ 
আইল gre এহি সিদ্ধি হৈল কাষ ৷ 
কোন উচিত হএ কহ ত্যাগি লাজ ॥ 
এহি বাক্যে শকুস্তল! হইল সলজ্জিত | 
বসনে ঢাকিয়! মুখ হাসিল কিঞ্চিৎ ॥ 
ধৰ্ম্মত বিরুদ্ধ রাজ! চিন্তে মনে মনে। 
তার মন বুঝি তবে সখী ছুই জনে ॥ 
রাজাকে বসিতে দিল উত্তম আসন | 
হরষিত হৈয়া রাজা বসিল তখন ॥ 

ধৰ্ম্মে বিরুদ্ধ রাজা চিন্তে মনে মন। 

দুই সখী সম্বোধিয়া জিজ্ঞাসে বচন ॥ 
মুঞি ধৰ্ম্ম রাজা হেন লোকেত বিদিত। 
ব্রাহ্মণীর প্রতি কেহ্নে মোর গৈল (>) চিত ॥ 
তাহাকে ছাড়িলে চিন্তে না হএ ATIY | 
পরিগ্রহ করিলে হএ ধৰ্ম্মত বিরোধ ॥ 

এ ছুই সঙ্কট মোর হইল উপস্থিত। 
ছাড়িলে না রহে প্রাণ গ্রহণে নিন্দিত ॥ 


(১) গেল, আসক হইল। 


৬৪৮. ব্ঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এত ভাবি চিন্তিত হইল নরনাথ | 
অনন্য! প্রিয়ম্বদা পুছিল পশ্চাৎ ৷: 
কেনে চিন্তা ভাব তুন্ধি হইয়া নিঃশব্দ | 
উত্তর না দেয় কেনে হইলা যে স্তব্ধ ॥ 
রাজা বোলে এক বাক্য জিজ্ঞাসি তোহ্মাত | 
নিশ্চয় কপট ছাড়ি কহিবা আহ্মাত ॥ 
সদায় HHS মন নাহি অনাচার । 
ব্রাহ্মণীতে CHR চিত্ত গেল যে আন্মার ॥ 
এতেক সন্দেহ বড় cornice জিজ্ঞাস। 
লোকে বোলে উগ্র বড় কথ মহাখষি ॥ 
কামভাঁবে কেনে নারী সে মুনি লইল। 
তাহান ওরষে Fal কেমতে জন্মিল ॥ 
এহারে জানিতে মনে বাগ] হইল তবে। 
চিত্ত মোর শান্ত হৌক gia কহ যবে ॥ 
তবে fA বোলে শুন নরনাথ। 
ইহার জন্মের কথা কহিব তোহ্মাত ॥ 
এক af আসি কন্তা আশ্রমে দেখিল। 
তৰে সেই খষির স্থানে জিজ্ঞাসা করিল ॥ 
কোন জাতি নারী এহি আশ্রমে তোন্ধার । 
তুমি বড় উগ্র জানি এ কন্যা কাহার ॥ 
তবে কথ্মুনি কথ! তাহাতে কহিল। 
আন্গর! নিকটে থাকি দে কথা গুনিল ॥ 
সে কথ! তোহ্মাতে কহি শুন দিয় মন। 


শকুন্তলা কুমারীর জন্ম বিবরণ ॥ 


বিশ্বীমিত্রের তপৌভঙ্গৌোপলক্ষ্যে বসন্ত-বর্ণন | 

চৈত্র বসন্ত মাসে সৌরভ শীতল বাসে 
তরু লতা FAA শোভিত | 

বায়ু বহে মন্দগতি যুবক যুবতী প্রীতি 
পশু পক্ষী সব আনন্দিত ॥ 

FAT GAB ফুলে কুহু কুহু শব্দ করে 
ময়ূর মণ্ডলী করি নাচে। 

শারী শুক কপোত হংস চত্রবাক্‌ যুত 
জল স্থলে সুশোভিত আছে ॥ 


নদী দীঘি সরোবর সকল নিৰ্ম্মল জল 
পদ্ম উৎপল শোভা করে | 
Sal কিছু নাহি ভয় সকল আনন্দময় 
আপনার ইচ্ছা-স্থথে চরে ॥ 
সাজিলেক বিভ্ভাধরী নানারূপ বেশ করি 
এ তিন ভুবন মোহিবার | 
সহজে অপূর্ব বাল! সম্পূর্ণ ষোড়শ কলা 
উপমা নাহিক রূপ যার N 
অনঙ্গমোহিনী ধনী ক্ষীণ-মাজা সুবদনী 
হেলিয়৷ পড়এ মন্দ বাএ। 
কেহ পদ্ম সুগন্ধী অতি ay গঠিত বিধি 
SSP চন্দন লেপে গাএ N 
উত্তম কমল-কান্তি গঠন বিধির পাতি 
বিশ্ব-অধরে মন্দ হাসে। 
মত্ত ধীর গজ-গতি চলন বিবিধ ভাতি 
ষে রূপে ভুবন পরকাশে ॥ 
কস্তুরী কুঙ্কুম ভালে কপালে তিলক জ্বলে 
কুটিল অলকাপাতি সাজে | 
শোভিছে কবরীতার অমল কস্ত রী আর 
অনঙ্গ হইল কাম লাজে ॥ 
দিব্য পাটাম্বর গাএ উড়িয়াছে মন্দ বাএ 
মন্দ-গতি যৌবনের তরে | 
মালিনী নদীর তীরে হাটি যায় ধীরে ধীরে 
বিশ্বামিত্রে যথা তপ করে। 
গান্ধর্বব বিবাহের পর | 
বিবাহের পর প্রতিবেশিনী বৃদ্ধা মুনিপত্বীগণ শকুস্তলাকে প্রশ্ন 
করিতেছেন। 
হাস্ত-পরিহান্তে শকুস্তলাকে ইচ্ছিল। 
একেশ্বর তপোবনে মুনি এড়ি গেল ॥ 
সম্বন্ধে নাতিনী pfa জিজ্ঞাসি তোক্ষ! ঠাই। 


(১) 


মহভারত__রাজেন্্র দাস-_১৬শ শতাব্দী । 


বনেত পাইয়া কিবা বরিছ (>) জামাই ॥ 
বরণ করিয়া লইয়াছ। 


৬৪৯ 





বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
কপট ছাড়িয়া আন্ধা কহিবা স্বরূপ | 
AK হোতে অধিক দেখিএ তোর রূপ (>) ॥ 
যৌবনের ভরে তোর গমন বিশ্মিত। 
দীর্ঘ লোচন তোর দেখিত খূর্ণিত ॥ 
প্রফুল্ল রাঙ্গা দেখি বদন-কমল। 
মধু পিয়া পুষ্প যেন উড়িছে ভ্রমর ॥ 
শিথিল কবরী তোর রাগ দেখি SF | 
সিন্দুরে মণ্ডিত যেন রক্তবর্ণ অঙ্গ ॥ 


কথাএ (2) পাইল! তুমি অপূর্ব্র মণিহার | 
কে আনিয়া দিল মণি-কুগুল তোমার ॥ 
অপূর্ব তোমার হাতে কঙ্কণ প্রচুর | 

কে গঠিয়া দিল পদে বাজন নূপুর ॥ 

ক্ষুদ্র ঘর্টিকা-ধ্বনি শুনি বিরাজিত। 

মণি মুক্তা কাঞ্চন যে দোলএ পৃষ্ঠত ॥ 
হেম বিচিত্র রত্ব দেখি তোর গাএ। 

হেম উত্তম হার পাইলা কথাএ॥ 

বিচিত্র বিলক্ষণ পাঁটাম্বর তোর ste | 
দেবে আনি দিল কিবা নতুবা রাজাএ ॥ (৩) 
গতি গম্ভীর অতি লজ্জা অতিশয় | 
যৌবন-গোরব হান্ত তার অভিপ্রায় ॥ (8) 
faqa তিলক তোর কে দিল কপালে | 
হিঙ্গুলে লেপিল কিবা কনক-কমলে ॥ 
জাতি কুল না জানিয়! কার কাছে যাউ। 
সমাজেত তুমি সবে পাছে লজ্জা! পাউ ॥ 
মোর সঙ্গে কথা কহ বিশেষ নাতিনী । 
কার সঙ্গে হরিষেতে হৈলে অন্ুরাগিণী ॥ 
Ear বোলে মুনি বৃদ্ধ কলেবর | 
COTIA নহে ইচ্ছে হব যৌবন-বিকার ॥ 





(১) তুমি অধিকতর সুন্দরী হইয়াছ। (২) কোথায়। 
(৩) কোন দেবতা বা রাজা কি আনিয়! দিয়াছে? 
(৪) তোমায় মুখের হাসিতে এই অভিপ্রায় ব্যক্ত হইতেছে, যেন 
তুমি যৌবনের জন্য গোরবান্থিত হইয়াছ। 


মহাভারত রাজেন্দ্র দাস-১৬শ শতাব্দী । ৬৫১ 


JA কথা ম্মরিয়া যে উড়ে ছুঃখখানি। 
Sita বিহ! কৈলে Sta হইবা সতিনী ॥ 
হাস্ত পরিহাস্ত কথা আছিল বিস্তর | 
সম্ভাষিয়া SAN সকল গেল ঘর ॥ 
রাঙন্গার নিকটে তবে গেল AHSAN | 
প্রেমতরে রতি যেন JAN চলিল! ॥ 


রাজ-সভায় শকুন্তল!। 


তপোবনে পরিত্যক্ত! শকুস্তলাকে শিষ্যদ্বয় সহ কখমুনি হুম্সস্তের নিকট 
পাঠাইয়াছেন। 


বিস্মিত হইয়া নরপতি ভাবে মনে মন। 
হেন কালে শকুন্তলা দিল দরশন ॥ 
স্বর্গ হোতে খসি যেন চন্দ্র APS | 
অনলে কনক দহি লামিছে সভাত ॥ (১) 
TH দরশনে যেন দৃষ্টি নহে স্থির | 
সেই মত জলে শকুস্তলার শরীর | 
অন্তঃপুরবাসী যত দেখে নারীগণে। 
মুখ-চন্দ্র হেরি রহে সজল-নয়নে ॥ 
রাজাএ জানিল এহি লক্ষ্মী মৃত্তিমান্‌। 
ব্রাহ্মণের শাপে কিছু স্থির নহে জ্ঞান ॥ 
দাড়াইল সুন্দরী করিয়া যোড় হাত। 
কমল-নয়ন ভরি অশ্রু হএ পাত ॥ 
আপনা পতিত্ব দঢ় ধর্ম্ম-নীতি জানি। 
লজ্জা ভয় ছাড়িয়া প্রণাম কৈল পুনি ॥ 
নমে! BAAS ইলুর তনয় | 

নমো রাজা রাজ্যেশ্বর কপট-হৃদয় ॥ 
BATS নরপতি গুণের সাগর | 
সত্যদ্রোহী মিথ্যাবাদী করম নমস্কার ॥ 
আপ্ব-কাধ্য-সাধি পর-ছুঃখে উদাসীন | 
নমস্কার করি Copal কপট-মহিম ॥ 





নামিয়াছে (অবতীর্ণ হইয়াছে )। 


শকুস্তলার বিলাপ। 


প্রত্যাখ্যান I 


বঙ্গ-মাহিত্য-পরিচয় | 


হাসিয়া নৃপতি বোলে al হয় উচিত। 
ats করি নিন্দা কর না হএ বিহিত ॥ 
নিরজন হেন ভ্রম হইল CORTA | 
রাত্রি নিশাকালে গেলা অগ্রেতে আঙ্গার ॥ 
রাধাকুঞ্ঝ স্মরণ নাহিক মৃগ মারিলা যখন। 
কাম্য-সরোবরে তোহ্মা সঙ্গে দরশন ॥ 
নিশাচর হইয়! রাত্রি আশ্রমেত গেল! | 
সখী সবে নিষেধিতে তাতে সত্য কৈলা ॥ 
আর যত দিব্য কৈলা নাহিক স্মরণ | 
রাজ! হৈয়া অনাচার অসার জীবন ॥ 
আসিবার কালে তুন্ধি যে বাক্য বুলিলা | 
বৎসরেক বনে ছিল! তাকে না স্মরিলা ॥ 
রাজা হৈয়। মিথ্য! কহ কি বলিব তোকে। 
CII হেন আন্ধাকে বলিব সর্ধলোকে ॥ 
অগ্নি খাই মরিবারে মোর প্রাণে লয়। 
উদরেত রাজবংশ এহি মাত্র ভয় ॥ 

এত বলি কান্দে রাম! কোপিত শরীর | 
জল বহে নয়নের পদ্ম-পত্র-নীর ॥ 


রাজ! বোলে করুণ! করসি কোন কাষে। 
মিথ্যা প্রলাপ CETE লোকের সমাজে ॥ 
কেবা ofa কার কন্ঠ! তাহ! নাহি জানি। 
কেমতে হইবা তুদ্দি আন্ধার ঘরণী ॥ 
শকুন্তলা বোলে রাজা জানিয়া কর পাপ। 
মেনক!-গর্ভেত জন্ম বিশ্বামিত্ৰ বাপ ॥ 
কথমুনি পুষিলেক আঙ্গ। পাইয়া বনে। 
ধর্মপত্বী আন্গি তোহ্মার দৈবের কারণে ॥ 
জানিয়। কপট করি নিন্মসি আমাক | 
কি বলিতে পারি corn দৈবে পরিপাক ॥ 
রাজা হৈয়! স্মরণ নাহি হৃদয়-ভিতর । 
সত্য মিথ্য! তাহান নাহিক অগোচর ॥ 
চন্দ্র সূর্য্য অগ্নি বায়ু আর PRAT | 
আকাশ জল সন্ধ্যা আর দিবা atts ॥ 


মহাভারত- রাজেন্দ্র দাস--১৬শ শতাব্দী I 


আমাকে নিন্দহ তুমি পাপের সহায় | 

এ সবে শরীরে থাকি দেখে সর্বদায় ॥ 
আপনে আইলুম জানি অবজ্ঞা করসি। 
wits সতী পতিত্রতা তুন্ধি না জানসি ॥ 


৪ কক + * 

রাজা বোলে যত বোল অসত্য বচন। 
এহাকে প্রত্যয় যায় আছে কোন্‌ জন ॥ 
কথ! (১) স্বর্গ মেনকা কথ! বিশ্বামিত্ৰ খষি। 
কথা তোর সনে দেখ! প্রলাপ করসি ॥ 
মত কহ কিছু আন্ধি স্বপ্নেহ না জানি। 
যথা ইচ্ছ। তথা যায় তোহ্মাকে না চিহ্নি | 


কান্দিতে কান্দিতে Fal হইল বাহিরে | প্রত্যাখ্যাত! ৷ 
বিদ্যুতের ছটা যেন গগনে নিঃসরে ॥ 
বিস্মিত দেখিয়! লোকে রাজাক নিন্দিল। 
অমাত্য সকলে তারে বিস্তর বলিল ॥ 
ব্রাহ্মণের শাপ হেতু না ফিরিল মন। 
নগরে যাইতে FI করয়ে ক্রন্দন ॥ 
অবজ্ঞা করিয়া মুনি-শিষ্য সব যাঁএ। 
কাতর হরিণী যেন পাছে পাছে ধাএ ॥ 
চলিতে না পারে দুই বা তিন চরণ | 
ধরণী SHE খাইয়া পড়ে ঘনে ঘন ॥ 
মুনি-পুত্রে এড়ি যায় ফিরিয়| না চাহে। 
পথেত পড়িয়া নারী কান্দে দীর্ঘ রাএ ॥ 
আছাড় খাইয়| পড়ে ভূমির উপর | 
বজ্তাঘাত পাইয়া যেন পড়ে তরুবর ॥ 
দীঘল চিকুর চারু ধরণী লোটাএ। 
মণিময় অলঙ্কার দূরে গড়ি যাএ | 
নাহিক দোসর জন দিতে পাতি জান। 
মৃত্যুর পরশে যেন আইসে যায় প্রাণ ॥ 


(৯) কোথায়। 


৬৫৪ 


টি 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বাল বৃদ্ধ যুবক যে ঘরে না রছিল। 
রাজ-দণ্ড-ভয় কেহ মনে না ধরিল | 
লজ্জায় বিকল তন্তু বমিল উঠিয়া | 
কুহরি কুহরি কান্দে তাপিত হইয়া ॥ 


পরিত্যক্ত! শকুন্তলা | 


উপজিল বড় দুঃখ শুকাইল অধর-যুখ 


ধাঁএ মেন কাতর হরিণী। 


কান্দে Balers রবে শুনিতে পাষাণ দ্রৰে 


সকরুণে বিদরে ধরণী ॥ 


বনদেব যায় শুনে কান্দয় পথিকগণে 


জীব SS কার প্রাণে ধরে। 


সে দেশের যত লোক ডুবিল দারুণ শোক 


ধৈরয কাহার নাহি রহে ॥ 


RA পথিকের চিত সে রাজা কেমনে জীত (১) 


তার কি শরীরে প্রাণ ধরে। 


বচনেহ মিঠা ঝরে ভুবন মোহিতে পারে 


কাম দেখি ছাড়ে ধনুঃশরে ॥ 


চারিদিগে লোক দেখি সজল চঞ্চল আখি 


সকরুণে করয়ে বিলাপ | 
pian শোকের সিন্ধু 
শতগুণে জলি উঠে তাপ॥ 


মুঞি যত কৈলুম পাপ বিশ্বামিত্র হেন বাপ 


মেনকাত ধরিছিল উদরে | 


সে যে দৈবের গতি বিধি হৈল বিমতি 


নৃপতি GTB ছুরাচারে ॥ 
গর্ভ বাঢ়ে নিত নিত 
লক্ষ্য মুঞি লইমু কাহার | 


যে পালিল কথ্মুনি wal না করিব শুনি 


কুচরিত্র জানিয়া আঙ্গার ॥ 


are অধম জাতি সেইত সেবএ পতি 


যার যেই মত ব্যবহার | 





| (১) জীবন ধারণ করে। 


al দেখি আপনা বন্ধু 


ন! দেখম আপনা হিত 


a an Ome ee Cam th Cmte পপ সস 


মহাঁভারত- রাজেন্দ্র দাস_-১৬শ শতাব্দী । ৬৫৫ 

জন্মিয়৷ উত্তম বংশে কেবল আপনা দোষে 
কলঙ্ক রাখিল মুঞি ছার ॥ 

রাজা হৈঞা মিথ্যা কহে ধর্মে বা কেমতে সহে 
চন্দবংশে হেন অনাচার | 

প্রথম যৌবন-কালে পতি মোকে ত্যাগিলে 
এবে গতি কি হৌক abate ॥ 

পাপ কৈলে যেন ভোগে অন্ধকার হেন লাগে 
নানা ভয় হএ উপস্থিত। 

মনে মনে অন্ুুভাই অপরাধ কিছু নাই 
মুঞি পাপী তাপী পৃথিবীত ॥ 

নিকটে নাহিক নাথ এ দুঃখ কহিমু কাত 
ধরণী বিদারি যাই তাত। 

অপমান Ass] ভয় CFTE প্রাণে এত AA 
শরীর কেনে না হএ নিপাত ॥ 


gaca অঙ্গুরীয় প্রাপ্তি। 
একটি ধীবর মৎস্তের উদরে শকুস্তলার অঙ্থুরীয় প্রাপ্ত হয়, উহা 
QUST মুদ্রা-যুক্ত। রাজকর্ম্মচারি-কর্তৃক ধৃত হইয়া ধীবর রাজ-সকাশে 
উপস্থিত হয়। অন্গুরীয় দেখিয়া মুনির শাপ মোচন হয় এবং: রাজা 
শকুস্তলাকে স্মরণ করিয়া অনুতপ্ত FA | 


স্মৃতির উদয় | 


হাসিতে হাসিতে রাজা অঙ্গুরী লইল হাতে | 
শকুস্তলার বৃত্তান্ত যত VTA মনেতে ॥ 
স্বপ্ন অনুভব হেন চমকিত মন | 

সমুদ্রে তরঙ্গ যেন উঠে ঘনে ঘন ॥ 
পাসরিতে ধাএ রাজ! শাপ ARS | 
শকুস্তল! বিচ্ছেদ তার মনে হৈল সব ॥ 
অনুক্ৰমে যত কথা শ্মরিল Tate | 

এক গুণ ভাবিতে সহত্র গুণে ধাএ ॥ 
উন্মত্ত হইয়া যে বিকর্শ করে লোক । 

শেষ কালেত ait পুড়ে মহাশোক ॥ 


৬৫৬ ধঙ্গ-সাহিত্য-পরিচয় | 
খেলিতে হারাএ ধন যে হেন যুয়াএ। (১) 
গৃহ-কর্ম লাগি কেহ পথে ছাড়ি Ste ॥ (2) 
হীনের লঙ্ঘনে (৩) যেন মুনির মনে CAT । 
খলের NAD যেন স্থুজন-মিত্র-ভেদ ॥ 
বজ্ৰাঘাত শোক হেন পাইয়া নরনাথে। 
পুরী প্রবেশিল কিছু না কহি কাহাতে ॥ 
সুখ ভোগ রাজ্য ধন বিষম মানিল। 
পুরীর একান্ত স্থানে নির্জনে রহিল ॥ 
অপমানে সুখ ভোগ যদি হএ নাশ। 
আপনার দেশে তবে না করে প্রকাশ ॥ 
অধিক যে কাম ব্যথা বাড়ে পুনি পুনি। 
শরীর তাপে শোষে যেন নিদাঘ আপনি ॥ 
পাগল হইলে যেন আপনা পাসরে। 
জীবন নৈরাশ যেন ডুবিল সাগরে ॥ 
হেন মত বিস্ময় বিকল নরপতি। 
ভয় শোকে বিকল হইল নিতি নিতি ॥ 
কি হৈল কি হৈল করি করে হাহাকার । 
রাজার চরিত্র কিছু নারি বুঝিবার ॥ 


স্বর্গপথে মুনির আশ্রমে রাজার শকুন্তলার সঙ্গে 
পুনর্ম্িলনের পরে I 


MPSA বোলে COTATA অলজ্ঘ্য বচন। 
বড় তাপে তাপী আহন্দি নাহি রুচে মন ॥ 
পুজে লৈয়া দেশেত যাউক নরপতি। 
অনুগত হেন স্নেহ রাখিব মোর প্রতি ॥ 
gra হেন স্বামীত আমি জন্মে জন্মে পাই। 
তোন্ধার চরণ ভাবি থাকি এহি ঠাই ॥ 
মুনি বোলে পতি বিনে তপ নাহি আর | 
পতি সে সকল ধৰ্ম্ম জানিয় তোহ্মার ॥ 


(১) যুয়া খেলায় ধন নষ্ট করিয়া যেরূপ অমুতাপ হয়। 

(২) পথের সঙ্গী যদি গৃহ-কর্ম্ের তাড়নায় কোন স্ত্রীলোককে পথে 
ফেলিয়া যায়, তবে তাহার যেরূপ কষ্ট হয়। 

(৩) হীনক্ৃত অপমানে | 


মহাঁভারত- রাজেন্দ্র দাস-_১৬শ শতাব্দী | ৬৫৭ 


শূদ্রের ব্রাহ্মণ সেবা জানিয় নিশ্চয়। 
নারী পুরুষ বিনে তপে মুক্তি না হয় ॥ 
ব্ৰাহ্মণ তপস্বী ফত কঠিন আচার | 
পতি বিনে নারীর যে গতি নাহি আর ॥ 
রাজাত বিনয় করে তোর দিগে চাহি। 
বিচার করিলে তবে কিছু দোষ নাহি ॥ 
শকুন্তলা পালিলেক মুনির বচন। 
ভক্তি করি বন্দিলেক রাজার চরণ ॥ 


হাতে স্বর্গ পাইল হেন ছুম্ব্ত FATS | 
চিরদিনে পাইল গিয়া নারী পুভ্রবতী ॥ 
ব্ৰাহ্মণী সকলে শুনি তুষ্ট হৈল NTA | 
আশীর্বাদ রাজাকে করিল জনে জনে॥ 
শুধায়ে করিল তানে অনেক আদর | 
মান্য গৌরবভাব করিল বিস্তর ॥ 
Prefer নানা মত রহস্য মাধুরী | 
নান! লীলা করিল বহু বচন চাতুরী ॥ 
রাজ! বলে প্রাণ-প্রিয়া কি বলিব সতী | 
বিবাহকাল হোতে জান অনেক পীরিতি ॥ 
দৈবে আপনা দোষে পাসরিল আন্গি। 
তিলমাত্র অপরাধ ন! সম্বরিলা তুন্ধি ॥ 
আঙ্মা ছাড়ি আইলা তুন্দি অমরা AIF । 
তোহ্মার আন্ধার মধ্যে পর্বত সাগর ॥ (>) 
যত তাপ দিল! তুদ্ধি তার নাহি ae | 
IKA যত হুঃখ শোক বলবস্ত ॥ 
COTM দরশনে আইলুম দেবের আলয় | 
মহামুনি কাশ্যপে করাইল পরিচয় ॥ 
বুলিলা গৌরব হিত বাক্য ITSA | 
তথাপি না ছাড়ে কেনে তোমার অন্তর ॥ 
দাবানলে যাহার-শরীর দাহএ। 
লবণ-মিশ্রিত-কটু দিতে না যুয়াএ ॥ 


(১) আমাকে ছাড়িয়া তুমি act আসিলে, এবং তোমার ও 
আমার মধ্যে পর্বত ও সাগরের ব্যবধান ERT | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
শকুন্তলা বোলে মোরে বিধি হৈল বাদী | 
সর্বক্ষণ তোমাতে যে মুঞি অপরাধী ॥ 
লজ্জা ভয় ছাড়ি আইলুম তোকহ্গার নগরে | 
বেশ্যা বলি নিন্দ৷ করি ত্যাগিলা আঙ্গারে ॥ 
al পুত্র বলি কিছু কৃপা নাহি মনে। 
অপরাধী কেবা কথা আছে আমি বিনে ॥ 
অবিচারে যখনে বাঞ্ছিলা মোরে বনে। 
তাহাতে রক্ষিতা মোর না ছিল কোন জনে ॥ 
যদি জাতি নষ্ট হইত দুৰ্জ্জন হাতএ (১)! 
তবে মোর কি গতি হইত সে দিনয়ে (২)॥ 
এবে সে জানিলুম মুঞ্ পুরুষের চিত্ত | 
চুণে পুড়িলে মুখ অন্ন লাগে তিক্ত ॥ 
wy দিয়া ভজিলেহ প্রত্যয় নাহি যার | 
নারী লোকে বোলে ব্যর্থ স্বামী আপনার ॥ 
স্ত্রীর watts নাহি স্থজিল বিধাতা | 
মৈলেহ অধিক নাহি স্বামীর ব্যগ্রতা ॥ 
আয়ে রাজ যত দোষ সকল আন্ধার | 
না যুআএ নিন্দা যত বুলিল! বারে বার ॥ 
নৃপতি বোলেন তুন্গি প্রাণের অধিক। 
নয়নে আনন্দ মোর TSS মাণিক ॥ 
তোর পুত্রে পুল্রী আঙ্গি এ তিন ভুবন। 
চিরদিন প্রীতি মোর রাখিবা অনুক্ষণ ॥ 
“eee বোলে আমি অধীন তোহ্মার। 
স্বামী বিনা নারীর সংসারে কেবা আর ॥ 


শকুস্তলা বোলে শুন নিঠুর না বোল পুনঃ 
প্রাণ হৈতে পতি ভিন্ন নহে। 

যাইব COPA সনে কোন দুঃখ নাহি মনে 
তুমি বিনে কেবা মোর হয়ে ॥ 

ভাবি চাহ মনে মনে চন্দ্ররশ্মি পান বিনে 
বৃষ্টি-জলে না জীয়ে চকোর। 

মীন যেন জল বিনে পঙ্কজে মধু বিহনে 
পতি বিনে নারীর কঠোর ॥ 


(১) হাতে। (২) দিনে। 





নিত্যানন্দ ঘোষের মহাভারত | 

নিত্যানন্দ ঘোষ কাশীদাসের পূর্বে সমস্ত মহাভারতের অনুবাদ 
করিয়াছিলেন, এবং ইহার মহাভারতখানিই পশ্চিমবঙ্গে কাশীদাসের 
পূর্বে স্থপ্রচারিত ছিল। পূর্ববঙ্গেও এই মহাভারতের দুই একখানি 
পুথি পাওয়া গিয়াছিল। ত্রিপুরা জেলায় রাজপাড়া গ্রামে নিত্যানন্দ- 
ঘোষের মহাভারতের কতকাংশ পাইয়াছিলাম, তাহ! গৃহ-দাহে নষ্ট হইয়া 
গিয়াছে । পশ্চিমবঙ্গের বহু স্থানে এই কবির মহাভারতের পুথি পরিদৃষ্ট 
হইয়া থাকে। 

১৮০৬ খৃঃ অন্দে পাকুড়ের রাজা! পৃথীচন্দ্র গৌড়ী-মঙ্গল নামক কাব্যের 
ভূমিকায় লিখিয়াছেন--“অষ্টাদশ পর্ব ভাষা কৈল কাশীদাস। নিত্যানন্দ 
কৈল ATH ভারত প্রকাশ ।” 

বিশেষ বিবরণ বঙ্গভাযা ও সাহিত্যের ভূমিকার “ছ” পৃষ্ঠায় এবং 
৫৩০-৫৩১ পৃষ্ঠায় WT | 
হইয়া কাশীরাম দাসের মহাভারতে স্থান পাইয়াছে। 

R-AK | 

গান্ধারী-বিলাপ। 
মহাভয় উপজিল দেখি রণস্থল। 
শকুনি গৃধিনী শিবা করে কোলাহল ॥ 
হাতে Re করিয়৷ নাচয়ে ভূতগণ। 
কুকুর করিছে মাংস শোণিত ভক্ষণ ॥ 
রক্তের কর্দম Ate চলিতে না পারি | 
শোকে দগ্ধ নারীগণ যায় ধীরি ধীরি n 
কেহ কেহ নাঞি পায় পতি দরশন। 
ভূমেতে পড়িয়া কান্দে হয়্যা অচেতন ॥ 
আভরণ ফেলি কেহো শোকাকুল হয়্যা | 
পতিহীন কোন নারী বুলরে ধাইয়্যা ॥ 
ধায়্যা বুলে সকলে যতেক কুরুনারী | 
সিগাল (১) পক্ষগণে ভয় নাই করি ॥ 
অনেক খু faal কেহ নিজ পতি পাইল্য। 
WH মুণ্ডে যোতাইয়! (2) প্রতীত হইল ॥ 





(১) শৃগাল (২) সংযুক্ত করিয়া। 








শোকোন্মততা রমনীগণ। 


৬৬০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পাসরিলে পুর্ববকথা প্রীত সব TS | 

ary পরিহাস্ত তাহা স্মঙউরিব কত ॥ 

সংগ্রাম করিতে আইল্যে কেমন কুখেনে (>) | 
পুনশ্চ না হৈল দেখা অভাগিনী সনে ॥ 

হেন মতে পতিহীন্তা যত যত নারী | 

বিলাপ করিয়া কান্দে নানা মত কার ॥ 


তী দেখি গান্ধারী প্রাণ ধরিতে না পারে। 
পতি-কোলে বধু সব কান্দে উচ্চেঃস্বরে ॥ 
রণ্ভূমি দেখি দেবী অতি ভয়ঙ্কর | 
কপালে কঙ্কণ মারি কান্দয়ে বিস্তর ॥ 
সভে শোকে অচেতন পড়িয়া ভূমিতে | 
হেন কেহ নাহি তথা প্ৰবোধ করিতে ॥ 
কে কোথা পড়িয়া কান্দে নাহিক তরাস। 
রণভূমি দেখি দেবগণে লাগে ত্রাস ॥ 
মড়ার উপরে মড়া নাহি লেখা তার | 
গান্ধারী দেখিয়া মনে পাইল চমতকার ॥ 
হস্তী অশ্ব পড়িয়াছে রথ বহুতর | 

নান! অলঙ্কার অস্ত্র বস্ত্র মনোহর ॥ 
মাথার মুকুট পড়ি আছে রণভূমে। 

আছ অন্ত নাহি পড়ি আছে একক্রমে ॥ 
ধ্বজ ছত্র চামর পড়িল রণস্থলে। 

খড় ঢাল নানা অস্ত্র ভাসে রক্তজলে ॥ 
পড়িআছে বীর সব বিচিত্র শরীর | 
বাণেতে জঞ্জর অঙ্গ বহিছে রুধির ॥ 
কার হস্ত পাদ নাহি নাক চক্ষু কাণ। 
অস্ত্রাঘাতে কার কার মুণ্তি দেখি আন (২) ॥ 
বিবর্ণ হইয়া ভূমে আছয়ে পড়িয়া | 
নারীগণ ভয় পায় স্বামীকে দেখিয়া ॥ 


রুধিরে কর্দম-ভূমি পঙ্ক বহুতর | 
শোঁণিতের নদী বহে সংগ্রাম-ভিতর ॥ 


(>) কুক্ষণে | (২) অন্ত রকম। 


মহাভারত- নিত্যানন্দ ঘোষ__১৬শ শতাব্দীর পূর্ববার্ঘ | ৬৬১ 


স্রোতে ভাসে হস্তী ঘোড়া নর লক্ষ TF | 
শৃগাল কুকুরের খেলা দেখিতে অসংখ্য ॥ 
শকুনি গৃধিনী করে অতি কলরব। 
ডাকিনী যোগিনী নাচে হাতে করে শব ॥ 
মুণ্ডমাল! গলে পরে প্রেত ভূত দান! (>) | 
কলসী ভরিয়া পীয়ে শোণিতের পান! ॥ 
নর-অন্ত্র বিদারিয়। কেহ খায় সুখে | 

তুরঙ্গ হস্তীর মাংস শোতে কার মুখে ॥ 
রক্ত মাংস cH (২) বুলে হাস্ত পরিহাসে | 
কেহোঁ কারে খেদীড়িয়া যায় অতি রোষে ॥ 
কলহ করয়ে কোথায় ডাকিনী যোগিনী । 
ভূত-প্রেত-শব্দে কিছু শ্রবণে না শুনি ॥ 
মেঘের নিনাদ যেন গভীর ভাষণ। 

তাহা শুনি নারীগণ ভয়ানক মন ॥ 
মাংসের পসরা দিয়! রাক্ষস পিশাচ । 

বেচা কিনা করে কেহ মনে অভিলাষ ॥ 
মহাঘোরতর শব্দ শুনিঞ1 গান্ধারী | 
কাক চিল উড়ে কত বর্ণিতে না পারি ॥ 


বধুগণ সঙ্গে রাণী মুকুলিত চুলে । 
দুৰ্য্যোধনে খুজিয়া বেড়ায় রণস্থলে ॥ 
যুবতী ধাইয়া বুলে লাজ নাহি বাসে। 
SHIA হৈল্য পতি-দরশন-আশে ॥ 
কার কার পতির না হইল্য দরশন। 
মুক্তকেশে রণভূমে করএ ভ্রমণ ॥ 
হস্তপদহীন কেহ আছয়ে পড়িয়া। 
কেহে! পতি বিনে বুলে উদ্দেশ করিয়া ॥ 
মাংস খায় কাক চিল গৃধিনী কুকুর । 
মহাকোলাহল করে শব্দ যায় দূর ॥ 
তয় তেজি কুরুবধূ যত ATA | 

মৃত পতি কোলে করি করয়ে রোদন ॥ 


(১) দানব। (২) থাইয়া। 


৬৬২ 


দুর্য্যোধনের শব-দর্শনে | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
বিলাপ করয়ে কেহো মুখে মুখ দিয়া | 
অভাগিনী ডাকে নাথ না চাহ ফিরিয়া ॥ 
মুক্তকেশে কেন আছ STATS পড়িয়া | 
ডাকয়ে পাণ্ডবগণ যুদ্ধ কর গিয়া ॥ 
বীরবেশ ধরহ ধরহ ধনুঃশর | 
ভীমার্জুন ডাকে নাথ করিতে সমর ॥ 
এই মতে নারীগণ করিয়ে রোদন। 
বদনে বদন দিয়া করয়ে চুম্বন ॥ 
ডাকিনী যোগিনীগণ করে নানা কেলি। 
মাংস CUA মত্ত হয়্যা চলে চুলি চুলি ॥ 
স্বামী পুত্র CS আর বন্ধু সহোদর | 
পড়িয়া আছয়ে কত সংগ্রাম ভিতর ॥ 


দূর্য্যোধনে চেষ্টা করি পাইল গান্ধারী। 
কথোদুরে পাইলেন কুর-অধিকারী ॥ 
ধুলায় পড়িয়া আছে রাজা দুর্য্যোধন ৷ 
গান্ধারী দেখিল সঙ্গে সহ বধূগণ ॥ 

পুত্র দরশনে দেবী অচেতন CHA | 
দুর্যোধনের স্ত্রী আসি কোলেতে করিল ॥ 
বুকে করি রাজারে কানয়ে রাজরাণী | 
তোমার বিহনে আমি হইলাঙ অভাগিনী ॥ 
CHAT AIT SY করিলে পালন | 
রাখিলে প্রতিজ্ঞা নিজ করিলে যে পণ ॥ 
বিষাদ করিয়া সভে করয়ে রোদন | 
শুনিয়! মূৰ্চ্ছিত শোকে হইল রাজন ॥ 
পঞ্চ পাঁওবেতে তীরে ধরিয়া তুলিল। 
Slee সাত্যকি act প্ৰবোধ করিল ॥ 
পুনঃ পুত্র-শোকেতে গান্ধারী Wel হৈল। 
ভূমেতে পড়িয়! রাণী অচেতন হৈল্য ॥ 
সম্বিত পাইয়া তবে সুবল-তনয়া। 
চাহিল কৃষ্ণের মুখ শোকাকুল হয়্যা ॥ 


দেখ কৃষ্ণ মহাশয় কুরু-নিতম্বিনী | 
কেমনে এ দুঃখ সহে মায়ের পরাণী ॥ 


মহাঁভারত__নিত্যানন্দ ঘোঁষ--১৬শ শতাব্দীর AAAS | ৬৬৩ 


দেখ কৃষ্ণ মরিয়াছে রাজা AAT | 
সঙ্গেতে না দেখি কেন কর্ণ দুঃশাসন ॥ 
শকুনি সঙ্গেতে কেনে না দেখি রাজন | 
কোথা ভীন্ম মহাশয় গান্ধার-নন্দন ॥ 
কোথা দ্ৰোণাচাৰ্য্য আর কোথা পরিবার । 
একেলা! পড়িয়া আছেন আমার কুমার ॥ 
কহ দুঃশীসন কোথা গেল পুত্রগণ। 
সহোদর ছাড়ি কেন একা! হুধ্যোধন ॥ 
একাদশ অক্ষৌহিণী যার সঙ্গে যায়। 

হেন দুৰ্য্যোধন রাজা ধুলায় লুটায় ৷ 
স্বর্ণের খাটে যার সতত শয়ন। 

ধূলায় ধূসর তনু হয়্যাছে এখন Il 

জাতি যূথী পুষ্প আর চম্পা নাগেশ্বর | 
বকুল মালতী আর মল্লিকা সুন্দর ॥ 

এ সকল পুষ্পপাতি যাহার শয়ন। 

সে GR লোটায় ভূমে নাহি সম্বরণ ॥ 
অগুরু চন্দনগন্ধ REA FIA | 

লেপন করয়ে সদা অঙ্গের উপরি ॥ 
শোণিতে ভেম্তাছে (১) দেহ কর্দমে শয়ন | 
আহা মরি কোথা গেলে বাছা দর্য্যোধন ॥ 
তেজিয়। আলম্ত কেন না দেহ উত্তর | 
যুদ্ধ করিবারে বাছা ডাকে বৃকোদর ৷ 
উঠ পুত্র তেজ নিদ্রা অস্ত্র লহ হাতে। 
গদাযুদ্ধ কর গিয়া ভীমের সহিতে ॥ 
তীমাজ্জুন ডাকে তোমায় করিবারে রণ। 
প্রতি-উত্তর নাহি দেহ কেন দুর্ধ্যোধন ॥ 
এত বলি গান্ধারী হইলে অচেতন | 
প্রিয় বাক্যে নারায়ণ করেন সাস্বনা! ॥ 
শুন শুন আরে ভাই হয়্যা একমন। 
নিত্যানন্দ ঘোষ কহে ভারত-কথন ॥ 


(>) ভাসিয়াছে। 


কাশীদাসী মহাভারত । 


কাশীদাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা বঙ্গভাষা ও সাহিত্যের 
৫২৪-৫৩৭ পৃষ্ঠায় ও মৎ-সম্পাদিত কাশীদাসী মহাভারতের ভূমিকার 
Jo পৃষ্ঠায় WET | 


আদি পর্ব | 
সমুদ্র-মন্থনে-_শিব | 


NAAA যক্ষ রক্ষ ভুজঙ্গ কিন্নর | 
সভে মথিলেক সিন্ধু না জানে শঙ্কর ॥ 
নারদকৃত সমুদ্র ম্থানের দেখিয়া নারদ মুনি হইয়া চিন্তিত। 
পুরস্কার প্রাপ্তি 345 | কৈলাস-শিখরে গিয়া হৈল উপনীত ॥ 
প্রণমিল! শিব দুর্গা হু হার চরণে। 
আশীর্বাদ করি দেবী দিলেন আসনে ॥ 
নারদ বলিলা আছিলাম স্থরপুরে | 
শুনিল মথিল! সিন্ধু যত XIITA ॥ 
বিষ্ণু পাইলা কমলা কৌস্তভ মণি আদি। 
হয় উচ্চেঃশ্রবা প্ররাবত গজনিধি | 
দেবে নান! TR পাইল মেঘে পাইল জল। 
অমৃত অমরবুন্দ কল্পতরুবর ॥ 
নানা ধাতু মহৌষধি পাইল নরলোকে। 
এই হেতু হৃদয় জন্মিল বহু শোকে ॥ 
স্বর্গ মর্ভ্য পাতালে নিবসে যত জনে। 
সভে ভাগ পাইল কেবল তোমা বিনে ॥ 
তে কারণে তত্ব লইতে আইলাম এথা | 
সভার ঈশ্বর তুমি বিধাতার ধাতা ॥ 
তোমারে না দিয়া ভাগ বাটি সভে নিল। 
এই হেতু মোর মন ধৈর্য্য না হইল ॥ 


চততীয় ক্রোধযুক্ত উত্তর | এতেক নারদ মুনি বলিল! বচন। 
শুনিয়| উত্তর না করিল! ত্রিলোচন ॥ 
দেখি ক্রোধে কম্পিত কহেন ত্রিলোচনা। 
নারদেরে কহে দেবী করি অভ্যর্থনা ॥ 


মহাভারত _কাণীদাঁদ__১৬শ শতাব্দীর CYS | 


কাহারে এতেক বাক্য কহিলে মুনিবর। 
বৃক্ষেরে কহিলে যেন না পায় উত্তর ॥ 
কণ্ঠেতে হাড়ের মাল! বিভূষণ যার | 
cetacea মণিরদ্ব কিবা কায তার ॥ 
কি কায চন্দনে যার বিভূষণ ধুলি। 
অমৃতে কি কাষ তার ভক্ষ্য সিদ্ধিমূলী ॥ 
মাতঙ্গে কি কায যার বলদ বাহন। 
পারিজাতে কিবা কাষ ধৃস্ত,র ভূষণ ॥ 
সকল চিন্তিয়া মোর অঙ্গ জরজর | 
পূর্বের বৃত্তান্ত সব জান মুনিবর ॥ 
জানিয়া ঞেহারে দক্ষ পূজা না করিল। 
সেই অভিমানে আমি শরীর তেজিল ॥ 


দেবীর বচনে হাসি বলেন SATA | 
যে বলিল! হৈমবতী কিছু নহে আন ॥ 
বাহন ভূষণ মোর কোন্‌ প্রয়োজন | 
আমি লই যাহ! নাহি লয় অন্ত জন ॥ 
ভক্তিন্তে করিয়া! বশ মাগি নিল দাস। (১) 
অম্লান Sea পট্রাম্বর দিব্যবাস ॥ 

ga করি TII কেহ না লইল। 
তেঞি মোর বাঘাম্বর পরিতে হইল ॥ 
অগুরু চন্দন লৈল PHA FSM | 
বিভূতি না লয় তেঞি বিভূষণ করি ॥ 
মণিরত্ব সতে লৈল মুকুত! প্রবাল। 
কেহ না লইল তেঞি আছে হাড়মাল ॥ 
বিবপত্র ধুস্ত,রা-কুস্থম ঘন ঘসি। 

কেহ al লইল তেঞি অঙ্গেতে বিভৃষি | 
রথ গজ লইল বাহন পরিচ্ছদ। 

কেহ না লইল তেঞি আছয়ে বলদ ॥ 
কহিল! যে দক্ষ মোরে পূজা না করিল। 
অজ্ঞান-তিমিরে দক্ষ মোহিত আছিল ॥ 


(১) আমাকে ভক্তি ছার! বশীভূত করিয়া আমার ভক্ত (দাস) 
প্রার্থনা করিয়া লইল। 


৬৬৫ 


মহাদেবের উক্তি | 


দেবীকৃত উত্তেজ্জনা। 


মহাদেবের CHT | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
তেঞি মোকে না জানিয়া পুজা না করিল। 
তাহার উচিত ফল ততক্ষণে পাইল | 


দেবী বলে দার! পুত্র গৃহী যেই জন। 
তাহারে না হয় যুক্ত এ সব বচন ॥ 
বিভব বিভূতি আদি ace যত জনে | 
সংসারে বিমুখ ইথে আছে কোন্‌ জনে ॥ 
সংসারেতে বিমুখ যে জন এ সকলে! 
কাপুরুষ বলিয়া তাহারে লোকে বলে ॥ 
ব্ৰহ্মা বিষ্ণু ইন্দ্ৰে তুমি যেমত পূজিত ৷ 
সাক্ষাতেতে সে সকল হৈতেছে বিদিত ॥ 
রত্বাকর মথিয়া লভিল রত্বগণ। 

কেহ না পুছিল তোমা করিয়া হেলন ॥ 
পার্বতীর এক বাক্য শুনিয়া শঙ্কর | 
ক্রোধেতে অবশ অঙ্গ কাপে থরথর ॥ 
কাশীরাম কহে কাশীপতি ক্রোধমুখে। 
বৃষভ সাজিতে আজ্ঞা করিল! নন্দীকে ॥ 


পার্বতীর কটুভাষ শুনি ক্রোধে দিগ্বাস 


arate নাগের দড়ি কাকালি বান্ধিল বোড়ি 
তুলিয়া লইল যুগপাঁশ ॥ 

কপালে কলঙ্কি-কলা কণ্ঠেতে হাঁড়ের মালা 
করযুগে কঞ্চুকি FFA | 

sta বৃহস্তান্থ শশী ত্ৰিবিধ প্রকার ভূষি 
ক্রোধে যেন প্রলয়-কিরণ ॥ 

যেন গিরি হেমকুটে আকাশে লহরী উঠে 
উথে মধ্যে গঙ্গা জটাজুটে। 

রজত-পর্বত আভা কোটি-ন্দ্রমুখ-শোভা 
ফণিমণি বিরাজে মুকুটে ॥ 

গলে দিল হার সাঁপ টহ্কারি ফেলিল চাপ 
ত্ৰিশূল ক্রকুটি লইয়া করে। 


মহাঁভারত-_কাশীদাস-_১৬শ শতাব্দীর শেষার্দ। ৬৬৭ 


পদতরে ক্ষিতি লড়ে চিক্কার (১) ছাড়িয়া চলে 
অতিশয় বেগে STIFTA ॥ 

ডম্বুরের ডিমি ডিমি আকাশ পাতাল ভূমি 
কম্প হৈল ত্ৰৈলোক্য মণ্ডলে। 

অমর ঈশ্বর ভীত আর সভে সচিস্তিত 
এ কোন্‌ প্রলয় হৈল বলে ॥ 

বৃষভ সাজিয়। বেগে নন্দী আনি দিল আগে 
নানা aR করিয়া ভৃষণ। 

ক্রোধে কাপে ভূতনাথ যেন SHAT পাত 
অতি He কৈলা আরোহণ ॥ 
শক্তি করে করি ষড়ানন। 

গণেশ চড়িয়! মূষ করে ধরি পাশাস্কুশ 
দক্ষিণ ভাগেতে ক্রোধ-মন ॥ 

বামে নন্দী মহাকাল করে শূল গলে মাল সমুদ্রমন্থন-স্থলে 
পাছে AATA AG NCT | আগমন | 

চলিলা দেবের রাজ দেখিয়া শিবের কাষ 
তিন লোকে গণেন প্রমাদে ॥ 

ক্ষণেকে ক্ষীরোদ-কুলে উত্তরিল| সহ দলে 
যথায় মথনে সুরান্থুর | 

কাশীরাম দাস কয় শীত্রগতি প্রণময় 
সর্বদেবে দেখিয়া ঠাকুর ॥ 


কর-যোড়ে দাগডাইলা সর্বদেবগণ। 

শিব বলে মথ সিন্ধু রহাইলে (২) কেন ॥ 

ইন্দ্র বলে মথন হৈল দেব শেষ | শিবের পুনরস্থনাদেশ 
নিবারিয়া আপনে গেলেন BRIS ॥ i 

একে ক্রোধ আছিলেন দেব মহেশ্বর | 

দ্বিতীয় ইন্দ্রের বাক্যে কম্পে কলেবর ॥ 

শিব বলে এত গর্ব তোমা সতাকার | 

আমারে হেলন কর এত অহঙ্কার ॥ 

রত্বাকর মথি ACS TE লৈলে বাটি। 

হেন চিত্তে না করিলে আছয়ে ধূর্জ্জটি ॥ 


দেবগণের কীতরোক্তি। 


(১) চীৎকার । (২) রহাইলে= স্থগিত করিলে। 


৩৬৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যে করিলে তাহা কিছু না করিয়ে মনে | 
আমি মন্থিবারে CHR করহ হেলনে ॥ 
এতেক বলিল! যদি দেব NERA | 
ভয়েতে দেবতা সব না করে উত্তর ॥ 


নিঃশব্দে রহিল! সব দেবের সমাজ। 
কর-যোড়ে বলয়ে কশ্যপ মুনিরাজ ॥ 
অবধান কর দেব পার্বতীর FTE | 
কহিব ক্ষীরোদ-সিন্ধ-মথন-বৃত্তান্ত ॥ 
পারিজাত মাল! ছুর্বাসার গলে ছিল। 
ন্নেহেতে সেই পুষ্পমাল! ইন্ত্র-গলে দিল ॥ 
গজরাজ-আরোহণে ছিলা পুরন্দর | 
সেই মাল্য দিল তার দস্তের উপর ॥ 
সহজে মাতঙ্গ অমুক্ষণ মদে TS | 
পশুজাতি না জানিল মালার মহত্ব ॥ 
শুণ্ডে জড়াইয়া মালা ফেলিল ভূতলে। 
দেখিয়া ছুর্ববাসা ক্রোধে অগ্নি হেন জ্বলে ॥ 
অহস্কারে ইন্দ্র মোরে অবজ্ঞা করিল। 
মোর দত্ত মাল্য ইন্দ্র  ছঁড়িয়া ফেলিল ॥ 
সম্পদে হইয়া মত্ত গর্ব কৈল মোরে। 
দিল শাপ হতলক্ষী হও পুরন্দরে ॥ 
ব্রহ্মশীপে লোকমাত৷ প্ৰবেশিল! জলে। 
TH কষ্ট হৈল ত্ৰৈলোক্য-মণ্ডলে | 
লোকের কারণে ব্রহ্মা কৃষ্ণে নিবেদিল। 
সমুদ্র মথিতে Asal নারায়ণ কৈল ॥ 
এই হেতু ক্ষীরোদ মথিল মহেশ্বর | 
শেষ মথনের দড়ি মন্থন মন্দর ॥ (১) 
অনেক উৎপাত হৈল বরুণের পুরে । 
লক্ষ্মী দিয়া স্তুতি কৈল দেব বিশ্বেশ্বরে ॥ 
নিবারি মথন তেঞি গেলা নারায়ণ | 
FECA অসম্থত|। পুনঃ তুমি আজ্ঞ! কর মথন কারণ ॥ 


কগ্ঠপের নিবেদন | 


ইন্দ্রের প্রতি শাপ। 





(১) শেষ নাগ মন্থনে দড়ির কার্য করিল ও মন্দর-পর্ধবত মন্থন-দণ্ড- 
স্বরূপ হইল। 


মহাভারত _কাশীদীস__-১৬শ শতাব্দীর শেষার্ধ। ৬৬৯ 


বিষ্ণু-বলে বলবান্‌ আছিল অমর । 
ইবে বিষ্ণু বিনা শ্রমযুক্ত কলেবর ॥ 
দ্বিতীয় মথন-দড়ি নাগরাজ শেষ । 
সাক্ষাতে আপনে প্রভু দেখ তার ক্লেশ ॥ 
অঙ্গের যতেক হাড় সব হৈল চুর | 
সহস্র মুখেতে লাল বহয়ে প্রচুর ॥ 
ব্রণের TS কষ্ট না যায় কথন। 

আর Asal নহে দেব মথন কারণ ॥ 


শিব বলে আমা হেতু AA একবার । 

আসিবার অকারণ না হয় আমার ॥ 

হর-বাক্য কার শক্তি লঙ্বিবারে পারে | পুনরায় মন্থন ও 
পুনরপি মন্দার ধরিল দেবাস্থুরে ॥ হলাহলের 
শমেতে অশক্ত কলেবর সর্বজনা | 

ঘনশ্বাস বহে যেন আগুনের কণা ॥ 

অত্যন্ত ঘর্ষণে পুনঃ মন্দার পর্বত | 

তপত হইল যেন জলদগ্রিবৎ ॥ 

ATE te খণ্ড হৈল নাগের শরীর । 
ক্ষীরোদ-সাগরে সব বহিল রুধির ॥ 

অত্যন্ত ঘর্ষণ নাগ সহিতে নারিল। 

সহঅ মুখের পথে গরল শ্রবিল ॥ 

Pras ঘর্ষণ-অগ্রি সর্পের গরল। 

দেবের নিশ্বাস আর মন্দার-অনল ॥ 

চারি অগ্নি মিশ্রিত হইয়া এক হৈল। 

সমুদ্র হৈতে আচৰ্বিতে বাহিরিল ॥ 


প্রাতঃ হৈতে যেন দিনকর তেজ বাড়ে। 

দাবানল বাঢ়ে যেন OF বন পোড়ে ॥ 

যুগান্তের কালে যেন সমুদ্রের জল। 

মুহূর্তেকে ব্যাপিলেক সংসার সকল ॥ 

দহিল সভার অঙ্গ বিষের জলনে। 

সহিতে না পারি ভঙ্গ দিল সর্বজনে ॥ দেবগণের পলায়ন ও 
পলায় ADF কুবের TH | শিবের বিব-ভক্ষণ। 
পবন শমন অগ্নি পলায় অরুণ ॥ 


৬৭০ 


মহাদেবের CVT | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
অষ্টবস্থ নবগ্রহ অশ্বিনীকুমার | 
অসুর কিন্নর যক্ষ যত ছিল আর ॥ 
পলাইয়া গেল যত ত্ৰৈলোক্যের FA | 
বিষ বদনে চাহে দেব ত্রিলোচন ॥ 


দূরে হৈতে সব দেবগণ করে স্তুতি | 
রক্ষা কর ভূতনাথ অনাথের গতি ॥ 
তোমা বিনা রক্ষে ইথে কেহ নাহি আন। 
সংসার হইল নষ্ট তব বিদ্যমান | 

রাখ রাখ বিশ্বনাথ বিলম্ব না সয়। 
ক্ষণেক হইলে আর হইব প্রলয়। 
দেবের বিষাদ শুনি কাকুতি বিস্তর | 
বিশেষে দহয়ে দেখি সকল সংসার ॥ 
হৃদয় চিন্তিল! পূর্বে COR অঙ্গীকার | 
এবার মথহ সিন্ধু বচন আমার ॥ 
আপন অর্জিত স্থষ্টি বিষে করে নাশ। 
হৃদয় চিন্তিয়া আগু হৈল! কৃত্তিবাস ॥ 
সমুদ্র জুড়িয়! বিষ আকাশ পরশে। 
আকর্ষণ করি হর করিল ATA ॥ 
দুরে হৈতে সথরাস্থর দেখয়ে কৌতুকে | 
করিল গরল পান একই চুম্বকে ॥ 
AAFO কারণ লৈলা ধর্ম দেখাবারে | 
কঠেতে রাখিলা বিষ না লৈলা উদরে ॥ 
নীলবর্ণক্ঠ অগ্যাপিহ বিশ্বনাথ | 
NAFI নাম সেই হৈতে হৈল খ্যাত ॥ 


আশ্চর্য্য দেখিয়া যত ত্রেলোক্যের FA | 
কৃতাঞ্জলি করি হরে FATA স্তবন ॥ 
তুমি ব্ৰহ্মা তুমি বিষ্ণু ধনের ঈশ্বর | 
যম সূর্য্য সোম বায়ু তুমি বৈশ্বানর ॥ 
তুমি শেষ বরুণ নক্ষত্র TA FF | 

তুমি স্বর্গ ক্ষিতি অধঃ পর্বত সমুদ্র ॥ 
যোগ ধ্যান বেদ শান্ত্র তুমি যজ্ঞ যুপ। 
সৃষ্টি স্থিতি অন্তকারী তুমি তিন রূপ ॥ 


মহাঁভারত-__কাশীদাস_-১৬শ শতাব্দীর CTS | ৬৭১ 


কৃপায় করিলা ত্রাণ এ মহা প্রলয় | 
কি করিব কর আজ্ঞা দেব মৃত্যুঞ্জয় ॥ 
কপার সাগর তুমি পরম সদয় | 

এত বলি BANA করষোড়ে রয় ॥ 
শুনি তবে আজ্ঞা দিলা দেব মহেশ্বর । 
রাখ লৈয়া যথাস্থানে মন্দর-শিখর ॥ 
নিবর্তহ মথন নাহিক আর কাষ। সহিহ 
অনেক পাইল কষ্ট দেবের সমাজ ॥ 
শুনি আনন্দিত হৈল ষত দেবগণ। 
অমর তেত্রিশ কোটি অসুর সর্বজন ॥ 
একত্র হৈয়া সুর অনুর যতেক | 
মন্দার তুলিতে শক্তি করিলা অনেক ॥ 
কার শক্তি তুলিতে নারিল গিরিবর। 
তুলিয়া লইল! তবে শেষ বিষধর ॥ 
যথাস্থানে মন্দার ASA লৈয়া শেষ। 
নিবারিয়া গেলা সভে যাঁর যেই দেশ ॥ 
কাশীরাম দাম কহে করিয়! প্রণতি। 
অনুক্ষণ নীলক্-পদে AS মতি ॥ 


মোহিনীবেশি-শ্রীকৃষ্ণ এবং মহাদেবের মিলনে হরি-হর | 
আলিঙ্গনে যুগল শরীর হৈল এক। 
অর্ধ শশিশুরু স্যাম হইলা অর্ধেক ॥ 
অদ্ধ জটাজুট ভেল AG চিকুর | 
অৰ্দ্ধ কিরীট অদ্ধ ফণী-দগুধর ॥ 
কৌস্তত তিলক অর্ধ অর্ধ শশিকলা। 
অর্ধগলে হাড়মাল অর্থ বনমালা ॥ 
মকর কুণ্ডল কর্ণে কুগডলি-কুণগ্ডল। 
শ্রীবংস-লাঞ্ছন অন্ধ শোভিত গরল 1 
অর্ধ মলয়জ অৰ্দ্ধ ভম্মকলেবর | 
অর্ধ বাঘাম্বর AGB NSI | 
এক পদে ফণী এক কনক-নুপুর | 
শঙ্ঘ চক্র করে শোভে ত্রিশূল ডন্থুর ॥ 
এক fers লক্ষ্মী এক ভিতে দুর্গা সাজে। 
কাশী দাস কহে দুহার চরণ-সরোজে ॥ 


নিমন্ত্রণ পাইয়া আনন্দ। 


রাক্ষসে মানুষে। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
যুধিষ্ঠিরের রাজসুয়-যজ্ঞে বিভীষণ | 


পাৰ্থমুখে বার্তা পাইয়া রাক্ষস-ঈশ্বর | 
হরষিতে লোমাঞ্চিত হৈল কলেবর ॥ 

যেই কথা অন্ুবধি (১) কহে মুনিগণ। 
ব্স্থদেব-গৃহে জন্ম হৈলা নারায়ণ ॥ 
নিরন্তর চিত্তোদ্বেগ যাহা দেখিবারে। 
আপনি ডাকিলা তেহোঁ কৃপা করি মোরে ॥ 
FHSS অন্তর্যামী সেবক-বৎসল। 
অনুগত জনে দেই মনোমত ফল ॥ 

তার অনুগত আমি বুঝিন্ু ধারণে। 

ভৃত্য জানি আপনেতে (২) করিলা স্মরণে ॥ 
এত ভাবি বিভীষণ হৃষ্টচিত্ত হৈয়া। 

যতেক সুহৃদ্গণ আনিল ডাকিয়া ॥ 

as গতি সঙ্জ হও নিজ পরিবারে | 
আমার সংহতি চল কৃষ্ণ দেখিবারে ॥ 
দিব্যরত্ব আছে যত মোর ভাগ্ডারেতে। 
রথেতে তুলিয়া লহ কৃষ্ণেরে ভেটিতে ॥ 
লোচনে দেখিব আজি কমল-লোচন। 
কোটিজন্ম-কৃত পাপ হইব বিমোচন ॥ 


এত বলি রথে আরোহিলা AIT ৷ 
সঙ্গেতে চলিল লক্ষ লক্ষ নিশাচর ॥ 
বাজায় বিবিধ ato রাক্ষসি-বাঁজন|। 
শত শত শ্বেতচ্ছত্র নানাবর্ণে বান! ॥ 
দক্ষিণ দ্বারেতে উপনীত বিভীষণ। 
মিশামিশি হইল রাক্ষম-নরগণ ॥ 
বিক্ৃতি-আকার যত নিশাচরগণ। 
বিস্ময় হইয়া সভে করে নিরীক্ষণ ॥ 
ছুই তিন মুণ্ড কার অশ্বপ্রায় মুখ | 
TTS দীর্ঘনাস! চক্ষু যেন কূপ ॥ 


(১) অনুবধি-চিরকাল। 
(২) আপমিই। 


মহাভারত-_কাশীদাস-_১৬শ শতাব্দীর CHATS | ৬৭৩ 


রথে হৈতে ভূমিতে নাম্বিল! বিভীষণ। 
যন্ঞস্থান দেখি হৈলা সবিস্বয় মন ॥ 

ওর (>) অন্ত নাহি লোক চতুর্দিগে বেড়ি। 
উচ্চ নীচ জল স্থল আছে AH BSI 
কোথায় দেখয়ে একপদ নরগণ। 
দীর্ঘকর্ণ দেখে কোথা বিবর্ণ-বদন ॥ 
কোথায় কিরাত cate বিকুতি-আকার | 
STATE কৃষ্ণ অঙ্গ দেখে কত আর ॥ 
কোথায় দেখয়ে রাজা আছে কপিগণ। 
তাত্রবর্ণ কৃষ্ণমুখ লোহিত-লোচন ॥ 
কোথায় CHAT যক্ষ AM কিরর। 
কোথায় দেখয়ে ফণা শিরে ফণাধর ॥ 
কোথায় অমরগণ নান! ক্রীড়া করে। 
রাক্ষস দানব দৈত্য অনেক বিহরে ॥ 
সিদ্ধ সাধ্য যোগী afa অনেক ব্ৰাহ্মণ | 
বিবিধ বরণে কোথা মত্ত হস্তিগণ ॥ 
কোটি কোটি অশ্বগণ কোটি কোটি aa | 
স্থানে স্থানে নৃত্য গীত হয়ে ARIS ॥ 
অপূর্ব দেখিয়া রাজ! ভাবে মনে IA | 

এ হেন অদ্ভুত নাহি শুনিয়ে কখন ॥ 

যে দেব দানবে বৈরী আছয়ে সদায়। 
হেন দেব দানবেতে একত্রে খেলায় ॥ 
যেই ফণী গরুড়েতে Fe নাহি দেখা । 
একত্র খেলয়ে যেন ছিল পূর্বব-সখা! ॥ 
রাক্ষস মানুষে পাইলে করয়ে ভক্ষণ। 
মনুষ্যের Sire নিশাচরগণ | 
অদ্ভুত মানিয়া রাজা নাকে দিল হাত। 
জানিল এ সব মায়া কৈল জগন্নাথ ॥ 


দুই fers দেখে রাজ! অনিমিষ আখি। 
এ তিন ভুবনলোক একু ঠাই দেখি ॥ 


(১) সীমা । “এ সখি মাহ ভাদর সুখের নাহি ওরশ।-_বিস্তাগতি। 


৬৭৪ বঙগ-সাহিত্য-পরিচয় | 


কেবা কারে আনি দেই নাহিক নির্ববন্ধ (>) | 
আসন ভোজন পানে সভার আনন্দ ॥ 
পরিবার লোক আর বহাইয়া রথ | 
ঠেলাঠেলি পদব্রজে গেলা কথো পথ ॥ 
আগু আর নহে গম্য যাইতে কাহারে। 
আছুক অন্ঠের কায পিপীলিকা নারে ॥ 
কত দূরে আছে দ্বার নাহি চলে দৃষ্টি। 
রাজাগণ দীাড়াইয়া আছে পৃষ্ঠাপৃষ্ঠি ॥ 
ছুই ভিতে দ্বারিগণ প্রহারয়ে বাড়ি। 
একদৃষ্টে আছে সভে ছুই কর যুড়ি | 
পদব্রজে। পথ না পাইয়া দাড়াইলা fasted | 
অন্তর্যামী সকল জানিলা নারায়ণ | 
কে আইল কে খাইল কেবা নাহি পায়। 
প্রতিজনে জগন্নাথ চর্চ্চিয়া (২) বেড়ায় ॥ 


দুরে থাকি দেখিল রাক্ষস-অধিপতি। 
দিব্যচক্ষে জানিল যে এই লক্ষ্মীপতি ॥ 
esa nani অষ্টাঙ্গ লোটাইয়া নতি করে করযোড়ে। 
চারিধারা নয়নেতে অশ্রজল পড়ে ॥ 
দেখিয়া নিকটে গেলা দেব দামোদর | 
আলিঙ্গন দিয়! কৃষ্ণ তুষিল! বিস্তর ॥ 
স্তুতি করে বিভীষণ যুড়ি ছুই কর। 
আনন্দে DHT জল বহে FAYT II 
নানা রত্ব নিছিয়া ফেলিল ভূমিতলে। 
পুনঃ পুনঃ ধার পড়ে চরণ-কমলে ॥ 
যতেক আনিল রাজা বিবিধ রতন। 
গোবিন্দের চরণে করিল সমর্পণ ॥ 
করযোড় করি বলে রাক্ষসের রাজ | 
আজ্ঞা কর জগন্নাথ করিব কি কায ॥ 
গোবিন্দ বলিল আসিয়াছ যেই কাষে। 
মোর সঙ্গে চল ভেটাইব (৩) ধর্ম্মরাজে ॥ 


(১) শৃঙ্খল! | (২) bel করিয়া = সন্ধান করিয়া | 
(৩) দেখ! করাইৰ। 


মহীভারত-_কাশদাস-_১৬শ শতাব্দীর শেষার্দ | ৬৭৫ 


বিভীষণ বলে কর্ম সম্পূর্ণ হইল | 

তোমার পদারবিন্দ নয়নে দেখিল ॥ 
তোমার কোমল অঙ্গ দৃঢ় আলিঙ্গন | 
পিতামহে (১) অপ্রাপ্য যে অন্ত কোন জন ॥ 
লক্ষ্মীর দুর্লভ মোরে করিলে প্রসাদ | 
চিরকাল বিচ্ছেদের খণ্ডিল বিষাদ ॥ 
সম্পূর্ণ মানস হৈল সিদ্ধি হৈল কাষ। 

এখনে কি করি আজ্ঞা কর দেবরাজ ॥ 


গোবিন্দ বলিল! যেই হেতু আগমন । 

যার দূত-সঙ্গে পূর্বে পাঠাইলা ধন ॥ 

যার নিমন্ত্রণে তুমি আইলা এথায়। 

চল ভেটাইব নেই ঠাকুরে তোমায় ॥ 

বিভীষণ বলে কহিলেক দূতগণ | 

পাণ্ডবের we অধিষ্ঠাতা নারায়ণ ॥ 

তব দ্ৰোহী হইব না দিলে তারে FF | 

অন্ত কি তোমার নামে দিব কলেবর ॥ 

একে না আইনু পূর্বে মুঞি অপরাধী | 

আপনি ডাকিলে হেন মিলাইল বিধি ॥ 

সংসারের ঠাকুর তোমারে আমি জানি | যুধিষিরের সঙ্গে সাক্ষাৎ 
তোমার ঠাকুর আছে কতু নাহি শুনি ॥ করিতে ও ভাহার নিকট 
যে হৌক সে হৌক প্রভু তোমা fry নাঞি। — li 
প্রয়োজন নাহি মোর অন্তজন ঠাঞি | 


গোবিন্দ বলিলা ধৰ্ম্ম-পুত্র যুধিষ্ঠির -। 
যার দরশনে হয়ে নিষ্পাপ শরীর ॥ 
সত্যবাদী farofa সর্বগুণধাম। 

এ তিন ভুবনেতে বিখ্যাত যার নাম ॥ 
প্রতাপে যাহার ইন্দ্র আদি জয় হৈল। 
কর দিয়! ফণীন্দ শরণ আসি লৈল ॥ 
উত্তরে উত্তরকুরু পূর্বের জলনিধি | 
পশ্চিমেতে আমি দক্ষিণে তোমাবধি ] 


(>) বৰ্মার ৷ 


৬৭৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নাহি দিল না আইল নাহি হেন জনে। 
সাক্ষাতে নয়নে তুমি দেখহ আপনে ॥ 
দেবতা THA যক্ষ রক্ষ কপি ফণী। 
TRY আইল যত বৈসয়ে অবনী ॥ 
অষ্টাশী সহস্র দ্বিজ নিত্য গৃহে ভুজে। 
ত্রিশ ত্রিশ সেবকে সেবয়ে এক দ্বিজে ॥ 
দশ সহস্র উদ্ধরেতাঃ ইহার উপান্ত (১)। 
এখনে যতেক দ্বিজ কে করিবে অন্ত ॥ 
স্থানে স্থানে রন্ধন হৈতেছে অবিরাম। 
লক্ষ লক্ষ বান্ধণ SATA একু ঠাম ॥ 
এক লক্ষ দ্বিজ যবে FAT ভোজন | 
একবার শঙখনাদ FACT তখন ॥ 

হেন মতে মুহুমু হু হয়ে শঙ্খধ্বনি । 
চতুদ্দিগে শঙ্খরবে কিছুই ন! শুনি | 
তিন পদ্ম অযুত মাতঙ্গ ATS | 

তিন পদ্মাযুত রথ তুরঙ্গ AAS | 

এক লক্ষ নৃপতির পদা ২) অগণিত | 
চারি জাতি যতেক নিবসে পৃথিবীত ॥ 
Sat রন্ধনে ভুঞ্জে অদ্ধেক আমার | 
কাহার শকতি তাহা করে পরিমাণ ॥ 
একজন অসন্তোষ নাহিক ইহাতে | 
থাও খাও লও লও ধ্বনি চতুর্ভিতে ॥ 
মন্থ আদি যত হৈল পৃথিবীর পতি | 
হেন কর্ম না করিল কাহার শকতি ॥ 
যত দূর পর্য্যন্ত নিবসে জন প্রাণী। 
হেন জন নাহি যুধিষ্টিরে নাহি জানি ॥ 
স্মরণে কুমতি হরে নিষ্পাপ দর্শনে | 
ACA পরম গতি আমার সমানে ॥ 
তোমা হেন জন নাহি জান হেন FA | 
শীঘ্র চল লইয়া কর কর দরশন ॥ 


(১) উপরে | 
(2) পদাতিক | 


মহাভারত-_কাশীদাস_-১৬শ শতাব্দীর CHATS I ৬৭ 


বিভীষণ বলে প্রভু কহিলে প্রমাণ | 
মোর নিবেদনে কিছু কর অবধাঁন ॥ 
পূর্ব পিতামহমুখে শুনিয়াছি আমি | 
অনন্ত ব্ৰহ্মাণ্ডে তুমি সভাকার স্বামী ॥ 
ব্ৰহ্ম ইন্দ্র পদ তব কটাক্ষেতে হয়। 

এ FT আশ্চর্য্য নহে তোমার কৃপায় ॥ 
মোর পূর্বব-বৃত্তাস্ত শুনহ গদাধর । 
তপন্তা করিয়া আমি মাগিলাম বর ॥ 
স্মরিব তোমার নাম সেবিব তোমারে । 
তব পদ বিনে শির না নোডাব কারে ॥ 
যথায় লইয়া যাবে সংহতি যাইব ! 
কদাচিৎ অন্ত জনে মান্ত না করিব ॥ 


এত বলি বিভীষণ চলিল সংহতি | 

পিছে যায় বিভীষণ আগে যদুপতি | 

চটচট শবদে চৌদিগে বহে ছাট I 

গোবিন্দ দেখিয়! ace ছাড়ি দিল বাট ॥ 

দ্বারের নিকটে উত্তরিলা নারায়ণ। 

পশিতে সাত্যকী রহাইল বিভীষণ ॥ 

গোবিন্দ বলিল ইহো। (>) না রাখ ছুয়ায়ে। কাতার 
নিজ দেশ যাব Ate ভেটিয়া রাজারে ॥ বাধা । 
সাত্যকী বলিল প্রভু জানহ আপনি | 

বিনা Steal যাইতে না পায় বজ্রপাণি ॥ 

হের দেখ জগরাথ দ্বারেতে বারিত। 

যত রাঁজ-রাজেশ্বর CAA যাম্যভিত (২) ॥ 
মত্হদেশ-ঈশ্বর বিরাট নরপতি। 

স্থরসেন Hat সুমিত্র প্রভৃতি ॥ 

অগণিত Cry যার ধনে নাহি অস্ত। 

কর CAM দ্বারে আছে মাসেক পর্যন্ত ॥ 

শ্রোণিমস্ত স্থশর্শাদি নীলধ্বজ রাজা! | 

একপাদ নিশাদ কলিঙ্গ মহাতেজ! ॥ 
কিন্দিন্ধ্যা-ঈশ্বর আর সি্কুকুলবাসী | 

গোকর্ণ শ্রমণ রুল্পী রাজ! ওডুদেশী ॥ 


(১) ইহাকে । (২) দক্ষিণ দিকে॥ 





৬৭৮ 


পূর্ববদ্ধারে বাধা 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সভাকার সঙ্গে রাজা ষড় সন্ত KS | 
কোটি কোটি গজ বাজী কোটি কোটি রথ ॥ 
নানা ধন রত্ব নিজ নিজ কর CT | 
দ্বারেতে আৃছয়ে দেখ বারিত হইয়া ॥ 
ত্রিশ শত নৃপতি আছয়ে এই দ্বারে | 
জন কথো রাজা মাত্র গিয়াছে ভিতরে ॥ 
পুরুজিত নামে রাজ! নৃপতি-মাতুল। 
রাঁজ-আজ্ঞ! পাইয়া তারে লইল নকুল 
তার সঙ্গে গেল জন FTA নৃপবর | 
দেখিয়া বড়ই ক্রোধ কৈল বুকোদর ॥ 
মাতুলে রাখিয়া আর যত রাজগণে। 
ধাক্কা মারি বাহির করিল ততক্ষণে ॥ 
বিন! আজ্ঞা ছাড়িতে নারিব কদাচন। 
আজ্ঞা আনি লৈয় যাহ রাজা বিভীষণ ॥ 


এত শুনি ক্রোধ করি চলিলা গোবিন্দ | 
দুই চক্ষু দেখি যেন রক্ত অরবিন্দ ॥ 
তথা হৈতে চলিলা লইয়া লঙ্কাপতি | 
পূর্বব্ধারে উত্তরিলা অনেক শকতি ॥ 
মহাবীর ঘটোৎকচ হিড়ম্বা-কুমার | 
তিন লক্ষ যক্ষ সহ রাখে পূর্বদার ॥ 
কৃষ্ণেরে দেখিয়! ace দ্বার ছাড়ি দিল। 
cam দিয়া বিভীষণে দ্বারে রহাইল ॥ 
গোবিন্দ বলিল! ঞিহো লঙ্কার ঈশ্বর । 
ব্রহ্মার ANA রাবণ-সহোদর ॥ 
রাজা-দরশন হেতু যাইব VTS | 

হেন জনে দ্বারে রাখ না হয় উচিত ॥ 
ঘটোৎকচ বলে গুন দেব নারায়ণ | 
আমি কি বলিব তুমি জানহ আঁপন ॥ 
বাইশ শতেক রাজা আছয়ে দুয়ারে । 
রাজা জন কথে৷ মাত্র গিয়াছে তিতরে ॥ 
ব্ৰহ্মা আদি দেবগণ কত ate মুনি। 
বিনা আজ্ঞা যাইতে নারে প্রপৌত্র কি সে গণি ॥ 


মহাঁভারত__কাশীদাস--১৬শ শতাব্দীর CATS | ৬৭৯ 


ব্রহ্মার প্রপৌভ্র দেব কত আসিয়াছে । 
ছুই তিন দিন তন্তু দ্বারে রহিয়াছে ॥ 
ব্রহ্মার ACN দেব FIAT | 
বহু নাগগণ সঙ্গে শেষ বিষধর ॥ 
maa শোভে নাগ অধিকারী | 
এই খানে fecal রহিলেন দিন চারি ॥ 
এই দেখ রাজগণ দাড়াইয়া আছে। 
একদৃষ্টে বুকে হাত নাহি চাহে পাছে ॥ 


গিরি-ব্রজপুরপতি জরাসন্ধ-স্ুত। 
জয়সেন সঙ্গে রাজা যুগল অযুত ॥ 

নব কোটি রথ নব কোটি মত্ত হাতী | 
aH কোটি তুরঙ্গম অসংখ্য পদাতি ॥ 
বহু রত্ব আনিল বিবিধ যানে করি | 
হন্তিনী বৃষভে উটে.শকটেতে পুরি ॥ 
শিশুপাল রাজা দেখ চেদির ঈশ্বর | 
তাহার সংহতি পঞ্চ শত নরবর ॥ 
তিন কোটি রধী সঙ্গে তিন কোটি হাতী | 
নব কোটি অশ্ববর পবনের গতি ॥ 
নানা যানে করিয়া বিবিধ we coral | 
দ্বারেতে আছয়ে দেখ বারিত হইয়া ॥ 
দীর্ঘজঙ্ঘা রাজা দেখ অযোধ্যার পতি। 
নব কোটি হস্তী সঙ্গে তিন কোটি রথী ॥ 
সপ্ত শত সেনাপতি সঙ্গেতে করিয়৷ | 
কর লৈয়া দ্বারে আছে বারিত হইয়া! ॥ 
কাশীরাজ দেখ এই কাশীর ঈশ্বর | 
কোশলের রাজ! FEAA AAA ॥ 
বাছরাজা word কৌশিক কৃত্তরাজা | 
মদ্রসেন চন্দ্রসেন শান মহাতেজা ॥ 
aya সুমিত্ৰ রাজা ie কর্ম্মক | 
মণিবন্ত দণ্ডধর পতিকর্ণাটক ॥ 
পুণ্ডরীক বাসুদেব জরদগব আদি। 
মানব লোহিত শ্বেত সমুদ্র অবধি ॥ 


উত্তর দ্বারে। 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


এ সভার সঙ্গে Tal ষড় সপ্ত শত। 
লিখন না যায় যত গজ বাজী রথ ॥ 
সেজে সেজে AY কথো কর সহ লৈয়া। 
দ্বারেতে আছয়ে দেখ বারিত হইয়া ॥ 


উপরোধী অত্যন্ত আইনে যেই জন। 
রাঁজারে জানায় গিয়া তার বিবরণ ॥ 
তবে যদি ধন্মরাঁজ দেন অনুমতি | 
যারে আজ্ঞা হয় সেই যায় এক ব্যক্তি ॥ 
মুহূর্তেক রহে দরশনে যেই যায়। 
পুনরপি শীত্রগতি RIGA এথায় ॥ 
রাজার শ্বশুর দেখ দ্রূপদ নৃপতি। 
দিনেক afer পরিজনের সংহতি ॥ 
রাজ-আছজ্ঞ! পাইয়া ছাঁড়িল দ্রপদেরে | 
তার সঙ্গে কথ রাজা পশিল ভিতরে ॥ 
এই হেতু তাত মোর বড় ক্রোধ কৈল। 
উপরোধে শ্বশুরেরে কিছু না বলিল ॥ 
বাহির করিয়া দিল সব রাজগণ। 
দ্বারিগণে ক্রোধে বহু করিল তাড়ন ॥ 
পূর্ব ইন্দ্রসেন ছিল এই দ্বারে দ্বারী । 
এই দোষে তাহারে দিলেন দূর করি ॥ 
আমাকে রাখিল দ্বারে অনেক কহিয়া | 
বিনা আজ্ঞা ইন্দ্ৰ আইলে না দিবে ছাড়িয়া ॥ 
এই হেতু জগন্নাথ ভয় লাগে ATA | 
বিনা আজ্ঞা CHATS ছাড়ি বিভীষণে ॥ 
রহাইয়া লহ যদি রাজ-অনুমতি। 
রাজারে জানাইতে নাহি মোহর শকতি ॥ 
নকুল আইসে কিম্বা অনুজ তাহার | 
বার্তা জানাইতে এ ছুহার অধিকার ॥ 
বুঝিয়৷ করহ দেব যে হয় বিচার | 
ক্ষণেক UPR নহে যাহ অন্ত দ্বার ॥ 


এত শুনি কৃষ্ণ তারে নিন্দিয়া অপার | 
ক্রোধ করি চলি গেল! উত্তর দুয়ার ॥ 


মহাভারত___কাশীদাস__১৬শ শতাব্দীর শেষার্ধ। ৬৮১ 


মহাভারতের কথ! VATA AAT | 
কাশীদাস কহে সদা শুনে সাধু নর ॥ 


যাইতে যাইতে FH কহে বিভীষণে। 
বহু রাজা দেখিয়াছ শুনিয়াছ শ্রবণে ॥ 
এমন সম্পদ কি হৈয়াছে কোন জনে | 
আমা হেন জনে দ্বারে রাখে দ্বারিগণে ॥ 
এ তিন ভুবন-লোক একত্র মিলিল। 
ইন্দ্র আদি দেব আসি সতে কর দিল | 
বিভীষণ বলে দেব এ নহে ES | 

ইহা হৈতে বড় রাজা হইয়াছে বহুত ॥ 
হরিশ্চন্দ্র নামে রাজা রাজস্থয় কৈল। 
সপ্দ্বাপ-লোক আসি একত্র মিলিল ॥ 
আর কত রাজগণ পৃথিবীতে হৈল। 
ইন্দ্র আদি দেবে জিনি নানা যজ্ঞ কৈল ॥ 
এই হেতু পাওবেরে গণিয়ে বিশেষ । (>) 
আপনি এতেক CAL কর হৃষীকেশ ॥ 
ব্রহ্ম! আদি ধেয়ানে ধেয়ায় সদ! যারে | 
হেন কে হইবে প্রতু তোমা রাখে ছারে ॥ 
তোমার মহিমা দেব কি বুঝিতে পারি | 
নহে বলি ইন্দ্র কর ইন্দে দূর করি॥ 
ব্ৰহ্ম কীট পদ প্রভু তোমারে সমান। 
যারে যাহা কর তাহা কে করিবে আন ॥ 
ইন্দ্র আদি পদ প্রভু না করি গণন। 

তব পদে ভক্তি যার সেই মহাজন ॥ 
তক্তিতে পাণ্ডব বশ করিয়াছে coral | 
তেঞি দ্বারী দ্বারে রাখে তারে কর ক্ষমা ॥ 
কি কারণে জগন্নাথ এত পর্যটন | 
দ্বারে দ্বারে ভ্রম প্রভু কোন প্রয়োজন ॥ 
দৈবে দ্বারিগণ সব না ছাড়িব মোরে | 
মোর প্রয়োজন কিছু নাহিক তিতরে ॥ 





(১) পাওবদের এই বিশেষ গৌরবের কথ! যে, ভগবান্‌ আপনি 
তাহাদিগকে এত স্নেহ করেন। 
vs 





৬৮২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


মানস হৈল পূর্ণ সিদ্ধি হৈল কাধ্য। 
আজ্ঞা হৈলে মহাপ্রভু যাব নিজ রাজ্য ॥ 


বিভীষণ-বোল শুনি চিন্তে চিন্তামণি। 
কতক্ষণে উত্তর করিল! চক্রপাণি ॥ 
AKT জান তুমি বিচারে পণ্ডিত। 

তুমি হেন কহ রাজা ন হয় উচিত ॥ 
নিমন্ত্রণে আইলে যাইবে না ভেটয়! | 
রাজা জিজ্ঞাসিলে আমি কি বলিব গিয়া ॥ 
তোমার গমন ইথে সভে জ্ঞাত হৈল। 
লোকে বলিবেক সে কৃষ্ণেরে ভেটি গেল ॥ 
হেন BABS মোর চাহ করিবারে | 
বিশেষ এ BT যোগ্য না হয় তোমারে ॥ 
এইরূপে পথে ছুহে কথোপকথনে | 

উত্তর দ্বারেতে উত্তরিল। ছুই জনে ॥ 


উত্তর স্বারে। উত্তর দ্বারেতে দ্বারী কামের ATA | 
গোবিন্দে দেখিয়া আসি করিল বন্দন ॥ 
কৃষ্ণ বৈলা যাব আমি রাজার গোচরে | 
CATCH ভেটাইব রাক্ষস-ঈশবরে ॥ 
অনিরুদ্ধ কহে দেব রহ মুহূর্তেক। 
এই ক্ষণে মাদ্রীর নন্দন আসিবেক ॥ 
তার হাতে জানাইব রাজার গোচর। 
আজ্ঞা হৈলে লৈয়া যাহ রাক্ষস-ঈশ্বর ॥ 
গোবিন্দ বলিল! তুমি না জান ঞেহারে। 
ক্ষণেক উচিত নহে রাখিতে দুয়ারে ॥ 
রাবণের সহোদর লঙ্কার অধিপতি | 
রাক্ষসের ঈশ্বর ব্রহ্মার পড়ি নাতি ॥ 
এত শুনি হাসি বলে কামের নন্দন | 
কেন হেন কহ দেব জানিয়া কারণ ॥ 
অবধানে দেখ দেব যতেক AALS | 
অনেক দিবস এই দ্বারে কৈল স্থিতি | 


মহাভারত-_কাশীদাস-_-১৬শ শতাব্দীর CATS | 


প্রাপ্দেশপতি দেখ রাজা SATS | 

নব কোটি রথ সাত কোটা গজ মত্ত ॥ 
বিংশতি শতেক রাজা ইহার সংহতি | 
এরাবত সম যার আরোহণ হাতী ॥ 
নানা রত্ব করাত সংহতি লইয়া | 
বহুদিন দ্বারে আছে বারিত হইয়া ॥ 
বাহিলক বৃহস্ত আর সুদেব FIA | 
সিংহরাজ VM লোহিত মহাবল ॥ 
কামোদ কাশ্মীর-রাজা নাম সেনাবিন্ধ ৷ 
ত্রিগর্ত দরদ শিব মহারাজা সিন্ধু ॥ 

এ সভার সঙ্গে রাজ! ষড় পঞ্চাশত। 
ত্রিশ কোটি মত্ত হস্তী ত্রিশ কোটি রথ ॥ 
যে দেশে নাহিক শক্তি বিহঙ্গম যাইতে 
সে সকল রাজা দেব দেখহ দ্বারেতে ॥ 
নানা TH কর লৈয়! দ্বারে ACS আছে। 
মাসেক অবধি হৈল কেহ নাহি পুছে ॥ 
পুত্র পোল্র ব্রহ্মার আস্তাছে কত জন! | 
MN হত আইল কে করে গণনা ॥ 
ইন্দ্র চন্দ জলেন্দ্র (১) Pores দিনকর | 
দেব-খষি বহ্ধ-ঞ্চযি আইল বিস্তর ॥ 
চিত্ররথ তন্বুর ARK হাহাহ্হ্‌। 
বিশ্বাবস্থ সহ আইল বিদ্যাধর বহু ॥ 
TEMG সহ আইল কত লৈব ATA | 
আসিয়াছে আসিতেছে নাহিক বিরাম ॥ 
দুই এক দিন সভে দ্বারেতে রহিল। 
রাজ-আজ্ঞা পাইয়া তবে সম্ভাষণে গেল ॥ 
বিনা আজ্ঞা ছাড়ি দিলে দুঃখ পাই পাছে। 
রাজ-দ্রোহী FHS অনেক দোষ আছে ॥ 
দৌষাদোষ বুঝিতে ভীমের অধিকার | 
বুঝিয়া করহ দেব ষে হয় বিচার ॥ 
মোর শক্তি বিনা আজ্ঞা না ছাড়ি দ্বার ॥ 


(১) জলেন্দ = দ্লাধিপতি = বরুপ। 


৬৮৪ 


পশ্চিম দ্বারে। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এত শুনি কৃষ্ণ তারে নিন্দিয়া অপার । 
ক্রোধ করি চলি গেলা পশ্চিম দুয়ার ॥ 
গোবিন্দ বলিল! রাজা দেখিলে গোচরে | 
cole হৈয়া উপরোধ না করিল মোরে ॥ 
নাহিক উহার দোষ FH এইরূপে | 
ইন্দ্র যম ভয় করে ভীমের প্রতাপে ॥ 
অল্প দোষে দেই দণ্ড ক্রোধী নিরন্তর | 
শ্রুত মাত্ৰ দেই দণ্ড নাহি পরাপর ॥ 
চলহ পশ্চিম দ্বারে আছে ছুর্যোধন | 
আমা দেখি কদাচ না করিব বারণ ॥ 
আর কহি বিভীষণ নহিবে বিস্বৃতি | 
যখন করিবে দৃষ্টি ধর্শ নরপতি ॥ 

ভূমিষ্ঠ হইয়া দণ্ড প্রণাম করিবে | 
নৃপতির আজ্ঞা হৈলে তখনে উঠিবে ॥ 


বিভীষণ বলে প্রভূ নহে কদাচন। 
নিবেদন করিয়াছি মোর বিবরণ ॥ 
পূর্বেই তোমার পদে বিক্রীত শরীর | 
তব পদে বিনা অন্তে না নোঙাইব শির ॥ 
এত শুনি গোবিন্দ ভাবেন মনে মনে | 
কি কম্ম করিল আমি আনি বিভীষণে ॥ 
বিভীষণ গিয়া যদি দণ্ডবৎ নহে। 
সভাতে পাইব লজ্জা ধর্মের তনয়ে ॥ 
এত চিন্তি জগন্নাথ করিল! বিচার । 
ব্ৰহ্মাদি করাব নতি এবা কোন ছার ॥ 
TAS কৈল রাজা আমার বচনে। 
আমি স্বয়ং বলিয়া জানয়ে সর্বজনে ॥ 
ব্ৰহ্মাদি করিল যজ্ঞ sate ভিতর | 
কোন যজ্ঞ নহিব এ যজ্ঞ পাঠাস্তর ॥ 
এত চিন্তি নারায়ণ লৈয়া বিভীষণ। 
পশ্চিম দ্বারেতে গেলা যথা দুর্য্যোধন ॥ 


দুৰ্য্যোধন afer ছুই অধিকার | 
রত্বের ভাণ্ডারী আর রক্ষা করে AA 


(১) কার্পানজ। 


মহাভারত- _কাশীদাস--১৬শ শতাব্দীর শেষাদ্ধ। ৬৮৫ 


লক্ষ লক্ষ ভাণ্ডার পর্বত সমসর | 
কনক রজত মুক্তা প্রবাল পাথর ॥ 
বসন কীটজ চীর লোমজ কর্পজ (১) | 
কন্ত,রী দশন হস্তী শৃঙ্গী অশ্ব গজ ॥ 
চতুর্দিগে হৈতে আসিছে বনে ঘন । 
আষাঢ় শ্রাবণে যেন হয়ে বরিষণ ॥ 
দারিদ্র্য ভিক্ষুক দ্বিজ ভট্ট আদি যত | 
বিদুরের সন্মতে দিতেছে অন্ুব্রত ॥ 
যত আইসে তত দান দিতেছে সকল। 
পুনঃ আইসে যায় যেন জোয়ারের জল ॥ 
কত জনে কত দেই নাহি পরিমাণ | 
নির্দারিদ্র্য হৈল ক্ষিতি পাইয়া মহাদান ॥ 
উনশত ভাই সহ নিজ পরিবার | 
দুৰ্য্যোধন রাজা রাখে পশ্চিম দুয়ার ॥ 


গোবিন্দেরে দেখিয়া বলয়ে দুর্য্যোধন | 
কহ কোন হেতু দাগ্ডাইলা নারায়ণ ॥ 
গোবিন্দ বলিল fecal লঙ্কার ঈশ্বর | 
যাইতে বারণ করে তোমার FFFA ॥ 
দুৰ্য্যোধন বলে কৃষ্ণ নাহি তার দোষ। 
আপনি জানহ তুমি ভীমের আক্রোশ ॥ 
হের দেখ জগন্নাথ দ্বারেতে HÝRA | 
পশ্চিম ভিতেতে যত বৈসে রাজচয় ॥ 
শিরসি দেশের রাজা দেখহ রোহিত | 
সাত শত বীরবর ইহার সহিত ॥ 

পঞ্চ কোটি হস্তী সঙ্গে দশ কোটি রথ। 
যার সৈন্তে যুড়িয়াছে দশ ক্রোশ পথ ॥ 
নানা যান করিয়া বিবিধ vy লৈয়া। 
দ্বারেতে আছয়ে দেখ বারিত হৈয়া ॥ 
মালব-নৃপতি দেখ পুষ্কর-নৃপতি। 
পঞ্চ শত যোদ্ধা আছে ইহার সংহতি ॥ 
এক কোটি গজ আর রথ সপ্ত কোটি। 
কত অশ্ব আনিয়াছে নাহি চলে দৃষ্টি ॥ 


nm ee 


৬৮৬ 


বিশ্রাম। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নান! রত্ব ধন কর লৈয় দ্বারে আছে | 
মাস ছুই তিন হৈল কেহ নাহি পুছে ॥ 
দ্বারপাল রাজা আর রাজা বৃন্দারক। 
প্রতিবিন্দু অন্থবিন্দু অমর কণ্টক ॥ 

এ সভার সঙ্গে রাজা শত পঞ্চ শত | 
লিখনে না যায় যত গজ বাজী রথ ॥ 
চারি জাতি asi আর নানা কর লৈয়া | 
দ্বারেতে আছয়ে দেখ বারিত হৈয়া ॥ 
চিত্রসেন রাজা দেখ গন্ধর্ব-ঈশ্বর | 

তিন কোটি রথ এক অযুত Faz ॥ 

নানা রত্ব আনিল নাহিক তার ওর। 
সভারে পশ্চাতে যেন দাড়ায়্যাছে চোর ॥ 
বস্ুদেব সহিত যতেক 43 বীর | 
সৈল্য মদৰ ঈশ্বর মাতুল নৃপতির ॥ 

আজ্ঞা পাইয়া মাদ্রীস্তুত লইল দুহারে। 
তথাপিহ ছুই দিন রহিল দুয়ারে ॥ 
আসিবা মাত্রেতে লৈয়া চাহ যাইবারে | 
বিন! আজ্ঞা কোন মতে দ্বারী ছাড়ে দ্বারে ॥ 
এইক্ষণে আসিবেক মাদ্রীর নন্দন | 

ক্ষণ এক এথায় বৈসহ নারায়ণ ॥ 


এত বলি সিংহাসন দিল দুৰ্য্যোধন | 
দুই সিংহাসনেতে বসিলা ছুই জন ॥ 
কে বুঝিতে পারে জগন্নাথের চরিত। 
অখিল ভুবন যার মায়ায় মোহিত ॥ 


তবে জন্মেজয় রাজ! মুনিরে পুছিল। 
কহ শুনি তদন্তরে কি প্রসঙ্গ হৈল ॥ 
মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন। 
বিভীষণ সহিত বসিল! নারায়ণ ॥ 
দৈবে পরিশ্রম হৈল পদব্রজে চলি। 
চতুপ্দিকে বিশেষ লোকের ঠেলাঠেলি n 
চৌদিকে অযুত ক্রোশ rel পরিসর | 
ভ্ৰমিয়া দুহার শ্রম হৈল কলেবর ॥ 


মহাতভারত-__কাশীদাস-_১৬শ শতাব্দীর শেষাদ্ধ । ৬৮৭ 


সিংহাসন উপরে বসিলা নারায়ণ | 
হেন কালে আইলা তথা মাদ্রীর নন্দন ॥ 
গোবিন্দেরে দেখিয়া করিল নমস্কার । 
ডাকি তারে কৃষ্ণ fasten সমাচার ॥ 
দিন ছুই নাহি হয় রাজ-দরশন। 

কহ শুনি সহদেৰ সব বিবরণ ॥ 


সহদেব বলে শুন দেব দামোদর | 
তুমি গেলে আইলেন যতেক অমর ॥ 
তদবধি নাহি হয়ে রাজ-দরশন। 

তব পদ দেখিতে আছে সর্বজন ॥ 
দেব-বুন্দ লইয়া আছয়ে দেব-রাজ। 
তুমি গেলে ভেটিবেক দেবের সমাজ ॥ 
এত শুনি উঠিল! গোবিন্দ মহাশয় | 
সঙ্গেতে লইল! দেব নিকযা-তনয় ॥ 
সভার ভিতরে প্রবেশিল৷ নারায়ণ | সভাগৃহে প্রবেশ | 
গোবিন্দেরে দেখিয়া নান্বিলা দেব্গণ।॥। 
মণ্ডলী করিয়াছিল! বেদীর উপরে | 
কৃষ্ণে দৃষ্টি পড়িতে afma বায়ুতরে ॥ 
কথো দূরে পড়িল! হইয়া কৃতাঞ্লি। 
মহাবাত-ঘাতে যেন পড়িল কদলী ॥ 
দেবতা! THA নাগ NAT কির | 
দেব-ষি ব্ৰহ্ম-ঞ্চষি যক্ষ খগ নর ॥ 
একজন বিনা আর যে ছিল সভায় | 
কথো দূরে পড়িল হইল নত-কায় ॥ 


শতেক সোপানোপর ধম্মের নন্দন | 

পঞ্চাশ সোপানেতে উঠিলা নারায়ণ ॥ 

বিশ্বস্তর নিজ-রূপ হৈলা চক্র-পাপি। কৃষ্ণের বিশ্বস্ত মুর্তি 
যেরূপ দেখিয়া মোহ হৈল! পন্মযোনি ॥ ধারণ। 

FEA ROCF শোভে সহস্র WA | 

সহ মুকুট মণি কিরীট ভূষণ || 

fora acl শোভে দ্বিসহত্র pen | 

fore নয়ন রবি fer মণ্ডল | 


৬৮৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বিবিধ আয়ূধ ধরে ছিসহত্র করে। 
PAAR চরণে শোভে কত শশধরে ॥ 
AZA সহস্র বেন সুর্যের উদয় | 
শ্রীবৎস কৌস্তভ মণি শোভিত হৃদয় ॥ 
গলে দোলে আজানু-লম্বিত বনমালা। 
পীতাম্বর তন্থমেঘে উদিত চপল! ॥ 
শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গাদি ধনুঃ। 
নানা বর্ণে নানা ধনে বিভূষিত-তন্থু ॥ 
সহস্র স্বয়ভু AY আছে যোড়-করে। 
কত কত মুখে তার! স্তুতি শ্রুতি করে ॥ 
FRA সহঅ্র-চক্ষুঃ বুকে দিয়া হাত। 
সহস্র সহস্র-অংশু করে প্রণিপাত ॥ 
বিশ্বরূপ বিশ্বপতি দেখি দেবগণ। 
চক্ষেতে চাহিয়া সভে হৈল অচেতন ॥ 


অস্তরীক্ষ হৈতে ধাত! বিশ্বরূপ দেখি 
নিমিষ চাহিয়! মুদিলেন ছুই আখি। 
অজ্ঞান হইয়া ধাতা আপনা পাসরে | 
কর-যোড় করিয়া পড়িল কথো দূরে ॥ 
লুকাইয়া ছিলা শিব যোগি-বেশ Com | 
চরণে পড়িল বিশ্ব-বিভূতি দেখিয়! ॥ 
ইন্দ্র যম বরুণ কুবের হুতাশন | 

থগ নাগ চন্দ্র VT গ্রহ রাশিগণ ॥ 

যেই যথা আছিল সভেই গেল পড়ি। 
অচেতন হৈয়া ATS যায় গড়াগড়ি | 


সভেই পড়িল! যবে করি প্রণিপাত। 
যুধিষ্টিরে চাহিয়া বলেন জগন্নাথ ॥ 
করযোড় করিয়া বলেন ভগবান্‌। 
পূর্বভিতে মহারাজ কর অবধান ॥ 
কমণ্ডলু জপমালা! যায় গড়াগড়ি । 
পড়িয়াছে চতুম্ম,থ অষ্ট কর যোড়ি ॥ 
তাহার পশ্চাতে দেখ প্রজাপতিগণ। 
কর্দম কশ্যপ দক্ষ আদি যত জন ॥ 


মহাভারত-_কাশদাস — ১৬শ শতাব্দীর শেষার্দ্ধ । ৬৮৯ 


ব্রহ্মার দক্ষিণে দেখ যোগময় বেশ। 
ত্ৰিলোচন পঞ্চাননে প্রণমে মহেশ N 
কান্তিক গণেশ দেখ তাহার পশ্চাতে । 
তব গুণে নমস্করে ধর্ম তব তাতে ॥ 
সহস্র-নয়নে বহে ধারা ছুই গুণ। 
হের দেখ প্রণমিছে সহঅ-লোচন ॥ 
দ্বাদশ আদিত্য আর দেব শশবধর । 
কুজ রোৌহিণের গুরু শুক্র শঈনশ্চর ॥ 
রাহ কেতু অগ্নি বায়ু বন্ধু অষ্ট-জন। 
মাস যোগ তিথি বার রাশি খক্ষগণ n 
দেব-খষি ব্ৰহ্ম-ঝ্চযি রাজ-ঝ্চষিগণে | 
প্রণাম করিছে ACS তোমার চরণে ॥ 
ষাম্যভিতে মহারাজ কর অবগতি | 
প্রণাম করিয়া পড়িয়াছে মৃত্যু-পতি ॥ 
পশ্চিমেতে অনধান কর নর-বর। 
যোড়-করে পড়িয়াছে জলের ঈশ্বর ॥ 
চারি fra সহিত যতেক নদ-নদী | 
যতেক দানব দৈত্য অমর বিবাদী ॥ 
হের দেখ মহারাজ সহ সহোদর | 
সহস্রমন্তক ধরে শেষ বিষধর ॥ 
প্রণান করিছে তোমা ভূমি-তলে পড়ি । 
সহস্র-মস্তক ধূলি যার গড়াগড়ি ॥ 


উত্তরেতে মহারাজ কর অবধান। 
প্রণাম করিছে তোম! WET প্রধান ॥ 
যত যত রাজা আছে পৃথিবী-ভবন | 
তব UH সভাকার হৈল আগমন ॥ 
cea দেখ atta করিছে চিত্ররথ । 
tae ধবল অথ দিয়! চারি শত ॥ 
IRÁ কিন্নর যক্ষ অপরী অস্সর | 
গড়াগণ্ড় যায় দেখ BAT উপর ॥ 
তার বাম-ভাগে দেখ রাক্ষসের শ্রেষ্ঠ । 
Dataa মৈত্র হয় রাবণ-কনিঠ ॥ 


৬৯০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


হের অবধান কর PBA CHET | 
দুই সহোদর দেখ খগের ঈশ্বর ॥ 

ST দ্রোণ Wal ধৃতরাষ্ট জ্যেষ্ঠতাত | 
উগ্রসেন ষজ্ঞসেন শল্য মদ্রনাথ ॥ 
বন্থুদেব বাসুদেব আদি যত জন। 

তব পদে প্রণাম করিছে সর্বজন ॥ 
পৃথিবীতে নাহি রাজ! তোমার তুলনা | 
কে কহিতে পারে তব গুণের বর্ণনা ॥ 


ব্ৰহ্মাণ্ড পূরিল রাজা তব কীতি যশঃ | 

তব গুণে মহারাজ হইলাম বশ ॥ 
বুধিঠিরের ভক্তি কৃষ্ণের বচন শুনি রাজা যুধিষ্ঠির | 
বিনয়। ভয়েতে আকুল হৈয়া কম্পিত-শরীর ॥ 


নয়ন-যুগলে বহে চারি ধারা নীর | 
মুহুমু হুঃ অচেতন হয়ে FENI ॥ 


ধৈর্য্য হৈয়! বলে রাজা বিনয়-বচন | 
অকিঞ্চন-জনে প্রভু এত কি কারণ ॥ 
তোমার চরণে এই মোর মনস্কাম | 
অবধান মোর নিবেদনে ঘন-শ্তাম ॥ 
তড়িত-জড়িত-পীত-বসন ভাল সাজে | 
শ্রীবৎসাঙ্ক কৌস্তভ শোভিত অঙ্গ-মাঝে। 
শ্রবণে পরশে চক্ষুঃ পুগুরীক পাত | 
বিষ্ণু বিশ্বরূপ প্রভু সর্ধ-লোক-নাথ ॥ 
ংসারে আছয়ে যত পুণ্য-আত্ম' Set | 
সতত বন্দয়ে প্রভু তোমার চরণ ॥ 
তা সভাসদৃশ পদ বন্দিবারে আশা। 
আকাকঙ্ষা যে মাগিবারে না করি ভরসা ॥ 
যদি দিবে দেহ এই কৈল নিবেদন | 
BRIS (>) বন্দি যেন তোমার চরণ ॥ 
এ সব অনিত্য যেন বাদীয়ার বাজি। 
তোমার বিষম মায়া কার শক্তি বুঝি ॥ 


(১) সর্বদা | 


গঙ্গাদাস সেনের মহাভারত | 


WA সেনের পুত্র গঙ্গাদাস সেন। এই পুস্তকের ২৫০-_-২৫৮ পৃঃ 
WET । প্রায় ৩০০ বৎসরের প্রাচীন হস্তলিখিত পুথি হইতে নিয়াংশ 
উদ্ধত হইল। 


খতু-রাঁজ মধুমাঁদ ক্রীড়াখণ্ডে অভিলাষ 
চলি আইল পুষ্প-বন যথা ॥ 

নানা পুষ্প বিকশিত গন্ধে বন আমোদিত 
ফুটিয়া লম্বিত হইছে ভাল | 

কোকিলের মধুর ধ্বনি শুনিতে বিদরে প্রাণী 
FACT করয়ে কোলাহল ॥ 

সানন্দিত বন দেখি মিলিয়া সকল সখী 
ক্রীড়া যত করয়ে হরিষে। 

মলয়! সমীর বাও ধীরে ধীরে বহে গাও 
প্রাণ মোহিত গন্ধবাসে ॥ 

হেন সমে য্যাতি বিধাতা-নির্বন্ধ-গতি 
মুগয়া-কারণে সেই বন। 

ভ্ৰমিয়া কানন চয় মৃগ কথা (১) নাহি পায় 
কন্ত। সব দেখে বিদ্যমান ॥ 

তার মধ্যে ছুই Fal রূপে গুণে অতি ধন্তা 
জিনি রূপ রস্তাহ উর্বশী । ' 

অধর বান্ধুলি-জ্যোতিঃ দশন মুকুতা-পাতি 
বদন জলয়ে যেন শশী ॥ 


nr er i e e ee 


(>) কোণায়ও ) 


৬৯২ 


দেবযানীর পরিচয়- 
জিজ্ঞাসা । 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


চারি ভিতে সহচরী বসি আছে সারি সারি 
রোহিণী বেষ্টিত যেন তার] ॥ 

শয়ন করিয়। আছে ভ্রমর EGY কাছে 
বিচিত্র পাঁতিয়। নানা ফুল। 

শর্িষ্ঠা চাপে পাও কোন সখী করে বাও 
কোন সখী যোগায় তাম্বূল ॥ 

দেখিয়! নৃপতি আগে জিজ্ঞাসা করিতে লাগে 
বিশ্ময় হইয়া তান মন। 

gia জান সখীরাজ কন্ঠায় দেখিয়া কায 
কিবা হেতু আসিয়াছে বন ॥ 

শুনিয়! রাজার বাণী সানন্দিত দেবযানী 
পরিচয় দিয়া কহে কথা। 

আঙ্গিত ব্ৰাহ্মণ জাতি ভৃগু-বংশে উৎপত্তি 
দৈত্য-গুরু শুক্রের ছুহিতা ॥ 

বিশ্বপুর্বা দৈত্যবর স্বর্গে যেন পুরন্দর 
কাশ্রপ-বংশেত জন্ম তার | 

তাহার যে কুমারী মোর হয় সহচরী 
শন্দিষ্ঠী নাম যে এহার ॥ 

আদ্গি ছুই জন বালা যৌবন সহজে হেলা 
অকুমারী বাপের TAT | 

সখীগণ লয়ে বসে জল-কেলি অভিলাষে 
আসিআছি পুষ্প-বনয় (>) ॥ 

শর্দিষ্ঠা আদি করি যত সব সহচরী 
সকল হইছে মোর দাসী । 

মিলিয়া সকল জনে সেবা করে একমনে 
নিত্য নিত্য মোর কাছে আসি ॥ 

আপনে কে তুন্ধি হও পরিচয় মোতে দেও 
কুল শীল জানাইয়া আপনা। 

coral সম afore রূপে গুণে তেজোবস্ত 


ক্ষিতি-তলে নাহিক তুলনা ॥ 


(১) নবনয়= বনে | 


মহাভারত — গঙ্গাদান সেন__-১৬শ শতাব্দীর শেষাদ্ধ | ৬৯৩ 


দেবযানী-বাক্য শুনি নৃপতি মনেত গণি 
কথা কহে দিয়া পরিচয়। 

নাম মোর waits নহুষের ABTS চিক 
জন্ম মোর DHAWA ॥ 

এত জানি দেবযানী সন্বোধিয়! প্রিয় বাণী 
নৃপতিক লাগে কহিবারে। 

তোক্ষার জন্মিল মতি Sia মোর যোগ্য পতি 
পরিচয় করহ SRT ॥ 

রাজাএ বোলে দেবযানী না হএ যুকত বাণী 
অযুক্ত যে কহ সব কথা | 

coral সমে পরিচয় বেদে শাস্ত্রে নাহি কএ 
আঙ্ছি ক্ষত্রী SF বিপ্রস্থৃতা ॥ 

Fala বোলে নৃপবর আঙ্গার বচন ধর 
এ বাক্যে তিলেক নাহি দোষ। 

আপনে ৰবরিল তোকে পরিণয় কর মোকে 
মন মোর করহ ACSA N 

পূর্বে আন্ধা কূপ হোতে তুন্ধিহ ধরিয়া হাতে 
তখনে হৈ বরিয়াছি আন্ধি | 

তাক পাসরিল৷ তুনদ্ধি দ্বিতীয় না জানি আছি 
যাবৎ কণেত প্রাণ রাখি n 

শঙ্ষিষ্ঠা আদি বত সহচরী দশ শত 
এ সকল জানহ COAT | 

ofa পরিণয় কৈলে পরে যাইব আক্ষার ঘরে 
দাসী হৈয়া সেবা করিবার ॥ 

দেবযানী-বাক্য শুনি নৃপতি হৃদয়ে গণি 
মনে ভাবে বিহা করিবার | 

যষ্টীবর-স্থৃত সেন পদ বন্দে সঙ্কেতন 


গঙ্গাদাসে রচিল পয়ার ॥ 


চন্দনদাস মণ্ডলের মহাভারত | 
চন্দনদান মণ্ডল পুরুষোত্তম মণ্ডলের পুত্র । ইনি নিজের যে বিবরণ 
দিয়াছেন, তাহ! নিয়ে উদ্ধৃত হইল। 
কহিল চন্দন দাস করিয়া পয়ার । 
শুনিতে পরম তক্তর জন্ম নাই আর ॥ 
সভার চরণে আমি নিবেদন করি | 
অন্পজ্ঞান Eel জাতি কি বলে তেজ করি ॥ 
মূর্খমস্ত হই আমি জ্ঞান কিছু নাই। 
ভাল-মন্দ-বিচার মাত্র জানেন গোসাঞি ॥ 
আগরি কুলেতে জন্ম নিবেদন করি। 
পিতামহ নারাণ দত্ত কহিয়ে গোচরি ॥ 
পিত পুরুষোত্রম দত্ত করি নিবেদন | 
আকুরোল গ্রামেতে বাস শুন সর্বজন | 
দত্ত পদ্ধতি মোদের কেহো! নাই জানে | 
মণ্ডল বলিয়া দেশে বলে AHS ॥ 
এই নিবেদন আমি করি সভার ঠীই। 
ভাল মন্দ দৌষ মোর ক্ষমিবে সভাই ॥ 
শ্রীশিবরাঁম নন্দী পুথি লিখন করিল। 
পুথির রচনা-কালে সঙ্গতি আছিল ॥ 
যে পুথি হইতে নিম্নের অংশ উদ্ধৃত হইল তাহার হস্তলিপি ১৫৪৩ 
শকের (১৬৩১ ga) I “বাং ১০২৭ সাল। পুস্তক শ্রীগোপাল মণ্ডলের ॥” 
প্রমীলার পুরে অজ্জুন। প্রমীলার সহিত অজ্জুনের যুদ্ধ । 
অজ্ঞনের প্রমীলা-বিবাহ স্বীকার । 
তবেত প্রমীল! নারী হাঁতেতে দর্পণ করি 
দেখে রামা আপনা বদন | 
হাঁতেতে চিরণী লৈয়া কুসন্তলেতে ভিজাইয়৷ 
করে রাণী কেশের মার্জন ৷ 
মার্জনা করিয়া কেশে লোটন (১) বান্ধিল পাশে 
তাহে দিল মুকুতার দাম | 


(১) এক প্রকার খোপার নাম | 


মহাভারত চন্দনদাস মগডল-_-১৬শ শতাব্দীর cats | ৬৯৫ 


কপালে সিন্দুর পরি চন্দনের বিন্দু সারি 
মন্দ মন্দ পড়ে তার ঘাম ॥ 

তিলফুল জিনি নাসা পীযূষ জিনিয়া! ভাষা 
কহে বাক্য কোকিলের ধ্বনি | 

নয়নে অঞ্জন নিল স্বর্ণ-সি তি ভালে দিল 
তায় শোভে মুকুতা-গীঁথনি ॥ 

বক্ষেতে কীচুলি নিল মতি-হার গলে দিল 
হাতে নিল সোণার FFA | 
ঝলমল করে অনুক্ষণ ॥ 

কসিয়া কোমর বান্ধে অতি মনোহর ছান্দে 
অস্ত্র বান্ধে বহু যত্ব করি | 

afer পটুকা আনি কাকালে বান্ধিল রাণী 
পটি টাঙ্গী বান্ধে তারোপরি ॥ 

পীঠেতে বান্ধিল তুণ কৈল তায় বাণে পূর্ণ 
শেল শূল মুষল THAT | 

ঝাটি ঝকড়া আনি বান্ধিলা প্ৰনীলা রাণী 
সাজ করি হইল! তৎপর ॥ 


সাজিয়! প্ৰমীলা রাণী atasa ডাকি আনি 
বলে রাম মধুর বচন | 

সাজহ সকল জনে চল যাব পার্থ-রণে 
সভে fetal বাজাহ বাজন ॥ 

শুনি প্রমীলার কথা ভূমে লোটাইয়া মাথা 
নিজ-গৃহে করিল গমন | 

ঢাক ঢোল দামা আনি কাংন্ত করতাল বেণী 
বাজে বাস্ঘ ব্যাল্লিস বাজন ॥ 

বান্ধ শুনি সেনাগণ চাপিয়! নিজ-বাহন 
চলে ACS রাজ-সন্নিধান ॥ 

দেখিয়াত সৈন্তগণে প্রমীলা হরিষ মনে 
চলে নারী লৈয়া সৈন্যগণ | 

বাহির হইল! নারী কৃষ্চন্দ্রে পূজা করি 
সিংহনাদ করে নারীগণ। 


৬৯৬ 


বৃষকেতুর অভিভাযণ | 


প্রমীলার উত্তর। 


(১) লইতাম। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সিংহনাদ করি সবে কৃষ্ণ-পদ ভাবি তবে 
রণ-মুখে করিল গমন ॥ 


দেখি বুষকেতু বীরে- প্রমীলার সমরে 
আগু coal করিলা গমন | 

দেখিলা সকল নারী আস্তে সভে তরাতরী 
দেখি বীর হাসে ততক্ষণ ॥ 

তার হাসন্ত দেখি নারী মনে ক্রোধ বহু করি 
তারে সভে রাখিল বেড়িয়া । 

বুষকেতু মহাবীর সমরেতে মহাধীর 
কহে বীর ঈষৎ হাসিয়া || 

শুনগে! প্রমীলা রাণী তোরে আমি কহি বাণী 
তোর বল নহে ব্যবহার | 

তোর সঙ্গে মোর রণ নহে অতি সুশোভন 
অশ্ব ছাড়ি দেহত আমার ॥ 

এতেক শুনিয়! বাণী বলেন প্রমীলা রাণী 
শুন বীর আমার বচনে। 

যদি ঘোড়া নিবে তুমি বচনেক কহি আমি 
তৃণ আনি করহ দশনে ॥ 


এত শুনি বৃষকেতু ক্রোধ হৈলা ধীর-কেতু 
তারে বীর বলেন IGF | 

স্বভাব স্ত্রীজাতি তুমি তেঞি এত সহি আমি 
এতক্ষণে frets (১) জীবন ॥ 

এই মতে বৌলাবুলি দুই জনে গালাগালি 
হৈল তথা ঘোরতর রণ। 

অস্ত্রে অস্ত্র হানাহানি করিছেন বীরমণি 
এই মত বিন্ধে ছুই জন ॥ 

আর যত সৈন্য ছিল যৃথে যুথে বারি হৈল 
গড়ে সৈন্য নাহি লেখা যোখা। 

বৃষকেতু ক্রোধ করি বিন্ধেছে প্রমীলা নারী 
বিন্ধে বীর ঘোড়ার দুই পাখা ॥ 





মহাভারত-_চন্দনদাঁস মণ্ডল__যোড়শ শতাব্দীর CRIS | ৬৯৭ 


পাখা বিন্ধে গেল ঘোড়! রথ লৈতে হৈল খোড়া 
দেখি রাণী ভাবে মনে মন। 

লম্ফেতে প্রমীলা নারী চড়ে অন্ত রথোপরি 
বিন্ধে রাণী করিয়! যতন ॥ 

বাণে বাণ হানাহানি রলএ প্রমীলা রাণী 
দেখি রাণী ক্রোধ মনে করি | 

একবারে পাচ বাণ করিলেন সন্ধান 
মারে বাণ বৃষের উপরি ॥ 


বাণ ঘাএ মহাবীর বাণে হৈলা অস্থির 
মূৰ্চ্ছিত হইলা বীরবরে | 

সুজন সারথি তার দেখি মৃচ্ছাগত বীর 
রথ লৈয়া গেল! কথো দূরে ॥ 

মেঘবর্ণ আদি করি রথী সব বিন্ধে নারী 
fafanl করিল জরজরে | 

দেখিয়! অৰ্জ্জুন বীর আইলেন সমর পার্থের সঙ্গে যুদ্ধ । 
আসিয়। নিবারে সভাকারে ॥ 

পার্থেরে দেখিয়া রাণী হাঁসিছেন নিতন্বিনী 
এই স্বামী শিব দিল মোরে | 

এত মনে ভাবি রাণী বন্দিল চরপধানি 
তবে রণ করে হুই বীরে ॥ 

বাণে বাণ হানাহানি করিছে প্রমীল! রাণী 
পার্থ-বাণ করয়ে সংহার | 

নিবারিয়! পার্থ-বাণ বলে নারী হান হান 
নাচে রাণী রথের উপর ॥ 

দেখিয়াত পার্থ-বীরে সর্প-বাণ মারে তারে 
আসি সর্প বেড়ে সৈম্ৃগণে। 

দেখিয়া প্রমীলা নারী গরুড়-বাণ হাতে করি 
বিন্ধে রাণী করিয়| যতনে ॥ 

আসিয়া গরুড়গণ নাগে কৈল ভক্ষণ 
দেখি পার্থ ক্রোধ মনে কৈল। 

বরুণ-বাণ আনি বীর সান্ধিলেন মহার্ধীর 
জলে AF ভাস।এ সকল ॥ 


৬৯৮ 


পরিণয়ের ইচ্ছা | 


বঙ্গ-সাহিত্য পরিচয় | 


দেখিয়া প্ৰমীলা নারী হাতে বাযুঅস্ত্র করি 
বাণ এড়ি হাসে খল খল। 

বায়ুবেগে বাণ যায় ঝড়ে সব জল খায় 
মুহুর্তেকে নিবারিল জল ॥ 

সব জল উড়াইল সৈন্যগণ প্রাণ পাল্য 
দেখি রামা হরধষিত হন | 

এক বারে পাচ বাণ করি রাম! সন্ধান 
বিন্ধে রাণী করিয়া যতন ॥ 

পার্থেরে মারিল নারী বাণ কাটিবারে নারি 
পার্থবীর অচেতন CEA | 


দেখিয়! প্রমীল! নারী বলে তারে ধীরি ধীরি 
শয্যা তেজি উঠ মহাবল ॥ 

বলেতে নারিবে তুমি নিশ্চয় বলিএ আমি 
মোরে বিভা কর মহাবীরে। 

পাণি-গ্রহণ FAT ঘোড়া aan যাহ fear 
তবে প্রাণ পাবে বীরবরে ॥ 

ক্ষণেকে সম্বিৎ পায়্য! উঠে বীর গা তুলিয়া 
ক্রোধ করি অস্ত্র নিল হাতে। 

মারিব তোমারে আজি বলিছেন বীর the 
বাণ লৈয়া যুড়িল ধনুতে ॥ 


হেন কালে দৈববাণী শুনি পার্থ ৰীরমণি 
উহারে না মার কদাচন। 

জন্মিয়াত এ নারী ভজিয়াছে ত্রিপুরারি 
উহায় বর দিলা ভ্রিলোচন ॥ 

পার্থ পতি হব তোর বর দিলা দিগন্বর 
তেঞ্ তোরে বলিএ বচন। 

উহারে লয়ে তুমি শুন ওহে বীরমণি 
তোমার স্ত্রী না যায় খণ্ডন ॥ 

RRO না কর তুমি বর দিল শূল-পাণি 
তোর নারী প্রমীল! সুন্দরী | 

দৈববাণী শুনি বীর মনে হৈল! সুধীর 
বাখে বীর অস্ত্রেরে সম্বরি ॥ 


মহাভারত- _বিশীরদ-_১৬১২ খ্রষ্টাব্দ | ৬৯৯ 


হাসে বীর বলে বাণী শুনহ প্রমীলা রাণী 
তোরে বিভা করিব ASA | 
যজ্ঞন্ত্র মোর করে ব্রতী পঞ্চ সহোদরে 
এখন বিভা উচিত না হয় ॥ 
যজ্ঞ সমাধান হৰ তোরে বিভা করিৰ অঞ্ঞুনের বিবাহ- 
এই বাক্য বলিএ তোমারে | হী 
ইথে অন্তমত নাহি নিশ্চয় জানিহ তু হি 
এই বাক্য বৈল (১) পার্থ-বীরে ॥ 
শুনিয়া প্রমীলা নারী আনন্দিত রথোপরি 
কর-ষোড়ে করিল প্রণাম | 
IÁ CHD লয়্যা রাণী নিজ-গৃহে সভা আসি 
সেই দিন কর্যাল বিশ্রাম ॥ 
এই প্রমীলার কথা অপূর্ব পাঁচালি গাথা 
শুন ভাই Fay] এক TA | 
রুষ্ঙ-পদ-রেণুআশে কহিল চন্দনদাসে 


Sq ভাই অভয় চরণ | 


বিশারদের বিরাট-পর্থ। 


মহাভারতথানি সংস্কৃতানুযারী ঠিক অনুবাদ। যে পর্য্যন্ত পাঠ করা! 
গেল তাহাতে নিজ কল্পিত কিছু দেখা গেল না। 


বিরাট-পর্বের পুণ্য-কথ! অবধান। 
ইচ্ছা অনুসারে কহি কর অবধান | 
বেদ ate বাণ চন্দ্র শাকের প্রমাণে | 
চৈত্র গুরুদিনে পদ বিশারদে ভণে ॥ 
অর্থাৎ ১৫৩৪ শক (১৬১২ Ys) | 
নিগ্নের অংশ রঙ্গপুর হইতে শ্রীযুক্ত হরগোপাল দাসকু মহাশয় সংগ্রহ 
করিয়াছেন। 


Sos বন্গ-সাহিত্য-পরিচয় | 
উত্তরের সহিত বৃহন্নলাবেশী অর্জুনের 
কুরুদিগের বিরুদ্ধে যুদ্ধ-যাত্রা! | 


উত্তর ants (১) শুনিয়ক (২) মহাশএ। 
মুঞিতহ সারথি হইল নিশ্চএ ॥ 

যাক্‌ যুঝিবার তুমি কর মনোরথ | 
তাহার উপরে আমি চালাইবো রথ ॥ 
এখন ঘুছিল আমার ভয় সবিরথ। 

* # * * || 
অর্জুন বদতি প্রীত হইলো তোমার | 
এখনে দেখিবা তুমি প্রতাপ আমার ॥ 
ভৈরব বিমঙ্গ (?) ভামি করিবো সমরে | 
শত্র-শূহ্য-সমুদ্র মথিব দিব্য-শরে ॥ 
সম্প্রতিক বিলম্ব করিবার নাঞি FA | 
রথে তুলি দিন যত আবুধ সকল | 

আর কথা কহি গুন রাজার কুমার । 
দেব-শাপে নপুংসক অজ্ঞাত বৎসর ॥ 
নপুংসক হয়া মোর তেজ হইছে হীন। 
বৃহন্নলাবেশে আছিলো এত দিন ॥ 
অজ্ঞাত WAT ঘুচি হইলাঙ প্রবীণ | 
অজ্ঞাত বৎসর যায়! বেশা ছয় দিন ॥ 
অজ্ঞাত বৎসর আমার নান! ক্লেশ গেল। 
পূর্বের অর্জুনের বল ধর্মে আনি দিল ॥ 
দুৰ্য্যোধনে দিল আমাক QAI যেমতে | 
কিছু ধায় আজি সৃজিব সংগ্রামতে ॥ 


বুলিতে বুলিতে ক্রোধ বাড়িল ATA | 

দুই চক্ষু জ্বলে যেন প্রচণ্ড হুতাশন ॥ 

যুদ্ধমুখে ক্রোধ হৈয়! মহাবীর । 

WER ধরি তাঞে রথোতে হইল স্থির ॥ 
অর্জুনের ক্রোধও দর্প। ক্রোধ করিয়! তবে গাণ্ডীব ধরিল। 

রথ সহিতে যেন ভূমিকম্প হইল ॥ 


— 


(১) বলিলেন। (২) শুনিও | 


(১) টোনতুপ। (২) কহিযাছি। 


মহাভারত _বিশারদ--১৬১২ ধৃষ্টাব্দ | ৭০১ 


উত্তরক করিল আশ্বাস বচন। 
উদ্ধারিয়া নিব যত তোমার গোধন ॥ 
রথে থাকি নগরক রাখিবো তোমার | 
মোর অঙ্গীকার আজি হৈবো এ প্রকার ॥ 
ভূজে হইবে৷ মোহর যে দুর্জয় তোরণ | 
রথ-ঘোষ হৈবে! ঘন দুন্দুভি-বাজন ॥ 
অক্ষয় ছুই টোন (১) আর রথ চিত্র দণ্ড। 
এহি হৈব তাহার Sis যত দণ্ড ॥ 
বিবিধ যুদ্ধে তাক করিবে! রক্ষণ | 
গাণ্ডীবের গুণে তাক করিবো ক্ষেপণ ॥ 
এহি মতে নগরক করিবো! রক্ষণ | 
নিবর্তন করিবে যতেকে গোধন ॥ 
একারণ ভয় পরিহর ভূমিঞ্রয়। 

এহি বাক্য বুলি মৌন হৈল ধনঞ্জয় ॥ 


উত্তর wis মোর নাহি কোন ভয়। 
তোমার মহিমা শুনিয়াছে! মহাশয় ॥ 
CRS বাস্থুবদেব যেমত কেশব | 
তোমাক সেমতে Tie শুনিছো পাণ্ডব ৷ 
কিন্ত একখানি মোর মনের সংশয় | 
চিন্তিয়া দুৰ্ম্মতি তার না পাঙ নির্ণয় ॥ 
গন্ধর্ব-রাজাক নিনি সুন্দর শরীর | 
শূলপাণি দেব যেন তুমি মহাবীর ॥ 
উত্তম লক্ষণ তোমার আছয় সকলে। 
নপুংসক হৈলা তুমি কোন্‌ কৰ্ম্মফলে ৷ 


উত্তরের প্রপ্ন। 


অৰ্জ্জুন বদতি পূর্বে কয়াচি (২) তোমাক | 

অনুষ্টক কহো কিছু শুনহ তাহাক ॥ 

যখন গিয়াচি আমি স্বর্গের মাঝার | 

নিবাত-কবচ জিনি আইল সুরপুর ॥ অর্জনের Bar 
অল্প কাজে উর্বশী শপিল আমার | 

বামব খণ্ডেয়া কৈল AFPA ISAT ॥ 





৭০২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সেহি শাপ মুক্ত হইল আমার | 
আজি হনে আমার ঘুচিল অন্গসার (১) ॥ 


উত্তর বদতি মোর মনের সংশয়। 
তোমার চরণে দৃঢ় হইলাম মহাশয় ॥ 
দেবতা সভাক মোর ভয় নাহি আর | 
সৰ্ব্বথা সারথি মুঞি হইলো তোমার ॥ 
গুরু-উপদেশে আমি রথ বাহিবাক। 
শিখিয়াছে| যেমত দেখিবা তুমি তাক ॥ 
কৃষ্ণের দারুক যেন ইন্দ্রের মাতুলি। 
আমাক জানিবা সেহি সুশিক্ষিত বুলি ॥ 
মহাবেগবস্ত হয় সকলে আমার | 
লক্ষিতে না পারে যাব চরণ সঞ্চার ॥ 
দক্ষিণ ভাগত এ যে দিব্য হয় চয়। 
ইহাক সুগ্রীব হেন জানিবা নিশ্চয় ॥ 
সুরঙ্গ তুরঙ্গ এ যে রহে বাম ভাগে। 
মেঘপুষ্প হেন এ যে চলে নহাবেগে ॥ 
মধ্যত নিহিত এ যে দুই তুরঙ্গম | 
ইহাক জানিবা সৰ্ব্ব বলাহক সম ॥ 
তুয় অনুরূপ রথ এহি মোর মনে | 
এহি রথে যুদ্ধ কর কুরুবীর সনে ॥ 
বৈশম্পায়ন বোলে অনন্তরে ধনঞ্জয়া। 
ভুজহস্তে দৃঢ় কৈল নিষ (২) বলেয়া! ॥ 
দুই হস্তে পিন্ধিল বিচিত্র দুই তুল। 
গাণ্তীব ধনুর গুণে পরম উজ্জল ॥ 
মস্তকের বেণীবন্ধ খসায়া বিশেষ | 
বসনে বেষ্টন করি হৈল বীর-বেশ ॥ 
তবে পূর্ব-মুখ হইয়া পাগুব-নন্দন | 
ইষ্ট-দেবতাক স্মরি করিল বন্দন ॥ 
হৃদয়েত চিন্তিল দৈবকী-নন্দন | 
ধ্যান কৈল আপনার দিব্য অন্ত্রগণ ॥ 


যুদ্ধের উদ্যোগ 


(২) বাণাধার-তৃণ। 


মহাভারত_বিশারদ-_১৬১২ খৃষ্টাব্দ । 


অনস্তরে HAA সমুখে আসিয়া । 
আপনাক নিবেদিল কৃতাঞ্জলি হইয়া ॥ 
আইলো অস্ত্রগণ তোমার কিঙ্কর | 
আজ্ঞা কর বিপক্ষেক করিয়ে সংহার ॥ 
অনস্তরে নমস্কার করি ততক্ষণ | 
করে পরশিয়া হেন বুলিল বচন ॥ 
গুন অস্ত্রগণ সমুচিত সময়ত | 

প্রসন্ন হইবা আসি আমার মনত ॥ 
তবে মনগত হই সবে AAA | 
প্রসন্ন-বদনে তবে AFA নন্দন ॥ 
গাণ্ভীবত গুণ দিল তবে বীধ্য-বলে। 
টঙ্কার করিল ধনঞ্জয় মহাবলে ॥ 


গাওীবের টঙ্কার হইল ভয়ঙ্কর । 
পিনাক-টঙ্কার যেন করিল শঙ্কর ॥ 
পর্বতে পর্বতে বেন হইল প্রহার | 
তেমতে গাণ্ডীব-নাদ হইল দুর্বার ॥ 
আচন্বিতে হইল বঞ্জপাত যেন। 
শুনি চমৎকৃত হইল WS FHA 
তবে পৃথিবীতে যেন পড়িল নির্ধাত। 
উন্ধাপাত হইল বহিল খর বাত ॥ 
উত্তর কুমার তবে বুলিল বচন। 
তুমি এক! বীর বহু বীর কুরুগণ ॥ 
তার! সবে MEATS পাগূর্গত (>) | 
SHA সংগ্রাম করিব কেন মত N 
একারণে তয় যে লাগয়ে মোর মনে। 
হেন শুনি are করি বুলিল অৰ্জ্জুনে ॥ 


নাহি তোয় তয় কথা শুন gia | 
একাএ সংগ্রাম মুঞি করিবে! নিশ্চয় ॥ 
ঘোর যাত্রা সময়ত ভাইর বচনে। 
দূর্যোধন পাপিষ্ঠের মোচন-কাঁরণে॥ 


(১) পারগ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


গন্ধৰ্ব সভাক আমি জিনিলো যখন | 
কাহাক সহায় আমি করিনো তখন ॥ 
নিবাত-কবচ নামে মহাদৈত্যগণ | 
STATS পুনঃ ময় দানব দুজন ॥ 
সবাকে একাঁএ আমি জিনিলো যখন | 
কাহাক সহায় আমি করিনো তখন ॥ 
খাওব-দাহন-কালে দেব-দৈত্যগণে | 
ভয়ঙ্কর-সমর করিল মোর সনে ॥ 
একাএ সমর আমি করিলো যখন। 
কাহাক সহায় আমি করিচি তখন ॥ 
দ্রৌপদী'র WAIT হইছে যখন | 

মোর সনে সংগ্রাম করিল রাজাগণ ॥ 
একাএ Tas আমি জিনিল যখন | 
কাহাক সহায় আমি করিচি তখন ॥ 
গুরু দ্রোণ কৃষ্ণ কৃপ বরুণ পাবক | 
কুবের শিবক যমরাজ বাঁসবক ॥ 
উপাসনা করি মুঞি পাইল অনস্ত্রগণ | 
একায়ে সংগ্রাম মুঞি করিব এখন ॥ 


শ্রীনাথ ব্রাহ্মণের মহাভারত | 


ইনি কোচবিহারের মহারাজ প্রাণনারায়ণের আজ্ঞায় সমগ্র 
মহাভারতের AVR রচনা TTAN | 


রত্বপৃষ্ঠে মহারাজ! প্রাণনারায়ণ | 
জঙ্গম জলীশ NF বোলে সর্বজন ॥ 
সেহি দিন মদন দেব ভোগে পুরন্দর | 
বিশ্বসিংহকুল কুমুদিনী দিবাকর ॥ 
Hate ব্রাহ্মণ এক উপাসক তার। 
wife. 1 জাবাতবর বছিল পয়ার ॥ 


মহাভারত-_দ্বিজ ্রীনাথ__-১৭শ শতাব্দী | ৭০৫ 
মুষল-পর্বব | 


হস্তিনা! পুরীর রাজ! হৈল ধর্ম্মরায়। 

পুত্রের অধিক করি পালয়ে প্রজার ॥ 

নান! যজ্ঞ নান! দান কৈল নৃপতি। 

নৃত্য গীত নানা রঙ্গ কৌতুক করে নিতি ॥ 
লীলা বাণী বাজায় বাজায় শঙ্খনাদ। 

পটহ (১) মৃদং বাজায় নাহি অবসাদ ॥ 
নটীগণ নাট করে গায়নে গীত গায়! 

শুনিলে মধুর ধ্বনি কোকিলে পলায় ॥ 
শুনিয়া দ্রোপদীর আকুল হৈল মন। AANA শোক | 
পঞ্চ পুত্র দেবীর মনে হইল তখন | 

অচৈতন্ত হয়! দেবী ভূমিতে পড়িল। 

মুখে জল দিয়! সবে দেবীক তুলিল ॥ 

ব্যস্ত হৈল বৃুকোদর পঞ্চ সহোদর । 

হাঁ হা পুত্র বলি দেবী কান্দিল বিস্তর ॥ 
বৃকোদর বোলে শোক কেন কর রাজ-বাল!। 
বৃকোদর দেখি কোপে বলিতে লাগিল! ॥ 


সব লোক রাজা শুন সভার ভিতর | 

না দেখিএ অভিমন্থ্য এ পঞ্চ কুমার ॥ 
ধিক্‌ থাউক বুকোদর তোমার রাজ্যতার | 
পুত্র বন্ধু বৃদ্ধ বাপ মারিলে আমার ॥ 
ধিক যাউক ধনগ্রয় তোমার TRTA | 
চক্র-বক্ষে HQ আদি মারিলে সকল ॥ 
অভিমন্যু ঘটোৎকচ ইরারস্ত নাম। 
মদিরাক্ষ পুত্র মৈল অতি অনুপাম ॥ 
শির্বংশ হইল রাজ্য লইবার GTA | 

কি কারণে জ্ঞাতি বধিলে বৃকোদরে ॥ 
জ্ঞাতি বন্ধু ইষ্ট মিত্র সব বধ করি। 

কাক (২) লাগি শাসিল! রাজ্য হন্তিনা নগরী ॥ 
ধন জন সঞ্চএ করি পুত্রের কারণ | 
নির্বংশ হইলে হয় নরকে গমন ॥ 





(৯) রণচক্ক। ৫) কাহার। 


৭০৬ 


অশ্বখামার শিরোমণি । 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 
অন্যায় সমরে বধিলে মোর AS | 
অশ্বথাম! দ্বিজ হৈল মোখে (১) যমদূত ॥ 
নিদ্রা যায় পুত্র মোর আপন মন্দিরে | 
পাপিষ্ঠ অশ্বথামা আসি মোর পুত্র মারে ॥ 
ধিক্‌ যাউক বুকোদর তোমার VET | 
Coral বিদ্যমানে মৈল বান্ধব সকল ॥ 
জ্ঞাতি বন্ধু পুত্র মারি রাজ্যের অভিলাষে। 
ধিক ছার থাকুক তোমার জীবনের আশে ॥ 
পুত্র-শোক ভীম মোর দহিল হৃদয় | 
পুড়িব শরীর আমি শুন মহাশয় ॥ 
কি কারণে প্রাণ ধরে বীর ধনঞ্জয় | 
কি কারণে প্রাণ ধরে ধর্মের তনয় ॥ 
অশ্বখামা বীর মোর হৈল কাঁলানল। 
পুত্র-শৌকে সুভদ্রা বড়ই বিকল ॥ 
অশ্বথামার শিরোমণি হাতে পাঙ যবে। 
মোর হৃদয়ের তাপ পলাইবে তবে ॥ 
যদিবা আমাক শ্রদ্ধা থাকয়ে তোমায়। 
অশ্থথামার শিরোমণি দেখাহ আমায় ॥ 
স্বামী যার জীয়ে তার মনোরথ হয়| 
অশ্বথামার শিরোমণি আনি দেহ মহাশয় ॥ 
নহে স্ত্রীর বধ দিব তোমার উপর । (২) 
কহিলাম নিশ্চয় কথা শুন বুকোদর ॥ 


দ্রৌপদীর করুণ! শুনিয়া ভীমসেন | 
অগ্নির উপড়ে ws ঢালি দিল যেন ॥ 
দর্প করে ভীমসেন শুনে" যাজ্ঞসেনী। 
আজি রণে কাটিব অশ্বখামার শিরোমণি ॥ 
অশ্বখামার শিরোমণি আনিতে যবে মারো। 
তবে ভীমসেম নাম অকারণে ধযো ॥ 
এত বলি মহাকোপে শোষয়ে শরীয় | 


(১) মোকে, আমার প্রতি। (২) অশ্বখামার শিরশ্ছেদন 
করিয়া তাঁহার শিরোমণি আমাকে আনিয়া দাও, নতুবা আমি প্রাণত্যাগ 
করিব এবং এই স্ত্রীহত্যার ভাগী তুমি হইবে | 


মহাভারত-_বাস্থদেৰ আচার্য্য_১৭শ শতাব্দী | ৭০৭ 


হৃষীক সারথি করি নিল বুকোদর। 

রথ সাজায়ে অস্ত্র তাতে তোলে বহুতর ॥ 
অশ্বথাম! বীর জান পৃথিবী-বিদিত। 

অল্প অস্ত্রে জিনিতে নারিব কদাচিত ॥ 
হৃষীক সারথি অস্ত্র তুলিল বহুতর | 
পক্ষকোটি ধনুঃ গুণ বহু অস্ত্র আর ॥ (>) 





বাস্থদেব আচায্যের মহাভারত | 


বান্থদেবের পরিচয় সম্বন্ধে এই কয়েকটি ছত্র পাওয়া যায়-_ 
শিবদেব ঠাকুরের কনিষ্ঠ সন্ততি | 
ভবানীর সেবা করি কৈল রসবতি ॥ 
মৈথিল ব্ৰাহ্মণ তাকে জানিবা নিশ্চয় | 
শ্রীরাম ঠাকুর হেন লোকত বোলয় ॥ 
তার উপাসক এক জ্যোতিষ ব্রাহ্মণ। 
NAKA নাম তার কহে সর্বজন ॥ 
আর একটু পরিচয় এই নিষ্বোদ্ধত অংশেই আছে। FRAT হইতে 
শ্রীযুক্ত গোপাল দাসকুণ্ড মহাশয় ১৫০ বৎসরের প্রাচীন পুথি হইতে" নিয়ের 
অংশ নকল করিয়া পাঠাইয়াছেন। 


পাগুবগণের মহীপ্রস্থান | 
স্বর্গারোহণ-পর্বৰ । 


লিপির তারিখ পাওয়! যায় নাই । অক্ষর দেখিয়া মনে হয় গ্রন্থথানির 
বয়স ১৫০ বৎসরের কম নহে। গ্রন্থখানি জীর্ণ। 


সন্যাসীর বেশ ধরি যায় পঞ্চ STS | 

তার পাছত WH পাটেশ্বরী আই (২)॥ 

দ্রৌপদী সহিতে পঞ্চ ভাই যায় বন। পরিজন ও প্রজাদের 
নগরীয়া লোকে দেখি BAB ক্রন্দন ॥ বিলাপ। 








(১) এই অংশ শ্রীযুক্ত হরগোপাল দাসকু মহাশয় সংগ্রহ করিয়া 
দিরাছেন। (২) মাতা। এখানে দ্রৌপদী | 


যুধিষ্টিরের জন্ত শোক 


দ্রোপদীকে লক্ষ্য 
করিয়া। 


তীমাজ্ঞুনের প্রতি | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
ভৃত্য বন্ধুগণ কান্দে অনেক নৃপতি ৷ 
আমাক ছাড়িয়া প্রভু যাও কোন ভিতি ॥ 
AC ভাটে ব্ৰাহ্মণে কীদন্ত (>) উচ্চ করি | 
কি কারণে রাজ্যভার Ne পরিহরি ॥ 
নারী সব কান্দে পাওবের মুখ চাই। 
হস্তী ঘোড়া পদাতিক কাদস্ত ঠাই ঠাই ॥ 
অটবীর পক্ষী কান্দে বনে রাখোয়াল (2) | 
তীর্থবনে কান্দে বেড়ি সন্ন্যাসী সকল ॥ 
নদী তীৰ্থক্ষেত্ৰ গ্রাম গৃহ বাহিরত। 
গলা বান্দি কান্দে নর নারী ACS শত ॥ 


হে ঘুধিষ্ঠির বাপু যাহু কোন ঠাই। 
নগরত রৈবৌ আমি কার মুখ চাই ॥ 
দীর্ঘ-নাস! গৌর-বর্ণ প্রসন্ন-বদন । 
করি-কর-সম-বাহু মধুর-বচন ॥ 

লক্ষেক নৃপতি যাঁর চরণ CAT | 

হেন যুধিষ্ঠির রাজা ভূমি-পাঁয় (৩) যায় ॥ 
হার তাড় স্বর্ণ বস্ত্র নূপুর FFA | 
ইহাক (৪) ছাড়িয়া লৈল মলিন-বসন ॥ 
চন্দ্র সূর্য্য নাহি দেখে যার AAAS | 
হেনয় দ্রৌপদী মাও যায় কোন ভিতি ॥ 
পদ্মক অধিক যার চরণ কোমল। 
হাটিতে কঙ্কাল হানে স্তন ছিরিফল (e) | 
বিশ্ব জিনি ওষ্ঠ দুই মুখ RAFT | 
অনিন্দিত SF ছুই ধন্তু মদনর I 
মুণাল-সদৃশ বাহু গজেন্দ্র-গামিনী | 
যাহার চরণ সেবে লক্ষেক কামিনী ॥ 
ভূমি-পায় হাটি যায় রাজ! পাটেশ্বরা | 
হেন দ্ৰৌপদীক দেখিয়! কান্দে নর-নারী ॥ 


গজেন্দ্ৰ সমান SH দুজ্জনের FTA | 
ধরণী কম্পয় যদি করয় SPH I 


(১) ক্রন্দন করে। (২) রাখাল। (৩) 
(৪) এই সমন্ত। (৫) শ্রীফল। 


পদব্ৰজে | 


মহাভারত- বাসুদেব আচাধ্য--১৭শ শতাব্দী । ৭০৯ 


হাজার হস্তীর বল যাহার গায়ত | 
রঙ্গ-শালে কীচকক করিয়াছে হত ॥ 
খাইতে না পাইলে একে তিলে যায় প্রাণ। 
হেন ভীমসেন বাপু যায় কোন থান ॥ 

হে ধনঞ্জয় বাপু যাহ কৈক (>) লাগি। 
তোমার বিয়োগে হের হইলো! বৈরাগী ॥ 
ঘোর রণ করি তুমি শঙ্কর তুষিলা | 
বাহুর বলত সর্ব পৃথিবী শাসিলা ॥ 

এবে মুনি বেশ ধরি যাঁও কোন ঠাই | 
আমি গর্ব করিবে কাহার মুখ চাই ॥ (২) 
এহি বুলি প্ৰজাগণ কান্দে উচ্চ করি | 
নকুলক CHATS সকল যায় মরি ॥ 

হে স্বভাবে তরুণ বাপু সুন্দর বদন। 
নাবাল্যত দেখি যেন রতির মদন ॥ 

কি কারণে যায় তুমি রাজ্য-তার ছাড়ি। 
নকুল নকুল বুলি কান্দে ডাক পাড়ি ॥ 

হে সহদেব বাপু যায় কোন ঠাই। 
পণ্ডিত ত তোমার সমান কেহ নাই ॥ 


নকুল-সহদেবের ATS | 


পাণ্ডবের মুখ চাহি কান্দে প্রজাগণ। 
ANT UCT কান্দে ধর্মের নন্দন ॥ 
নকুল সহদেব কান্দে ভীম YAAA | 
লোকের ক্রন্দনে দাদ! প্রাণ দগধয় ॥ 
আউল ঝাউল কেশ বিবর্ণবদন | 
আমার কারণে দাদা করিছে ক্রন্দন ॥ 
ভূমিত পড়িয়া কান্দে কত নর-নারী | 
গড়াগড়ি পাড়ে কত as ৫) জ্ঞান হরি n 
আমার নিমিত্তে দাদা কি দুঃখ লোকের | 
হাটিতে না পারি শোকে প্রাণ যায় হের ॥ 
শোকে দুঃখে যায় ধীরে hea RTA | 
গ্রীবা ভঙ্গ করি চাহে প্রজার বদন ॥ 





(>) কিসের। 
(২) আমরা কাহাকে লইয়া গর্ব করিব | 


বঙ্গ-লাহিত্য-পরিচয় | 
প্রজার ক্রন্দন দেখি হাঁটিতে না ANTA | 
রাজার শরীর শোকে ঢলোপড়ে (১) করে ॥ 
শুনিয়োক (২) সভাসদ পদ ভারতের | 
প্রাণীর কারণে দেখ কি ছঃখ ধর্ম্মের ॥ 
রাজ্য ছাড়ি মহাপথ করিল গমন। 
হেন জানি বিষত (৩) না করিবা মন | 
ভাৰ্য্যা পুত্র বিষত না করিবা মন। 
Tats লৈয়ো৷ সবে বিষ্ণুত শরণ ॥ 
সংসার-সাগরে হরি-নাম-নৌকা সার | 
যমের দূতক টু (8) দেখাই হৈয়ো পার ॥ 


রাম ঠাকুরের এক উপাসক ব্রাহ্মণ | 
স্বর্সআরোহণ পদ করিল স্থজন ॥ 
নাম তার বাস্থদেব গোবিন্দের দাস। 
বাস্থদেব নৃপতির রাজ্যত বাস ॥ 
তার সম মুঢ়মতি নাহি একজন | 
গোষ্ঠি কুটুম্বক ছাড়ি করিলু ভ্রমণ | 
সাধুর চরণে পড়ি করহে! কাকুতি। 
মরণে জীবনে হৌক কৃষ্ণেত ভকতি ॥ 
এক নিবেদন করে৷ শুন সাধু ভাই। 
কৃষ্ণের চরণ বিনে আর গতি নাই ॥ 
হেন জানি কাম ক্রোধ এড়ি শীঘ্র করি। 
সভাসদে উচ্চ করি বোল হরি হরি ॥ 


(>) ঢলোপড়ো = BARA | (২) শুনুক। 

(৩) বিষয়ে = পার্থিব সামগ্রীতে। 

(৪) টু দেখাই=ফাকি দিয়া। ‘টু’ শব্দটা কতকটা “বৃদ্ধা্ষ্টের' 
মতন। 


নন্দরাম দাসের মহাভারত | 


কাশীরাম দাসের ভ্রাতা গদাধরের পুত্র এই দ্রোণ-পর্ব রচনা করেন। 
রচনা-কাল ১৬৬৭ J | 


দরোণ-পর্বব | 
“অশ্বথ্থামা হত ইতি গজ?” এবং দ্রোণের TSH | 


মুনি বলে মহাশয় শুন রাজা জন্মেজয় 
হেন মতে পড়ে ভগদত্ত। 

দেখি রাজা দূর্য্যোধন শোকেতে আকুল মন 
আরোহণ কৈল HTS ॥ 

অশ্বখামা-হস্তী নাম সংগ্রামেতে অনুপাম অস্বথামা-হস্তী। 
তার তুল্য নাহি গজবর | 

বর্ণে জিনি জলধর ঈশা দত্ত সমসর 
দেখিতে বড়ই ভয়ঙ্কর ॥ 

তাহে আরোহণ করি ছূর্য্যোধন অধিকারী 
যথা আছে বীর বুকোদর | 

হাতে গদা ঘোরতর ছুর্য্যোধন নৃপবর 
ভীম সহ করিতে সমর ॥ 

দেখি ধাএ বুকোদর হাতে গদ! ভয়ঙ্কর 
শমন-সমান মহাবীর । 

মহাক্রোধে অঙ্গ কাপে দশন ধরিয়া চাপে 
aaa, কঠিন শরীর | 

গদা যেন কালদও CHD করে লণ্ড ভণ্ড ভীম ও GET | 
এক NI মারে শত শত | 

অশ্ব হস্তা পড়ে যত লিখতে না পারে এত 
শত শত চূৰ্ণ করে রথ ॥ 

আনন্দিত বৃকোদর যুদ্ধ করে ঘোরতর 
বায়ুবং ফিরে মহাবীর | 

ক্রোধে ভয়ঙ্কর q$ যেন মত ভাম্ দেখি 


আনন্দিত রাজ! যুধিষ্টিয় ॥ 


৭ 


af 
A 


হস্তীর ASA | 


দুয্যোধনের পলায়ন। 


দ্রোণের যুদ্ধ | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দেখি যত যোদ্ধগণ ভয়ে সশঙ্কিত মন 
সংগ্রাম হইল ঘোরতর | 

তবে ক্রোধে ALIS দেখি যেন যম-দৃত 
গদা প্রহারিল করি-মুণ্ডে। 

বজ্জাঘাতে যেন গিরি তেন মত পড়ে করী 
শরীর হইল খণ্ডে খণ্ডে ॥ 

ভয়েতে কম্পিত মন এক লাফে ছুধ্যোধন 
হস্তী ছাড়ি পড়িল ধরণী। 
বজের সমান শব্দ শুনি ॥ 

গদাঘাতে বুকোদর ক্রোধে কাপে থর থর 
নিজ গদা ধরে দৃঢ় মুষ্টি। 

সুর্য্যের সমান fe যুগাস্তের সমবৃত্তি 
সংহার করিতে যেন সৃষ্টি ॥ 

মহাক্রোধে বৃকোদর মারে গদা ঘোরতর 
RN রাজার উপর | 

গদাঘাঁতে দুৰ্য্যোধন অঙ্গ কাপে ঘনে ঘন 
পলাইল তেজিয়া সমর ॥ 


দুৰ্য্যোধন ভঙ্গ দেখি বুকোদর হৈল Za 
সংহারিল বহু সেনাগণ। 

বৈশ্য হৈল্য অস্থির দেখি ক্রোধে cats বীর 
শীঘ্রগতি আইল্যা ততক্ষণ ॥ 

আকর্ণ পূরিয়া দ্রোণ রাখে দিব্য অস্ত্রগণ 
বিন্ধিলেক ভীমের হৃদয় | 
পলাইল পবন-তনয় ॥ 

পলাইল ভীমসেন দেখি আনন্দিত cate 
বাণ-বুষ্টি করে মহাবীর | 

শত শত সেন! পড়ে কদলী যেমন ঝড়ে 
যোদ্ধগণ হইল অস্থির ॥ 

তবে ক্রোধে ধনঞ্জয় দেখি সৈন্য অপচয় 
শীঘ্র আইল্যা দ্রোণের AJA | 


মহাভারত নন্দরাম দাঁস-_১৬৬০ খ্বষ্টাব্দ | 


ক্রোধে করে বাণ-বৃষ্টি সংহারিতে যেন We 
দেখি দ্ৰোণ মনে ভাবে দুঃখ ॥ 

হেন কালে নারায়ণ ডাকি বৈল শুন দ্ৰোণ 
যে বলিএ বচন আমার | 

অশ্বখামা পুত্র তব আজি হৈল্য পরাভব 
ভীম-হস্তে হইল সংহার ॥ 


এত শুনি দ্রোণ-বীর মনে হৈল্য অস্থির 
অন্তরে হইল বড় ত্রাস। 

অশ্বথামা জন্ম যবে শূন্তবাণী হৈল্য তবে 
চিরজীবী কহিলেন ব্যাস ॥ 

RAF ভাঙ্গিয়! পড়ে চন্দ্র সূর্য্য স্থান ছাড়ে 
তবু মিথ্যা নাহি কহে মুনি। 

অসম্ভব্য Fal হেন ব্যাসের বচন অন্ত 
কভু আমি ইহা নাহি জানি n 

এত ভাবি কহে দ্ৰোণ শুন প্রভু ভগবান্‌ 
তব মায়া বুঝিতে না পারি । 

পুত্রে ব্যাস দিল বর চারি যুগে অমর 
তবে কেন হেন বল হরি ॥ 

পুনরপি কৃষ্ণ বৈল্য বুকোদর সংহাঁরিল 
হয় নয় পুছ ভীমসেনে। 

মিথ্যা নাহি বলি আমি নিশ্চয় জানিহ তুমি 
অশ্বথামা পড়ি গেল রণে ॥ 

এত শুনি দ্ৰোণাচাৰ্য্য পুত্র-শোকে হত-ধৈ্য্য 
কহিবারে লাগিল সত্বর | 

তৰে আমি সত্য জানি যদি কহেন আপনি 
যুধিষ্ঠির ধর্মের FET ॥ 


তবে প্রভু নারায়ণ কহিলেন ততক্ষণ 
mija ডাকি নিজ পাশ । 

অশ্বথামা-হত জানি কহ তুমি grata 
দ্রোণ কহে সত্য এই ভাষ ॥ 

কৃষ্ণের বচন শুনি কহে ধৰ্ম্ম নৃপষণি 
কেমতে কহিব মিথ্যা বাণী । 


৩ 


৭১৩ 


AFI eral | 


যুধিঠিরকে fan বলার 
জন্য প্ররোচনা | 


৭১৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বিশ্বাস করিয়া মোরে কহে দ্রোণ-ধনুর্ধরে 
মোর বাক্য সত্য হেন জানি ॥ 
যদি মোর যায় প্রাণ শুন প্রভু ভগবান্‌ 


মিথ্যা কথা নারিব কহিতে | 

রাজ্যে মোর নাহি কাধ সকলে পড়ুক বাজ (>) 
নিবেদিলাম তোমার সাক্ষাতে ॥ 

কেমতে কহিব মিথ্যা যুক্তে নহে এই কথা 
যদি মোর হয় AKAM | 

বিশ্বাস-ঘাতকী করি কেমতে কহিব হরি 
মহাপাপ ঘাতকী বিশ্বাস ॥ 


পুনঃ কহে নারায়ণ কহি শুনহ রাজন 
প্রকার (২) করিয়া কহ দ্রোণে। 

অশ্বথামা হত জানি আমি কহি সত্য বাণী 
ইতি গজ পড়ে গেল ATA I 

পুনরপি যুধিষ্ঠির শুন প্রভু যদুবীর 
তথাপিহ অধৰ্ম্ম বিস্তর | 

মিথ্যা যদি বলি আমি হইব নরকগামী 
উদ্ধারের বলহ উত্তর ॥ 

এত শুনি বৃকোদর ক্রোধে কাপে থরথর 
কহিতে লাগিলা ততক্ষণ। 

হইয়া যে ATINA সকল নাশিলে তুমি 
তব সত্যে হইল এমন ॥ 

অধৰ্ম্ম করিলে যদি হয় লোক অধোগতি 
কি কারল রাজা দুৰ্য্যোধন | 

অভিমন্যু গেল ATA বেঢ়িআত যোদ্ধগণে 
এক শিশু করিল নিধন ॥ 

আমার বচন শুনি কহ তুমি নৃপমণি 
এই কথা স্বরূপ বচন ॥ 

মোরে যদি পুছে দ্রোণ কহি আমি এই ক্ষণ 
পুনঃ পুনঃ এক শত বার | 

এত বলি বুকোদর কহিছেন AVA 
অশ্বথামা হত সারোদ্ধার ॥ 


ভীমের মিথ্যা কথা | 


(১) আমার সমন্ত ডব্যে বজ্র পতিত হউক; সকল নষ্ট হউক। (2) কৌশল। 


(>) 


মহাভারত-__নন্দরাম দাস_:১৬৬০ ABTA | 


শুন দ্রোণ-ধনুদ্ধরে আজিকার AACA 
মম হস্তে অশ্বথামা হত | 

কহিল স্বরূপ বাণী নিশ্চয় জানিহ তুমি 
এই কথা নহে অন্ত মত ॥ 

এত শুনি কহে দ্ৰোণ প্রত্যয় না হয় মন 
তোমার বচনে বুকোদর | 

হত বদি মোর পুত্র তবে আমি জানি সত্য 
যদি কহে ধর্মের FSF N 

এত শুনি নারায়ণ হৈলা ক্ৰোধিত মন 
কহিলেন রাজা যুধি্ঠিরে | 

off acta নন্দন হইল! দুঃখিত মন 
কহিলেন দ্রোণের গোচরে | 

অশ্বখাম! হৈল্য নাশ ইতি গজ সত্য ভাষ 
জানি আমি স্বরূপ উত্তর | 

এত বলি যুধিষ্ঠির শুন ay যহ্বীর 
তথাপিহ অধৰ্ম্ম বিস্তর ॥ 

পুনরপি কহে cuts সত্য কহ হে রাজন 
অশ্বথামা হইল বিনাশ । 

কহিল ধর্শের সুত SIAR হৈল্য হত 
ইতি গজ সত্য এই ভাষ ॥ 

পুনঃ পুনঃ কহে দ্ৰোণ কহ GA নন্দন 
এই কথা স্বরূপ উত্তর | 

লঘু শব্দে নৃপমণি কহে ইতি গজ বাণী 
পুনঃ পুনঃ দ্রোণের গোচর ॥ 


যুধিষ্ঠির মুখে শুনি সত্য হেন দ্ৰোণ জানি 
পুক্রশোকে হইলা আকুল। 

ধনু ধরি বামকরে কান্দে দ্রোপ-বনু্ধরে 
লোহে (>) ভিজে অঙ্গের ছকুল ॥ 

পুত্রশোকে দ্রোণাচাধ্য হইলেন LSAT 
চেতন হরিল TST | 

কঠ-তলে ধনু রাখি কান্দে দ্রোপ হয়্যা দুঃখী 
অশ্রু পড়ে গুণের উপর ॥ 

অশ্রুতে। 


যুধিষ্ঠিরের মুখে মিথ! 
কথা। 


৭১৬ 


দ্রোণ-্বধ | 


ছু্যোধনের শোক | 


নন্দরামের প্রার্থন।। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


হেন কালে গদাধর বৈল্য শুন ধন্বদ্ধর 
হের দেখ বীর ধনঞ্জয় । 

কাল-সর্পে দংশে দ্রোণে ঝাট কাটি পাড় বাণে 
এই বেলা কুস্তীর তনয় ॥ 

তবে পার্থ ধনুদ্ধর বাণ এড়ে ATST 
সর্প বলি কাটে eRe | 

কঠঠদেশে বিন্ধে ey অস্থির হইল Oy 
তাহাতে পড়িয়া গেল cate ॥ | 

রথেতে পড়িল দ্রোণ হেন কালে YET 
খড়গ লয়্য ধাইল সত্বর | 

যেন ধায় মৃগপতি হেন মত শীস্গতি 
উঠে গিয়া রথের উপর ॥ 

কাটিল দ্রোণের শির ৃষটত্যুয় মহাবীর 
নিজ রথে আইল! ততক্ষণ | 


দ্রোণের নিধন দেখি দুৰ্য্যোধন মহাদুঃখী 
হাহাকার করেন রোদন ॥ 

মহানাদে শব্দ করি কান্দে'কুরু-অধিকারী 
পড়ি গেল ধরণী উপর | 

মহাশোকে রাজা কান্দে কেশপাঁশ নাহি বান্ধে 
আকুল হইল! নৃপবর ॥ 

ব্যাম-বিরচিত কথা ভারত-অপূর্ব-কথ৷ 
ইহা বিনে সুখ নাহি আর । 

রক্ত-কোকন্দ-পদ ভক্তগণ-অনুগত 
অকিঞ্চন জনের আধার ॥ 

নানারূপে অবতরি দৈত্যগণ a করি 
পাঁতকীর পরিত্রাণ-হেতু। 

এ ঘোর সংসার-মাঝে উদ্ধারিব দেবরাজে 
নিজ-নামে বান্ধি দিল সেতু | 

অতয় চরণ তোমার ভকতি রহুক মোর 
এই মাত্র মোর নিবেদন | 

সংসার-সাগর-ঘোরে পরিত্রাণ কর মোরে 
নন্দরাম দাস বিরচন ॥ 


সারল কবির মহাভারত | 


সারল উৎকলনিরাসী ছিলেন। কেহ কেহ ত্রমক্রমে ইহাকে শারণ 
বলিয়া প্রচার করিয়াছেন। ২০০ শত বৎসরের হস্তলিখিত পুথি হইতে 
নিস্নের অংশ উদ্ধৃত হইল। 


বিরাট-পর্বব | 


বিরাট-রাজ-সভায় পাঁগুবগণের আগমন | 


পাগুবদের বনবাসের শেষ বৎসর অজ্ঞাতভাবে যাপন করার 
প্রতিশ্রুতি ছিল। এই অভিপ্ৰায়ে পাওবগণ ছদ্মবেশে বিরাট-রাজার 
সভায় আগমন করিতেছেন | 


সভা দিয়া বসিয়াছে মৎস্ত-অধিপতি । 
পাত্র-মন্ত্রিগণ সব ব্ৰাহ্মণ-সংহতি ॥ 
চলিছেন যুধিষ্ঠির রাজার সভায় | 

দূরে হৈতে মত্শ্ত-রাজা দেখিবারে পায় ॥ 
সভাসদগণে ডাকি কহিছে বচন। 

এইত পুরুষবর বটে কোন্‌ জন ॥ 
আজানুলশ্বিত-তুজ কন্দর্প-শরীর | 
করিবর জিনিয়৷ গমন অতি ধীর ॥ 

হস্ত পদ স্থকোমল অতি বিচক্ষণ। 
অনুভবে বুঝি এই ক্ষত্রিয়-লক্ষণ | 

কিন্ত ব্রাহ্মণের বেশে আসিতেছে হেথায়। afta 
কখন কেহ কোন জনা দেখেছ এহায় ॥ 
মহারাজ চক্রবর্তী হব এই জন। 
ছদ্মক্পে আসিতেছে করিয়া বঞ্চন ॥ 
এতেক বচন রাজ! বলিতে বলিতে | 
নৃপ-সন্নিধানে ধৰ্ম্ম আইল! ত্বরিতে ॥ 
রাজার নিকটে আসি ছুই বাহু ofa | 
দাণ্ডাইল সভামধ্যে জয়যুক্ত বলি ॥ 
afte মংস্ত-রাজা দিলেন আসন | 
কি নাম কিবা গোত্র আল্যা কি কারণ ॥ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


কন (১) কুলে উদ্ভব কেমন বংশে জন্ম | 
কি কারণে আসিয়াছ কহ দেখি মর্ম | 
তোমারে দেখিঞা বড় তুষ্ট হইলাঙ আমি | 
যে মীগিবে তাই দিব মাগি লেহ তুমি ॥ 


শুনিয়া রাজার বোল ধর্মের নন্দন। 
কহিতে লাগিল আমি জাতি যে ব্ৰাহ্মণ ॥ 
বৈরাগ্য আমার গোত্র কঙ্ক ধরি নাম। 
দূতেতে নিপুণ আমি অতি SRAN ॥ 
ন্যায় শাস্ত্রে পৌরাণিক সকলের BTS | 
প্রবাল মাণিকের মূল্য জানি ভাল মত || 
বিরাট বলেন আমি কহি তব আগে। 
ব্রাহ্মণ হইবে তুমি মনে নাহি লাগে | 
ক্ষেত্রীর পালক-যোগ্য দেখি যে তোমায়। 
রাজ-চক্রবর্তী হবে বুঝি অভিপ্রায় ॥ 
শুনিএ ধর্মের পুত্র কহে আর AWA | 
আমিহ ছিলাম সখা যুধিষ্ঠির রাজার ॥ 
তাহাতে আমাতে ভেদ কিছু মাত্র নাঞি। 
Des হারি রাজ্য-চ্যুত হৈল পঞ্চ তাই ॥ 
শক্র নিল রাজ্য ধন গেল বনবানে। 
তাহারে g faa আমি বুলি দেশে দেশে ॥ 
তব নাম যশঃ গুণ শুনিঞ। শ্রবণে | 

কৃপা করি রাখ যদি থাকি তব স্থানে ॥ 


শুনিয়া আনন্দ বড় হৈল! মৎস্ত-রাজ । 
এমন মানুষে আমার বত কাষ ॥ 
আমার সভাতে তুমি থাকহ গোসাঞ্জি। 
যেন আমি তেন তুমি ইথে অন্য atin ॥ 
মোর যত পাত্র মন্ত্রী সেবিৰ তোমারে | 
তব প্রভূ পণ কৈল সভার ভিতরে ॥ 
ধর্ম বলে শুন রাজা আমার বচন। 
হবিষ্য-আহারী আমি ভূমেতে শয়ন ॥ 


কোন্‌। 


মহাঁভারত-_সাঁরল কবি-_১৭শ শতাব্দী | ৭১৯ 


কঙ্ক-নাম ধরিয়া রহিলা Bees | 
কথো ক্ষণে ছদ্মরূপে বৃকোদর বীর ॥ 
হাঁতেতে করিয়া চাটু (১) মুগপতি-গতি | 
রাজার সভায় আসি হৈলা উপনীতি ॥ ভীম। 
আশীর্বাদ করিয়! দাণডাল্য সভা-মাঝে। 
জয়যুক্ত তোমার হউক I-AA ॥ 
প্রণমিঞা বিরাট কহেন সবিনয়ে। 
কিবা নাম কিবা গোত্র কহ পরিচয়ে ॥ 
ভীমসেন বলে আমি হই স্থপকার। 
বল্লত বলিয়া নাম খ্যাত যে আমার ॥ 
পাওবের আশ্রয়ে ছিলাম চিরকাল। 
বল্লভ আমার নাম দিল! মহীপাল ॥ 
আসিয়াছি তব নাম শ্রবণে শুনিঞা। 
আমার গুণের কথা কহি বিবরিয়। ॥ 
মল্ল-যুদ্ধে মোর সম নাহি এ ভারতে | 
সিংহ Ig ভলুকে পারি যে ধরিতে ॥ 
শুনিঞ। নৃপতি বলে শুনহ গোসাঞ্চি। 
যথোচিত বৃত্তি দিব শুন মোর ঠাঞ্চি ॥ 
মোর যত সুূপকার আছে দ্বিজমণি। 
সতাকার উপরে প্রধান হবে তুমি ॥ 
এত শুনি মংস্ত-রাজা ভীমসেনে বলে। 
নিযুক্ত করিল! তারে PIAA শালে ॥ 


হেন মতে ভীমসেন বঞ্চিলা তথায়। 

কথোক্ষণে আইল! পার্থ নপুংসক প্রায় ॥ asa, 
রাজহংস জিনি গতি গমন-মাঁধুরি | 

দুই ভূজে সমসুত্রে ACH দীপ্তি করি ॥ 

স্ত্রীলোকের মত করি পরিলা বসন. 

ছদমরূপে সভা-মধ্যে করিল গমন N 

নৃপতিকে সম্ভাবিয় দাওাইল পাশে | 

fana হইয়া রাজা তাহারে জিজ্ঞাসে ॥ 


-ÁÁ Á D M M te 


(১) তাওয়া = রন্ধনের স্থালী বিশেষ | 


৭২০ 


বঙ্গ-সাঁহিত্য-পরিচয় | 


কহ কি কারণে আইলে কহ কিবা নাম। 
দেখিয়া বিস্ময় লাগে কথা তব ধাম ॥ 
ছদ্মুরূপ ধরিয়াছ হইয়া রমণী । 

ST আচ্ছাদনে যেন থাকয়ে আগুনি ॥ 
মেঘে যেন দিবাকর দেখি আচ্ছাদিত | 
তেজে বীর্যে রূপে গুণে দেব-সম্ভবিত ॥ 
কোন দেবতার পুত্র ছদ্মরূপ ধরি | 
আইলে আমার কাছে বুঝিতে না পারি ॥ 


অজ্জুন বলিল রাজা শুন সাবহিতে। 
নৃত্য গীতে আমা সম নাহি পৃথিবীতে ॥ 
বৃহন্নলা নাম মোর হৈল নপুংসক | 

গীত AD তাল মান জানিয়ে নর্তক ॥ 
রাজা বলে প্রবঞ্চনা না কর আমারে | 

এ কর্মের যোগ্য নহে মনে নাহি ধরে ॥ 
অৰ্জ্জুন বলেন রাজা মিথ্যা নাহি বলি। 
পাওবের STM ছিল! নামেতে পঞ্চালী ॥ 
তাহার গায়ন ছিলাম বহুকাল অবধি | 
apes বিপিনে গেলা সঙ্গেতে দ্রৌপদী ॥ 
চিরকাল যথা সুখে ছিলাম তথায় | 

দেশে দেশে খুজিয়া বেড়াই তা সভায় ॥ 
আইলাম তব কাছে নাম যশঃ শুনি | 
মোরে যদি রাখ তবে হেথা থাকি আমি ॥ 
এত শুনি কহেন বিরাট দণ্ডধারী | 
উত্তর! নামেতে আছে আমার কুমারী ॥ 
আর যত কন্তাগণ আছএ APTA | 

নৃত্য গীত সভাকে শিখায় কুতৃহলে | 
এত বলি মৎস্ত-রাজা রাখিল তাহারে | 
বুহরল! হয়্যা পার্থ রহে অন্তঃপুরে ॥ 


PUA ক্ষণে নকুল MTI FAN | 
বিরাট-রাঁজার কাছে উত্তরিলা গিয়া ॥ 
নৃপতিকে সম্ভাষিয়া দাণ্ডাল্য নিকটে। 
সভামধ্যে দাগ্ডাইল করি করপুটে ॥ 


মহাঁভারত-__সারল কবি--১৭শ শতাব্দী | 


রাজা বলে কথা হৈতে আইলে মহাশয় | 
কথাকারে যাবে তুমি কথায় আলয় ॥ 
নকুল বলেন রাজা কহি সভাতলে | 
অশ্বের চিকিৎস! রাজ! আমি জানি ভালে ॥ 
যে ঘোড়াকে রাখি আমি শুন মহীপাল। 
বড়ই সুবুদ্ধি হয় না থাকে জঞ্জাল ॥ 
অশ্ব-বৈষ্য হই আমি দামগ্রন্থি নাম | 

এত কাল fag আমি পাণ্ডবের স্থান i 
পাওবের অশ্বগণ পালিতাম আমি | 
দেবলে হারিয়া তারা হৈল বনগামী ॥ 
ভ্রাতৃ-সঙ্গে পাশা খেলি সৰ্ব্বস্ব হারিল। 
রাজ্য-ভ্রষ্ট হইয়া না জানি কথা গেল ॥ 
তা সভারে না পাইয়া মোরে হেন গৃতি। 
তব গৃহে থাকি যদি রাখ নরপতি ॥ 
নকুলের কথা শুনি আনন্দ রাজন | 
মোর গৃহে থাকহ পালহ অশ্বগণ ॥ 
যতেক WII আছএ আমার | 
সকল-উপরে তোমার অধিকার ॥ 
অশ্বশালে নকুল করিল! সমর্পণ | 
অশ্ব-শালে AWTS করয়ে বঞ্চন A 


কথে! ক্ষণে সহদেব গোয়ালা বেশেতে। 
গো-পুচ্ছছলোমের দড়ী বেড়িয়া কটিতে ॥ 
যেন মত গোপগণ করে আগুসার | 
সেই মত চলিয়াছে মাত্রীর কুমার ॥ 
দূরে থাকি বিরাট করয়ে নিরীক্ষণ। 
বিস্ময় হইয়া চাহে সভাসদ্‌ জন ॥ 

হেন কালে মাত্রী-স্ুত গোপ-বেশ ধরি। 
নৃপতিকে সম্ভাষিয়া কহে যোড়করী ॥ 
সহদেব বলে রাজ! শুন মহাশয় । 
এতদিন ছিন্ন আমি পাণ্ডব-আলয় ॥ 
জাতি যে গোয়াল! আমি গাভী রক্ষা করি। 
তস্ত্রীপাল বলিয়া সে নাম আমি ধরি ॥ 


a> 


AR বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পাঁওবের রাজা ধন হারিয়া পাশায়। 

ন! জানিএ ভাৰ্য্যা সঙ্গে গেলেন কথায় ॥ 
তৰ কাছে আমি আসিয়াছি শুন মহাশয়। 
লোক-মুখে শুনিয়াছি তব পরিচয় ॥ 
তোমার যে গাভীগণ আছএ বিস্তর | 

তে কারণে আইলাঙ তোমার গোচর ॥ 
আর এক মোর গুণ শুন দণ্তধারী। 
ভূত ভবিষ্যতি আমি গাঁণবারে পারি ॥ 
যুধিষ্টির-নিকটে ছিলাম বহুদিন। 
রাজ্য-চ্যুত হয়্যা তারা গেলেন বিপিন ॥ 


শুনিঞা বিরাট-রাজ। আনন্দ অপার | 
থাক তন্ত্রীপাল তুমি আমার গোচর ॥ 
আমার গোধন রাখ মন-কুতুহলে। 
প্রধান হইলে তুমি রাখাল সকলে ॥ 
আশী পদ্ম CHR আছে ভবনে আমার I 
দশ লক্ষ বাগানে বাগানি করে যার ॥ 
AYA নামেতে এক গাভী যে প্রচুর | 
প্রথুনা গাভীর শত লক্ষ যে বাছুর ॥ 
তিন লক্ষ বৃষ তার চারি লক্ষ গাই। 
তাহা হৈতে আমার যে গরুর বাড়ি (১) নাঞি॥ 
এ সকল রক্ষা কর থাকি মোর পুরে। 
এত শুনি সহদেব রহিলা তথাকারে ॥ 


AAN | এখানেতে যাজ্ঞসেনী VIR ধরি। 
মুস্ত-কেশে বাউলিনী (২) গমন মাধুরি ॥ 
নগরের মধ্যে গিয়া দিলা দরশন। 
দেখিবারে আইল নগরবাসী জন ॥ 
আবাল যুবক বৃদ্ধ করে ধায়াধাঞি। 
কেহ দুষ্ট কেহ শ্রেষ্ঠ লেখা জোখা নাঞি॥ 
দ্রোপদীর অঙ্গখানি অতি স্থুকোমল। 
কশ-দেহ হয়্যাছে অতি বড়ই AAI 


(৯) বাড়ি=বাঢ়া = শ্ৰে্। 
২) পাগলিনী। 


মহাভারত-__সারল কবি-_-১৭শ শতাব্দী | 


মুক্ত কেশা DENA মলিন বদন। 

দেখি পরিহাস করে যত দুষ্টগণ ॥ 

কেহ বলে কথা হৈতে আইল বাউলিনী। ৭ 
পরম রূপসী কার ঘরের কামিনী ॥ 

কেহ অঙ্গে ধূলা দেই কেহ করে মানা। 

কেহ বলে ছত্পর্ূপে আইল কন জন! ॥ 
বাউলিনী নত কৃষ্ণা নগরে বেড়ায় | 
বিরাট-রাজার রাণী ছিলা ঝরকায় (>) ॥ 
দাসী শুদ্ধা বসিয়াছে প্রাসাদ মন্দিরে । 
হেন কালে দ্রৌপদীকে পাল্য দেখিবারে ॥ 


সুদেফ্ণ! পাঠায়্যা দাসী দিলা আপনার । 
কেবা সে রূপসী ভ্রমে চন্দ্রের আকার ॥ 
ত্বরা করি আন গিয়া আমার সদনে । 
প্রেষণী চলিয়া গেলা রাণীর বচনে ॥ 
যেখানে ভ্রমেন sal নগর-তিতরে | 
সুদেফার দাসী গিয়া বলে ধীরে ধীরে ॥ 
শুন রূপবতী চল অতি NIAAA | 
রাজরাণী-নিকটে wats চল তুমি ॥ 
শুনিয়! দ্রপদন্ূতা বিলম্ব না কৈল। 
প্রেষণীর সঙ্গে অস্তঃপুরে চলি গেল ॥ 
কৈকৈ রাজার কন্যা সুদেষ্ণ সুন্দরী | 
বিরাট রাজার সেই হয় পাটেশ্বরী ॥ 
জিজ্ঞাসিল কে তুমি aay একাকিনী। 
অপ্সরী কিন্নরী কিব! মানুষী নাগিনী ॥ 
হেন বেশ ধরিয়াছ ন! পারি বুঝিতে | 
তোমার সদৃশ রূপ না পাই দেখিতে ॥ 


শুনিঞ! পার্ষতী কহে সুদে] রাণীরে | 
মোর পরিচয় রাণী কহি গো তোমারে n 
জাতি যে সৈরিন্ধী আমি হই বেশকারী। 
চন্দন ঘসিয়া মালা গাঁধিবারে পারি n 


— শা শাসিত 


(১) গবাক্ষে। 


৭২8 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পূৰ্বতে ছিলাঙ আমি দ্বারকা-তুবনে। 
বেশকারী আছিলাঙ সত্যভামা সনে ॥ 
আমার শীলতা সেই দ্রৌপদী দেখিয়া | 
সত্যতামার কাছে মোরে নিলেক মাগিয়া ॥ 
বঞ্চিলাঙ বহুদিন দ্রৌপদীর সনে | 

দ্যুতে হারি পতি সঙ্গে কৃষ্ণা গেল বনে ॥ 
এই হেতু ভ্রমি আমি পাণ্ডবে g faei | 
যদি তুমি রাখ মোরে কৃপান্বিত হঞা ॥ 


শুনিঞা সুদে! বলে শুন রূপবতী | 
আমি স্থির হৈতে নারি হয়্যা স্ত্রীজাতি ॥ 
তোমার সমান রূপ কথাহ না দেখি। 
আপন কণ্টক কি করিব তোমা রাখি 1 
মোর প্রাণনাথ যদি দেখএ তোমায় | 
তোমা দেখি অনাদর করিব আমায় ॥ 
তে কারণে তোমা আমি নারিব রাখিতে | 
শুনিয়! সৈরিন্ধী বলে মধুর বাক্যেতে ॥ 
আপন প্রকৃতি আমি তোমারে সে কই। 
নিশ্চয় জনিহ আমি সে রীতের নই ॥ 
পঞ্চ জনা গন্ধৰ্ব আছয়ে মোর স্বামী | 
তাহা বিনে অন্য জনে নাহি জানি আমি ॥ 
পাপ-চক্ষে মোর পানে চাহে যেই জন। 
গন্ধর্কের হাতে তার অবশ্ত মরণ ॥ 
আছুক রাজার দায় দেবত আইলে। 
অবশ্ত তাহার মৃত্যু আমারে ইচ্ছিলে। 
সকল TRA সেবে মোর স্বামিগণ। 
দেব-দ্বিজ-ভক্ত তারা বিষু-পরায়ণ ॥ 

না ছুব উচ্ছিষ্ট অন্ন না ছুব বরণ। 
পুরুষের ঠাই না পাঠাবে কদাচন ॥ 


তিন কাৰ্য্য অভয় salt দেহ মোরে | 
তবে ত বঞ্চনা আমি করি তব ঘরে ॥ 
আর যে করিবে আজ্ঞা আমারে FAA | 
পালিব তোমার আজ্ঞা করি প্রাণপণ ॥ 


মহাভীরত__সারল কবি--১৭শ শতাব্দী | ৭২৫ 


শুনিঞা সুদে রাণী করিল! স্বীকার | 
তবে মহাসুখে থাক নিকটে আমার ॥ 
GBR যাজ্ঞসেনী তথায় রহিল। 
সৈরিন্ধীর বেশেতে সুদেষগ বশ হৈল ॥ 
অস্তঃপুরে নারীগণ পাইলা বড় প্রীত | 
সদাই থাকয়ে FE সুদেফ্ণা-সহিত ॥ 
পুষ্পমাল৷ tft দেই চন্দন ঘদসিয়া। 
যখন যে বলে থাকে আজ্ঞাবন্বী হৈয়া ॥ 
বড়ই সন্তোষ রাণী হইল তাহাতে | 
তিল আধ না রহিলে না পারে রহিতে ॥ 


কঙ্ক নামে Buss বিরাট-সভায়। 

qÁ বিচারেতে আছেন তথায় ॥ 

করেন দেবল SIG নুপতির সনে। 

মংস্ত-রাজ বড়ই সম্প্রীত পাইল মনে ॥ 
ভীমসেন আছয়ে হইয়া LAFTA | 

অমৃত-সিঞ্চিত অন্ন রন্ধন যাহার ॥ 

ভোজনে হইলা বশ রাজা-আদি করি | 

ধন্ত যে বল্লভ দ্বিজ যাই বলি হারি ॥ 

নপুংসক বেশে পার্থ হয়্যা বৃহন্নলা । 

উতরাদি কন্তাগণে মোহিত করিলা! ॥ 

নৃত্য গীত তাল বাছে যত FHA | পাওবাগমনে রাজ্যের 
ধনঞ্য়-গুণে বশ হইলা মগনে ॥ কুশল | 
'আছএ নকুল AIA TA পালনে | 

ুষ্টপন! রোগ তারা Sy নাহি জানে ॥ 

শল্ত-পৃর্ণ| ক্ষিতি হৈল সত্যবাদী লোক | 

ধনবান্‌ প্রজা হৈল নাহি জানে শোক ॥ 

বৃক্ষগণে ফল ফুল হইল বহুতর | 

সুগন্ধী শীতল বায়ু বহে নিরন্তর ॥ 

এইরূপে ছয় জন আছএ অজ্ঞাতে | 

পাণ্ডব বলিয়া কেহ না পারে লখিতে (>) ॥ 


(১) লক্ষ্য করিতে = চিনিতে। 


৭২৬, 


নারদের TS | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পুরুষের দশ দশা ইথে নাহি আন। 
সভাকার সব দিন না যায় সমান ॥ 

ther গোবিন্দেরে বান্ধেছে প্রেম-ডোরে I 
হেন জন পরাধীন হয়্যা পর-ঘরে ॥ 
সরস্বতী-চরণে ভাবিয়া একমন। 

গাইল সারল কবি উৎকল-ব্রাহ্মণ | 


FRAT PYF মহাভারত | 


কৃষ্ণানন্দ বস্থর কোন পরিচয় eal যায় নাই। যে পুথি হইতে 
এই অংশ উদ্ধৃত হইল, তাহার হস্তলিপি বাং ১১৯৯ সনের ( ১৭৯১ খৃঃ ) | 
আমর! এই পুস্তকের Adal সপ্তদশ শতাব্দীর বলিয়া মনে করি | 


হরিনাম-মাহাত্্য | 
নারদের প্রেত-পুরে গমন | 


crate নারদ বিখ্যাত ত্রিভুবন। 
বৈকুণ্ঠের দ্বারী কেহ না কৈল বারণ ॥ 
উপনীত হৈল যথা লক্ষমী-নারায়ণ। 
কর-যোড়ে প্রণমিঞা করয়ে FIA ॥ 
জয় জয় জগন্নাথ ত্রিদশ-ঈশ্বর | 
জগত-নিবাঁস জয় জগতের পর ॥ 
অপার মহিমা তোমার দিতে নারি সীম! | 
শিষ্টকে পালন কর দুষ্টের গরিমা ॥ 
সৃজন পালন তুমি সংহার-মুরতি | 
অখিল-পাঁলন জয় অখিলের পতি ॥ 
নমে! নমো দেব আদি-মত্ম্ত-অবতার | 
* * * বেদের উদ্ধার ॥ 
নমো নমো অবতার ACT যজ্জ-রূপ | 
হিরণ্যাক্ষ-বিদারক পৃথিবী-উদ্ধারক ॥ 
নমো POMS নমঃ ক্ষেত্রী-কুলাস্তক। 
নমঃ কৃন্ম-অবন্তার মন্দার-পারক ॥ 


মহাভারত কৃষ্ণানন্দ বস্থ__-১৭শ শতাব্দী | ৭২৭ 


নমস্তে মোহিনী-রূপ শঙ্কর-মোহিনী I 
নমো নমো জগৎপতি অখিলের মণি ॥ 
ছোট বড় জীবে তুমি সর্বত্র ব্যাপক | 
নমস্তে মাধব নমঃ সংসার-পালক ॥ 


GAC কৈল বহু UlS যুনিবর | 

তুষ্ট হয়্যা আশিস্‌ করিল! দামোদর ॥ 
ধন্য ধন্ত মহামুনি ব্রহ্মার কুমার | 
কোন্‌ হেতু হেথাকে তোমার আগুসার ॥ 
ভকত-অধীন আমি তকত-জীবন। Aprea Af | 
তকতের ধন আমি ভকতের মন ॥ 
মনোময় রূপ আমি মন-অগোচর | 
কাহারে fata নাই কারে ভিন্ন পর ॥ 
SMA সর্ব STS আমার প্রকাশ । 
তে কারণে বিখ্যাত প্রকাশ শ্রীনিবাস ॥ 
আস্মারূপে মোর প্রতিমৃত্তি সর্বভূতে। 
অন্ত জন চিত্তে মোরে না পারে বান্ধিতে ॥ 
ভকত-অধীন হই ভকতের সাথে। 
তক্তিতে কেবল ভক্ত পারয়ে বান্ধিতে ॥ 
তকতের Tel পূর্ণ করি অনুক্ষণ। 

কহ মহামুনি আইলে কোন্‌ প্রয়োজন ॥ 
বর মাগ মহামুনি যেব! মনে লয় | 

যে বর মাগিবে তুমি দিব ত নিশ্চয় ॥ 


এত শুনি হাসিয়া বলেন তপোধন। 

বরেতে আমার কিছু নাহি প্রয়োজন ॥ 

বর দিয়! ভাণ্ড (>) তুমি আপন কিন্করে | 

তে কারণে গোবিন্দ মাগি যে পরিহারে (২) ॥ 
যদি বর দিবে তবে দেহ নারায়ণ | 

তব গুণ NSH যেন ভ্রমি অনুক্ষণ ॥ 

এক নিবেদন দেব শুনহ আমার | 

তোমার দুর্লভ নাম জগত-বিস্তার ॥ 

ইহার মহিমা দেব কহিবে আপনে | 


৭২৮ 


THAT | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এত শুনি হাসিয়া বলেন নারায়ণ। 
শমনের পুরী তুমি করহ গমন ॥ 

মোর প্রতিমূর্তি তথা যম ধর্মরাজ। 
ত্বরিত গমনে যাহ তাহার সমাজ | 
নামের মহিমা তিহ কহিব যে আর । 
তারে জিজ্ঞাসিলে ভ্রম খণ্ডিব তোমার ॥ 


এত শুনি আনন্দিত হৈলা তপোঁধন। 
প্রণমিঞা চলি গেলা যমের SIA II 
যমের বিচিত্র সভা না হয় বর্ণন। 
নিবসয়ে তথা যে যতেক পূর্ণ জন ॥ 
চতুতু'জ শ্ামমুত্তি দিব্য-কলেবর | 
খঞ্জন-অঞ্জন-নেত্র YAY অধর ॥ 
পীতবাস-পরিধান রাজীব-লোচন। 
শঙ্খ চক্র গদা পদ্ম অতি সুশোভন ॥ 
কনক-মুকুট নাথে শোভে অতিশয়। 
মেঘের উপরে বেন সুর্যের উদয় ॥ 
দেখিয়! বিশ্ব হইল! মহামুনিবর । 
প্রণাম করিয়! স্তুতি করিল বিস্তর ॥ 
স্ততি-রসে প্রসন্ন হইল! মৃত্যু-পতি। 
জিজ্ঞাসিল কি হেতু আইলে খাষি-পতি ॥ 
মুনি বলে আইলাম শুনহ কারণ। 
কহিবে আমারে তুমি নাম নিরূপণ ॥ 
এত শুনি হাসিয়। বলেন মৃত্যু-পতি | 
পুরীর দক্ষিণ ঘারে যাহ শীগ্রগতি ॥ 
হরিনাম-মহিমা পাইবে সেইখানে | 
তবে সে মনের ভ্রান্তি হইব খণ্ডনে | 
এত শুনি হাসিয়া চলিলা তপোধন। 


পুরীর দক্ষিণদিগে করিল গমন ॥ 
দেখিল যমের মার্গ পাপীর তাড়ন। 
ক্রিমি-হৃদ সারি সারি অদ্ভুত-গঠন ॥ 
অসিপত্র মহাবন দেখে ভয়ঙ্কর | 
উষ্ণ-জল-বৃষ্টি কোথা হএ নিরস্তর ॥ 


মহাভারত-__-দ্বেপায়ন দাস_ ১৭শ শতাব্দী । 


কণ্টকের বন কোথা বিপুল বিস্তার | 
তাহাতে পড়িয়া কেহ্‌ কান্দয়ে অপার ॥ 
কোন খানে করে কারে পাশেতে FHT | 
লক্ষ লক্ষ কোটি কোটি আছে পাপিগণ ॥ 
কোন খানে বিষ্ঠা-হৃদে ফেলে কথে| জনে। 
মন্তকে মুদ্গর-ঘাত করে দূতগণে ॥ 

এই মত প্রকারে পীড়িত পাপিগণ। 
দেখিয়া বিশ্বয়-চিত্ত হৈলা তপোধন ॥ 


৭২৯ 


হরিনাম মাধব গোবিন্দ দামোদর । নামের RATTI | 


এত বলি কর্ণে হাত দিল মুনিবর ॥ 
এই শক যত যত পাতকী শুনিল। 
শ্র্তমাত্র হৈতে নাম পাপ-মুক্ত হৈল ॥ 
প্রেতমূর্তি তেজিয়া হইল দিব্যকার়। 
দিব্য দিব্য বিমানেতে চড়ি স্বর্গ যায় ॥ 


ঘৈপায়ন দাসের মহাভারত | 
দ্রোণ-পর্বব | 


যে পুথি হইতে এই অংশ উদ্ধত হইল, তাহা! প্রায় ২০০ বৎসরের 


প্রাচীন | 


অর্জনের অভিমন্যু-বধ-বার্ত। শ্রবণ | 
মুনি বলে শগুন পরীক্ষিতের নন্দন | 
সংগ্রামেতে অভিমন্যু হইল নিধন ॥ 
সংসপ্যকে থাকি তাহা শুনিল অৰ্জুন | 
HB চাহে কহিতে লাগিলা ততক্ষণ ॥ 
অবধানে শুন হরি আমার বচন। পূর্যয-সুচনা। 
আজি মোর চিত্ত কেনে করে উচাটন ॥ 
না atfa কি হইল আজি রাজা যুধিষ্ঠির 
হাহাকার করে কেন সব যোদ্ধা বীর ॥ 
হা হু! অভিমন্থ্য বলি ডাকে বীরগণ। 
সমরে হইল কিবা পুলের মরণ ॥ 

A 


৭৩০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
প্রাণ স্থির নহে মোর কহিলাউ তোমারে | 
al জানি কি হৈল আজি “tara ভিতরে | 
রথ চালাইয়! দেহ অতি Hawa | 
রাজারে দেখিয়া সুস্থ হব কলেবর ॥ 


কৃষ্ণ বৈল ধনঞ্জয় ন! গুণিহ fae | 
সুকুমার অভিমন্ত্য সভাকার ইষ্ট | 
এতেক বলিয়া প্রভু প্ৰবোধে NEA | 
রথ চালাইয়! দিলা পবন-গমনে ॥ 
শিবির-নিকট উত্তরিলা ধনঞ্জয় । 
বিপরীত দেখি সব অমঙ্গলময় ॥ 
অন্ধকার করিয়া বস্তাছে সভায়। 

হয়্যা আছে শোকাকুল সর্বজন তথায় ॥ 
অজ্জুন বলেন কৃষ্ণ দেখি বিপরীত। 
মোরে দেখি সভে কেনে হয় একভিত ॥ 
আজি যোদ্ধাগণ দেখি শোকাকুল মন | 
ভূমেতে বস্তাছে Ace তেজিয়া আসন ॥ 
এ সব দেখিয়া মোর স্থির নহে মন। 
কিসের কারণে কহ প্রভু নারায়ণ | 


এতেক বলিয়া গেল! শিবির-ভিতরে | 
রোদন করয়ে রাজা ধন্মের কুমারে | 
অধোমুখ করিয়া বসিয়াছে সর্বজন । 
অভিমন্ত্য নাহি দেখি কিসের কারণ ॥ 
প্রাণের সদৃশ মোর অভিমন্থ্য বীর | 

না দেখিয়া তারে মোর প্রাণ নহে স্থির | 
অজ্জুন বলিল ভীম কহ বিবরণ | 
অভিমন্যু নাহি দেখি কিসের কারণ ॥ 
কোথা গেলা! অভিমন্্য কহ বৃকোদর | 
তারে না দেখিয়া মোর কাপিছে অন্তর ॥ 
এতেক শুনিয়৷ বীর উত্তর না দিল। 
অধোমুখ করি সভে বসিয়া রহিল | 
উত্তর না পাইয় পার্থ শোকাকুল হৈল। 
লোচনের জলে ভাসে অঙ্গের HHA ॥ 


মহাভারত__অনন্ত মিশ্র-_-১৭শ শতাব্দী । ৭৩১ 


রোদন করিয়া ভীম কহিলা তখন | 
কি মতে কহিব অভিমন্যুর মরণ ॥ 
অন্তায় সমর কৈল SE দুর্যধ্যোধন। 
সপ্তরথী বেঢ়ি aca করিল নিধন ॥ 
ব্যহদ্ধার রুদ্ধ কৈল সিন্ধুর তনয় | 
কহিল তোমারে ভাই শুন ধনঞ্জয় ॥ 
বাহে প্রবেশিতে নাহি পারে একজন | 
মন দিয়! শুন ভাই সব বিবরণ ॥ 
এতেক শুনিয়! তবে পার্থ CST | 
অতিমন্থ্য-শোকে বীর হইল কাতর ॥ 
মহাভারতের কথা অমৃত-সমান। 
আপনে রচিল যাহা ব্যাস তপোধন ॥ 
পয়ার প্রবন্ধেতে রচিলা তার দাসে | 
সর্বলোকে কথা যেন শুনে অনায়াসে ॥ 


অনন্ত মিত্রের মহাভারত | 


অনন্ত মিশ্রের পিতার নাম কৃষ্ণরাম মিশ্র। যে পুথি হইতে এই 
অংশ উদ্ধৃত হইল, তাহা ১৬৯৯ খৃষ্টাব্দে (১৬২১ শকে ) লিখিত হইয়া- 
ছিল। রচনা দেখিয়া সপ্তদশ শতাব্দীব শেষভাগে এই পুস্তক রচিত 
হইয়াছিল বলিয়া মনে হয়। 


কুষ্ণ-কর্তৃক মযুরধ্বজের পরীক্ষা | 
কৃষ্ণ বৃদ্ধ ব্রা্ষণ-বেশে ময়ূরধবজকে জানাইলেন, তাহার একমাত্র 

পুল্রকে এক ব্যাপ্ত আহার করিতে Cos, বুদ্ধ ব্রাহ্মণের অতিশয় 
কাতরতায় ব্যাল্র তাহাকে মুক্তি দিতে স্বীকার করিয়াছে, কিন্তু যদি সে 
মহারাজ ময়ূরধ্বজের অর্ধদেহ আনিয়া দিতে পারে, তবেই সে মুক্তি 
পাইবে। 

প্রণিপাত করি আমি বলিল বিস্তর | 

তবে ব্যাস্ত দিল মোরে কঠিন উত্তর ॥ 

নৃপতি মযূরধ্বজ পুণ্যদেহ জানি। 

তাহার অর্ধেক অঙ্গ মোরে দেহ মানি ॥ 


৭৩২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এক আঁখি এক SH চরণ বয়ান। 

আনহ দক্ষিণ অঙ্গ মোর বিদ্যমান ৷ 

মুখ্য মহাদেবী-পুল্রে চিরিবে শরীর । 

বেদনায় সকাতর নহে মহাবীর ॥ (>) 

পাঁচ রাত্রি রাখো মুঞি তোমার কুমার | (২) 
যদি অর্ধ-অঙ্গ আনি দেহত রাজার ॥ 

না পাইলে ছয় দিনে করিব ভক্ষণ। 

এই ত আমার কথা শুনহ রাজন ॥ 


শুনিয়! বিপ্রের কথা হৃষ্ট নুপবর | 
ধন্য ধন্য দেহ মোর জীবন সফল ॥ 
কৃষ্ণ আমা বঞ্চিয়া না দিলা দরশন। 
দেহ-দান SHES করিমু সমর্পণ ॥ 
মেদ-মাংস-বিষ্টা-মূত্র-শিরা-চর্শর্ময় | 
অমেধ্য সকল দেহ কেহ শুচি নয় ॥ 
প্রাণ গেলে মুত দেহ VACA না রাখে। 
হেন দেহ মাগে Feet আমার সমুখে ॥ 
রত্ন-ঘট করহ দেহ দ্বিজ রক্ষা করি। 
ভূমেতে বসিলা সিংহাসন পরিহরি ॥ 
গঙ্গাজল শিরে বিষ্ণু পাদোদক লইয়া | 
শরীর-দান সঙ্কল্প করিল শুদ্ধ হইয়া ॥ 
চন্দধবজ পুর আনি রাণী কুমুদ্বতী। 
ব্রাহ্মণের কথা তারে কহেন নরপতি ॥ 
কুমুদ্বতীয় প্রার্থনা | দুঃখিত হইয়া দেবী বলে কাকু বাণী। 
অৰ্দ্ধ অঙ্গ আমি বটি শুন নৃপমণি ॥ 
R-AZ সুকোমল পুষ্টি রক্ত-মাংসে। 
আমার শরীরে তৃপ্তি ব্যাস্ত সবিশেষে ॥ 
মোর দেহ দিয়! বিপ্র রাখ নরপতি। 
পতিত্রতা ধৰ্ম্ম নাম বাধ্য নৃপতি ॥ 





০). পাটরাণীর গুল রাজার শরীর চিরিয় ফেলিবে, সে সময়ে 
রাজা বেদনার কোন চিহ্ন প্রকাশ করিতে পারিবেন না। 

(২) তোমার পুত্রকে আমি পঞ্চ রাত্রি পধ্যন্ত রক্ষা করিব, ইহার 
মধ্যে দি ময়ূরধবজের দেহাদ্ধ আনিয়া দিতে পার, তবে তোমার পুত্রকে 
ফিরাইয়া দিব | 


মহাভারত-_অনন্ত মিশ্র--১৭শ শতাব্দী | 


অদ্ধ অঙ্গ স্ত্রী-দেহ সর্ব শাস্ত্রে FF | 
মোর দেহ-দানে রাজার অর্ধ অঙ্গ হয় ॥ 
তামধ্বজ (>) বলে আমি যুবা মহাকায় । 
আমার শরীর দিয়া রাখহ রাজায় ॥ 
রাজার MRE অঙ্গ দেহত শার্দুল। 
আমি সর্ব অঙ্গ দিলে প্রীত বুল ॥ 
ISAY রাজার রক্ষায় দেহ মন। 
আমার শরীর দিয়া রাখহ ব্রাহ্মণ ॥ 
পিতৃষশঃ রুদ্র দি তিন রক্ষা দানে | 
জন্ম ধন্য কর মোর AVR চরণে ॥ 
রাজা বলে কুমুদ্ধতী না হয় কাতর | 
পতি-ব্রতা ধৰ্ম্ম তোর হয় ENDT ॥ 
তাত্রধ্বজ আনি তারে বলেন AAAS | 
অভিষিক্ত হইয়! fre যজ্ঞ-কাৰ্য্যে মতি ॥ 
অবিরত কৃষ্ণ ভক্তি রাখিহ হৃদয় | 

দেহ দ্বিজ-কার্যে দিহ এইত সময় || 
কাল-ব্যাজে মায়া-ব্যাপ্তি ধৰ্ম্ম হয় ক্ষীণ । 
এত বড় লাভে কেন হয় শক্তি হীন ॥ 
সান করি তাত্রধবজ রাণী কুমুদ্ধতী | 
নহিল কাতর Oe রাজ-অনুমতি ॥ 
ata করি বসিল! রাজ! মহাহষ্ট FA | 
ধ্যান করি চিন্তে কৃষ্ণর্ূপে নিরঞ্জন ॥ 
পরম কারুণ্য জীউ শরীর-মণ্ডলে | 
নিরস্তর বিষ্ণু থাকেন সহস্রেক-দলে ॥ 
স্থির চিত্তে মগ্ন তাহে হইয়৷ নরপতি। 
চিরিতে শরীর শীঘ্র দিলে অনুমতি ॥ 


চিরিতে লাগিল! দুহে করাতের TITS | 
afars ভরমধ্যে শির চিরিয়া ত্বরিতে ॥ 
নাসার উপরে মাত্র আসিতে করাত | 
বাম চক্ষে নুপতির হয় অশ্রপাত ॥ 


(১) তামধ্বজ = নীলধ্বজের AA | 


৭৩৩ 


SEREI কথা | 


রাজদেছের ছেদন। 


৭৩৪ বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


অশ্রপাত দেখি বিপ্ৰ বলেন বচন। 
আর কার্য নাহি দেহ চির কি কারণ ॥ 
পূর্বে Ita বলিল আমার গোচরে | 
দেহ-দীন-কালে রাজা হয়ত কাতরে ॥ 
তবে ত দক্ষিণ অঙ্গে নাহি মোর কাষ। 
শরীর-দান-কালে ক্রন্দন মহারাজ ॥ 
ofan হাসিল রাজ! বিপ্রের বচন। 
শুন শুন দ্বিজবর মোর নিবেদন | 
চিরকাল এই দেহ রাখিল COSTA | 
সর্কদেহ সমপিব কৃষ্ণের চরণে ॥ 
দ্বিজ-কাধ্যে সব্য-ভাগ Pets হয়। 
বাম ভাগ ব্যর্থ হয় ব্রাঙ্গণে না লয় ॥ 
তেই বাম চক্ষুর জল পড়েত আমার | 
হরিষ দক্ষিণ অঙ্গ পুণ্য করিবার ॥ 


ভগবানের Ss | এতেক শ্রনিয়া কৃষ্ণ হইলা অস্থির | 
BESS রূপ Coal ধরিলা তার শির ॥ 
শঙ্খ চক্র গদা পদ্ম কৌস্তত farts | 
শ্রীবৎস-লাঞ্ছন অঙ্গে বনমালা-জ্যোতিঃ ॥ 
পীতবাস পরিধান গরুড় সহিত | 
ব্যক্ত হইয়া শিখিধবজে ধরিলা ত্বরিত ॥ 
নিজ রূপ ধরে নাথ পাইয়া ধনগ্রয় | 
মযূরধবজেরে FH হইলা সদয় ॥ 
রাজার শিরেতে কৃষ্ণ দিলা পল্প-হাত | 
ঘুচিল দারুণ রেখ করাতের ঘাত ॥ 
কৃষ্ণের শরীর জিনে লক্ষ স্ূর্য্য-কর | 
ৃষ্টিমাত্র জ্ঞান-শূন্য হয় নৃপবর ॥ 
ate অভ্যন্তরে কৃষ্ণ IZT ধেয়ানে | 
সর্ব ভ্রম দূর হৈল রুষ্ণ-দরশনে ॥ 
জয়মিনি ভারত কুষ্-ভক্তির নিদানে। 
মিশ্র অনন্ত ভণে কৃষ্ণ আরাধনে ॥ 


রামচন্দ খাঁর মহাভারত । 


অশ্বমেধ-পর্বব | 


যে পুথি হইতে এই অংশ উদ্ধৃত করা হইল তাহা ১৬৯০ শকে (১৭৬৮ 
a2) নকল করা হইয়াছিল। রামচন্দ্র খা জাতিতে ব্রাহ্মণ ও লস্কর 
উপাধিষুক্ত ছিলেন। তাঁহার বাড়ী জঙ্গীপুর ছিল। তাহার পিতার 
নাম মধুসুদন ও জননীর নাম পুপ্যবতী ছিল। ১৭১৪ শকে (১৭৯২ খৃঃ) 
এই গ্রন্থ শেষ হয়। “সে মুনি ভাগবতাঙ্গ সপ্তদশ শাকেন্দুরে ৷ যুগান্তে 
পুরাণমালোক্য প্রাকৃত কথা প্রচারে ॥” এই সঙ্কেতের ষে অর্থ আমরা 
বুঝিলাম তাহা দিলাম । 


অশ্ব লইয়া অর্জুনের পুর-প্রবেশ ও মাঙ্গলিক অনুষ্ঠান | 


দুয়ারী কহিছে ধর্খরাজের গোচর | 
বনজ্ঞ-ঘোড়া সঙ্গে আল্যা পার্থ-ধনুদ্ধর ॥ 
ধৰ্ম্মরাজ বলে আমি যাইব আপনি | 
হেন কালে কহিতে লাগিলা চক্ৰপাণি ॥ 
দীক্ষিত আছহ নহে যাইতে উচিত | 
আমি যায়্যা আনি থোড়া পার্থের সহিত ॥ 
কহিয়াত Seta আপনে চলিলা। 
রাজগণ মুনিগণ সংহতি লইলা। 
মুনি-পত্বীগণ সঙ্গে দ্রোপদী আপনি | 
সর্ববদেশের স্ত্রীগণ আইলা তখনি ॥ 
নৃত্য গীত Ay রঙ্গে বড় কুতুহলে। 
কুন্তী রোহিণী আদি আইল! সকলে ॥ 
যুবক বালক বৃদ্ধ ঘরে না রহিল। 

aa কণ বধির কুজ শুনিঞা আইল ॥ 
BEAT সনে সভার হইল মিলন। 
হেনই সময়ে হৈল পুম্প-বরিষণ ॥ 


ব্ৰাহ্মণে পড়িছে বেদ আর স্ত্রী ঘত। 
দধি FS মধু বান্ত দুর্বা! অক্ষত ॥ 


৭৬৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


SEAT মাথে সভে দিল আশীর্ববাদ। 
ধর্ম্মরাজের যজ্ঞ পূর্ণ তোমার প্রসাদ ॥ 
বকদালব্য মুনি আছে যজ্ঞ-ঘোড়া কাছে | 
সভাই চলিয়া! গেলা যথা ধৰ্ম্ম আছে ॥ 
ধর্মরাজ-ব্যবহার সর্ব রাজা দেখি। 
আপনাকে নিন্দে সভে হৈএ হেট-সুখী ॥ 
ধূপ ধুম উঠিলা গে উপর আকাশে | 
অর্জুন আইলা তবে ধৰ্ম্মরাজ-পাশে ॥ 
প্রণাম করিল পার্থ ধরণী লোটায়্যা। 
দাণ্ডাইয়া রহে পার্থ বুকে হাত দিয়া ॥ 


যৌবনাশ্ব প্রণমিল যোড়ি ছুই করে | 
অনুশান্ব প্রণমিল বিনয় বিস্তরে | 
নীলধবজ প্রণমিল মানবুদ্ধ রাজা | 
হংসধ্বজ প্রণমিল করএ প্রশংসা ॥ 
চন্দ্ৰহাস প্রণমিল হরি-রুত পূজা | 
বৃষকেতু প্রণমিল মহাপুণ্যতেজাঃ ॥ 
বক্রবাহন প্রণমিল অজ্ঞুন-নন্দন | 
FRAG প্রণমিল শাম্ব মহাজন ॥ 
aaa আসিয়া কৈল চরণ-বন্দন। 
মহাদেবপুর-রাজা মধুলববন ॥ 

তার পুত্র প্রণমিল নাম ত লক্ষ্মণ ॥ 
বীর ব্রহ্মা প্রণমিল অগ্নির শ্বশুর | 
কোল দিল ধৰ্ম্মরাজ বলেন মধুর ॥ 
হুঃশীলার পুত্র নরোত্তম নারায়ণ। 
যুধিষ্ঠির প্রণমিল আনন্দিত মন | 
মান্য অমান্য যত বয়োবৃদ্ধ রাজা | 
ধর্ম্মরাজ করিলেন সভার ভক্তি-পূজা ॥ 


সকল রাজাকে কৈল অনেক আদর | 
সকল কর্য্যে নিযোজিল বীর বৃকোদর ॥ 
কুস্তী দেবী ধনঞ্জয় বৃষকেতু দেখি | 

কোলে করি By দিতে জলে ভাসে আখি ॥ 


মহাভারত- রামচন্দ্র খাঁ_১৭শ শতাব্দীর শেষভাগ | ৭৩৭ 


BRA VATA হংসধ্বজ সনে | 

সর্ব রাজা করিল সোসর (>) সম্ভাষণে ॥ 
wiata চলিল! তবে মুনি সব লৈয়া | 
সভাকেতো (২) আগে করি যায় পথ দিয়া ॥ 
স্ত্রীগণ সঙ্গে রাজা করিল সম্ভাষণে। 
আনন্দে পরমানণন্দে বন্দে জনে জনে II 
স্ত্রীগণ সঙ্গে চলেন দ্রৌপদী সুন্দরী | 
রাজগণ সঙ্গে চলেন Slots হরি ॥ 
রুক্সিণী সত্যভাম! যতেক যুবতী | 
কৃষ্ণের সকল নারী কৃষ্ণের সংহতি ॥ 
চন্দনের জলে কৈল পথের লেচন। 
পড়িছে কল্যাণ-মন্ত্র পত্ডিত ব্রাহ্মণ ॥ 
ধান্ত TA মাথে দিয়া আশীর্বাদ দিল। 
সভাই একত্র হৈয়া বজ্তস্থান মাজিল ॥ 
ব্ৰাহ্মণী দিব্য রূপ দিব্য বেশ ধরি | 
সংহতি করি আনিল যত রাজ-নারী ॥ 


বেদের বিহিত তবে স্থান নির্ম্মাইল। 
চতুর্দিকে সারি সারি কদ্বলী রোপিল ॥ 
সকল মুনির শ্রেষ্ঠ ৰৰুদ্বালৰ্য মুনি । 
শাস্ত-নিয়ম-মত কৈল বেদিকা তখনি ॥ 
অষ্ট দুয়ার যজ্ঞের মণ্ডপ সাজাল্য। 
শালগ্রাম শিলা আর ক্রৰ আনিল ॥ 
উদৃখল মুষল যজ্ঞের সব AS | 

সকল আনিয়া জড় কৈল eater ॥ 
আচার্য্য হইল! ব্যাস বকদালব্য TH | 
আর যত যত মুনি আল্যা পুণ্যকর্ম্মা | 


কামদেব গৌতম আর মুনি পরাশর | 
ভরদ্বাজ বশিষ্ঠ কথোক সুন্দর | 

ae ভার্গব মুনি আরত কোৌগ্ডিল্য। 
মধুকণ্ঠ গালব আর সৌরভ প্রবীণ ॥ 


(>) তুল্য প্রকার । (২) সকলের | 


৪৩৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


চণ্ভান নীলধবজ মুনি সেই ধীর। 
নীলকণ্ঠ স্থধাক ছুই মহাবীর ॥ 
নারায়ণ বিশ্বামিত্র মধু চন্দ্রভান। 
স্থুধাজিৎ অভিমন্থ্য মহামতিমান্‌ ॥ 
MSs অশ্বিনী-পুত্র মহামহামুনি | 
একত্র হইল জড় ষোল সহ মুনি ॥ 


মুনির ব্রাহ্মণীগণ তাহার সংহতি। 
রাজগণ মহারাজরাণীর সংহতি ॥ 
যত রাজা জড় হৈল কহিব সাক্ষাতে | 
ছত্রিশ সহস্র রাজা যজ্ঞে উপস্থিতে | 
স্বন্তিবচন রক্ষা আর পড়ে মুনিগণ | 
ব্ৰহ্মা অগ্নিমন্ত্রে কৈল ব্ৰাহ্মণ বরণ ॥ 
প্রকাণ্ড পৌলন্ত্য ধৌম্য বিশ্বামিত্ৰ খষি। 
বায়ুভক্ষ মধুশ্ছেদ বিভাও তপস্বী ॥ 
যজ্ঞ-রক্ষক রাজ! এ সব করিল। 
উচিত সকল faa সভাকে বরিল ॥ 
নৃত্য গীত AI রঙ্গ কৌতুক ATA | 
ধর্শরাজ বসিল! নৌতুন (১) সিংহাসনে ॥ 
স্বদেশে বসতি ভাল গঙ্গা-ন্নানে পুণ্যে । 
জঙ্গীপুর সহর গ্রাম সর্বলোকে জানে ॥ 
ব্ৰাহ্মণ কুলেতে জন্ম লস্কর পদ্ধতি | 
মধুস্থদন জনক জননী পুণ্যবতী ॥ 

কিছু ভাব হৈল NA | 
রামচন্দ্র খান কৈল কবিত্ব রচন ॥ 


নূতন | 


দ্বিজ কুষ্জরামের মহাভারত | 


অশ্বমেধ-পর্বৰ | 


যে পুথি হইতে এই অংশ গৃহীত হইল, তাহা BAM ১২০৮ সালের 
(১৮০০ ৃষ্টাবের) লেখ! | 


সহোদর সহিত নৃপতি যুধিষ্ঠির । 

কেমতে হইব যজ্ঞ ভাবএ অস্থির ॥ 
কৃষ্ণ-রূপ-গুণ মনে ভাবিতে ভাবিতে। কৃষ্ণের NAT | 
গরুড়ে চাপিয়া কৃষ্ণ আইলা ত্বরিতে ॥ 
কৃষ্ণ বলে দ্বারী শুন আমার বচন। 
রাজাকে জানাহ তত্ব মোর আগমন ॥ 
হাত-যোড়ে বলে দ্বারী ধরি দুই পাঁএ। 
অভ্যন্তরে চল প্রভূ আপন ইচ্ছাএ ॥ 
সবান্ধবে তোমাকে সুঙরে (১) নরপতি। 
তোমা বিনে তাহার নাহি আন গতি ॥ 
পুনরপি গোবিন্দ বলিল তার তরে | 
ariel fry না যুয়াঅ যাইতে অভ্যন্তরে ॥ 
শুনিয়৷ ধাইল দ্বারী সত্বর গমনে । 
রুষ্ণ-আগমন কহে নৃপতির স্থানে ॥ 
শুনিয়া আনন্দ বড় বাঁড়িল শরীরে | 
ভরিল লোচন দুই সু ধ-অশ্র-নীরে ॥ 
পুলকে পূরিল SE কণ্টকিত গাএ। 
শীপ্রগতি যাইতে মন্থর ছুই পাঁএ ॥ 

আগে ভীম হইল অৰ্জ্জুন তার পাছে। 
তার পাছে নৃপতি দ্রৌপদী তার কাছে N 
সহদেব নকুল সহিত পঞ্চ ভাই | 
রাজ-দ্বারে আসিয়া দেখিল গোবিন্াই ॥ 
প্রণাম করিল রাজা Face দেখিঞা। 
আনন্দ বাড়িল বড় আলিঙ্গন দিএ! n 


(১) AA FTA | 


৭৪০ বঙ্গসাহিত্য-পরিচয় | 


ভীমসেন-অর্জুনকে দিঞা আলিঙ্গন | 
দ্বার-অভ্যন্তর গেলা কমল-লোচন ॥ 
সহদেব নকুল প্রণাম করে তায়। 
দ্রৌপদী প্রণাম করে দেখি যদুরায় ॥ 
অত্যন্ত প্রবেশি কৃষ্ণ স্বর্ণ সিংহাঁসনে | 


হাসিঞা দ্রৌপদী কহে কৃষ্ণের চরণে ॥ 
ধন্য ধন্য পাণ্ডব সার্থক চিন্তা করে। 

রণ করিতে যার আইলা! চক্রধরে | 
ইষ্টদেব গোবিন্দ ভরসা সর্বভাবে | 
নিবেদন করে রাজা গোবিন্দের আগে ॥ 
ভাগ্যবান্‌ নাঞি আর আমার সোসর | 
সুহৃদ সম্পদ যার ব্িদশ-ঈশ্বর ॥ 

যেহেতু করহ চিন্তা হঞা ASITA | 

সেই হো গোবিন্দ আইল! দেখো বিদ্যমানে ॥ 
লাজ ভয় ছাড়িয়া স্বরূপ কহ ATS | 
কাধ্য-সিদ্ধি করিতে আইল জগন্নাথ ॥ 
রাজা বলে গোবিন্দ আমার আদি মূল। 
কপাতে নিশাতে আইলা! দেখিয়া ব্যাকুল ॥ 
সবাকুরে নিধন করিয়া পাপ-ভয়। 

কোন্‌ কর্ম করিলে প্রভূ পাপ ক্ষয় হয়॥ 
শান্র-বিধি আসিয়া কহিল ব্যাসমুনি। 
অশ্বমেধ-যজ্ঞের কহিল মোকে বাণী ॥ 
শুনিলু যজ্ঞের কথা করিতে FF (>) | 
তোমা fax কোন কাৰ্য্য না করি সাহস ॥ 
অনুগ্রহ আপনে আইলা গুণনিধি | 
আগমনে তোমার হবেক সব সিদ্ধি॥ 

FB বোলে নরপতি তুমি কৈলে মনে | 
নিশাকালে এথাতে আইলাঙ তে কারণে | 
অশ্বমেধ-যজ্ঞ আজি কি পুছ আমায়। 
অশ্বমেধ-যজ্ঞ আজি করণে না যায় ॥ 


(১) কঠোর। 


মহাভারত _দ্বিজ্গ কৃষ্ণরাম__-১৭শ শতাব্দী | 


পৃথিবীতে হয় যেব! ইন্ত্রসম YA | 

সে পারে করিতে বজ্ঞ শুন নৃপবর ॥ 
তুজ-বলে বিজয় করিতে পারে ক্ষিতি। 
সে পারে করিতে যজ্ঞ শুন নরপতি ॥ 
একচ্ছত্র! পৃথিবী করিলা রঘবপতি। 
পাতালে spate কাপে স্বর্গে স্থুরপতি ॥ 
রাবণাদি নিশাচর সবংশে মারিঞা। 
যজ্ঞ কৈল অশ্বমেধ অসিপত্র হঞা | 
পবন-তনয় সঙ্গে ছাড়িল SAF | 

মহাবল পরাক্রম রক্ষক MITT ॥ 

যে যে দেশে রামের যজ্ঞের ঘোড়া যায় । 
হনৃমান্‌ দেখি কেহ নাহি কাড়ে রায় (>) 1 
নান! দেশে তুরঙ্গ ত্রমিল নয় মাসে । 
মুক্তব্তী গেল ঘোড়া স্থরথের দেশে ॥ 
AIT স্থুরথ রাজা অকাতর রণে। 
বান্ধিল রামের ঘোড়া হন্মান্‌ সনে ॥ 
সুনিঞা শ্রীরাম রাজ! ক্রোধেতে আগুনি। 
হস্তী অশ্ব বাজী সাজে আপনার বাহিনী ॥ 
ভরত লক্ষ্মণ ছুই রামের সহোদর | 
মুক্তব্তী-পুরে গেল! সুরথের ঘর ॥ 
প্রখর সুরথ রাজা সমরে নিঃশঙ্ক | 

বন্দী কৈল ভরত রথের পাইল BF ॥ 
ব্রতার্থ আছিল! রাম গেলা LETS | 
রামের প্রখর যুদ্ধে হারিল নৃপতি ॥ 
শ্রীরাম নিরস্ত কৈল ANAI ata | 
সঙ্গে ছাড়াইল সকল বন্দিয়ান ॥ 

মগর করেন যজ্ঞ বড় প্রতিআশে। 

যাটি সহস্র পুত্র মরে ঘোড়ার উদ্দেশে ॥ 
হরিশ্চজ্ রাজা কৈল পৃথিবী দিয়া দান। 
বড় দুঃখ পাইল রাজা বড় অপমান ॥ 


(>) কথা বলে না। 


৭8২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এমত যজ্ঞের ফল নারিল সাধিবারে | 
এখন রাজার রথ আছে শৃন্ঠাকারে ॥ 
মহাযজ্ঞ অশ্বমেধ মহাফল পায়। 

তে কারণে তাহাতে উৎপাত মহা হয় ॥ 


ত্ৰিলোচন চক্রুবত্তীরি মহাভারত | 


শ্রীকৃষ্ণের রূপ | 


সুশোভন শ্রীচরণে দেখিয়ে নখের কোণে 
লোম-কৃপ চতুর্দশ পুরী । 

মহিমা লাবণ্য বেশ নিরূপণ করি শেষ 
কার শক্তি কহিবারে পারি ॥ 

নব-ঘন-শ্যাম-তন্ু গজকর-সম STZ 
শ্যামল সুন্দর কলেবর | 

পীতান্বর পরিধান মকরন্দ করে পান 
পাদ-পল্লে ভকত-ভ্রমর ॥ 

আজাঙ্ণলম্বিত কর শঙ্খ-চত্র-গদাধর 
সুশোভিত শোভে শতদলে। 

সে টাদ-অধরে সাজে বিনোদ-মুরলী বাজে 
বন-মালা বিরাজিত গলে ॥ 

DIP চন্দন অঙ্গে শোভে গোরোচনা সঙ্গে 
তিলক চন্দন শোভে ভালে। 

মন্তকে মুকুট মণি সহস্র তপন জিনি 
কর্ণে শোভে মকর কুণ্ডলে ॥ 

জয় প্রভু জগৎপতি মোরে কর অবগতি 
মোরে প্রভু হও কৃপাবান্‌। 

তোমার চরণ-পদ্ম হৃদয়ে করিয়া Ay 
চক্রবর্তী ত্ৰিলোচন গান ॥ 


রামেশ্বর নন্দীর মহাভারত | 


রামেশ্বর নন্দী সমগ্র মহাভারত অনুবাদ করিয়াছিলেন । ত্রিপুরা জেল! 
হইতে আমি এই কাব্যের প্রায় দেড়শত বৎসরের পুরাতন পুথি সংগ্রহ 
করিয়াছি, তাহা এখন এসিয়াটিক্‌ সোসাইটির পুস্তকাগারে আছে। 


আশ্রম-বর্ণন | 
স্থলপদ্ম মল্লিক! মালতী বিরাজিত। 
লবঙ্গ কাঞ্চন নাগকেশর শোভিত ॥ 
নানা জাতি বৃক্ষ লতা৷ সব পুলকিত | 
কুষ্ণবর্ণে শ্বেতবর্ণে হৈছে বিকশিত ॥ 
পুষ্প-মধু-পানে মত্ত মধুকরগণ। 
নানা স্থানে উড়ে পড়ে অস্থির সঘন ॥ 
অন্তেঅন্তে বাদ করি সতত বস্কারে | 
যাহারে শুনিলে কাণে মুনি-মন হরে ॥ 
নানা জাতি পক্ষী নাদ করে সুললিত । 
বৃক্ষ-মূলে থাকিয়া খঞ্জন করে নৃত্য ॥ 
কোকিল মধুর ধ্বনি সঘনে কুহরে । 
তৃষ্ণায় চাতক পক্ষী পিউ পিউ বোলে ॥ 
ময়ূর পেখম ধরি নৃত্য করে Sle | 
আশ্রম দেখিয়া তুষ্ট হইল নৃপতি ॥ 


পেশা লী e ন, 


লক্ষ্মণ বন্দ্যোপাধ্যায়ের মহাভারত | 


যে পুথি দেখিয়া এই অংশ উদ্ধত হইল, তাহা বাং ১২১২ সনে 
(১৮০৪ খৃঃ) লিখিত। আমর! গ্রন্থকারকে অষ্টাদশ শতাব্দীর লোক 
বলিয়া অনুমান করি। 


কুশধবজের পাল! | 


যযাতির নরমেধ-ষজ্ঞে অগ্রিতে আহুতি দেওয়ার জন্য স্থমস্ত-নামক 
তদীয় মন্ত্রী একটি দরিদ্র ব্রাহ্মণকে অর্থলোত দেখাইয়া তাহার অষ্টম বর্ষ- 
বয়স্ক বালক কুশধ্বজকে বলিস্বরূপ গ্রহণ করিতে প্রস্তত। দরিদ্র ব্রাহ্মণ 


188 বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কুশধ্বজকে বিক্রয় করা স্থির করিয়! তাহার তিন পুত্রকে মন্ত্রিসন্নিধানে 
আহ্বান করিয়া আনিতেছেন। খেলার সাথীদিগকে প্রবোধ দিয়া 
তিন শিশু মন্ত্রীর নিকট যাইতেছেন। 

ব্রাহ্মণ ভিক্ষীয় গিয়াছিলেন যখন। 

বুঝিব! অপূর্ব কিছু দ্রব্য পা়্যাছেন ॥ 

তাহাই খাইতে ডাকেন চল ANT যাব। 

সান পুজা কর্যা খেলায় আবার আসিব ॥ 

খেল ভাই তোমরা আমরা আসি গিয়া। 

এত বলি তিন ভাই যান ধায়্যা ধায়্যা ॥ 


দুটি ভাই পাছু কুশধ্বজ আগুয়ান | 

কি খাইতে ডাকেন পিতা পথ বায়্যা (১) যান ॥ 
দরিদ্রের ছেল্যার খাবারে নাই চিত্তে | 

হোথা বাপ বজ্রাঘাত পেড্যাছে মাথাতে ॥ 
দেক্তে (২) পায় দ্বিজ তিন তনয় আসিছে। 
হেট মাথা করিয়া বসিলা মন্ত্রী কাছে ॥ 

বাপের নিকটে গিয়া বৈসে তিন সুত। 

সাত পাঁচ সিদ্ধান্ত ব্ৰাহ্মণ ভাবে কত ॥ 


পিতার ene i কুশধ্বজ পানে BLA বলেন ঠাকুর । 
তোমা হৈতে বাছা মোর ছঃখ যায় দূর ॥ 
পরিতে বসন নাই জল থাত্যে পাত্র | 
দ্বারে দ্বারে ভিক্ষা মাগি কেবল শূন্য গাত্র ॥ 
বাঁচি নাই দুঃখের জ্বালায় বাপু আর। 
তুমি কৈলে ঘোচে বাছা দুৰ্গতি আমার ॥ 


কুশধ্বজ বলে পিতা আশ্চর্য্য কথন | 
আট বৎসরের আমি তোমার নন্দন ॥ 
জ্যেষ্ঠ হইতে হইল নাই লাগে মোরে ধন্ধ। 
আমা হৈতে সুখে থাক এ বড় আনন্দ ॥ 
শিশু কয় বিক্রয় করিতে পার ভুমি। 
প্রাণ দিলে সুখে থাক তাই করি আমি ॥ 


(১) বাহিয়া। (২) দেখিতে। 





মহাভারত- লক্ষ্মণ বন্দ্যোপাধ্যায়__-১৮শ শতাব্দী । 88৫ 


পুত্রমোহে মগন সিদ্ধান্ত দ্বিজ কয়। 

ধন লয়্যা Atel তোমায় কর্যাছি বিক্রয় ॥ 
কোটি কোটি স্বর্ণ পাইলাম বেচিয়া তোমাকে | 
সুমন্তের সঙ্গে যাইতে হই অযোধ্যাকে ॥ 

HG করে WATS রাজন্‌ অযোধ্যায়। 
অগ্নি-কুণ্ডে বাপ দিতে হইবে তোমায় ॥ 


কুশধ্বজের বিদায় গ্রহণ। 
ছাড়ায়্যা মায়ের হাতে FARA আইসে। 
হতজ্ঞান ব্ৰাহ্মণী হইল! শোঁকাবেশে ॥ 
মুদ্গর মস্তকে মারে হয় আত্মঘাতী । 
কুশধ্বজ পিতাকে বুঝায় কর্যা ais ॥ 
যোঁড়-হাত Fan বোলে কিছু নাহি ভয় | 
বিকায়াছি যাব আমি অন্ত মত নয় ॥ 
বিদায় হইয়া যাই মাএ কর্যা শাস্ত। 
অবশ যাইব আমি অযোধ্যা নিতান্ত ॥ 


এত শুনি পুনশ্চ ধরিয়া মাএ তোলে। 
মুখে জল দিয়! শিশু হিত পথ বলে n 

বোধ মান (>) মাগো রোদন কর JA | 
বিক্রীত হয়্যাছি আমি বেচ্যাছেন পিতা u 
পূর্বব-কর্শ্মের ফলভোগ করে যত AF | 
স্বামি-সেবা কর্য না বলিহ দুরক্ষর ॥ 
ভক্তিভাবে স্বামী সেবে সেই পতিত্রতা। 
স্বামী বিনে কেহ নাই সুখ-মোক্ষ-দাতা ॥ 
লক্তিয়। স্বামীর বাক্য করে অন্ত FÉ | atetcs arate via | 
নরকস্থ হয় অস্তে ডোবে সব CT ॥ 

ধন লয়্যা আমাকে বিক্রয় কৈল পিতা। 

এ জন্তে সেবা না পাছে নাঞ্জ কর মাতা ॥ 
তবে Hf নষ্ট হবেক বড়ই অখ্যাতি। 

al পাবে জননী তবে মুক্তি-পদে গতি ॥ 
প্রদক্ষিণ হইয়! প্রণাম করে মাকে। 

লইল পদের ধুল! ধরিল মন্তকে ॥ 


(>) প্ৰবোধ ae কর । 


৭৪৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


চল পিতা অতঃপর কান্দুন মানে মা। 
ভোগ করি গিয়| চল কর্ম্ম-ভোগ যা ॥ 
তিন পুত্র আগে যায় ব্ৰাহ্মণ পশ্চাতে ৷ 
উত্তরিল ত্বরা পরে স্ুমন্ত্র-সাক্ষাতে N 

এই নেয় মন্ত্রী বল্যা বলিল ব্রাহ্মণ 
আছাড় খায়্যা ভূমে পড়ে হয়্যা অচেতন ॥ 


কুশধবজে GA পরে মন্ত্রী AT ধরে। 
RBs করিয়া উঠে রখের উপরে ॥ 
অন্তরীক্ষে চলে রথ বেগগতি যায়। 
জনার্দিন অৰ্জ্জুন (>) ডাকেন উচ্চরায় ॥ 
খেলার সাথীদিগকে কোথা ate কুশধ্বজ আর আসিবে নাই। 
সান্তনা করিয়া! কুশ- বনেতে সে সব খেলা পড়ে CAM তাই ॥ 
টি নিন কুশধ্বজ বলে ভাই জন্ম সারা সেই। 
আমার কপালে বিধি লিখেছিল এই ॥ 
এ জন্মের মত মোর খেলা ফুরাইল। 
প্ৰবোধ করিহ ভাই মাতা পিতা রইল | 
কহিতে কহিতে রথ অস্তরীক্ষ DTA | 
বশিষ্ঠের মত দ্বিজ শ্রীলক্ষ্মণে বলে ॥ 


মাতার শোক ও কুশধবজের রাঁজসভায় প্রবেশ | 

সুচ্ছ? হৈয়া সিদ্ধান্ত ব্রাহ্মণ পড়ে ভূঞ্চে। 
ছুটি পুত্র ধর্যা লয়্যা জল দেই ICH ॥ 
ধর্যা ধীরি ধীরি কর্যা লয়্যা যায় বাসে। 
অজ্ঞান ব্ৰাহ্মণী TST অশ্র-জলে ভাসে ॥ 
আপনি ব্রাহ্মণ তারে তোলে ধর্যা হাতে | 
মুখে জল দেই বলে বোধ নাই চিতে ॥ 
কুড়্যা পানে চান কত স্বর্ণ পাইয়াছি। 
আর ছুই পুত্র আছে এত শোক FF I 
নীরব হল্য SPRY বচন নাঞি মানে | 
দুই পুত্র ধর্যা লয়্যা দ্বিজ দিল কোলে ॥ 
দেখ্যাণ্ন্যা ব্ৰাহ্মণী আনমন হইল কথ | 
অন্তরীক্ষ-গতি হোথা মন্ত্রী যায় দ্রুত ॥ 


(১) খেলার সাথীদের নাম। 


মহাভারত- লক্ষ্মণ বন্দ্যোপাধ্যায়__-১৮শ শতাব্দী । ৭3৭ 


অবোধ্যা-নগরে যথা ষ্যাতি রাজন | 
আনিয়াছে কত রাজা কর্যা নিমন্ত্রণ ৷৷ 

কত বীর কত cal পৃথিবীতে যে আছে। 
অপূর্ব কাহিনী শুন্তা সভাই এক্রাছে N যযাতির বজ্জ-সভা। 
খাটায়াছে কত শত Oty শামিয়ান! | 
বস্তাছে বেত্রামনে বড় বড় জনা! ॥ 

হীড়ী চালু গাঠ্যার় বান্ধ্যা দেখন হারা কত। 
এস্তাছে কতেক আর আস্তে যুথে যুথ ॥ 
বামদেব বশিষ্ঠাদি যত মুনিগণ। 

অষ্টাদশ দিন aes করিছে রাজন ॥ 

সেই দিন যন্তে সেই মুনি-পূত্র চাই | 
সুমন্ত না আইসে কেন তাবেন সবাই ॥ 
যন্ড-কুৃণ্-পাঁড়ে রাজ্জা কত উঠে বৈসে। 
হেন কালে এত বলে মন্ত্রী প্রায় ATT ॥ 
একটী ছাওয়াল সঙ্গে অন্তরীক্ষ-পথে। 

এই যে এল্য সন্নিকটে মন্ত্রী বটে রথে ॥ 


শুনিঞা আনন্দ রাজা! বলে নিজ-লোকে | 
অগ্রসর আন fatal ব্রাহ্মণ-শিশগুকে ॥ 
এক বলিতে কত যায় ধায় ছুটাছুটী । 
দেক্তে পায় মন্ত্রী সাথে ব্রাহ্মণ শিশুটী ॥ 
দেখিতে দেখিতে মন্ত্রী নিকটে নাৰ্বিল। 
লোকারণ্য এড়ায়ে রান্দার কাছে গেল ॥ 
যুনি-পুত্র ভেট দিয়! ভূমে হৈল নত | TRACER পরিচয়-দান। 
এই নেয় আট বৎসরের দ্বিজ-মুত ॥ 
রাজ! চায় লাজ পায় শিশু হেট-মুড়ে। 
অগ্নি-কুণ্ড দেবি! গ্রণায় কর্যা পড়ে ॥ 
ব্াহ্মণেভ্যে৷ নম রল্যা উঠিয়া দণ্ডায়। 
কিবা গাঞি গোত্র সব বশিষ্ঠ সুধায় ॥ 
ক্রমে ক্রমে বলে শিশু জ্ঞান বিচক্কণ। 
বশিষ্ঠ বলেন রাজা উত্তম ব্রাহ্মণ ॥ 

রাজ! কয় ভাল ভাল যজ্ঞ হৈল দিদ্ধ। 
সার্থক হইল যত ব্যয় কৈল SV 


৭৪৮ 


সঙ্কটে RETA | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
যজ্ঞ হইলে জনক পাইব দিব্য-স্থান। 
ব্যাজ নাঞি AA- করাও লয়্যা স্নান ॥ 


পাই নৃপতির আজ্ঞা দূতগণ কয়। 

নান করাইয়া আনি চল মহাশয় ॥ 
বিপ্র-স্ুত বলে কেহ হও অগ্রসর | 
কোথা স্নান করিব কি জানি অবান্তর ॥ 
রাজ-দুত বেষ্টিত করিয়! দ্বিজ-স্থুতে | 
লয়ে যায় সরোবরে স্নান করাইতে ॥ 
অন্দরের দ্বার রম্য স্থানেতে বসায়। 
আমলকী তৈল অঙ্গে হরিদ্রা মাথায় | 
থসাএ অঙ্গের মলা তার পর বলে। 
সান কর গিয়া এ সরোবর-জলে ॥ 
সাতপাঁচ ভেব্যা কত উঠিয়া দণ্ডায়। 
ain কৈলে অগ্রি-কুণ্ডে ফেলিৰ আমায় ॥ 
আটুপাটু করে মন কেমন কেমন। 
কাতর হৈঞ! ACT ডাকে লক্ষ্মী-নারায়ণ ॥ 
সাতপীচ ভাবে কত ধীরি ধীরি চলে। 
ছটফট করে প্রাণ atea গিয়া জলে ॥ 


AFA করিঞ। সান করে পূর্ব মুখে | 
ওহে কৃষ্ণ অনাথ-বান্ধব বল্যা ডাকে ॥ 
হেদে হে ব্রাদ্ধণ্য-দেব পতিত-পাবন। 
প্রাণ-ভয়ে ডাকে তোমায় দ্বিজ অকিঞ্চন ॥ 
ভগবান্‌ কর রক্ষা ব্রাহ্মণছাওয়ালে। 
বেদে তোমায় ভকত-বৎসল বল্য! বলে ॥ 
কি জানি ভক্তির ভাব শিশু অল্পমতি। 
প্রাণ যায় নিজ-গুণে রাখ রমা-পতি ॥ 
স্নান কর্যা পাড়কে আইল দ্বিজ-সুত। 
পট্ট-বস্তু পরিতে যোগায় রাজ-দূত ॥ 
কুশধ্বজ বলে ভাই কিসের বেশ আর। 
এখনি পুড়িয়া অঙ্গ হবে ছারখার ॥ 

কি কায বিচিত্র বস্ত্ৰে রাখ নে ভাগ্ডারে | 
হস্ত এক প্রমাণ কৌগীন দেহ মোরে ॥ 


মহাভারত- _লক্ষমণ বন্দ্যোপাধ্যায়--১৮শ শতাব্দী I ৭৪৯ 


শুনিঞা শিশুর কথা দূতগণ দ্রবে। 
ANZA ALAR WF FA সতে ॥ 
যন্দ্র-স্থলে চলে আগে পিছে দূতগণ I 
কুশধ্বজ পাল! দ্বিজ ভণে শ্রীলক্ষ্মণ ॥ 


যজ্ঞাগ্ি-সমীপে কুশধ্বজের গমন | 


আছে পিছে রাজ-দৃত মধ্যে কর্য। দ্বিজ-ম্থৃত 
যন্ঞ-স্থানে চলে অতি ANT । 

প্রতু দেব দামোদরে ডাকে শিশু উচ্চেঃস্বরে 
পরাণে কাতর বড় ব্যগ্র॥ 

উপনীত স্ভা-মাঝে ডাকে রাজা কুশধবজে 
আসনে বলায় দক্ষিণাংশে। 

আভরণ নানা মতে পরাল্য বিপ্রের স্থৃতে 
ভূপতির মতে যত আইসে ॥ 

পুষ্প-মাল্য নান! বন্ধ সৰ্ব্বাঙ্গে লেপিল গন্ধ 
গুরুপানে তবে চায় SA | 

বেল! অপরাহ্ণ হয় বিলম্ব নাহিক সয় 
আজ্ঞা কর করি কোন্‌ রূপ ॥ 

বশিষ্ঠ বলেন রাজা সমাপ্ত হইল পুজা 
কৰ্ম্ম ক্রিয়া বাকী নাই আর | 

পূৰ্ণাহুতি বাকী মাত্র পড়িলে বিপ্রের ze ূর্ণাহতির আয়োজন। 
তবে যজ্ঞ হয় সারোদ্ধার ॥ 


গুরু-সুখে এত Ow মিষ্টান্ন সামগ্রী এন্ত! 
কুশধ্বজে দিল রাজ! CATS | 
হাত frai লাড়ে চাড়ে অগ্নি দেখ্যা প্রাণ উড়ে 
হরি সদা ভাবে নিজ-চিত্তে ॥ 
জন্মিল উত্তম স্থলে যাই প্রভু অল্প-কালে 
স্থখ-ভোগ কিছু না জানিল। 
পিতা মাতা বন্ধু ভাই এ সকল থেক্যা নাই 
তোমার চরণ সার কৈল ॥ 
অন্তে করে অপমান যায় মাতা-পিতার স্থান ভগবানের শরণ গ্রহণ | 
সেই তার দোষাদোষ বুঝে | 


৭৫০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 

মাতা পিতা নাঞ্ যার সে যায় রাজার দ্বার 
দোষে শাস্তি গুণ হল্যে পূজে ॥ 

ধনাকাজ্ফী হয়ে মোরে মা বাপ বিক্রয় করে 
আশ্বাস করিতে atin বন্ধু। 

মূল্য দিয়া রাজা! নিল অগ্রি-কুণ্ডে উৎসর্গিল 
এইবার রক্ষ দয়া-সিন্ধু ৷ 


তব নামের মহত্ব থাকে রমা-নাথ রাখ মোকে 
শিশু-মতি অজ্ঞান ataa | 

সর্ব-ঘটে আছ কৃষ্ণ কতি শীত কতি উষ্ণ 
বুধ-মুখে গুন্যাছি পুরাণ ॥ 

পাপ ঘটে মনোনীত পুণ্য-স্থানে hs fers 
এত পাপ কি কর্যাছি আমি। 

বুঝি AA পাতকে প্রকার করিয়া মোকে 
পোড়াইবে অগ্নি-কুণ্ডে তুমি ॥ 

কর্যাছি যেমত ভাগ্য যা হয় তোমার যোগ্য 
অধম-তারণ-নাম CAT | 

FS লক্ষ্মণ বটে এত বল্যা শিশু উঠে 
অগ্নি-কুণ্ডে প্রণাম করিল | 


ভগবানের কপ! | 


বিপ্র-স্থত কুণ্ডের সমীপে ATS | 
লোকজন মনে করে পড়ে গিয়! প্রায় ॥ 
দেখাতে লোকের মনে পড়ে গেল ঠাট। 
বন-পশ্ড নিয়া গোলে হল্য য়েন হাট ॥ 

ওঁ কালে কুশধ্বজ ছুটি হাত তুলি। 

কান্দ্য। কান্দ্যা ডাকে প্রভু TH ৰনমালী | 
যাঁই প্রভু এই কালে রাখ যদি রই। 
শুস্তে নাঞি পাও এই ডেক্যা ডেক্যা কই ॥ 
অন্তৰ্য্যামী ভগবান্‌ বলে সর্ব লোকে | 

এই ত উচ্চৈঃস্বরে আমি ডাকি হে তোমাকে ॥ 
বৈকল্য করিছে শিশু প্রাণেতে কাতর | 
গোলোকে থাকিয় শুন্তে পান পরাৎপর ॥ 


মহাভারত-_ লক্ষ্মণ বন্দ্যোপাধ্যায়--১৮শ শতাব্দী | ৭৫১ 


রত্ব-সিংহাসনেতে শুতিয়া ছিলা হরি । 
নিদ্রা গিয়াছিলে প্রভূ লক্ষ্মী সমভিব্যাহারী ॥ 
BASH উঠে ভগবান্‌ তেজিঞ! শয়ন | 
APS গরুড় ডাক ছাড়ে নারায়ণ ॥ 

শয্যা তেজি গরুড়ে ডাকেন GAAS | 
নিদ্রা-ভঙ্গ কমলা-কান্তের হইল ইতি ॥ 
কৃতাঞ্জলি হয়্যা রমা নাথ প্রতি কন। 

কি দোষে উঠিলে ote তেজিয়া শয়ন n 
ক্ষমা কর মোরে প্রভু অপরাধ কি বল। 
কোমল শরীরে কি কঙ্কাল (১) বাজ্যা ছিল ॥ 
কৃষ্ণ কন কমল! তোমার নাহি দোষ । 
বক্ষ:স্থলে রাখি যারে তারে কিবা রোষ ॥ 
অধোধ্যায় নরমেধ-বজ্ঞ করে রাজা | 
বিপ্র-স্থৃত উৎসর্গিয়া কৈল অগ্নি-পুজা ॥ 
মা বাপ বেচ্যাছে শিশু বয়স বর্ষ BB | 
অগ্নি-কুণ্ডে পড়ে প্রায় ব্রাহ্মণ হয় নষ্ট ॥ 
মোর নাম ব্রহ্মণ্-দেব জানে ত্রিজগতে। 
্লাখিতে ব্রাহ্মণ-শিশু শীঘ্র হল্য যেতে ॥ 


Apea শব্যাত্যাগ | 


কমল! বলেন তবে আমি সঙ্গে যাব। 
কিরূপে রাখহ দেখি কৌতুক দেখিব ॥ 
গরুড় আছিল দ্বারে পৃষ্ঠ এস্তা ATS | 
লক্ষ্মী নারাম্বণ | হে চাঁপিলেন তাতে ॥ 
বেগে যায় বনমালী গরুড়ে চাপিয়্যা। 
যন্ঞ-স্থানে সভা-তলে উত্তরিল পিয়া ॥ 
অগ্নি-কুণ্ডে সপ্ত বার ফেরে বিপ্র TS | 
পড়িবারে যায় প্রায় হইয়া প্রপত ॥ 


এমন কালে ছুটি হাতে হরি ধরে তার 3 

শিশু চায় কৃষ্ণ পানে লাগে চমৎকার ॥ 
শঙ্খ-চক্র-গদ্বা-পল্ম-চতুর্ভ জ-ধারী | কৃপা | 
লক্ষ্মী সঙ্গে গরুড়ারচে আপনি Safe | 


(১) হাড়। 


শিশু-বধের বিধান 
কাহার। 


শিশুর প্রতি আদর। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


চেয়া! CHA চমৎকার হল্য PENS | 
অচেতন হতজ্ঞান সভার লোক যত ॥ 

তার মধ্যে জ্ঞান মাত্র বশিষ্ঠ মুনির | 
দর্শন করেন রূপ চক্ষে বহে ATA ॥ 

চাহিয়া রাজার পানে কহে SATA | 
পোড়াইতে ব্রাঙ্গণ-শিশু কে দিল বিধান ॥ 
ব্ৰহ্মস্বরূপ আমি দ্বিজ মোর কায়। 

একান্ত জানিস্‌ রাজা ভিন্ন নাই তায় ॥ 
অগ্রি-কুণ্ড Fan এথা পোড়াও ব্রাহ্গণে। 
আমার প্রাণ কান্দ্যা উঠে বৈকুণ্ড-ভুবনে ॥ 
কাহার বিধান পাইলে কৈলে হেন কীর্তি । 
বল দেখি রাজা জানি তাহার পণ্ডিতী ॥ 
রাজা বলে পিতা শৃন্টে স্বর্গ না পাইল। 
তার আজ্ঞ৷ পায়্যা যজ্ঞ আরম্ত করিল ॥ 
বিধান না দিল মোরে কোন মুনিবর | 
এত শুন্তা হাস্তা কৈল ত্রিদশ-ঈশ্বর ॥ 
তোমার পিতায় স্বর্গ লয়্যা যাই আমি | 
বিপ্র-স্থুতে বাড়ীকে বিদায় কর তুমি ॥ 
কুশধ্বজে অলক্ষিতে উঠিলেন হরি | 

লয়্যা গেল নহুষ রাঁজায় স্বর্গপুরী ॥ 


বশিষ্ঠ গোসাঞি কুশধবজে কোলে করি | 
নাচেন সভার মধ্যে বলে হরি হরি ॥ 

ধন্য কুশধ্বজ বিপ্র-কুলেতে উৎপত্তি | 
অল্প-কাঁলে জিতেন্দ্ৰিয় সাধু শুদ্ব-মতি | 
জন্মিয়া দ্বিজের কুল পবিত্র করিলে। 
গোলোকের নাথ কৃষ্ণ তুমি জান্তাছিলে ॥ 
আনন্দে নৃপতি বিপ্র-স্থতে করি কোলে | 
সভারে বিদায় দিয়! প্রবেশে মহলে ॥ 
রাজ-রাণীগণ যত দেখি বিপ্র-সুত। 
নানা-ধন যৌতুক দিয়া হতেছে প্রণত ॥ 
ক্ষীর খণ্ড ছেনা পানা ভোহন FATA | 
কুশ ধ্বজ পাল! দ্বিজ শ্রীলক্ষ্মণে গান | 


মহাঁভারত-__লক্ষাণ বন্দ্যোপাধ্যায়--১৮শ শতাব্দী । 


হর্ষমন হৈয়া ধন দেয় রাজরাণী । 

কর্যা Ty রাখে TE চতুর দ্বিজমণি ॥ 
প্রণাম করি ত্বরাঁপরি বিদায় করে রাণী। 
অর্থ পায় দ্রুত যায় যথা নৃপমণি ॥ 
মহারাজ সিদ্ধ কাষ হইল তোমার । 

যাব ঘর নরেশ্বর ব্যাজ নাহি আর ॥ 
যোড়-হাত নরনাথ কহে স্ততি-ভাবে। 
নিরবধি থাক যদি প্রীতি পাই তবে ॥ 
নৃপমণি শুন বাণী কহি তব কাছে। 
দিয়া মোরে শোকাতুরে মাতা পড়্যা আছে ॥ 
মন্ত্রি-বরে শীপ্বতরে ডাকেন রাজন্‌। 

বেরা কর্যা রথ সার্যা লয়্যা যাও ব্রাহ্মণ ॥ 
অর্থ আনি নৃপমণি দেন দ্বিজবরে | 
CHAT আনি সর্ব তোলে রথপরে ॥ 
রাজা নিল! পদ-ধুল! বন্দিয়া সাদরে। 
আনন্দিত বিপ্র-স্ত নিজে আশিস্‌ করে ॥ 
বশিষ্ঠেরে সমাদরে প্রণাম করিল। 
বিপ্র-্থৃতে বশিষ্টেতে আলিঙ্গন হলো ॥ 
রাজা বলে কুতূহলে শুন দ্বিজ-কথা। 
তুমি আইলে কৃষ্ণ পাইলে স্বর্গে গেল পিতা ॥ 
এইরূপ কহে ভূপ শুনে দ্বিজবর | 

মন্ত্রী ডাকে ব্রাহ্ণকে আইস ABT | 


রাজ-দূতে বিপ্র-ন্থতে লয় যত্ব করি। 
দ্বিজ-পুজ্র FAN cate চাপে রথোপরি n 
কষার বাড়ি বাজী-পরি মারে বিপরীতে 1 (>) 
অনিল-ভরে শীপ্বতরে বেগে চলে রথে ॥ 
রথ-খান মৃর্তিমান হয়ে চলে শীত্র। 

ভয়-কৃত দ্বিজ-সুত কহে অতি ব্যগ্ৰ ॥ 

শুন মন্ত্রী অতি যন্ত্রী কর অবধান। 
পাঁবকেতে রই জীতে ইবে যায় প্রাণ ॥ 


(১) ঘোড়ার উপর শক্তরূপ চাবুক পড়িতে লাগিল। 


৭৫৪8 


গ্রামবাসীদের আশঙ্কা | 


পিতার ভয়। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
মন্ত্রী কয় নাহি ভয় শুন সবিশেষ | 
দেখ চায়্যা স্থির হয়্যা এ বঙ্গদেশ॥ 
মন্ত্রী-বাক্য মানে শক্য দেখে দ্বিজৰর । 
আনন্দিত ছ্বিজ-স্ুত প্রবেশে নগর ॥ 
গ্রাম দেখি মনে সুখী বিপ্রের নন্দন | 
ভাষা গীত বিরচিত বাড়ুষ্যে লক্ষ্মণ ॥ 


পুরবাসী লোক সব দেখে রথখান | 

কি জানি আবার আইল নিতে কার প্রাণ ॥ 
অনুমান করে ACS মনে মনে ভাবি। 

পুনঃ কেন ফির্যা আইল ইহার কারণ কি ॥ 
কেহ কেহ কুশধ্বজে দেখিবারে পান। 
বিপদ-সাগরে বুঝি হরি কৈল ত্রাণ | 

কেহ বলে ভয় পাইয়া পলাইয়া আইল | 
কেহ বলে ব্রাহ্মণ CHAT রাজা ছাড়্যা দিল ॥ 
কেহ বলে ব্রাহ্মণের বড় ফের ZEA | 
দিয়াছিল যত ধন পুনঃ নিতে আইল ॥ 
কেহ কিছু ভাব করে বুঝিতে না পারে | 
রথ এস্তা উপস্থিত বিপ্রের ছুয়ারে ॥ 
দেখিলেন রথোপরি বস্তাছে সুমন্ত | 
দৃষ্টিমাত্ৰ সিদ্ধান্তের বুদ্ধি হইল ভ্রান্ত ॥ 


কুশধ্বজে দেখে ভয় পায় দ্বিজবর | 
বিগলিত কেশে বিপ্র পালা এ সত্বর ॥ 
মনে দুঃখ অতিশয় ভাবেন ব্রাহ্মণ | 
পলাইএ আইল বুঝি আমার নন্দন ॥ 
যজ্ঞ পূর্ণ হলো নাঞি রাজ! ক্রোধমতি। 
কোপে রাজা পাঠাইল সুমন্ত সারথি ॥ 
অর্থ দিয়া পুত্র লৈয়া গেল মন্ত্রিবর | 
অগ্নি দেখ্যা ভয় পায়্যা আইল কোঙর ॥ 
সর্বনাশ উপস্থিত করিল নন্দন | 
দেখ! পাইলে প্রাণে বধ করিব TEA ॥ 
ধতগুলি ধন দিয়! গিয়াছিল মোরে | 
সকল লুটিয়া লৈয়া যাব মন্ত্রিববরে ॥ 


মহাভারত লক্ষণ বন্দ্যোপাধ্যায়--১৮শ শতাব্দী । 


ধন গেল প্রাণ যায় কি করিব আর। 

এ যন্ত্রণা কপালে বিধি লিখেন আমার ॥ 
রাজা ধর্যা লয়্যা যাবেক বধিবেক প্রাণে। 
শেষে এই দশা হলো লোভ FA ধনে ॥ 


সাত পাঁচ ব্রাহ্মণ ভাবেন Tl এথা | 
ব্ৰাহ্মণী শুনিল কুশধ্বজের বারতা ॥ 
BANAT SRD প্রাঙ্গণে বের্যাইল। 
শোকাকুলে অশ্রজলে ভাসিয়া চলিল ॥ 
কোথা বাছা কুশধ্বজ ডাকেন ব্রাহ্মণী। 
তোমার বিহনে মোর দিবস রজনী ॥ (১) 
দিবা রাত্রি জ্ঞান নাঞি একুই সমান | 
তোমার বিহনে মোর কণ্ঠাগত প্রাণ ॥ 
কেমনে আছিলে বাছ! আমারে ছাড়িয়া। 
কার বাছ! কেবা! কোথা গেছিল লইয়া ॥ 
কুশধ্বজ নিকটেতে দেখিল জননী | 
দ্রুততর রথে হৈতে নাম্বিল অমনি ॥ 
পদ-ধুল! মস্তকে বন্দিয়া কয় FA I 

ভাই দুটী কোথা গেছেন কোথা গেছেন পিতা ॥ 
চুম্বন করিয়া মুখে করেন উত্তর | 

রোদন করিছে পুনঃ পুনঃ কল স্বর ॥ 


সমস্ত কহেন কথা করি যোড় পাণি। 
তব্‌ পুত্র লও মাতা দিল নৃপমণি ॥ 

আর অর্থ রাখ মাতা দিলেন রাজন্‌। 
যন্ঞ পূর্ণ করে এলেন তোমার নন্দন ॥ 
কোথা গেছেন ছিজবর ডাক ত্বরাপরে। 
প্রণাম করিয়া যাই অযোধ্য! নগরে ॥ 
কেহু সমাচার গিয়া কহিল ব্রাহ্মণে। 
ডাকেন সুমন্ত তোমায় আইস এই ক্ষণে ॥ 
ভীত হৈয়া ব্রাহ্মণ চলিল ত্বরাপরি। 


+ 
rc M ০ উড eg cen সপ e পর 


(১) তোমা ছাড়! আমার দিনগুলি রাবির স্তার হইয়াছে। 


মাতার আনন্দ | 


প্রত্যর্পিত। 


৭৫৬ বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


সুমন্ত দেখিতে পান আইসেন SPA | 
প্রণাম করিয়া মন্ত্রী বলেন বচন | 

লয় fret তব পুত্র পাঠাইল রাজন। 
AACS আছয়ে আর বহুমূল্য ধন ॥ 
তব পুত্র আগমনে যজ্ঞ ছৈল AHA | 
বিপ্র বয় ধন মন্ত্রী হইল বিদায় ॥ 
হেন কালে পুত্র কোলে করিল ব্রাহ্মণ। 
কুশধ্বজ বন্দে আপন পিতার চরণ ॥ 
ধন সব বয়্যা লয়্যা রাখিল তখন। 
হেন কালে আইল MGA জনার্দন ॥ 
অশ্রজলে ভাসে তারা কুশধ্বজে FF | 
কেমনে পাইলে রক্ষা বিবরিয়া কয় ॥ 
কুশধবজ বলে কথ! সবে বসি শুন। 
রাখিল বিপদে মোরে লক্ষ্মী নারায়ণ ॥ 
বিশেষ করিয়া কথা কহে দ্বিজ-নুত। 
AS লক্ষ্মণ রটে বশিষ্টের মত ॥ 





SISAS | 


বঙ্গদেশে রামায়ণ ও মহাভারত অপেক্ষা ভাগবতের প্রাচীন অনুবাদই 
বেশী পাওয়া গিয়াছে। এতদ্বারা বাঙ্গালীর শ্রীকৃষ্ণ-লীলায় প্রীতি যেরূপ 
বুঝা যায়, বৈষ্ণবগণই যে প্রাচীন বাঙ্গালা সাহিত্যের বিশেষ পরিপুনি 
করিয়াছেন সে কথাও বিশেষ রূপে প্রমাণিত হয়। 


গুণরাজ খান মালাধর TXT ভাগবত। 


কুলীন-গ্রামবাসী মালাধর TW ১৩৯৪ শকে ( ১৪৭২ খৃঃ) ভাগবতের 
দশম ও একাদশ স্বন্ধের বঙ্গীয় অনুবাদ AAS করেন এবং ১৪০২ শকে 
(১৪৮০ খৃঃ) ইহা শেষ করেন। সম্ভবতঃ সামস্থদ্দিন FRE সাহ 
(১৪৭৪ খৃঃ_১৪৮১ খঃ ) কবিকে গুণরাজ খাঁ উপাধি প্রদান করেন। 
রিয়াজাস সলতান্‌ গ্রন্থে ইহার সম্বন্ধে এইরূপ লিখিত আছে-_”ইনি অতি 
নঅ-প্রক্ৃতি, afte ও সুপ্ডিত ছিলেন। প্রজা-রঞ্জনের জন্ত ইহার 
সর্বদা এঁকাস্তিক যত্ব ছিল।” এ দেশে একটা প্রবাদ আছে যে সম্রাট হুসেন 
সাহ ইহাকে গুপরাজ খাঁ উপাধি দিয়াছিলেন। কিন্তু গ্রন্থকার গ্রন্থমধ্যে 
ভাগবত রচনার সময় সুস্পষ্ট রূপে উল্লেখ করিয়াছেন এবং সেই পুস্তকেই 
যখন গৌড়েশ্বর-প্রদত্ত উপাধির কথা উল্লিখিত আছে, তখন আমরা পূর্বোক্ত 
প্রবাদের যাথার্থ্য স্বীকার করিতে পারি না। এই “সময়” সামস্থদ্দিন 
SSF সাহের রাজত্বকালে পড়ে। স্থৃতরাং “বঙ্গভাষা ও সাহিত্য’ 
প্রভৃতি পুস্তকে আমরা যে মত লিপিবদ্ধ করিয়াছিলাম তাহ৷ 
পরিবর্তন করিতে বাধ্য হইয়াছি। কবিবর যে হুসেন সাহের সভায় 
বিদ্বমান ছিলেন, তাহাঁও অনুমিত হয়। হুসেন সাহ বাঙ্গাল! ভাষার 
পৃষ্ঠপোষক ছিলেন, এবং মালীধর উত্তর কালে সম্ভবতঃ তাহার অনুগ্রহ- 
ভাজন হুইয়াছিলেন। এই জন্যই হয়ত উক্ত প্রবাদের স্থষ্টি হইয়াছে। 


শ্রীরুষ্ণ-বিজয় | 


—— OS 


গোষ্ঠ-লীলা। 


রজনী প্রভাত হইল রাম দামোদরে | 
বাছুর লইয়| বান যমুনার তীরে ॥ 

ভোজন করিয়া! সবে সিঙ্গা বাজাইয়!। 
পাছু যায় শিশুগণ বৎস চালাইয়া ॥ 


৭৫৮ 


AFP, বলরাম ও 
সঙ্গীদের ক্রীড়া | 


ভাল খাইবার oat | 


বঙ্গ-স হিত্য-পরিচয় | 


একত্র হইয়া সবে যমুনার তীরে I 
নানাবিধ জল-ত্রী ঢা করি ধীরে ধীরে ॥ 
কোথাহ মর্কট-শি ও লাফ দেই রঙ্গে । 
তেন মতে যান FL ছাঁওয়ালের সঙ্গে ॥ 
চিত্র বিচিত্র গতি নয়ুরে নৃত্য করে। 
তাহা দেখি তেমত নাচে রাম দামোদরে ॥ 
কতিহো৷ কোকিল পাখী সুস্বর নাদ পুরে | 
তাহার ACH রাক ডে রাম দামোদরে ॥ 
কতিহো পক্ষগণ তাকাশে উঠিয়া | 

তার ছায়া সঙ্গে বু ল ছুই ভাই ফিরিয়া ॥ 
কোথাহ বুলে ফুল তুলিয়া মুরারি। 

কত গলে কত কা ণ কত মাথে পরি ॥ 
তেন মতে বৃন্দাবনে বিহরে গোপাল। 
শ্রম ক্ষুধা পাইয়া কিছু বলে ছাওয়াল ॥ 


শুনহ বলরাম শুনব: মুরারি। 
বনে কিছু না খাই লে চলিতে না পারি ॥ 


হেরি তাল বন এই' দেখিল সম্মুখে | 
কংসের তাল-বন (ধনুক বীর রাখে ॥ 
ধেনুক মার যবে তবে খাইব তাল। 
তোমার মন লয় য দ চলহ গোপাল ॥ 
শুনিয়া ছাঁওয়ালের কথা হাসেন নারায়ণ। 
তাল খাইবারে চা হ সব শিশুগণ ॥ 
হাসিয়া নড়িল! কৃ) শিশুর কথা শুনি। 
তাল খাইবারে শি $ সঙ্গে যায় চক্রপাণি ॥ 
বালকের সঙ্গে তাণ-বনে প্রবেশিল। 
ভাল-গাছে গিয়া ₹বে বলাই চড়িল ॥ 
গাছে উঠি বলদেব তাল নাড়া দিল। 
যত ছিল পাকা তাঁল সকলি পড়িল ॥ 
আস্তে ব্যস্তে শিশু তাল কুড়াইয়া খাই। 
বালকের রঙ্গ দেখি হাসে গোবিন্দাই ॥ 
আর বার বলাই fica তালে নাড়া দিল। 
কাঁচা পাকা যত ছিল সকলি পড়িল | 


ভাঁগবত- মালাধর বন্থ--১৫শ শতাব্দী । ৭৫৯ 


গাছের মড়মড়ি ধেনুক বীর শনি । ধেনুক দৈত্য। 
কে ভাঙ্গিল তাল বলি ধাইল আপনি ॥ 

দূরে হইতে দেখে তাল পাড়ঃ বলাই। 

ব্রজ-ছাওয়াল তাল কুড়াইয়া 'বাই ॥ 


অক্ররের CST | 
( ভৈরবী রাঃ 1) 


মিষ্ট মন্থ দধি নিয়া যমুনার তীরে | 
ছাওয়ালের সঙ্গে ভুঞ্জে দেব দামোদরে ॥ 
হেন মতে গেল তথা বরিষ! সময় | 

হরষিত সর্বলোক শরৎ উদয় ৷ 

আকাশে নিৰ্ম্মল পথ নীরদ gloat | 

হরিষে বিমান যেন fei হইল ॥ 

অগাধ জল-চর যেন না জানে টুট! (>) পানী | শরৎকাল, 
কুটুন্ব-পোষণে নর যেন দুঃখ মাহি জানি ॥ 
দৃঢ় করিয়া আলি কৃষক রাখে পানী | 
গোবিন্দ সেবিয়| যোগী যেন রাখয় পরাণী ॥ 
শরতের শীত তাপ চন্ত্রমা করিল। 
গোবিন্দ পরশে যেন যোগী তু হইল ॥ 
শরতের পুষ্প ফুটে সুগন্ধী বায় AE | 
বৃন্দাবনে বংশী বাজাএ নন্দের তনএ ॥ 
দেখি শুনি গোবিন্দাইর অদ্ভুত চরিত। কৃষ্ণরূপ 
শুনিয়া বংশীর নাদ যুবতী মো হত ॥ 
মাথায় ময়ূর-পুচ্ছ কাণে পুষ্প করি | 
নর্তকের বেশ কৃষ্ণ পরি রাঙ্গা ধড়ি ॥ 
ব্রজ-বনিতা সব দেখি মোহিত যায়। 
দেখিয়! সুন্দর কানু প্রাণ স্থির নয় ॥ 
মান্ুষ-শকতি রূপ বর্ণিতে না গারি। 
কতেক মোহন রূপ করয় মুরার ॥ 


(১) Way 


৭৬৩ 
লারদের নিবেদন। 


অক্ররের আনন | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
তথায় নারদ মুনি আসি কৃষ্ণের TH | 
কংসের মন্ত্রণা TS কহিল তথায় ॥ 
যেমতে মারিতে কংস IIMA CIA | 
আমি হাতে ধরি তার মরণ রাখিল ॥ 
তোমরা ছু ভাই নিতে পাঠাব অক্তুরে | 
অক্র,র পাঠায়ে ছু হা নিব মধুপুরে ॥ 
ঝাট গিয়া মার গোসাঞা দুষ্ট কংসরায়। 
বন্দিশালে দুঃখ পায় তোমার বাপ মায় ॥ 
এতেক বলিল যবে নারদ মুনিবর | 
হাসিয়াত গদাধর দিলেন উত্তর ॥ 
আস্থুক AK A যাব মথুরা-নগরে | 
মল্ল-যুদ্ধ করিয়! ভেটাব নৃপবরে ॥ 
তবেত নারদ মুনি গেলা নিজ-ঘর | 
শিশু সঙ্গে লইয়া ক্রীড়া করে দামোদর ॥ 


রাজার আদেশে অক্র,র ঘরকে আসিয়া | 
কৌতুকে বঞ্চিল নিশি হরধিত হৈয়া ॥ 
কালিত দেখিব গোসাকরী শ্রীমধুহ্দন। 
কোটি জন্মের পাপ সব হইব খণ্ডন ॥ 
এত মনে করি MET রজনী বঞ্চিল। 
প্রভাতে উঠিয়া অন্তুর গোকুল চলিল ॥ 
পথেতে চলিল! অক্রুর রথেতে চড়িয়া | 
কৃষ্খ-দরশনে যায় হরধিত CH! ॥ 

ভাল হৈল.কংস বৈল কৃষ্ণ আনিবারে | 
Cont দেখিব আজি দেব গদাধরে ॥ 
ব্ৰহ্মা আদি দেবগণ কত তৃপ কৈল। 
তবুত নারায়ণ মুর্তি দেখিতে না পাইল ॥ 
সেই জগন্নাথ প্রভু দেখিব গোকুলে | 
চরণ বন্দিয়া করিব জনম সফলে ॥ 
প্রণাম করিব গিয়া পড়িয়া শরীরে | 
অক্তুর বলিয়া আমা তুলিব গদাধরে ॥ 
হাতে ধরি জিজ্ঞাসিব দেব নারায়ণ | 
তখন জানিব আমি সফল জীবন ॥ 


ভাগবত--মালাধর বস্থ ১৫শ শতাব্দী । ৭৬১ 


পথেতে যাইতে BHA অনুমান করি | 
দিন অবশেষে পাইলা গোকুল নগরী ॥ 
দেখিয়া রাম দামোদর বৎসকের (১) সঙ্গে | 
হাসিতে খেলিতে শিঙ্গা বাজাইয়৷ রঙ্গে ॥ 
রথে হৈতে উলি (২) অক্রুর প্রণাম যে করি। 
ভূমে লোটাইয়া কৃষ্ণের পায়ে ধরি ॥ 
বন্দিল বলদেৰে অক্তুর মহাশয় | 

নন্দঘোষ যশোদাকে করিল বিনয় ॥ 

নন্দ যশোদা! তবে সন্ত্রমে উঠিল। 

ata ody দিয়া তারে বিনয় করিল ॥ 
মিষ্ট অন্ন পান দিয়া করাইল ভোজন। 
জিজ্ঞাসিল৷ বার্তা কেন করিলে গমন ॥ 
তবে অক্তুর বলে করিয়া বিনয় । 

HTT যজ্ঞ তথা করে কংসরায় ॥ 

তে কারণে মোরে CHS পাঠাইল সত্বর | 
অতএব আইলাম আমি তোমা বরাবর ॥ 
দি দুগ্ধ TO লহ শকটে পূরিয়া। 

স্বরে চলহ নন্দ রাঁজ-কর লৈয়া ॥ 


দুই পুত্র লহ নন্দ করিয়া সংহতি | 

মল্ল-যুদ্ধ দুহার দেখিবে নরপতি ॥ 

মহাবল তোমার পুত্র শুনিয়! নৃপতি । 
মল্ল-যুদ্ধ করাইবে মল্লের সংহতি ॥ 

যুদ্ধ দেখিতে রাজার কৌতুক বড় মনে। 
তে কারণে আইলাম আমি তোমার সদনে ॥ 
রাজার আদেশ রাখ শুন নন্দঘোষ | 
বিলম্ব না কর নন্দ চলহ সন্তোষ ॥ 
অক্র,রের বচন শুনি নন্দ গোয়াল। 

কি করিব আক্তা কর নন্দগোপাল ॥ 


ভাল ভাল বলিয়! উঠিলা গদাধর। 
করিবত মল্ল-যুদ্ধ ভেটিব নৃপবর | 


(১) গোবৎসের | (২) অবতরণ করিয়া! | 


a's 


9১২ 


কৃষ্ণের AAA প্রমনের 
কথা ofan শ্রীমতীর 
CAT | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দধি দুগ্ধ লহ নন্দ শকটে পূরিয়!। 
yay যজ্ঞ রাজার দেখিবত গিয়া! ॥ 
ইহ! গুনি বৈল তবে সকল নগরে | 

কর লহ যাব সবে রাজার দুয়ারে ॥ 
কংসের আজ্ঞা হৈল যাইতে তথাকারে | 
সংহতি করিয়া লহ রাম দামোদরে ॥ 
কংসের আরতি আনি দিল পাত্রবরে। 
TS যাবে ছুই ভাই রাম দামোদরে ॥ 


এত বোল বৈল নন্দ সব! বিদ্যমান | 
শুনিল শ্রীমতী কৃষ্ণ-মথুরা-গমনে ॥ 
এত শুনি গোপীগণ হৈল অচেতন | 
লাজ ভয় দূরে করি করিল ক্রন্দন | 
অনেক ভাগ্যের ফলে জন্ম হইল গোকুলে। 
তে কারণে সঙ্গ পাইল নন্দের গোপালে ॥ 
হেন নিধি যায় সখী আমায় ছাড়িয়!। 
কত ধন পাব সখী জীবন রাখিয়া ॥ 
প্রাণের প্রাণনাথ মোরে যায়ত এড়িয়া। 
তিলেক না জীব সখী কানু না দেখিয়া ॥ 
যে কানু দেখিতে সখী নিমিষ নাই করি | 
আখির আড়াল হৈলে নিমিষেকে মরি ॥ 
তিলেক বিচ্ছেদ হৈলে কত যুগ মানি। 
রাত্রি দিন ee বিনে অন্ত নাহি জানি ॥ 
গুরু গর্বিত দেখি ভয় না করিল। 

জাতি ভয় লাজ কুল সকল ত্যজিল ॥ 
কি করিব ঘর দ্বার স্বামী বন্ধুজন | 

আর না দেখিব সখী AILA ॥ 

যখন AYA কৃষ্ণ করিবে গমন। 

ধরিয়া রাখিব সখী কমল-লোচন ॥ 

যদি গুরুজনা লাজ দিবেক আমারে | 
সকল ত্যজিব সখী SAS শরীরে ॥ 
অনুমান করি সব গোপী গেলা ঘরে। 
areal রহিল! সবে কৃষ্ণ রহাবারে ॥ 


| Bat) 18118 wd J 
11018 1 


aan ₹ We. 


— 
; 


০টি 
aS. as 


$ 
২ 
4 


y 


১ rs v í ১৯ bT ১৭ n ve vd ç ME fj as , ja 
LET ‘ d তি J MAD ~~ 4 
maon $ VIERT whe val & ee TU A ` / 
Ed ৬84৮১, AAA ban g এ or VOR 
Cats ON Ys Lanes KEIN T ৮8১৭ E Son La 
p Á d F t t . P 


x N 
4 { acm y” 





TA ০510 


ভাঁগবত-_মালাধর বস -১৫শে শতাব্দী | ৭৬৩ 


রজনী প্রভাত হৈল MEA Sat | মথুর! গমন 
স্নান তর্পন কৈল যমুনায় গিয়া ॥ 

নন্দঘোষ লয়ে অক্রুর করিল গমন | 

সংহতি ৰুরিয়া নিল রাম নারায়ণ ॥ 

দধি 2% FS নন্দ আয়োজন করি | 

কর দিতে যার নন্দ মুর! নগরী ॥ 


রাম কৃষ্ণ লয়ে নন্দ চড়ে গৈয়া রথে | 

দাণ্ডাইয়া যুবতীগণ কাদে সেই পথে ॥ 

দেখিল অক্রুর লয়ে যায় চক্রপাণি। 

কেঁদে কেদে গোপ৷গণ পড়িল ধরণী ॥ 

অক্রুর বলিয়া নাম কোন পাপী থুইল। 
তোমাকে (১) অধিক TA কোথা না দেখিল | 
জগতের নাথ গোসাঞী আছিল এখাই। 
সবার প্রাণ হরি লয়ে যাঁও সে কানাই ॥ 

আজি শূন্ত হৈল মোর গোকুল নগরী | 
গোকুলের TE কৃষ্ণ যায় মধুপুরী ॥ 


আজি শৃন্য হৈল মোর রসের বৃন্দাবন। কৃ মথুরার গদন করিলে 
শিশু-সঙ্গে কেবা আর রাখিৰে গোধন ॥ গৌপীগণের শোক। 
অনাথ হইল আজ সব ব্ৰজবাসী | 

সব সুখ নিল বিধি দিয়া ঃথরাশি ॥ 

আর al যাইব সখী চিন্তামণি ঘরে | 

আলিঙ্গন না করিব দেব গদাধরে ॥ 

আর না দেখিব সখী সে টাদ-বদন। 

আর না করিব সখী সে মুখ চুম্বন ॥ 

আর না যাইব সখী কল্পতরু-তলে। 

আর কানু-সঙ্গে সখী না গীথিব ফুলে ॥ (২) 


(১) তোমা হইতে। 
(২) “কৈছনে যায়ব যমুনা-তীর | 
কৈছে নেহারব কুপ্জ-কুটির N 
সথীগণ সহ যৈছে কয়ল FNA | 
কৈছনে জীয়ব তাহি নেহারি ॥* 
বিচ্ঠাপতি |. 





৭৬৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


শিয়র না দিব আর কানাইর হাতে | 
নানা ফুল আর কৃষ্ণ না পরাবেন ATA ॥ 
আর না দিবেন কৃষ্ণ চর্বণ-তানুল। 
কানুর বিহনে গোপী কীদিয়া ব্যাকুল ॥ 
কৃষ্ণ গেলে মরিব সখী তাহে কিবা কাষ। 
কৃষ্ণের সাক্ষাতে মৈলে FL পাবে লাজ ॥ 
অল্প ধন লোভ লোকে এড়াইতে পারে | 
কানু হেন ধন সখী ছাড়ি দিব কারে ॥ 


ক! সনে করিব ক্রীড়া যমুনার কূলে। 
কে আর ঘুচাবে সখী বিরহ আকুলে ॥ 
কেমনে ধরিব প্রাণ কানু না দেখিয়া | 
রথে চড়ি যান কৃষ্ণ না চান ফিরিয়া ॥ 
মথুরা গেলেন কৃষ্ণ না আসিবে হেথা | 
নানা রূপে যুবতীগণ নিবসয়ে তথা ॥ 
তাহ! সনে ক্রীড়া যবে করিব মুরারি। 
পাসরিব আম! সবা আমি বনচারী ॥ (১) 


যত দূর যায় ASA কানাঞী লইয়া! | 
তত দূর চাহে গোপী এক দৃষ্টি হৈয়া ॥ 
না দেখিয়া রথথান ধুলা মাত্র দেখি। 
চাহিতে চাহিতে গোপী না নিমিষে আখি ॥ 


কৃষ্ণ স্মরিয়া কান্দে সব গোপনারী | 

রাম কৃষ্ণ লৈয়! অক্র,র যায় মধুপুরী ॥ 

মধ্যাহ্ন সময়ে গেলা যমুনার কুলে | 

স্নান করে গিয়া অক্তুর যমুনার জলে ॥ 

জলের ভিতরে দেখে রাম দামোদরে I 

দেখিল কৌতুক বড় আনন্দ অন্তরে ॥ 
জলমধ্যে অননস্তরপী অনন্ত-মু্তি রাম দেখে সহস্র-মস্তকে। 
oe ok wares চারি তিতে করে aie সব নাগলোকে ॥ 
রামকৃষ্ণ দর্শন। 


(১) আমরা ( বৃন্দা-বনবাসিনী ), নাগরিকাদের সঙ্গ লাভ করিয়া 
Fe আমাদিগকে ভুলিয়া যাইবেন। 


ভাগবত-_মাঁলাধর বসু“ ৫শ শতাব্দী | ৭৬৫ 


কেয়ুর HOM হার ALA ফণা ধরে। 
শঙ্খ চক্র গদা! AT দেখি গদাধরে ॥ 

লক্ষ্মী সরস্বতী দেবী দেখে ছুই পাশে। 
ছুই ভাই দেখি অক্র.র মনে মনে হাসে । 
কূলে ছিল রাম কৃষ্ণ কেমনে আইল Al | 
কুলে আসি দেখে রাম কৃষ্ণ আছে তথা ॥ 
পুনরপি জলে নামি দেখে ছুই জনে | 
অদ্ভূত দেখিয়া অক্তুর ভাবে মনে মনে ॥ 
আজি পুণ্য-প্রভাত কিবা পোহাইল মোরে i 
Bee & মূৰ্তি দেখিলাম গদাধরে ॥ 

কোটি জন্মের পাপ মোর খণ্ডিল বন্ধন। 
আমারে সদয় হৈলা দেব নারায়ণ ॥ 

নান সমর্পিয৷ (১) তবে অক্রুর চলিল। 
কৃষ্ণ সনে রথে চড়ি মধুর! আইল ॥ 


নন্দ আদি গোপ যত থাকি মধুরা নিকটে। 

বিলম্ব করিয়া আছে রহিয়! শকটে ॥ 

হেন কালে অক্তুর আসি বলিল তাহারে | অক্রুরের প্রার্থনা । 
বাসা করি রহ আজি আমার মন্দিরে ॥ 

আইস আইস মোর ঘর রাম দামোদর | 

পদ-রজ দিয়া শুদ্ধ কর মোর ঘর ॥ 

তোমার পদ-রজ-গঞ্গ! ত্রেলোক্য ভিতরে | 

মুক্তি-পদ পায় তথায় যেই ডন মরে ॥ 

হেনই চরণ গোসাঞ্জী SAF মোর ঘরে। 

সবান্ধবে পবিত্র আমা কর দামোদরে ॥ 


তবে গোবিন্দাই বৈল তার হাতে ধরি। 
রাজ! সম্ভাষিয়া যাব তোমার নগরী ॥ 
আমি উতরিব আজি রম্য এক স্থানে | 
প্রভাতে চলিব সব রাজ! সম্ভাষণে ॥ 
কৌতুক আমার আছে মনের ভিতরে | 
ঘরে ঘরে ফিরিব আজি মধুর! ভিতরে ॥ 


(১) সমার্পিয়া _ সমাপন করিয়া | 


অক্ররের রাজ-সভাষ্‌ 
বাত! প্রদান | 


বগরে প্রবেশ ও ANF- 


বধ । 


a — 


(১) প্রক্ষালন করি । 
(৩) শিশুগণকে। 





বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এত বাঁল রাম কৃষ্ণ যান রাজ-পথে। 
কংসের ঠাঞ্ী যান BHA চড়ি নিজ রথে ॥ 
প্রণতি করিয়া বলে শুন নৃপবর | 
আনিলত নন্দঘোষ রাম গদাধর ॥ 
রাজ-কর লয়ে আজি রহিল নগরে | 

কালি প্রভাতে আসিব সাক্ষাৎ তোমারে ॥ 
রাজাকে বলিয়া অক্রুর গেলা নিজ-ঘর । 
বালক সঙ্গতি হেথা খেলে দামোদর ॥ 


কত দূরে রজক দেখি নন্দের নন্দন | 
বলিল পরিতে দেহ উত্তম বসন ॥ 
শুনিয়া কৃষ্ণের বোল হাসিতে লাগিল | 
কেনরে পাপিষ্ট গোপ হেন বোল বল ॥ 
খরতর বড় রাজা কংস IAT | 

তার বস্ত্র পাখালি (১) আমি তার অন্ুচর ॥ 
বনে থাক CHE রাখ না TAS FA | 
মরণকে ভয় নাহি হেন কহ কথা ॥ 

পথ ছাড়ি পলা (২) ঝাট নন্দের কুমার | 
এখন শুনিলে তোর নাহিক নিস্তার ॥ 
পুনরপি হেন কথ! না কহিও আর | 
TA লয়ে যাই আমি রাজার দুয়ার ॥ 
রজকের বোলে কৃষ্ণের APD উপজিল। 
ঘাড়ে ধাক্কা মারি তার বন্ত্র কাড়ি নিল ॥ 
চুলে ধরিয়া তার মারিল আছাড়। 

ঠায় প্রাণ ছাড়ে তার চূর্ণ হৈল হাড় ॥ 


নগর ঢুকিতে কৃষ্ণ রজক মারিল। 

দেখিয়া সকল লোক ত্রাস-যুক্ত হৈল N 

আর যত অনুচর চাপড়ে মারিয়া | 

লইল সকল বস্ত্র গোবিন্দ কাড়িয়া ॥ 

কোন কোন ভাল বস্ত্র পরিধান কৈল। 
ছাওয়ালেরে (৩) কতক দিয়া নগরে ফেলিল ॥ 





(২) পলাইয়া যাও। 


ল্প্পাপাাাশা শী শিপ 


ভাগবত-_মালাধর বন্থ--১৫শ শতাব্দা | ৭৬৭ 


নগরিয়৷ লোক সব বস্তু কুড়াইল। 

wel দেখিয়! রাম কৃষ্ণ হাসিতে লাগিল ॥ 
দূত গিয়া জানাইল কংস নৃপবরে | 
AAS মারিয়া! বস্ত্র লৈল গদাধরে ॥ 
শুনিয়াত কংস রাজ! গুণে পরমাদ | 
অবনী লোটায় কাদে ভরিয়! বিষাদ ॥ 
হরির চরণে গুণরাজ খান ভণে | 
পুনরপি জন্ম নহে চিন্ত নারায়ণে ॥ 


সিন্ধুড়া রাগ | 
বস্ত্র লয়ে বেশ করে রাম দামোদর | 
কন্দৰ্প জিনিয়া রূপ দেখিতে সুন্দর ॥ 
কত দূরে মালাকারে দেখি গদাধরে। 
সুগন্ধি-কুম্থম-মাল্য দেহত আমারে ॥ 
আম! হৈতে অনেক ভাল হইবে তোমার | মালাকরের প্রতি 
বলিয়। বসিল পাশে নন্দের কুমার ॥ Tn 
দেখিয়াত মালাকার সন্ত্রমে Sal | 
পৃজিলত ছুই ভাই পান্ত অর্ধ্য দিয়া ॥ 
গন্ধ পুষ্প মালা দিল উত্তম IAA | 
নানা ভোগ ostya দিয়! পুজিল দুই জন 11 
তুষ্ট হয়ে বর তারে দিলা গদাধর | 
নানা সুখ তুঞ্জিবে মালী সংসার ভিতর ॥ 
উত্তম জাতি হৈল মালী গোবিন্দের বরে | 
সৰ্ব্বলোক খায় জল মালাকার ঘরে ॥ 
হরিষে বর দিয়! গেলা মালাকারে | 
রাজ-পথে চলি যায় মথুরা নগরে ॥ 


নানা রঙ্গে চলি যান বালকের সঙ্গে | 
দেখিয়া কুন্জী নারী বড় পাইল রঙ্গে ৷ 
তিন stat বঙ্কা দেখি ara উপজিল। 
কার নারী কিবা নাম কৃষ্ণ জিজ্ঞাসিল n 
কৃষ্ণের বচন শুনি FH একমনে | 
হাসিতে হাসিতে বলে গোবিন্দ-চরণে n 


Gur 


ggl- | 


কুজত্ব-বিলোপ। 


অথুরার IG | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


faasi নাম মোর কংস-অনুচরী | 
গন্ধ-চন্দন যোগাই কুঙ্কুম FI ॥ 
যোগান লইয়া যাই কংসের দুয়ারে | 
কি আজ্ঞা করহ মোরে নন্দের কুমারে ॥ 
কন্দর্প সমান দেখি তোমরা দুই জন। 
তোমাকেত ভাল সাজে এ গন্ধ-চন্দন ॥ 
লেহত সকল গন্ধ রাম দামোদরে। 

যে করুক কংস রাজ! তারে নাহি ডরে ॥ 
এতেক বলিয়া গন্ধ গোবিন্দেরে দিল। 
হাঁসিয়াত দুই ভাই সকলি পরিল ॥ 
শ্যামল সুন্দর কৃষ্ণ কুঙ্কুম পরিল। 
নীলমেঘে শক্র-ধনু যেমন সাজিল ॥ 
স্কটিকের বর্ণ বলাই seat পরিল। 
কৈলাস-শিখরে যেন কালিমা দেখিল॥ 
গন্ধ পরিয়া তুষ্ট হইল মুরারি। 

খণ্ডিল Sel হৈল ত্রৈেলোক্যস্থন্দরী ॥ 


Far মেলানি দিয়! রাম দামোদর | 
কৌতুকে ভ্রমিয়ে বুলেন সকল নগর ॥ 
স্কটিকের ঘর সব মুকুতার ঝার]। 
নেতের পতাকা উড়ে স্বর্ণের ধার! ॥ 
সুধাকর নির্মিত ঘর স্ষটিকের চাল। 
বিচিত্র বিচিত্র বৃক্ষ দেখিতে বিশাল ॥ 
নানা বৃক্ষ দেখে সব বীধান পাথরে | 
গুয়া নারিকেল শোভে দুয়ারে দুয়ারে ॥ 
নান! বর্ণে বিচিত্র কংসের মধুপুরী। 
স্বর্গে শোভা করে যেন ইন্দ্রের নগরী ॥ 
মন্দ মন্দ গতি চলে নন্দের নন্দন | 
কংসকে দেখিতে চলে AAA ভুবন ॥ 
শিশুগণ সঙ্গে যায় দেব বনমালী। 
রাজপথে যাইতে করিল নানা কেলি ॥ 


ধনুন্ময় যজ্ঞ তবে দেখিল কত দূরে | 
যজ্ঞ করে দ্বিজগণ রাখয়ে কিন্করে ॥ 


ভাঁগবত-_মালাধর বস্ৃ-_-১৫শ শতাব্দী | ৭৬৯ 


দেখি দেখি বলি কৃষ্ণ করেন প্রবেশ। 
কার যজ্ঞ কর দ্বিজ কহ উপদেশ ॥ 

হেন AES ধনু ধরে কোন জন। বনুর্ভঙ্গ । 
বাম হাতে ধরিয়া ইহাতে দেয় গুণ ॥ 
তাহার বচনে কৃষ্ণ করিল সন্বিধান। 
বাম হাতে ধরি কৃষ্ণ ধন্থুকে দিল টান ॥ 
আকর্ণ পুরিয়! কৃষ্ণ ধনুৰে দিল টান। 
দশ দিক্‌ শব্দ হৈল ভাঙ্গিল ধনুখান ৷ 
মথুরার লোক সব পরমাদ গুণি। 

কর্ণে তালা লাগিল ভাই কিছুই না গুনি ॥ 
ধৃত রক্ষক ছিল যত অনুচর | 

ধনুকের বাড়িতে জীবন লৈল তার ॥ 
পলাইয়! যায় দূত কংস-বরাবরে । 

ধনুক ভাঙ্গিয়া কৃষ্ণ চলে ধীরে ধীরে ॥ 


দিন অন্ত গেল হৈল নিশির প্রবেশে | দ্বিনান্তে রাম-কৃষ্ণের 
বিশ্রাম। 

বাসা করিতে যান নন্দঘোষের পাশে ॥ 

নগর নিকটে ভাল পুম্পের Sata | 

বিশ্রাম করিল নন্দ সেই রম্য স্থান ॥ 

মিলিলত গিয়া রাম কৃষ্ণ ছুই তাই। 

ভক্ষ্য HD খাইয়া কিছু সুখে নিদ্রা যাই ॥ 


হেথা কংস নৃপবর দূত-মুখে গুনি। কংসের ছুশ্চিস্তা ও 
কত কৰ্ম্ম কৈল কৃষ্ণ মনে মনে গুণি ॥ দুঃস্বপ্ন-দ্শন। 
নিদ্রা না হয় তার মরণ নিকটে | 

অসুখ BAS স্বপ্ন দেখিল সঙ্কটে ॥ 

AACS অমঙ্গল দেখে নরপতি। 

রাঙ্গা মাল্য পরিয়াছে সকল যুবতী ॥ 

চতুপ্দিকে দেখে হয় রক্ত বরিষণ। 

ভয়ে চমকিত রাজা শয়নে জাগরণ ॥ 

ত্রাসযুক্ত হয়ে রাজা বঞ্চিল রজনী । 

প্রভাতে উদয় করি উঠে দিনমণি n 

wage করিতে রাজা দিলেন আদেশ । 

ডাক দিয়া আনিল পাত্র মিত্র বন্ধু দেশ ॥ 


a4 


৭৭০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
ভৈরব রাগ | 


Tat ও কংলের দেখিব সকল লোক মঞ্চেতে বসিয়া | 
আদেশ। বক্গুদেব দৈবকীরে আন ডাক দিয়া ॥ 
এক মঞ্চে বসিয়া দেখুক পুত্রের মরণ | 
হস্তী ঘোড়া রথ আন করিয়া সাজন। 
কুবলয় (১) হস্তী রাখ মধ্য দুয়ারে । 
আসিতে নন্দের পুত্র দন্তে যেন মারে ৷ 
তথা যদি নাহি মরে সেই ছুই জন । 
মল্লযুদ্ধ করাইয়া বধিব জীবন ॥ 
আদেশিয় সৰ্ব্বজনে মঞ্চের উপরে | 
অস্ত্র লয়ে উঠে তাহে কংস নৃপবরে ॥ 
৯১৯৩ তথা রাম কৃষ্ণ তবে প্রভাতে উঠিয়া | 
a, যমুনার কুলে স্নান আচরিল গিয়া ॥ 
নানা অলঙ্কার পরি উত্তম বসন। 
নৃত্যকের বেশ ধরি করিল গমন ॥ 
Brena সংহতি তবে নড়িল! ছুই ভাই | 
কর লৈয়া গেল নন্দ কংস-রাজার ঠাঁঞী ॥ 
কর লয়ে আদেশ তবে দিল নৃপবর | 
মল্লযুদ্ধ দেখ উঠি মঞ্চের উপর ॥ 
হেথা পশ্চাতে যান রাম দামোদরে | 
হাসিতে হাসিতে যান রাজার দুয়ারে ॥ 
দ্বারের মধ্যেতে হস্তী আড় হয়ে রয় | 
যাইতে না পারে কৃষ্ণ মাহুতেরে কয় | 
পথ ছাঁড়িয়! দেহ রাজার ঠাঁই যাই। 
পথ ছাড়ি না দিলে তোমার গতি নাই ॥ 
রুষিল মাহুত শুনি কৃষ্ণের বচনে । 
হস্তী হাকারিল কৃষ্ণ মারিবার কারণে ॥ 
রুষিয়া আইল হস্তী কৃষ্ণ মারিবারে | 
লাফ দিয়! পাচু লেজ ধরে গদাধরে ॥ 
কুবলয়-হস্তিবধ। ace ধরিতে শব্দ বিপরীত করে | 
শুণ্ডে বেড়ি মারিবারে যায় দামোদরে ॥ 


_ শা কাটা টা শামী ee ae 


(১) কুবলয়াপীড় হস্তীর aya | 


ভাঁগবত-_মালাধর বন্থ-_১৫শ শতাব্দী | ৭৭১ 


দন্ত এড়ি গোবিন্দাই শুণ্ড চাপি ধরি । 
শুণ্ড তুলিতে নারে বুলে চাক ভাঙরি n 
বড় শব্দ করি হস্তী তৃমে দত্ত মারি। 
টানিয়া! ছিড়িল শুণ্ড দেব হরি ॥ 

লাফ firs চড়িল সেই হস্তীর উপরে | 
সেই তরে গেল হস্তী যমের দুয়ারে ॥ 
তার দস্ত উপাড়িয়া নিল দুই ভাই | 
সেই দন্তে মাহুত মারি যম-ঘরে পাঠাই ॥ 


হস্তি-সনে মাহুত মারিল গদাধরে । 

হস্তি-দস্ত কাধে করি সান্ধাল ভিতরে ॥ 

eet মাইল রক্ত লাগিল সকল শরীরে | 

MES সুন্দর কৃষ্ণ অধিক রূপ ধরে ॥ 

হাসিতে খেলিতে দুহে করিল গমন । 

সেই বেল! নানা মূর্তি ধরে নারায়ণ ॥ রাজসভায় পৃথক্‌ পৃথক্‌ 
মল সব দেখে CA AICS সমান। ব্যক্তির শীকৃষ্ণের পৃথক্‌ 
ধার্মিক রাজাগণ দেখে সুন্দর সেই কান (১) ॥ 
স্ত্রীগণ দেখে যেন অভিনব THA | 

নন্দ আদি গোপ সব দেখে শিশুগণ ॥ 

দুষ্ট রাজাগণ দেখে যেন দণ্ড কাল (২)। 
বসুদেবকে দেখান কোলের ছাওয়াল ॥ 

প্রাণ নিতে যম আইসে দেখে কংসরায়। 
যদুবংশ বৃষ্ণিবংশ দেখেন তথায় ॥ 

কুলের প্রদীপ মোর সুন্দর FTAA | বরন 
এমন BES আমি FS দেখি নাই ॥ লীল! কখোপকখন । 
বিবিধ প্রকারে রূপ দেখি পুরীজন। 

মথুর! হইতে এই করিল গমন ॥ 


বসুদেব থুইল লয়ে ননগঘোষ-ঘরে | 
ষশোদার কোলে আনি ভাণ্ডিল রাজারে ॥ 
পূতনা রাক্ষলী এই করিল নিধন। 
তৃণাবর্ত মারি কৈল শকট তঞ্জন | 


(১) কানাই। (২) FERS | 


৭৭২ 


রাজসভায় চানুরের 
প্রবেশ ও কৃষ্ণের প্রতি 
efè i 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 
যমল অৰ্জ্জুন ছুই বৃক্ষ যে তাঙ্গিয়া। 
বৎসক মারিল এই গোঠ মাঝে নিয়া ॥ 
BHAA মারি এই বক বধ কৈল। 
ধেনুক মারিয়া বনে তাল যে খাইল ॥ 
দাবাগ্ি ভক্ষণ এই কৈল শ্শিশুকালে। 
প্রলম্ব মারিয়! গরু রাখিল গোপালে ॥ 
যমুনা হইতে এই কালী ঘুচাইল। 
পর্বত ধরিয়া এই গোকুল রাখিল ॥ 
অরিষ্ট কেশীকে এই করিল নিধন | 
সৰ্পে হৈতে নন্দে এই করিল বিমোচন ॥ 
গোপবধু লয়ে ক্রীড়া কৈল গদাঁধরে | 
নিধন করিল এই ব্যোম অস্থুরে ॥ 
মথুরা প্রবেশে এই রজক মারিল। 
PR সুন্দরী করি (১) ধনুক ভাঙ্গিল ॥ 
কুবলয় হস্তী মারি মধ্য ছয়ারে । 
এত কৰ্ম্ম করি ছুহে সান্ধাইল (২) ভিতরে ॥ 
এ কথা কহিতে হৈল মহ! গণ্ডগোল | 
নান! বাষ্য বাজে কেহ না শুনয়ে বোল ॥ 


মেঘ মল্লার | 


তবেত চানুর (৩) আসি সভার ভিতরে | 
বোল ছুই চারি বলিল ননের কুমারে ॥ 
বনে থাক গরু রাখ নন্দের ছাওয়াল। 
মল্লযুদ্ধ শুনি বড় হরিষ অস্তর ॥ 

রাজাকে সন্তোষ পূজা করে সর্বক্ষণ | 
রাজা সুখী হৈলে ভালবাসি সর্বজন | 
মল্লের যুদ্ধ রাজা দেখিব কৌতুকে | 
তোমা Bats সনে যুদ্ধ বড় পাব BWA N 
সুসজ্জা করিয়া মল্ল-যুদ্ধ কর আসি। 
কৌতুক দেখিবে লোক মঞ্চ-সভায় বসি ॥ 


(১) কুজাকে সৌনর্ধ্য প্রদান করিয়া | (২) প্রবেশ করিল । 
(৩) কংসের মল্ল-বীর। 


তাঁগবত-__মালাধর বন্থ-_১৫শ শতাব্দী | ৭৭৩ 


শুনিয়া চানুর বোল হাসে গদাধর । 

কাল (>) উদ্দেশে কৃষ্ণ তারে দিলেন উত্তর ॥ 

যেই পূজা হয় সেই করে রাজনুখ | 

করিবত মল্লযুদ্ধ নহিব বিমুখ ॥ কৃষ্ণের প্রত্যুক্তি। 
কিছু এক বোল বলি শুন মহাশয় | 

যেই জনা মাগে যুদ্ধ তাহ! দিতে হয় ॥ 

আমিত ছাওয়াল তুমি হও মহাশয় | 

তুমি আমি ছহে যুদ্ধ সমকক্ষ নয় ॥ 


শুনিয়া কৃষ্ণের বোল বলে হেসে বাণী। চামুরের পুনরুক্তি। 
ভালই ছাওয়াঁল তুমি নন্দের পোখানি (২)॥ 
শিশু-ক্রীড়ায় মারিলে তুমি বড় বড় বীরে। 

সহত্র-বল হস্তী তুমি মারিলে দুয়ারে ॥ 

তুমি যদি ছাওয়াল হও নন্দের কুমার । 

তোমাকে অধিক বল কেবা আছে আর ॥ 

না করিহ মায় কিছু নন্দের নন্দন | 

তুমি আমি মুষ্টিক বলাই এই চারি জন ॥ (৩) 


XA বচনে হাসে নন্দের AHA | মলযুদ্ধে শীকৃষ্ণের 
তোমার মনে আছে যদি কর এসে রণ ॥ সম্মতি ও যুদ্ধ। 
দৃঢ় কাছ করি তবে বাধিল মুরারি। 

বাহু পসারিয়! হুই জনে যুদ্ধ করি ॥ 

গোবিন্দ staa বীরে হৈল মহারণ। 

হাহাকার করি তবে বলে সর্বজন ॥ 

হের দেখ রাম কৃষ্ণ কোমল শরীর | 

হের দেখ বস্ত্র অঙ্গ আর ছুই বীর ॥ 

হেনই অন্ায় যুদ্ধ না দেখি কোথায় । 

বীর-সঙ্গে ছাওয়াল FAH মাথায় ॥ 

রাল! হয়ে হেন করে কে আর TRTI | 

হেথা থাকিলে পাপ হয় চল ঘর যাব ॥ ve alti 


(১) কালের মৃত্যুর | 
(২) পুত্র। (৩) তুমি, আমি, মুষ্টিক মল্ল, এবং বলদেব এই 
চারি জন। 


৭৭৪ 


চানুর-বধ। 


মুষ্টিক-বধ। 


অপরাপর মল -IY 
ও কংসের ভীতি 
ও আদেশ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বসুদেব দৈবকী পুত্রের মুখ চাই | 

হাহাকার করিয়৷ চিন্তেন গোবিন্দাই ॥ 
ন! জানি পুত্রের বল মনে মনে গুণি। 
কেমনে ACHAT ঠাঁঞী বাচিবে পরাণি ॥ 


বাপ মায়ের চিন্তা দেখি AITA | 
“ie মারিবারে মন কৈল নারায়ণ ॥ 
নানা মত প্রকারে মহারণ কৈল। 
আচম্বিতে কোলে তার কৃষ্ণ সান্ধাইল | 
ছুই পায় ধরি তার আছারিয়া মারি। 
বাম হাত দিয়! তাঁর গলা চাপি ধরি ॥ 
ডাহিন হাতে মুটুকি মারি ভাঙ্গিল দশন। 
মুখে নাকে রক্ত পড়ে ঘোর দরশন ॥ 
দেখিয়াত চমৎকার HAITA CHA | 
বালক হইয়া কৃষ্ণ মহারণ কৈল ॥ 
মহাবীর চান্ুর সেই ঘা সহি। 

PR CHASM বলে আজি যাবে কহি॥ 
ধরিয়। কৃষ্ণের চুল মুট্রকিত মারে | 
কুপিয়া কানাই পুনঃ ধরিল তাহারে ॥ 
মধ্যদেশ ধরি তারে আছাড়িয়া মারি। 
প্রাণ ছাড়িয়া DTT গেল যমপুরী ॥ 


মুষ্টিক বলদেবে হইল TAA | 

চানুর সহিত যেন কৈল নারায়ণ ॥ 
বলাই সহিত মুষ্টিক মহারণ কৈল। 
পড়িল! মুষ্টিক তবে বলাই বসিল। 
চাপনের ভরে দুষ্ট মারিল অস্থরে | 
জয় জয় শব্দ হৈল সকল সংসারে ॥ 


pirat মুষ্টিক তবে মরিল ছুই জনে। 
আর মল্ল ডাকি কংস আনিল ততক্ষণে ॥ 
যত মল্ল আনিল সবার বধিল জীবন | 
প্রাণ লয়ে পলাইল যত TAA N 
দেখিয়াত কংস রাজা চিন্তিল অন্তরে | 
দুষ্ট দূর কর আজ্ঞা করিল নৃপবরে ॥ 


ভাঁগবত--মালাধর I— sel শতাব্দী | ৭৭৫ 


মল্লার রাগ | 


শুন শুন বীর-ভাগ আমার বচন | 

সভা হৈতে বাহির করহ ছুই জন ॥ 
নন্দঘোষ বাহির করি লহ কারাগারে | 
মারিয়া সকল ধন ARS উহারে ॥ 

বস্থদেব দৈবকী ছুই জনাকে ASA | 

মাথা কাটি ফেল লঞ্য! শ্মশান-ভূমে গিয়া! ॥ 
উগ্রসেন বাপে লহ মাথা কাটিবারে । 
বাপ হয়ে প্রাণহিংস। করয়ে আমারে ॥ 
ঘুচাহ বাসনা সব কিছু নাহি FH | 

মরণ নিকটে হেন বলে কংসরাজ ॥ 


কংসের বচন শুনি কৃষ্ণ ননেতে চিস্তিল। 

সবাকে মারিতে দুষ্ট তবে আজ্ঞা দিল ॥ রাও 
এক লাফে উঠে কৃষ্ণ নঞ্চের উপরে | কংস-বধ। 
যেই মঞ্চে বসিয়াছে কংস নৃপবরে ॥ 

কৃষ্ণ দেখি কংস রাজ! সত্বরে উঠিল। 

APRICOTS ঘম যেন ধরিতে আইল ॥ 

খাণ্ডা বাহিয়ে যুঝয়ে নুপবর । 

মত্ত সিংহ প্রায় যেন কাপে গদাধর ॥ 

নাম হাত দিয়! তার গলা চাপি ধরি। 

ডাহিন হাতে «hel কাড়ি লইল! শ্রাহরি ॥ 

মঞ্চ হৈতে পড়ে রাজা SCAT উপর | 

লাফ দিয়া বুকে তার বসিল গদাধর ॥ 
সংসারের ভর!হৈল সকল শরীরে | 

সেই ভরে মরিল রাজা দুষ্ট কংসান্ুরে ॥ 


অন্যের হাহাকার ও 
হাহাকার হৈল তবে VPA সমাজে | PEAT আনন্দ ও 


হরধিতে পুষ্পবৃষ্টি কৈল দেবরাজে ॥ 9885 
বস্সুদেব দৈবকা নন্দ আদি TS | 

ঘুচিল সবার ভয় হৈল হরষিত ॥ 

কংসের বন্ধু বান্ধব ছিল যত ভাই। 

ভায়ের মরণে যুদ্ধে আইল তথায় ॥ 


৭৭৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সবাকে মারিল তথা রাম গদাঁধরে | 
জলন্ত অনলে যেন পতঙ্গ পুড়ি মরে ॥ 
সবংশে মরিল কংস দেখে AHA | 
জয় জয় শব্দ কৈল যত দেবগণে ॥ 
শুন শুন ওহে ভাই শুন একমনে | 
কংসের মরণ গুণরাজ খান ভণে II 


মাধবাচাধ্যের ভাগবত | 


মাঁধবাঁচার্ধ্য চৈতন্যদেবের শ্যালক এবং Seta টোলের ata ইনি 
চৈতন্যদ্দেবের নামেই তদীয় ভাগবতের অনুবাদ উৎসর্গ করেন। ইনি 
যোড়শ শতাব্দীর পূর্বার্দে বিস্তমান ছিলেন। 


তৃণাবর্ত-বধ | 
গোকুল নগরে বড় গভীর নিস্বনে। 
চৌদিগে চাপিয়া হৈল ধূলি বরিষণে ॥ 
মুহূর্েকে তিমির ঘোর বড় ভয়ঙ্কর | 
পুরিল নয়ন নাহি চিনি আত্মপর ॥ 
কংস-নিযৌজিত বীর নাম SATS | 
বায়ুভুত হৈয়া আল্য যেন চক্রাবর্ত ॥ 
মায়াবী অস্থর হরি জানিঞা SATA | 
পরম-আনন্দমনে উঠিলা গগনে ॥ 
পুত্র না দেখিয়! রাণী হৈলা অচেতন | 
ভূমি লোটাইয়া দুঃখে করিছে ক্রন্দন ॥ 
কোথায় উড়াইয় শিশু লইল বাতাসে | 
আরে দারুণ বিধি করিলি নৈরাশে ॥ 
সেইত ক্রন্দন শুনি যত ATA | 
অধিক হইল দুঃখ শুনিয়া শ্রবণে ॥ 
হেনঞি সময়ে কৌতুকে যদুবর | 
রিপু-গলা চাপিয়া হইলা বিশ্বস্তর ॥ 
সহিতে নারিয়া ভর হইল! ETET | 
রিপু-গলা চাপিয়া পড়ি শিলার উপর ॥ 





ভাগবত-_মাঁধবাঁচাধ্য - ১৬শ শতাব্দীর WATS | ৭৭৭ 


ছাড়িল জীবন পাপ মায়াবী অনুর | 
শিলার উপরে পড়ি অস্ুরে কৈল চুর ॥ 
বুকের উপর শিশু খেলায় নির্ভয়। 
কহে ৰিজ মাধব কংসের নাহি জয় ॥ 


কৃষ্ণের বাল্য-লীলা। 


ঘরের গোময় ঝাটি রন্ধন বাঁড়ন পরিপাটা 
ACS থাকি আপনার FIC | 

না জানি কেমন ছলে আসিয়া হেনঞি কালে যশোদার নিকট পুর- 
প্রবেশ করএ গৃহ-মাঝে ॥ T 2 a 

যত Ste সারি সারি Ws দধি ননী পুরি 
শিকার উপরে রাখি দূরে | 

হাতে যদি নাহি পাএ উপায় স্থজিয়া খাএ 
শিশু নহে বড়ই চতুরে (>) ॥ 

গুনগে! যশোদা-রাণি অপরূপ কাহিনী 
শঠ বড় তোমার কুমারে | 

তিমির-মন্দির ঘন মণিময় আভরণ- 
সন্ধানে গোরস সব চোরে ॥ 

ঠাঞি ঠাঞি করি দিঠি আনিঞা উঠল পিঠি 
Sorte উদুখল সারে। 

শিল পাঁথর দেয় তথি ঘন ঘন লোক চাহি 
বাহি বাহি উঠয়ে উপরে ॥ 

যেই বস্তু যেই খানে সব জানে অনুমানে 
রন্ধন-ঘরে পাচিকার আগে। 

সুবলিত ধার] গলে বদন মেলিয়। তলে 
উদর পূরয়ে সার ভাগে ॥ 

কেহো বা দেখিতে পাএ দূরে পলাইয়া যায় 
অবশেষে পড়ে উভ ধারে। 





(>) শিশুর মত নহে, অত্যন্ত চতুর ব্যক্তির মত। 
av 


কৃষ্ণের মৃত্তিক।-ভক্ষণ। 


কৃষ্ণের মুখমধ্যে যশোদার 
ব্ৰহ্মাণ্ড-দৰ্শন। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 

প্রতি ঘরে ঘরে ফিরি গোরস করিয়! চুরি 
মানাইতে নারিএ কখন। 

এখন তোমার কাছে সাধু যেন বসিয়াছে 
বিচারিয়া করহ দমন ॥ 

মায়ের সমুখে বাণী লজ্জা পাঁএ চক্ৰপাণি 
ভয়ে আঁখি করে ছল ছল। 

দেখিয়! পুত্রের মুখ হৃদয়ে লাগিল দুঃখ 
হাসি মিথ্যা করিল সকল ॥ 

ন! লাগিল আদ্দাশ (>) হরি মনে মনে হাস 
গোপিকা চলিলা নিজ বাসে। 

কলিযুগে চৈতন্য প্রেমরসে কৈল ধন্ত 
দ্বিজ মাধব রস ভাষে ॥ 


শিশুগণ সঙ্গে হরি খেলে হরষিত। 
মৃত্তিকা ভক্ষণ কৈল সভার বিদিত ॥ 
বলভদ্র আদ্য করি সব সহচর | 

যশোদার ঠাঞ্জি গিয়া কহিল সত্বর ॥ 
শুনিঞা যশোদা পুত্রে আনে করে ধরি | 
আখি পাকল করি বাক্য বলে ক্রোধ করি। 
আরে কানু কি লাগিয়া মৃত্তিকা খাইলে | 
দধি দুগ্ধ থাকিতে মাটিতে মিঠা পাইলে ॥ 
বলিতে লাগিল কৃষ্ণ সভয় নয়ন। 

মৃত্তিকা থাইল হেন বলে কোন্‌ জন ॥ 
রাণী বলে তোমার যতেক সঙ্গ-ভাই। 
আপনি বলাই বলে তোমার জ্যেষ্ঠ ভাই ॥ 
এ বোল শুনি OT বোলে গোবিন্দাই। 
মিথ্যাবাদ দেয় আমি মাটা নাহি খাই ॥ 
কই মাটা খাইল হের মুখ দেখ মা। 

রাণী বলে সত্য যদি তুমি কর হা॥ 

বদন মেলিল প্রভু জগৎ-আধার | 

তথির ভিতরে রাণী দেখিল সংসার ॥ 


(>) প্রার্থনা মঞ্জুর হইল না। 


ভাঁগবত-__মাধবাচার্য্য__১৬শ শতাব্দীর AAS | 


একদিন রাণী যশোদা! জননী 
প্রভাতে কৌতুক fafa | 

নিজ-দাসী যত TESTH রত 
আপনি মথয়ে দধি ॥ 

ক্ষৌম পরিধান ঘন পাশ-টান 
ঘন্মমুখী কুচ দোলে | 

কর-বিগলিত মালতী-মগ্ডিত 
কুণ্ডল চারু বিলোলে ॥ 

দেখি বনমালী ছাড় ছাড় বলি 
ধরিল মস্থন-দড়ি। 

স্তন দিতে পুতে দুগ্ধ উলিতে 
রাণী ata হরি এড়ি ॥ 

পেট নাহি ভরে কোপে দন্ত সারে 
কম্পিত বি্ব-অধরে | 

তাও ভাঙ্গি ননী খাএ চক্ৰপাণি 
Seal লইয়া যায় দূরে ॥ 


হরি উদুখল উপরে বসিয়া | 

মরকট ছাএ সেই ননী খাএ 
ত্ৰাসে পথ-পানে চাহিয়া n 

দুগ্ধ ওলাইয়া যশোদ! আসিয়া 
SAPÉ দেখি হাঁসে। 

দূরে দেখি হরি হাতে নড়ি করি 
ধাএ মারিবার আশে ॥ 

যারে ফোগি-জনে না পায় ধেয়ানে 
তারে ধাএ ব্রজনারী | 

কত কত জন্ম কৈল শুভ কৰ্ম্ম 
কেবা! বলিবারে পারি ॥ 


হরি দেখিয়া হাতে বাড়ি। 


বাল্য-লীলা। 


৭৭৯ 


৭৮০ 


উদৃখলের সঙ্গে বন্ধন। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


গুরুতর শ্রোণি- ভরে মন্দগামী 
পাছে যায় খেদা তাড়ি ॥ 

মুকত কবরী পুষ্প পড়ে ঝরি 
সঘনে নিশ্বাস বয়। 

ঘামে তিতি গেল সর্ধ কলেবর 
তবু লাগি নাহি পায় ॥ 


মাএ পোঁএ দুঃখ উৎকটে। 

কপার সাগর সেই JAAA 
আপনি হইলা নিকটে ॥ 

লাগ পাইয়া রাণী করে ধরি আনি 
ভয় দেখাইল তারে | 

বাহু নাড়ি ঝাড়ি তোলে পাড়ে বাড়ি 
কেবল SSH সারে ॥ 

নীল কমলদল- সম আখি-যুগল 
করে কচালষে (>) তারে। 

হৈল! ত্ৰাসযুত দেখি নিজ XS 
টুসি ate নাহি মারে ॥ 


রানী ফেলাইয়া হাতের বাড়ি। 

আর কর্ম হেন নাহি করে যেন 
বাটিতে আনিল দড়ি ॥ 

পুত্রভাবে তায় বান্ধে যশোদায় 
BAA BHO | 

যত ছিল দড়ি বেড়ি কুড়ি কুড়ি 
ছুই অঙ্গুলি নাহি আটে ॥ 


রঙ্গে We মনে মনে STF | 
শত শত পাশে এক বেড় না আইসে 
কপট-বাঁলক GE ॥ 
সব গোপীগণ হাসে মনে মন 
ঘর-মুখে রাণী ধাএ। 


রগড়ায় মর্দন করে | 


ভাঁগবত-_মাঁধবাচাধ্য-_-১৬শ শতাব্দীর ATS | 


হরিষ-বিশ্য়- বিষাদ-হদয় 
WSEAS লৈয়! যায় ॥ 

শ্রমে TÉ গলে কম্পে কলেবরে 
মুকত কবরী ভারী । 

ঘন বহে শ্বাস করিয়া প্রয়াস 
সত বান্ধিবারে নারি ॥ 


উদৃখলে বান্ধি হরি IH নন্দ ব্রজনারী 
থাকিল! আপন গৃহ-কামে। 

কুবের কুমার ছুই মুনি-শাপে বৃক্ষ হই 
যমন অ EA তারা নামে ॥ 

দেখি তার সেই খানে চিণ্ডিয়া চাহিল মনে 
মুনির বচন সত্য কাষে। 

ধীরে ধীরে ষছুরায় বিহরে মাএর ভয় 
প্রবেশ করিল তার মাঝে ॥ 

একত্রেতে ছুই মূলে atal হরি উনৃখলে 
তেরছ (১) হইয়া রহে CANT | 

দিল এক টান হরি প্রচণ্ড শবদ করি 
যমল ASA ভাঙ্গি পড়ে | 

মুনি-শাপ-বিমোচন ত্যজে বৃক্ষ ছই জন 
fra পুরষ বিছমানে। 

দণ্ডবৎ কায় ক্ষিতি লোটাইয়া করে afo 
প্রভুর চরণ সনিধানে ॥ 


কৃষ্ণ কৃষ্ণ যোগেশ্বর আদি পুরুষবর 
বিরূপ এক আধার | 

স্থল স্থক্ম সত্ব রজঃ পরম কারণ অজ (2) 
কে বুঝিব তোমার বিহার ॥ 

তুমি ভগবান্‌ পতি হের করে! প্রণতি 
পরম HLS TANI | 

যুগে যুগে অবতার অংশরূপে FAL সার 
ইবে তুমি আপনি নিশ্চয় ॥ 


(>) বাকা। (২) যাহার জন্ম নাই। 


৭৮১ 


ষমল-অজ্জুন উদ্ধার। 


যমল-অজ্ঞুনের SE | 


৭৮২ 


(>) 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 

বিশ্বের মঙ্গলধারী রিপুকুল-ক্ষয়কারী 
বঙ্ণুদেব-সুত যদুপতি | 

মুঞি তব F-E ইবে হঙ পরিচিত 
নারদের প্রসাদে মুকতি ॥ 

ভারাবতারণে হরি যাইব গোকুল পুরী 
তবে হব শাপ-বিমোচন। 

তোমার কপার হেতু তরিবারে পাঁপসেতু 
ইবে দেখি তোমার চরণ ॥ 

সবংশে পবিত্র মোর দেখিয়া চরণ তোর 
জানিল করুণাময় তুমি | 

আর কিছু নাহি দায় এই মাগো তুয়া পায় 
জন্মে জন্মে দাস হব আমি ॥ 

চৈতন্ত-চরণ-ধন সার করি আভরণ 
দ্বিজ মাধব রস গানে | 

শ্রীযুত ঠাকুর পণ্ডিত feral হন সুবিদিত 
সোই এই রস ভাল জানে ॥ 


গোঁচারণের মাঠে | 


নিশি-অবশেষ-ক্ষণে বিপিনে ভোজন মনে 
যার যেই নিজ পরিধানে। 

বৎস বাল সহচর বাশী আদি তৎপর 
প্রবোধে বিশাল চারু সানে ॥ 


চলিল যাদব রায় বৎস রাখিবারে। 

শ্যাম-সুন্দর OF AIIE গোক্ষুর রেণু 
ইন্দীবর পরাগ ধুসরে ॥ 

শুনিয়া বিশাল রব বরজ (>) বালক সব 
বৎস লৈয়া ধাএ আওয়ানে | 

কান্ধে fal বেত্র করে বেণুর নিশান পুরে 
রঙ্গে ACH চলিলা যোগানে ॥ 

অসংখ্য গাভীর পাল FRA অবধি বাল 
যার যেই নিজ পরিমিতে। 


ge | 





ভাগবত-_মাধবাঁচাধ্য-_-১৬শ শতাব্দীর AALS | ৭৮৩ 


করিয়া একই যুত হরষিত নন্দস্থুত 
হৈ হৈ রব চারি ভিতে ॥ 

কাচ কাঞ্চন বেড়ি মণি মুকুতায় জড়ি 
অঙ্গে অঙ্গে সহজ SA | 

সুন্দর বনের ফুল বিকশিত বকুল 


আগে আগে ধায় কৃষ্ণ বন দেখিবারে | 
পাছে যায় শিশু সব ছুইবার তরে | 
মুঞি আগে আগে ats শিশুকরে ধরি। 
এ সব কৌতুক করে বিহরে শ্রীহরি ॥ 
কেহ পুনঃ পূরে কেহ বাজায় বিষাণ। 
কেহ পিকরব করি গায় নান! গান ॥ 
পাখীর ছায়ায় কেহ যায় হংস বাড়ি (2) 1 
কেহ বকরূপ হৈয়া যায় গুড়িগুড়ি ॥ 
ময়ুর-পেখমে কেহ নাচে উল্লাসিত। 
মরকটে ধরি কেহ টানে মনোনীত ॥ 
তার সঙ্গে কেহ রঙ্গে দেই লাফ | 

কেহ ভেক হৈয়া সলিলে দেই ঝাঁপ ॥ 
বুক্ষপল্লব ছায়৷ দেখি ঘন হাসে। 
সর্ববজন্ত রব করি (১) বুলে শুনি বাসে ॥ 


ময়ূরের পাখে PS বন্য কুস্থম ফুল 
ধাতু রঞ্জিত কলেবরে | 

কোটি কোটি কাম জিনিঞা লাবণ্য ধাম 
সমূরঙ্গ অধরে বেণু পুরে ॥ 

হত অজগর রিপু বরিষে নীরস বপু 
দেখাইল সব সহচরে | 





৭৮৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


আনন্দিত অনুগত গায় মধুর গীত 
তাহার পীরিতি অনুসারে ॥ 

কেহ বেণু কেহ শু পূরএ পরম রঙ্গ 
ধাওত গাঁওত ব্ৰজ CNTS | 

দ্বিজ মাধব গানে গোপিনী বেঢ়িল কানে 
নয়ন আনন্দ GSC ॥ 


শিশু সঙ্গে রঙ্গে মজিল চিত | 
চরণে চলিল পাল চারি ভিত ॥ 
পালটি চাহি নাহি এক গাই I 
দও্ডপাণি রণে চাহি বেড়াই ॥ 
গোঠের মাঝে রহি বনমালী | 
আয় আয় ডাকে ধবলী কালী ॥ ক্রু ॥ 
মেঘ-গভীর মনোহর বাণী। 
হাম্বারবে CAI ধাইল শুনি ॥ 

পৃষ্ঠে সারি সারি পুচ্ছ এক বয়নে। 
দত্ত Ye (১) তৃণ উদ্ধ শ্রবণে ॥ 
গো গোপ লইয়! বনমালী । 

আপন সুখে করে নানা কেলি ॥ 
হামা রবে গাভী ফুকরে শুনি। 
কৌতুকে দেখে দেব চক্রপাণি ॥ 
হংস সারস শারী শুক পিকে | 
উপহাসে নাচে গায় অধিকে ॥ 
সিংহ ব্যাঘরূপ ফুকরে আগে। 

ভয় দেখায় পাঁছু শিশুভাগে ॥ 

দ্বিজ মাধব কহে বালকেলি। 
চৈতন্য ঠাকুর রসগুণশালী ॥ 


ধেনুক বধ। 


এই সব কুতুহলে শ্রমযুত CHU | 
বৃক্ষতলে ব্লভদ্র থাকেন fom (R) | 
আপনে চরণ চাপে নন্দের সুন্দর gk 








(১) ঘর্ষণ করিয়া = রোমন্থন করিতে করিতে | X শয়ন Staal | 





ভাগবত-_মাধবাচার্য-_-১৬শ শতাব্দীর পূর্ববার্ধ | 


জনে জনে ব্রজশিশু সব [TIANA | 

FIA রচিত করে লৈয়া ধেশুবানে ॥ 
তবে তাহা সভা লৈয়া দেব গোবিন্দাই। 
নবীন পল্লব-শধ্যা রচিল তথাই ॥ 

শয়ন করিল প্রভু ব্রজবাল-সঙ্গে I 

কেহ কেহ চরণ জাতিছে (১) রঙ্গে রঙ্গে ॥ 
কেহ পাশে বসিয়া মধুর গীত গায়। 

কেহ কেহ নব পল্লবের দেয় বায় ॥ 

শ্রীদাম সুদাম কৃষ্ণ স্তোক-নাম লেখা | 
এই সব বালক কৃষ্ণের প্রাণসখা ॥ 


বলিতে লাগিল! তারা বলভদ্র-আগে। 
এক বাক্য বলি ভাই যদি মনে লাগে ॥ 
কথো দূরে আছে এক মহাতাল-বন। 
বড়ই প্রসিদ্ধ তাল কহে সর্বজন ॥ 
বড় বড় ফল তার দেখিতে সুন্দর | 
অমৃত-সমান স্বাদ ধরে বহুতর ॥ 
পাকিয়! পাকিয়া যেই হয় পরিণত । 
সেই সেই খসিয়া পড়য়ে অবিদিত ॥ 
তাহার আমোদে আমোদিত সেই বন। 
বড়ই লুবধ মন না! যায় ধরণ ॥ 

CHAS নামেতে অসুর THA আকার | 
আছয়ে রক্ষক সেই লইয়া পরিবার ॥ 
একে একে বল TH জগতে fates | 
তার তরে প্রাণী মাত্রে না যায় সেই ভিত ॥ 
কহিল তোমারে শুন MÈT নিধনে | 
চল যাই ফল খাই যদি লয় মনে ॥ 
শুনিয়া কৌতুকে মহাবীর হলধর | 
ভকত-পীরিতি হেতু ধাইল ATT ॥ 
বনে প্রবেশিল যেন মত্ত করিবর | 
গাছ নাড়া frat তাল পাড়িল বিস্তর ॥ 


A a সস  -্-স 


(১) টিলিয়া দিতেছে | 


an 


৭৮৫ 


বালকগণের Sta- 
ভক্ষণের আঁকাঙ্কা। 


৭9৮৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


হাওয়া হাণ্ডিয়া (১) তাল পড়ে ছুরছুর ! 
দুরহুরি শব্দ শুনি ধাইল অনুর ॥ 

কে রে কে রে বলি বেগে ধাইল ধেনুক। 
লেখা যোখা নাহি যত ধাইল অস্ত্র ॥ 
ETAT আক্ষেপে মহী করে টলমল | 
স্থাবর জঙ্গম যত কাপিছে সকল | 
আসিয়া দেখিল সেই হলী (2) মহাবীরে | 
সঘনে নিশ্বাস বহে কম্পিত শরীরে ॥ 
উচ্চ নাদ করিয়া পাছর ছুই পায়। 
বুকে এক লাথি মারি বেগে পাছ যায়॥ 
পুনরপি রণমুখে আইসে গর্জিয়া। 
তাহা দেখি বলভদ্ৰ ফিরিল হাসিয়া ॥ 
বাম করে ধরিয়া পাছর দুই পায়। 

BG করি বার কথো (৩) ফিরাইল তায় ॥ 
আছাড়ি ফেলিল এক তালের উপরে | 
ভাঙ্গিয়া পড়িল গাছ সেই মহাভরে ॥ 
ঠেকাঠেকি তালবন পড়ে ভাঙ্গি ভাঙ্গি। 
পড়িল ধেনুক সব শিশু হৈল রঙ্গী ॥ 
ধেন্ুক-নিধন দেখি যত দৈত্যগণ । 
রামকুষ্ণ প্রতি ধাএ করিয়া গর্জন ॥ 
কুতুহলে ছুই ভাই দেখি রিপুভাগে। 
ঠেঙ্গে (৪) ধরি ধরি ফেলে তাল গাছের আগে ॥ 
মরিল অসুর সব ভাঙ্গে তাল-বন। 
একাকার হৈয়া মহী রহিল তখন ॥ 

কাল কাল BATS শ্তামল-বরণ। 
আকাশে হইল যেন নবোদিত ঘন ॥ 
আকাশে থাকিয়া হরষিত দেবগণ। 

জয় জয় নাদে করে পুষ্প বরিষণ ॥ 
কৌতুকে বালক সব ইছিয়! বাছিয়া | 
গন্ধলোভে খাইল তাল উদর ভরিয়া ॥ 





(১) হাড়ির মতন বড় বড়। (২) হলধর -বলরাম। 
(৩) কতেক বার। (৪) পদে। 


ভাগবত -_মাধবাচার্য__-১৬শ শতাব্দীর ALANS । ৭৮৭ 


সেইদিন অবধি বন হইল NSA । 
গতাগতি করে লোক আপন ইচ্ছায় ॥ 
শুনিঞা বিপক্ষ কংস বড়ই চিন্তিত | 
অহর্নিশি তিল এক না পায় পীরিত (>) ॥ 


ধেনুক বধিয়! হলধরে | 

তাল খাওয়াইল সব সহচরে ॥ 
দিবস বুঝিয়া অবসানে। 
চলিলা বালক রাম কানে ॥ 
যছুচান্দ টাচর-কুস্তল BTS | 
বদন প্রসন্ন হসিত মন্দবেণু ॥ 
সঙ্গে সব শিশু পশুগণ | 
আগে আগে চালাএ গোধন ॥ 
ঘন শিঙ্গা পূরে জনে জন | 
নৃত্য গীত বরজ মিলন ॥ 
গোঠে হইতে আইল বনমালী | 
শুনিঞা গোপিনী উতরোলী (2) ॥ 
ধাওত সব গোপীগণ। 
পিয়-ূপ বিরহ-মোচন ॥ 
প্রেমে জননী আলিঙ্গনে | 
করাইল স্নান ভোজনে ॥ 
আনন্দে গোবিন্দ নন্দবাসে। 
দ্বিজ মাধব রস ভাষে ॥ 


(>) tafs | (২) TAI 


কবিচন্দরের ভাগবত | 


এই কবির বিস্তৃত বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের «১৪-৫১১ পৃষ্ঠায় 
wea নিমের অংশগুলি ১০৬১ বাং (-৬৫৩ as) সনের হস্তলিখিত 


পুথি হইতে উদ্ধত হইল। 
রুক্সিণীর রূপ-বর্ণন | 


সখীর ধরিয়া কর PaA বার্যায় (১)। 
রুক্মিণী দেখিয়া সভে অতি মোহ পায় ॥ 
কি কব রূপের স'মা ভূবনমোহিনী। 
মিংহ-মধ্য! বিশ্ব-ওঠী বিদ্ু-বরণী ॥ 
টাচর চিকুরে দিব্য বান্ধিয়াছে ধৌপা। 
মল্লিকা মালতী বেড়া পৃষ্ঠে দোলে ঝাঁপা ॥ 
কপালে সিন্দুর-বিন্দু চন্দনের রেখা | 
জলধর-কোলে যেন টাদ দিল দেখা ॥ 
নয়নে কাজল কাম SH চাপ বাণে। 
চাহিয়া চেতন হরে কে বাঁচে পরাণে ॥ 
চরণে যাবক (২) রেখা বাজন নূপুর । 
চলিতে পঞ্চম গতি বাজে সুমধুর ॥ 


রুঝ্সিণী-হরণ-কালে শ্রীকৃষ্ণের প্রতি 
শিশুপালের ক্রোধোক্তি | 


stata ace শিশুপালের বিবাহের sal স্থির ছিল; কিন্তু রুক্মিণী 

AFEFE মনে মনে আক্ম-সমর্পণ করিয়াছিলেন, তিনি গোপনে শ্রীকৃষ্ণের 
নিকট লিপি প্রেরণ করেন যেন Slee তাহাকে লইয়া যান। সেইরূপ 
করিলে, শিশুপাল Agere কুক্সিণীসহ রথারূঢ় দেখিয়া Se Aal 
করিতেছেন | 

পলায় যতেক সেনা পায়্যা পরাজয় | 

পুরোধা (৩) রাহ্মণ তবে শিশুপালে কয় | 

দৈবেতে সকল হয় দূর কর তাপ। 

সভাই কালের বশ রাজ! তোর বাপ N 





(১) ল্রদ্বখণ করে। (২) আন্তা। (৩) cates | 


ভাঁগবত_ _কবিচন্দ্র-_-১৬শ শতাব্দী ৰ | ৭৮৯ 


দুঃখ শোক ভোগাভোগ ভাগ্যে সব FCT | 
দেশে সাত বিভা দিব চল বাপু ঘরে ॥ 
আর al আনিব আমি বিদর্ভ নগরে ॥ 
শিশুপাল প্রবোধিয়। মহাবীর বলে। 
রণভেরী দামামা দগড় করতালে ॥ 

এক অক্ষৌহিণী বীর সেন! লয়্যা সাথে । 
ধনুর্বাণ খড় DÉ ল়্যা চাপে রথে ॥ 

অতি বেগে বায়ুপথে রথখান যার । 
কুব্সিণী সমেত কৃষ্ণে দেখিবারে পায় ॥ 
ওরে দুষ্ট ভর তুই পালাইবি কো”1। FRCS SS FA | 
ঘুচাব সকল গর্ব কাটি তোর মাশা। 

বিধি বাম নিকট মরণ তোর eta 

যেমত WA FS কাকে লয়্য| EA ॥ 

প্রাণ বাচাইবি যদি ছাড়্যা যারে বেটা | 
ধনু ফেল্যা পাল! SF দীতে কর্য! কুটা | 
সমর বিষম বড় CHAI বিনে নয় | 

বনে বনে শিশু সঙ্গে গরু চরা নয় ॥ 
যশোদার ঠাঞ্জি তথা যত শান্তি পাত্যে। 
গোয়ালার ঘরে ননী চুরি কর্যা ATST ॥ 
খাইয়া গোপের অন্ন অহঙ্কার বড় | 

মোর কাছে ওরে মূঢ় অহঙ্কার ছাড় ॥ 
গোপের ঘরে ভার বয়্যা কান্ধ SMH AM | 
গোপের মায়্যার কাছে তুমি বড়ই অনুর (>) N 
না বুঝিয়া লোক সব ভক্তি করে তোরে | 
দেবান্থর নরে কেবা মায়্যা কান্ধে করে ॥ 
এই মত গোবিন্দেরে দেই কত গালি। 
রুষ্ষিণীরে উপরোধ করে বনমালী ॥ 

কৃষ্ণ কহে বার বার নিন্দা কর মোরে | 
তোর ভগিনী মোর সঙ্গে শুনরে পামরে ॥ 
জন্মে জন্মে রুক্মিণীর আমি সে জীবনে | 
তোর বোলে শিশুপালে ভজিব কেমনে ॥ 
গোপীদের কথা সব তুঞি কেমনে জানিবি। 
অজ্ঞান পামর তুঞি মোরে কি চিনিবি ॥ 


faa জল-পানে বালক- 
গণের মুচ্ছ। 


শ্যামদাসের ভাগবত | 





গোবিন্দ-মঙ্গল | 


এই গ্রন্থকার তিন শত বৎসরের উদ্ধকাল হইল জীবিত ছিলেন। 
মেদিনীপুর জেলার কেদারখণ্ড পরগণার হরিহরপুর গ্রামে ইহার জন্ম। 
এই গ্রাম মেদিনীপুর হইতে ১৬ মাইল পূর্বে অবস্থিত । এখানে কবির 
বংশধরগণ এখনও বাস করিতেছেন । দুঃখী শ্যামদাস কায়স্থ ছিলেন এবং 
ইহার অনুবাদিত সমগ্র ভাঁগবতের পুথি বিগ্রহরূপে পূজা পাইয়া থাকে | 
কবির বংশায়গণ গুরুগিরি করিয়া থাকেন ; ইহাদের উপাধি ‘অধিকারী’ । 

শ্রীযুক্ত ঈশানচন্ত্র TY মহাশয় এই পুস্তক ১৮০৮ শকে প্রকাশ করেন। 


কালিয়-দমন। 


শুকদেব বলে বাণী শুন নৃপ-চুড়ামণি 
চিত্ত নিবেশিয়া হরি-কথা। 

ভুবন-মঙ্গল নাম সদাই আনন্দ-ধাম 
পতিত-পরমপদ-দাতা ॥ 

সে প্রভু পরম রঙ্গে ব্রজশিশুগণ সঙ্গে 
গোষ্ঠ-ক্রীড়া করেন কাননে | 

শিশু যত সঙ্গে ছিল Paty আকুল হৈল 
চলে সবে জল অন্বেষণে ॥ 

নিকুঞ্জে না নীর পেয়ে সর্ব শিশু গেল ধেয়ে 
যে দিকে আছএ কালিন্দিনী। 

মহাহৃদ উচ্চ তট কালিদহ-কুল-ঘাট 
নীর না পরশে সুর মুনি ॥ 

দৈবের সে নিবন্ধন খণ্ডিবেক কোন্‌ জন 
শিশু সব সেই ঘাটে গেল। 

et আকুল হৈয়া জল পান কৈল গিয়া 
কূলে উঠি বালক ঢলিল i 

কালিন্দীর কূলে গিয়! দেখে স্তাম বিনোদিয়া 
গরল বহিছে fest | 


ভাগবত-_ _-১৬শ শতাব্দী | 


দেখিয়া বিস্রয়-মতি অখিল ভুবনপতি 
মধু-দৃষ্টে করে নিরীক্ষণ ॥ 

কৃষ্ণের অমিয়া-দিঠে বালক সকল উঠে 
কাচা ঘুমে যেন জীয়াইল। 

উঠিয়া চৌদিকে চাই আলম্তে ছাঁড়িল হাই 
আখি মেলি গোবিন্দে দেখিল ॥ 

জীয়ায়ে বালকগণে শ্রীকৃষ্ণ ভাবিল মনে 
হেন জল আছে যমুনায় । 

গরল জলের মাঝে দুর্জয় ভুজঙ্গ আছে 
নীর মধ্যে না রাখিব তায় ॥ 

দেবতা কিন্নর নর দশ দিক্‌ চরাচর 
কেহ না করএ জলপান। 

দৈত্য দলিবার ভার হইয়াছি অবতার 
ভারাবতারণে ভগবান্‌ ॥ 

এতেক ভাবিয়া মনে ব্রজের বালক সনে 
সঙ্গে করি লয়ে গেল NA | 

গোবিন্দ-মঙ্গল পোথা ভুবনে দুর্লভ কথা 
শ্ৰীমুখ (১) নন্দন গায় সারে ॥ 

গুন নৃপমণি পুরাণ-কাহিনী 
কৃষ্ণের বালক-খেল!। 

জীয়ায়া বালকে ক্রীড়ায় কৌতুকে 
সে দিন মন্দিরে গেলা ॥ 

রঙ্গনী-প্রভাতে ব্রজশিশু সাথে 
সাজিয়৷ সুন্দর শ্যাম | 

CHR লয়ে বনে গেল শিশু সনে 
গৃহে রাখি বলরাম ॥ 

শিশু সঙ্গে কানু পুরে শিঙ্গা বেণু 
আগে চালাইয়া পাল। 

ক্রীড়া অনুসারে কালিন্দী-কিনারে 
FARTA নন্দ-হুলাল ॥ 


(১) কবির পিতার নাম--শ্রীমুখ | 


৭৯২ 


কালিয় হৃদে FR | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সুকোমল তৃণে চরে গাভীগণে 
বমুনা-পুলিন-বনে। 

শিশু সঙ্গে করি চলিল! মুরারি 
কালি দলিবার মনে ॥ 


কালিন্দীর কুলে কদম্বের মূলে 
উপনীত শ্যাম রায়। 

কদম্ব উপর উঠি গদাধর 
কালিদহ পানে চায় ॥ 

কালি দলিবারে ভাবিল অন্তরে 
কালিয়া-সুন্দর হরি | 

কদম্বের ডালে বলি কুতূহলে 
দিঠে গীতাম্বর পরি ॥ 

একে দে চিকণ কালিয়া বরণ 
তাহে নানা মণিহার | 

কত বিধুবর মুখ মনোহর 
নাশ করে অন্ধকার ॥ 

পুরাণ-বচন শুনহ রাজন 
কহি যে তোমার স্থানে । 

গোবিন্দ-মঙ্গল কারুণ্য ১) কেবল 
শ্রীমুখ-নন্দন গানে ॥ 


শুন রাজা পরীক্ষিত কহি যে তোমারে। 
কদধ্বের আগডালে চড়ে নটবরে ॥ 

চরণ নাচায় কৃষ্ণ দোলায় সুধীর | 
তাঁগুব ক্রীড়ার কৃষ্ণ পরম শরীর ॥ 
নাচিতে নাচিতে কৃষ্ণ মারে এক NF | 
কৌতুকে পড়িল কালিদহে দিয়া ঝাঁপ ॥ 
কমল-কেশর মধ্যে রহে শ্ঠামরায়। 
মনুষ্য বলিয়া সে ভূজঙ্গগণ ধায় ॥ 
কমল-কেশরে নাচে VHT গোপাল | 
আসিয়! FERTA বেড়ে ভূজঙ্গম-জাল ॥ 


(১) করুণরসপুর্ণ। 


ভাঁগবত- শ্ঠামদাঁস__১৬শ শতাব্দী । ৭৯৬ 


কেহ অঙ্গে বেড়ে কেহ করয়ে দংশন। 
HS ভাঙ্গি দস্তহৃত কত নাগগণ I 

কোন সর্প মৈল কেহ তেয়াগিল জ্ঞান | 
রাজারে কহিতে কেহ করিল প্রয়াণ ॥ 


শুন শুন কালিয় ভূজঙ্গ-অধিকারী | 
নিবেদন করি রাজা তোমা বরাৰরি ॥ 
এক গোটা মনুষ্য আসিয়া Soles | 
কমল-কেশর মধ্যে নাচে মনোরথে ॥ 
ভাঙ্গিয়া ফেলিল যত কমলের TA | 
তাহার প্রতাপ রাজা! না যায় সহন ॥ 
তার ষত মৰ্ম্মস্থানে (১) দংশন FIR | 
কিঞ্চিৎ তাহার ot ভেদিতে নারিনু ॥ 
মণি উড়িল (২) হের দেখ বিদ্যমান | 
wars হৈল কেহ ত্যজিল পরাণ n a 
কুলিশ জিনিয়া যেন শরীর তাহার | 
যত নাগগণেরে লাগিল চমংকার ॥ 
এত শুনি কালিয় ক্রোধিত হইয়া ধায়। 
গোবিন্দ-মঙ্গল দুঃখী শ্যামদাস গায় ॥ 


দূতের বচন শুনি কোপযুক্ত ফণীমণি 
সাজিল কালিয় বিষধর | 

আজ্ঞা দিল নাগগণে চলে সবে ততক্ষণে 
শঙ্খচূড় কুমুদ প্রথর ॥ 

নীল পীত pare কর্কট কালির বেটা 
অষ্ট নাগ সঙ্গে করি ধায়। 

THAT FARA মুণ্ড অগ্নি যেন জলে তুণ্ড 
গরল উদ্‌গারে রসনায় | 

শ্বাস ঘন ফুফুৎকার বিষে দিশে অন্ধকার 
দুকুল Tl যুড়ি যায়। 


(>) আয়ুর্বেদ মতে মনুষ্যদেহে কতকগুলি নির্দিষ্ট স্থান আছে, 
তাহাতে ANS করিলে AIA প্রাণ-রক্ষা কঠিন হয়। 
(২) খুলিয়া পড়িল (?) 


১৩ 


৭৯৪ 


কৃষ্ণ-অদর্শনে বালক- 
গণের ক্রন্দন। 


CASA ও অপর পৃশু- 
ABTA কাতরত| | 





বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কমল-কেশর মাঝে দেখি নটবর রাজে 
বিষ ছাড়ে গোবিন্দের গায় ॥ 

কৃষ্ণের লাগিল রঙ্গ ভুজঙ্গে জড়িত অঙ্গ 
দমন করিতে oe কালি। 

DSR সুধাময় জীব-ভয় তরে তায় 
তুবন-পাবন বনমালী ॥ 

তারে কি করিবে ফণী কৌতুকে গোকুলমণি 
সপ মধ্যে রহে নারায়ণে। 

না দেখি বালক যত হৈল যেন মৃত্যুবত 
কান্দে সবে গোবিন্দের গুণে ॥ 

ওহে প্ৰাণবন্ধু শ্যাম আজি বিধি হৈল বাম 
গোপপুরে হেন লখি (১) মনে। 

হেন বুদ্ধি দিল কেব! অনাথ করিয়া সবা 

*  কালিদহে ঝাপ দিলে কেনে ॥ 

তোমার গুণের কথা ভাবিতে মরমে ব্যথা 
মরিব তোমারে না দেখিয়া | 

নন্দ আদি যশোমতী হইবেক আত্মঘাতী 
কেমনে সে বান্ধিবেক হিয়া ॥ 

আম! সবা লয়ে সঙ্গে বনে কে আসিবে রঙ্গে 
ক্ষুধায় কে দিবে অন্ন পানী। 

দেখা দিয়া রাখ প্রাণ হেদে হে সুন্দর কান 
যশোদা-জীবন যাহুমণি ॥ 

আজ তোমা না দেখিলে পশিব কালিন্দী-জলে 
ওই কালি খাউক সবারে। 

কান্দে গোবিন্দের মোহে সৰ্ব্বাঙ্গ তিতিল লোহে 
গড়াগড়ি যায় নদীতীরে ॥ 

না দেখিয়া কালা ere তৃণমুখে কান্দে CHF 
বাছুরি না করে পয়ঃপান। 

কালিদহে কৃষ্ণ দেখি উভমুখে কান্দে পাখী 


বন জন্ত না৷ ধরে পরাণ ॥ 


(১) লক্ষ্য করি -অনুমান করি। 


ভাগবত-- শ্যামদাস--১৬শ শতাব্দী | 


তরু লতা আদি তৃণ জল ত্যজি কান্দে মীন 
কালিন্দী কাতর অতিশয় | 

দেখিয়া কৃষ্ণের রীতি ব্রহ্মা আদি স্থরপতি 
কান্দে দেব আকুল হৃদয় ॥ 

দশ দিক্‌ চরাচর কান্দে হৈয়া সকাতর 
দয়ানিধি গোবিন্দের গুণে | 

গোকুল নগরে ওথা পড়িল প্রমাদ-কথ! 
অমঙ্গল দেখে গোপগণে ॥ 

দুঃখা শ্যানদাস কয় শুনিলে জনম নয় 
এই কথা তুবন-পাবন। 

শুনহ সংসার সুখে নাম গুণ গাও মুখে 
কলি ভবে পাবে উদ্ধরণ ॥ 


আজ কেন চঞ্চল TA | 
না জানি কি হৈল বনে দুঃখিনী-জীবন ॥ ধুয়া ॥ 


শুন রাজা! পরীক্ষিত কহি যে তোমারে | 
অমঙ্গল দেখে লোক গোকুল নগরে ॥ 
উক্কাপাত দিবসে উদয় Gas | 

সঘনে অঙ্গার-বৃষ্টি চতুদ্দিকে হয় ॥ 
নন্দের মন্দির বেড়ি রক্ত বরিষণ। 
প্রাচীরে উলুক বৈসে দেখে সর্বজন ॥ 
যশোদার মুখে মুখে কাক ডাকে ডাক। 
নগরে ক্রন্দন করে শিবা ঝাঁকে বাক॥ 
কুকুর ক্রন্দন-গীত গায় সেই কালে। 
দিনে খসি পড়ে তার! অবনী-মগুলে ॥ 
হেন অমঙ্গল দেখি নন্দ যশোমতী | 
গোপগণে ডাকি নন্দ করেন যুকতি ॥ 
শুন গোপগণ কেন দেখি হেন AR | 
গোকুল নগরে আজি রক্তাঙ্গার বৃষ্টি ॥ 
শৃগাল SSA কান্দে নগর ভিতরে | 
দিবসে নক্ষত্র পড়ে ধরণী উপরে ॥ 
হেন অমঙ্গল আমি না দেখি কখন। 
কহিল যে কিছু পূর্বে গৰ্গ তপোধন ॥ 


৭৯৫ 


দ্বেবগণের ক্রন্দন | 


গোকুলে অমঙ্গল। 


৭৯৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 
হৃদয় কম্পয়ে মোর বিদরে পরাণ। 
না জানি aq বনে কিবা অকল্যাণ ॥ 
কান্দিয়া বিকল নন্দ যশোদা রমণী | 
রোহিণী সুন্দরী আদি যতেক গোপিনী ॥ 
বলরামে কোলে করি কান্দে বজনাথ | 
কৃষ্ণের কি তৈল বলে গোকুলে উৎপাত ॥ 


অনন্ত পুরুষ বল্যা (১) ভাবিল হৃদয়। 
অন্তরে জানিয়া তত্ব গোপগণে কয় ॥ 
চল সবে যাব বনে কষ্অন্েষণে | 
দৈত্য দানব বুঝি কৃষ্ণে পাইয়া বনে ॥ 
একক দেখিয়া কৃষ্ণে আমি নাই সঙ্গে। 
প্রবৃত্ত হয়েছে সবে ঘোর রণ-রঙ্গে ॥ 
না কর বিলম্ব চল শীঘ্রগতি ধেয়ে | 
মন্দিরে আনিব কৃষ্ণ তলাস করিয়ে ॥ 


অনন্ত-বচনে নন্দ আহীরী সকল (২)। 
রামে আগে করি চলে হৃদয় বিকল ॥ 
লোহেতে atts আখি পথ নাহি দেখে। 
কৃষ্ণের লাগিয়া তার! মহা মনোহ্ঃখে ॥ 
কোন্‌ পথে গেল কানু কহ বলরাম। 
কোথা গেলে পাব পুক্র নব ঘন-শ্যাম ॥ 
বলরাম বলে সভে স্থির কর প্রাণ। 
এখনি পাইব FE কমলনয়ন ॥ 
বলরাম বলে PS গেছে এই ATA | 
বাছুরী বালক সঙ্গে গেছে ACA যুথে ॥ 
সুকোমল তৃণে BP গেছে বৎস গাঞি। 
নাদ মুত্র পড়িয়াছে দেখ ঠাঞি Sth | 
হের দেখ কৃষ্ণপদ ধরণী উপর | 
ধ্বজবজ্রাঙ্কুশান্থুজ-চিহ্ন মনোহর ॥ 

এই পথে গেছে কৃষ্ণ ইথে অন্ত নাই | 
চলিল গোয়াল! সব সেই পথ বাই ॥ 


(>) অনস্তদেব বলরাম | (২) গোপগণ। 


hob | 81৮1৮ | ehk Lojd 





‘TIA 93"Id 


ভাঁগবত- শ্যামদাঁস__-১৬শ শতাব্দী | ৭৯৭ 


যাইতে দেখিল কত দূরে CARNA | 
যমুনার তটে পড়ি কান্দিছে ছাওয়াল ॥ 
সবে মেলি গেল তবে FULIA তলে | 
দেখিল কালিয়া কৃষ্ণ কালিন্দীর জলে ॥ 
দেখিল দিয়াছে কৃষ্ণ কালিদহে ঝাঁপ। 
ভূমিতলে পড়ি নন্দ যশোদা বিলাপ ॥ 
ধন্য শুক পরীক্ষিত ভাগবত বাণী। 
দুঃখী শ্যামদাসে পার কর তরঙ্গিণী N 


কালিদহে কৃষ্ণ না দেখি যশোমতী চন্দ্ৰমুখী যশোদার বিলাপ। 
যেন বজ্জরাঘাত পড়ে শিরে। 
ধরণীতে পড়ি কান্দে কেশপাশ নাহি বান্ধে 
তন্তু তিতে নয়নের নীরে ॥ 
আরে বাছা যাছরায় অনাথ করিয়া! মায় 
জলে ঝাপ দিলি কার বোলে। 
কি করিব কোথা যাব কোথা গেলে ভেট পাব (১) 
প্রাণ পুড়ে ক্ষণে না দেখিলে ॥ 


অনেক কামনা! করি আরাধিয়া হরগোরী 
তোম! পুত্র পাইয়াছি কোলে। 

আজি বিধি ভেল বাম আমায় এড়িয়া শ্যাম 
ঝাপ দিলে কালিন্দীর জলে ॥ 

পাপিষ্ঠ কংসের দূত আইসে যায় শত শত 
তোমারে সে বৈরি ভাব করি | 

দৈত্য-দানবগণে প্রকারে বধিলে বনে 
তাল ভোগে (২) ধেন্থুক সংহারি ॥ 

গুণনিধি যাদু মোর বদন-চন্ত্রম। তোর ` 
এ তিন ভুবন আলো FTA | 

তিলে না দেখিলে কানু ধরিতে না পারি wy 
আজি বিধি বাম হৈল মোরে ॥ 

তোমার বিচ্ছেদে প্রাণ বুক বিদরিয়! জান 
নয়নে না পাই দেখিবারে। 

(>) দেখা পাব। 


(২) তাল-তক্ষণ উপলক্ষে | 


৭৯৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পাপ প্রাণে Teal কাষ পশিব কালিন্দী-মাঝ 
A কালি খাউক আমারে ॥ 
নন্দের শোক | কান্দে নন্দ ব্রজনাথ শিরে মারে করাঘাত 
কোথা গেল পুত্র যাদুমণি। 
তোমার গুণের কথা ভাবিতে অন্তরে ব্যথা 
তব শোকে ত্যজিব পরাণি ॥ 
শিশুকাল হৈতে যত গুণ সে ম্মরিৰ কত 
নানা কৰ্ম্ম করিলে গোকুলে | 
পুতনা শকট তৃণ ভাঙ্গিলে যমলার্জুন 
বৎস বক বিপিনে বধিলে ॥ 
দুর্জয় অঘার ঠাঞি এড়াইলে গোবিন্দাই 
বিক্ৰমে বিশাল are মোর | 
গর্গমুনি যে বলিল সে সব প্রত্যক্ষ হৈল 


মরিব না দেখি মুখ তোর ॥ 


অপরাপর গোপ-গোপী গোপ গোপী আদি যত সবে হৈল মৃত্যুবত 
ও রাধিকার শোক । রাধিকার কাকুতি অপার | 
সাধ করিয়াছি মনে মরিব তোমার সনে 
ন! বঞ্চিহ নন্দের কুমার ॥ 
গোধন লইয়া বনে যাও আইস শিশুসনে 
দেখিয়া উষত (১) বালি aca | 
রূপে গুণে অনুপম তুমি রসময় শ্যাম 


নিরাশ না কর গোপীগণে ॥ 

গোপ গোগী আদি শিশু কৃষ্ণগুণে কান্দে পণ্ড 
ফণি-মধ্যে দেখিয়া গোপালে। 

তবে নন্দ যশোমতী নিরূপণ করে যুক্তি 
ঝাপ দিব যমুনার জলে ॥ 


ইহা দেখি হলপাণি অনন্ত-মহিমামণি 
অন্ত্য্যামী পুরুষ প্রধান। 


ভাগবত- শ্যাঁমদাঁস--১৬শ শতাব্দী | 
ইঙ্গিত বুঝিয়া মনে প্ৰবোধে গোয়ালাগণে 
শুন সবে স্থির কর প্রাণ ॥ 
কালিয়ে দমন করি এখনি আসিবে হরি 
কূলে বসি দেখ সর্বজন | 
গোপ গোপী প্রবো ধিয়া গোবিন্দ বদন চাইয়া 


বলরাম ডাকে ঘনে ঘন ॥ 


হেদেহে দয়াল হরি আকুল গোকুল পুরী 
মৃতকল্প নন্দ যশোমতী | 

শীঘ্র আসি দেহ দেখা গোপ গোপী কর রক্ষা 
মায়া পরিহর যদুপতি ॥ 

অখিল ভুবনপতি বলা বোলে অবগতি 
গোপগণে কাতর দেখিয়া | 

দুঃখী শ্বামদাস গানে ঠেলি ফেলে ফণিগণে 
কালিমুণ্ডে চড়ে বিনোদিয়া ॥ 


গোকুল আকুল দেখি নন্দের গোপাল। 
ঠেলিয়া ফেলিল যত ভূজঙ্গম-জাল ॥ 
কেবল কুলিশ-অঙ্গ কমল-লোচন। 
শরীর বাড়িল fate পড়ে নাগগণ ॥ 
কালিয় প্রবল খল জন্ম অনুসারে | 
অনেক দংশন কৈল কৃষ্ণ-কলেবরে ॥ 
অমিয়-সাগর কৃষ্ণ দীন দয়াময় | 
বন্র-অঙ্গ ঠেকি দস্ত খণ্ড খণ্ড হয় ॥ 
কালির বদন দিয়া! বিষ রক্ত পড়ে। 
কৌতুক করিয়! কৃষ্ণ তার মুণ্ডে চড়ে ॥ 
গুরুতর ভার কৃষ্ণ কালির উপরে | 
চক্রাকার হইয়া কালি জলমধ্যে ফিরে | 
কালির সহস্র মুণ্ডে ফণা পসারিয়া। 
মুণ্ডে মুণ্ডে নাচে রঙ্গে শ্যাম বিনোদিয়া ॥ 
Beal MN বলে কৃপাময় TANTA | 
রুষ্-মুখ দেখি গোপ গোপী প্রাণ পায় n 


ADO 


বলদেবের আঙ্বাস- 
দাশ। 


কালিয়-মন্তকে কৃষ্ণ | 


বুষ্ণ-সন্দর্শনে আনন্দ | 


কালিয়-নিগ্রহ ; 


নাগপত্রীগণের কৃষ্ণ- 
আরাধন!। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কালির উপর নাচে গদাধর 
পরম আনন্দ সুখে | 

ঝলকিত তনু নটবর WY 
মুরলী বাজায় মুখে ॥ 

যশোমতী নন্দ দেখিয়া গোবিন্দ 
আনন্দ বাড়িল মনে | 

গোপ-গোপীগণ মুখ দরশন 
মধুর মঙ্গল-গানে ॥ 

তবে ফণীমণি গুরু ভার গণি 
মণি উড়িল শিরে | 

নাকে মুখে লাল নিকলে গরল 
জলে চক্রাকার ফিরে ॥ 

প্রভু-পদ-ভরে ডুবিতে না পারে 
পলাইতে নাহি পারে। 

পতিতপাবন ছুষ্ট-নিবারণ 
না ছাড়ে গোবিন্দ তারে ॥ 

কালিয় চঞ্চল হৃদয় বিকল 
বল বুদ্ধি দূরে গেল। 

মৃতবৎ কালি দেখি বনমালী 
কিঞ্চিৎ উল্লাস ভেল | 


কালির রমণী কুষ্ণপরায়ণী 
শুনিয়া এ সব বাণী। 

পাদ্য অর্ঘ্য থালী রদ্ব-দীপ জালি 
দিব্য পদ্ম-মালা আনি ॥ 

নাগ-নারী যত. গতি করি দ্রুত 
বেড়িয়া গোবিন্দ-্টাদে। 

ও পদ পূজিয়া atts করিয়া 
চরণে পড়িয়া কান্দে ॥ 

করি প্রণিপাত হৈয়া যোড়-হাত 
স্তুতি করে নাগ-রাণী। 

গোবিন্দ-চরণে দুঃখী শ্যাম ভণে 
গোবিন্দ-মঙ্ল-বাণী ॥ 


ভাগবত-_-শ্টামদাস--১৬শ শতাব্দী । 


রাধিকার বারমাস্তা] | 


তাদ্রমাসে হরিজন্ম ভূভার-তারণে। 
তব্‌ বিরিঞ্চির ভাব করিতে পালনে ॥ 
ভাগ্যবস্ত নন্দ-গৃহে দেখি শ্রাম TA | 
ভাব কৈনু তজিব কৃষ্ণের রাঙ্গ। পায়। 
উদ্ধব, ভরম ভাঙ্গিল। (১) 
তকত-বৎসল হরি মথুরায় রহিল ॥ 


আশ্বিনে অস্থিকা-পুজ| এই তিন পুরে | 
আমরা আরো পি ঘট যমুনার তীরে ॥ 
অখণ্ড AFA অগুরু FAA | 
অনেক আরতি Cex গৌরী ভ্রিলোচনে ॥ 
উদ্ধব, অনেক ভাগ্যের FTA | 
অন্বর হরিয়! আজ্ঞা দিল! গোপীকুলে ॥ 


কাণ্তিকেতে কল্পতরু-মূলে চিন্তামণি | 
কুনতক্রীড়া-কৌতুক কহিতে নাহি জানি ॥ 
কত রঙ্গ জানে কৃষ্ণ কিশোর শরীর । 
কষ্ট দিলে যেন দহে কমল শিশির ॥ 
উদ্ধব হে, কহ কি করি উপায় | 
কমললোচন FH কৃপা করে যায় ॥ 


মার্গেতে গহন বনে প্রিয়ার বিচ্ছেদে । 
আকুল হইয়! বুলি শোক গদগদে ॥ 
আপনি আপনাগুণে fora দিল! দেখা। 
অনজ-সাগরে হে আমরা পান রক্ষা ॥ 
উদ্ধব, আর কি গোকুলে। 
আশ! পূর্ণ করি কিবা দেখিব গোপালে n 


পৌষে প্রবল শীত পবন প্রবলে। 
পাতিয়! পক্কজপত্র শুতি মহীতলে ॥ 
প্রতুর পীরিতি প্রেম মনে মনে গণি। 
প্রতি বোলে পুড়ে মোরে পাপ ননদিনী ॥ 


‘(১) আমার ভ্রম ভাঙ্গিয়া গেল, কৃষ্ণ আসিলেন না । 


১৬১ 


৮০২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


উদ্ধব, প্রিয়া গুণনিধি। 
পাইন পরশমণি বিড়ম্বিল বিধি | 


মাঘেতে মাধব সঙ্গে এ মণি-মন্দিরে | 

মহারঙ্গে রমিব মানস নিরস্তুরে ॥ 

মাধবী মল্লিকা লতাকুঞ্জের ভিতরে | 

মনে না জানিল হরি যাবে মধুপুরে ॥ 
Baa, মরিহে বুঝিয়া | 
মনে করি মরিব মাধব স্মঙরিয়! (>) ॥ 


ফাল্গুনে ফুটিল ফুল দক্ষিণ পবনে | 
ফাগু থেলে নন্দলাল প্রফুল্ল কাননে ॥ 
ফুলের দোলায় দোলে শ্যাম নটরায়। 
ফাগু মারে গোপিনী মঙগল-গীত গায় ॥ 
উদ্ধব, ফাটিয়া যায় হিয়া | 
ফুকুরি ফুকুরি কান্দি শ্যাম স্মঙরিয়া | 


চৈত্রেতে চাতক পক্ষী ডাকে মন্দ AY | 
সচেতন না ACS অঙ্গ না দেখিয়! TH ॥ 
চিত্ত নিবারিব কত বিরহ-ব্যথায়। 
চিতা যেন দহে দেহ বসন্তের বায় N 
উদ্ধব, চিত্ত ছল ছল'করে। 
চঞ্চল চড়ই যেন পড়িয়া পিঞ্জরে | 


বৈশাখে বিষের বাণে মলয়ের বায়। 
বিরহী বিকল করে কোকিলের রায় (২)॥ 
বাসা ভাঙ্গি বল্লকী করিব তোরে দূর | 
বন্ধুরে আনিয়া দেহ গিয়া মধুপুর ॥ 

উদ্ধব হে, বিশ্মরণ নয়। 

বুকেতে বিষের শেল বাহির না হয় ॥ 


জ্যৈষ্ঠেতে যমুনা-জলে যাদব-সংহতি । 
জল-কেলি করে রঙ্গে যতেক যুবতী ॥ 


(২) রবে। 


ভাগবত- রঘুনাথ ভাগবতাচাধ্য__রচনাকাঁল ১৫১০-১৫১৫ খুঃ। ৮০৩ 


জল ফেলি মোরে গোপী গোপালের ote | 
যৌবন-চুম্বন-ধন যাচে যদুরায় ॥ 

উদ্ধব, TS দুঃখ উঠে মনে | 

জীবন্ত থাকিতে মর! গোবিন্দ-বিহনে ॥ 


আধাড়ে আঙ্গিনা রসে Sifax শুতিয়া | 
আমার শিয়রে আসি স্যাম বিনোদিয়! ॥ 
আলিঙ্গন দেই মুখে বুলাইয়! হাত। 
উঠিয়া আকুল Czy কোথা প্ৰাণনাথ ॥ 
উদ্ধব, অনেক যন্ত্ৰণা | 
অধিক আশের দোষে এত বিড়ম্বন৷ ॥ 


শ্রাবণে সরস রস বরষা বিপুলে। 
সরসিজ বিকশিত ষট্পদ হিল্লোলে ॥ 
সুখ বৈভব সব গেল শ্যাম সঙ্গে | 
aia শ্ঙরি কান্দি এ ভব-তরঙ্গে ॥ 
দুঃখী শ্যামদাস পায় | 
চিত্ত দৃঢ়াইলে গোপী পাবে শ্যাম রায় ॥ 





রঘুনাথের ভাগবত | 
কৃষ্ণ-প্রেম-তরঙ্গিণী | 
রঘুনাথ ভাগবতাচাধ্য, মহাপ্রভুর সামসময়িক ব্যক্তি । Fea 
কবিরাজের চৈতন্ত-চরিতামৃত, কবিকর্ণপুরের গৌরগণোদ্দেশ প্রভৃতি 


পুস্তকে এই অনুবাদের উল্লেখ আছে। সাহিত্য-পরিষৎ এই পুস্তকখানি 
প্রকাশ করিয়াছেন। 


শ্রীকৃষ্ণের রূপ ও বংশীবাদনের প্রভাব | 
বাম বাহু ধরি বাম কপোল-মগুলে। 
ললিত চলিত wa মুরলী অধরে ॥ 
বেণুরন্ধে, বিলোলিত কোমল অস্গুলি। 
gara বাজান বেণু শ্রীল বনমালী ॥ 
সিদ্ধ-বধূগণ তার সঙ্গে সিদ্ধগণ। 
সুরছি পড়য়ে রহে হয়ে অচেতন || 


৮০৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বিগলিত নিবীবন্ধ কামে বিমোহিতা | 
লাজে ভয়ে ব্যাকুলিতা৷ সিদ্ধের বনিতা I 
শুন শুন গোপী আর বড় AES । 
করয়ে মোহন লীল! সদা AAFS ॥ 
অচল তড়িত তৃণ উরে হার হাসে। 
SANS জনার দুঃখ কটাক্ষে বিনাশে ॥ 
যখন বাজায় বেণু ওঁ বুন্দাবনে। 
যুথে যুথে মুগ বুষ মিলয়ে গোধনে ॥ 
শ্রবণ তুলিয়া! দন্তে তৃণ ধরি রছে। 
চিত্রের পুতলী যেন প্রভু-মুখ চাহে ॥ 
নব দল ময়ূর চন্দিকা চারু কেশ। 
বিচিত্র পল্লবে চারু ধরে মন্দ বেশ ॥ 
যখনে মুকুন্দ বেণু বাজার মধুর । 
তখনে সকল নদীর গতি হয় দূর ॥ 
হরিয়া চরণ-রেণু আনিবে NI | 
এই মনে ভাবিয়া থাকয়ে নদীগণে ॥ 
শিশুগণে নিজগুণ গায় চারিপাশে। 
বনে বনে বিহার করয়ে নটবেশে ॥ 
নাম ধরি যবে বেণু ডাকে বড় ঘনে। 
তখনে প্রাণীর ধর্ম হয় তরুগণে ॥ 
সর্বভূতে বৈসে হরি প্রভু দয়াময়। 
লতাবলী প্রকট করিল অতিশয় ॥ 
প্রেমভরে পুলকিত মধু-ধার! WE | 
ভক্তের লক্ষণ ধরি তরু লতা রহে ॥ 
দিব্যগন্ধ তুলসী ললিত বনমালে। 
অলিকুল বেণুরব করে অনুকূলে ॥ 
মোহন তিলক বেণু পুরয়ে সন্ধানে | 
হংস সারস আলি মিলয়ে তখনে ॥ 
জলচর বেণুরবে হঞ! বিমোহিত | 
সরোবর তেজিঞ! দাণ্ডায় চারিভিত ॥ 


সুদিত নয়ন করে চিত্ত সমাধান। 
নিঃশব্দে রহে কৃষ্ণ করিয়া ধেয়ান ॥ 


ভাগবত-_রঘুনাথ ভাগবতাচাধ্য-_ রচনাকাল ১৫১০-১৫১৫ W1 ৮৭৫ 


শুন Seay আর বাঁচত্র FATA | 

রাম কৃষ্ণ রহে তথা তট-উপবনে ॥ 
বেণুরবে ত্রিজগৎ করে হরযিত | 
তখনে মেঘের গতি মন্দ গরজিত ॥ 
ঈশ্বর-লক্ষণ জানি কেহ কোন মতে | 
মন্দ মন্দ গরজে গগন সাবহিতে (১)। 
ছায়া করি ছত্র ধরে পুষ্প বরিষণ। 
এমন মেঘের TH দেখিল তখন A 

শুন হে যশোদা তুমি পুণ্যবতী নারী | 
তোমার পুণ্যের কথা কহিতে না পারি ॥ 
ধ্বজ qs বিরাজিত চরণকষলে। 
যখন বেড়ায় SB গোকুল-মখ্লে ॥ 
SATA দেখিয়ে তার রূপ মনোহর | 
আমি সব তখনে না জানি নিজ পর ॥ 
বসন ভূষণ কেশ তখনে পাসরি | 
কেবল থাকয়ে যেন বৃক্ষ ভাব ধরি ॥ 
নব দল তুলসী ললিত বেশ ধরি । 
মনে করি গোধন গণয়ে বনমালী ॥ 
অন্থচর বালকের কান্ধে বাম FTS | 
তখনে মোহন বেণু বাজান গোপীনাথ ॥ 


বেণুনাদে বিমোহিতা বনের হরিণী। 
পতি 3s তেজিয়! সেবয়ে যদুমণি ॥ 
ছাড়িল কৃষ্ণের গুণে পতি সুত RA | 
হেন প্রভু বিহরে গোপালরূপ Keel ॥ 
কুন্দ FAA লাম সুললিত বেশ। 
ব্রজশিশু মাঝে নটবর হৃষীকেশ ॥ 
ধখনে তোমার পুত্র করিয়া বিহার | 
হরয়ে গোপীর চিত্ত নন্দের কুমার ॥ 
ধখনে মলয় বাহু বহে স্থশীতল। 
চৌদিকে বেড়িয়া ace গন্ধর্বা কিয়র ॥ 
কেহ নাচে কেহ গীত সুমধুর গায়। 
হেন অপরূপ লীলা করে যু রায় ॥ 


(>)  লীবধানে | 


৮০৬ বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


দেবকী জঠরে দ্বিজরাজ উৎপন্ন | 

ওহি গোপকুলে আসি হইল! উপপন্ন ॥ 
মদমত্ত গজরাজ বিহরে বিশাল | 
কনক-কুগ্ডল গলে দোলে বনমাল ॥ 
বয়ান কমলবর পূর্ণ শশধর । 

গোকুলের দীনতাপ (>) হরিল নকল ॥ 
এইরূপে গোপীগণ কৃষ্ণগুণ গাঁয়। 

গীত অনুবন্ধ করি দিবস cera ॥ 

কৃষ্ণ বিনে গোপীসবে না দেখিল আন। 
গোপীনাথে নিয়োজিল তন্ মন প্রাণ ॥ 
কি কহিব গোপীকুলে প্রেমের উদর | 
ক্ষণ এক যুগ মত কৃষ্ণ বিনে VA 

এই গোপী-গীত যেবা ভক্তিভাবে শুনে | 
প্রেম ভক্তি বাঢ়ে তার পুণ্য দিনে দিনে ॥ 
জান গুরু গদাধর ধীর শিরোমণি। 
ভাগবত আচাধ্যের প্রেম-তরঙ্গিণী ॥ 


রামকান্তের ভাগবত | 
দশম FF | 


কবি রামকান্ত দ্বিজের ভাগবত দশম স্বন্ধ হইতে এই অংশ উদ্ধৃত। 
কবির নিবাস পূর্বে রাজসাহী জেলার গুড়নই গ্রামে ছিল; তৎপরে তিনি 
রঙ্গপুরের ব্রাঙ্গণীপুণ্ডা গ্রামে আসিয়া বাস করেন। ইনি গুড়নইর মৈত্র- 
কুলোত্তব। ইনি ভাগব্তাচাধ্যের শিষ্য বলিয়া পরিচয় দিয়াছেন, সুতরাং 
ষোড়শ শতাব্দীর প্রথমে বা শেষভাগে গ্রন্থ রচনা করিয়া থাকিবেন। 
এই পুস্তকখানি রঙগপুরে শ্রীবুক্ত গোপাল দাস Sy মহাশয়ের নিকট আছে, 


তিনি আমাকে নিমের অংশ নকল করিয়! পাঠাইয়াছেন। 
কৃষ্ণের ABR ও OF মুনি বলে রাজা শুন সাবধানে | 
গোপীগণের যুচ্ছ। অন্তর্ধান করি হরি গেল! বিদ্যমানে ॥ 
না দেখিয়া গোপীগণ মূরছিয়া পড়ে। 


মজিল রমণী সব এ শোক-সাগরে ॥ 











(১) দৈষ্য ও সম্তাপ। 


ভাঁগবত__ রাঁমকান্ত--১৬শ শতাব্দী | ৮০৭ 


নিজ পতি হায়! হৈয়! যেন মুগীগণ । 
তরাসে পড়িল তার! হরিয়া চেতন ॥ 
যেরূপে করিল! হরি বিহার-বিলাস। 
যেন গতি যেন লীলা ষেন মন্দ হাস ॥ 
সেহি সেহি চরিত্র করয়ে ব্রজনারী । 
সেহি অবলম্বনে রহিল! চিত্ত ধরি ॥ 
Fear আপনে ভাবিল ব্রন্সরামা। 
সেহি লীলা করি গোপী পাসরে আপন! ॥ 
সব গোপী মিলিয়া গোপাল-গুণ গায়। 
বনে বনে ব্রজনারী চাহিয়া বেড়ায় ॥ 


উনমত্ত হৈয়া গোপী পুছে গোপীগণে | গোপীগণের ta- 
তোরাকি দেখ্যাছ যাইতে নন্দের নন্দনে ॥ বিস্মৃতি ৷ 
কহ কহ তরুগণ দেখিলে কিরূপ | 

আমাকে কহিবে তুমি করিয়া স্বরূপ ॥ 

CAS অশ্বথ বট কহ সাবধানে | 

প্রাণ হরি ননাস্ৃত গেল! এহি বনে ॥ 

কহ কুরুবক তরু পলাশ অশোক | 

কহ রে কেতকীগণ কহ রে চম্পক ॥ 

গোপীগণে পুছে তোরা দেখেছ এ পথে। 

বলরাম অগ্রজ সহজে ARATS ॥ 
নারী-দর্প হরে তার এহি সে বড়াই। 

সহজেই শিশুবুদ্ধি চপল কানাই ॥ 

শুন হে মালতী মালী শুন জাতি gat | 

এ পথে গেলেন হরি করিয়! পীরিতি ॥ 

শুন হে কদম্ব BS পলাশ পিয়াল। 

কহরে কুবিদ্ব নিষ্ব তমাল মন্দার ॥ 

যমুনার তীরে তোর] বৈস তীর্থবাসী। 

ছুঃখিনী গোপিকাগণে তোমাকে জিজ্ঞাসি n 


ধন্য তীর্থবাসী সবে কর পরহিত। 

কহ কৃষ্ণ-উপদেশ স্থির হৌক চিত ॥ 
কহ রে পৃথিবী তুমি কোন তপ কৈলে। 
গোবিন্দ-চরণের চিহ্ণ জদয়ে ধরিলে ॥ 


বঙ্গ-সাহিত্য-পৰ্রিচয় | 


পুলকিত হৈলা তরু-লতা-লোমাবলী | 
কোন তপ কৈলে তুমি কহিতে না পারি ॥ 
কহ রে হরিণীগণ পুছে ব্রজনারী | 

সখী সঙ্গে যাইতে দেখ্যাছ বংশীধারী ॥ 
চপল বঞান কি সকল হৈল CITA | 
সফল জনম তোর হৈল পশুকুলে ॥ 

সে রূপ দেখিলে তুমি সে নন্দের নন্দন | 
কহ উপদেশ কথা গুন মৃগীগণ ॥ 

কহ দেখি তরুগণ পুছিয়ে তোমারে | 
তোরা কি দেখিলে যাইতে সে নন্দকুমারে ॥ 


ফুল ফলে TH হৈয়া কৈলা পরণাম | 
সাধু সাধু বলি হরি কৈলে কি বাখান ॥ 
কৃষ্ণ দরশন চিহ্ন দেখিল fates | 
কলিকা ভাঙ্গিয়া কৃষ্ণ গেলা এহি পথে ॥ 
অভাগিনী গোপনারী করিয়ে জিজ্ঞাসে। 
স্বব্ূপে কহিবে তুমি কৃষ্ণ উপদেশে ॥ 
এহি মতে তরু লতা পুছিয়া বেড়ায় | 
বৃন্দাবনে ফিরে গোপী পাগলিনী প্রায় ॥ 
ধরিতে না পারে চিত্ত না রহে জীবন | 
উপায় করিয়া প্রাণ রাখে কত জন ॥ 
কত কত কৰ্ম্ম কৃষ্ণ কৈল অবতারে। 
গোপীগণ যেই যেই লীলারূপ ধরে ॥ 
TNA পণ্ডিতে রচিল TT | 

শুনিলে দূরিত খণ্ডে হরে ভব-তয় ॥ 
গুরুপদে করি মতি দীন হীন ভ্রান্ত। 
বিংশতি অধ্যায় রাস লিখে রামকাস্ত ॥ 


ভাঁগবত--গৌরাঙ্গ দাস--১৬শ শতাব্দী | ৮০৯ 
গৌরাঙ্গ দাসের ভাগবত। 


মউরধ্বজের পাল! | 
পুথির হস্তলিপি ১৬৯০ শকের (১৭৬৮ খৃঃ)! 


সত্যভামার দক্ষিণাস্বরূপ কৃষ্ণকে প্রদান এবং 
রুক্সিণীর চেষ্টায় নারদমুনির হস্ত 
হইতে শ্রীকৃষ্ণের উদ্ধার | 


মুনির বচনে তুমি তেজি আভরণ। 
হইলে তপস্থিবেশ দৈবকীনন্দন ॥ 
হাতেতে করিলে বীণা কান্ধে মুগছাল!। eee দিপা, 
পাছে পাছে যাও ষেন সন্যাসীর চেল! ॥ পাইয়া নারদের কৃষ্ণ-সহ 
দেখিয়া তোমার বেশ কান্দে সর্বজন | যাত্রা । 
দ্বারকা-নিবাসী সব করএ ক্রন্দন ॥ 

তোমারে লইয়া নারদমুনি যায়। 

বিষগ্রবদন হইয়া সত্যতামা চায় ॥ 


ঘন পড়ে ঘন উঠে বাতুলের প্রায়। 

দুই হাতে আগুলিয়া মুনিরে রহায় (>) ॥ 
al চাহিয়ে ব্রত না চাহিয়ে ফল তার। 
বাহুড়িয়া প্রাণনাথ দেহত আমার ॥ 
মুনি বলে সত্যভামা সত্যে Se হৈলে। 
সভাকার সাক্ষাতে গোবিন্দে দান দিলে ॥ 
এখনে বলিলে AS নাই প্রয়োজন | 
দান লৈয়া ফির্যা দিব কিসের কারণ ॥ 
তবে সত্যভামা দেবী কি কর্ম করিল। 
রুক্মিণী দেবীর কাছে উপনীত হৈল ॥ 
প্রকার বিশেষ করি কহিল TRTE | 
সত্বরে চলিয়া আইলা গোবিন্দ-সম্মুথে ॥ 
জানিঞা Pah দেবী তাই আইল | 
সত্যভামার তরে তবে অনেক SSA (২) ॥ 


রুক্মিণীর পরামর্শ-প্রহণ। 


(>) যাইতে বাধা দেয়। (২) Geral করিল। 


১০২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
লক্ষ্মী সত্যভামা হরি তিন জনে দেখা | 
কত মায়! জান প্রভু অঙ্গনের সখ! | 
ক্ষণেক অন্তরে প্রভু দূর কৈলে মায়া। 
মায়া ত্যাগ কৈলে প্রভূ রুঝ্সিণী দেখিয়া ॥ 


লজ্জা পেয়ে সত্যভামা নাহি তোলে মাথা । 
তবেত রুক্মিণী দেবী কহিলেন কথা ॥ 
যাও যাও সত্যভামা মুনি বরাবরে | 

ধন দিয়! রাখ যায়্যা প্রভু দামোদরে ॥ 
ত্বরাহুরি সত্যভামা মুনিস্থানে আমি | 
পাঁএ ধরি শান্তাইল (১) নারদ মহাখষি ॥ 
তোমা হ্থানে নিবেদিয়ে শুন যুনিবর | 
FH সম তুল্য AY নেহত ABW | 


তবেত নারদ মুনি কহিল Slates | 

সত্য কর সমতুল্য ধন দিবে মোরে | 
তোমার মায়ায় দেবী স্থির নাহি হৈল। 
তৌল করি দিব ধন সত্য যে করিল ॥ 
তবেত নারদ মুনি আইল ফিরিয়া | 

মুনি বলে ধন পাল্যে দিবত ফিরিয়া ॥ 
সে সকল কথ প্রভু তোমার মায়াতে। 
অসীম তোমার মায়া কে পারে জানিতে ॥ 
তবে সত্যভাম। দেবী তরাজু ২) আনিল। 
তার এক দিকে ay তোমা বসাইল ॥ 
আর দিকে আনি দিল ভাণ্ডারের ধন। 
সেই ধন নহিল তবে তোমার সমান ॥ 
রত্বাকর স্থানে ধন আনিল চাহিঞা। 
তথাপি সমান নহে সেই ধন দিয়া ॥ 
কুবেরের ঠাঁঞি গিয়া ধন চাহি আনে। 
তোমার মায়াতে সে নহিল সমানে ॥ 





(১) শান্ত করিল। 
(২) তরাজু-€তৌলদণ্ড। যথা, কবিকঙ্কণ চণ্ডীতে__মুরারী-শীল 
প্রসঙ্গে “হরপী Sate করি ATS” | 


ভাগবত- নরহরি দাস_-১৬শ শতাব্দী | 


fora ভাবিয়া দেবী রহে সত্যতামা। 
রুক্সিণী জানেন কিছু তোমার মহিমা ॥ 
কহিল রুক্সিণী দেবী সত্যভামা তরে | 
তুলসী মঞ্জরী দেহ ধনের ভিতরে ॥ 
তবে সত্যভাম দেবী তুলসী আনিয়া! | 
দিলেন Raat তবে ধনে মিশাইয়া ॥ 
রুক্সিণী জানেত প্রভু আপন অন্তরে | 
আপন মায়ায় ধন হৈল বরাবরে N 
তবেত নারদ মুনি নিবারণ হৈয়!। 
গেলেন আপন পুরী ধন রত্ব লৈয়া ॥ 


নরহরি দাসের ভাগবত | 
কেশব-মঙ্গল | 


শ্রনরহরি দাস কর্তৃক অনুদ্দিত। দেড়শত বৎসরের পুথি হইতে উদ্ধৃত 


হইল। পুথি খানি ৬১২ পৃষ্ঠায় সম্পূর্ণ 


বলরাম কর্তৃক প্রলন্ববধ ও শ্রীকৃষ্ণের 
দাবাগ্রি-নিবারণ। 


কেহ কেহ বলে ভাই গোঠে কি যাইব। 
যে দেখি যে কোন দিন পরাণ হারাব ॥ 
ছিদাম সুবল বলে কি বলিস ভাই। 

কি ভয় সঙ্গেতে যার কানাই বলাই ॥ 

কত কত উপত্রব হয় দিনে দিনে | 

কি করিতে পারে ভাই কানাঞের গুণে ॥ 
কানু সঙ্গে গোঠে মাঠে যে আনন্দ পাই। 
ঘরেতে থাকিলে সে আনন্দ পাই নাই ॥ 
কেহ যদি গোঠে যেতে মুখ মোড় (১) ভাই। 
বলাই দোহাই তোরে বলাই দোহাই ॥ 


(১) বিমুখ হয় = মস্বীকৃত হয় | 


৮১১ 


৮১২ 


বলাইএর ভয় | 


কংসের আশঙ্কা 1 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বালক বলিষ্ঠ বলরাম মহাশয় । 

অপরাধ কৈলে তারে লাঙ্গলে তাড়ায় ॥ 
লাঙ্গল ঘূরিতে ভয়ে ভীত সব শিশু | 
সত্বরে সে করে রাম আজ্ঞা কৈলে কিছু। 
হাঁটয়ে বলাই যদি দোহাই পড়িল। 
সত্বরেতে শিশুগণ সভাই সাজিল ॥ 

মাতা কাছে বিদায় হইয়া রাম কানু। 
গোষ্ঠেতে গমন ACS কৈল লয়্যা CHT ॥ 
যমুনা-পুলিনে দিল পাল (১) পাঠাইয়ে। 
রচিল বিনোদ-খেল! কানাই লইয়ে ॥ 


হেথা পাপ কংসাস্থর শঙ্কয় AKA | 

দিনে দিনে শুনে কানাঞ্জের গুণ-কথা ॥ 
নিতি নিতি দূত পাঠায় কানাই মারিতে। 
যে যায় সে নাশ হয় না ফিরে কোন মতে ॥ 
গোয়াল! বালক ধরে এত পরা ক্রম | 
সামান্ত মানুষে করে কালিয়-দমন ॥ 
শুনিতে সকল কথা লাগে চমৎকার | 

ন! জানি গোয়ালা-স্ুত কি করে এবার ॥ 
নিজ বাহুবলে শাসিলাম অমর নগর | 
বালকের হাতে মোর মরে যত চর ॥ 
পরাক্রমে মারে কিবা আছে কিছু গুণ। 
ইহাতে হৃদয়ে মোর লাগিয়া্ছ ঘুণ ॥ 


কংসেরে বিষ দেখি প্রলন্ব NFT | 
গর্ব করি কহে কেন ভাব এত দূর ॥ 
মোরে আজ্ঞা দেহ রাজা না ভাব SOP | 
আমি গিয়ে গোপস্থৃতে করিব বিনাশ ॥ 
প্রলম্ব-প্রতাপ দেখি কহে নৃপমণি। 
বচনে না শুনি কাৰ্য্য সাধিলে সে জানি ॥ 
প্রসাদ করিল রাজা প্রশংসি প্রলন্বে I 
বৃপে প্রণমিঞা পাপ যায় অবিলম্বে ॥ 


(১) ধেনুর পাল। 


ভীগবত-_ নরহরি দাস__১৬শ শতাব্দী । ৮১৩ 


যথায় খেলেন FE সথার সহিত | 
গোপবেশ ধরি পাপ তথা উপনীত ॥ 


চূড়া ধড়া গুল্লাহার কনকভূষণ । গোপবেশধারী CRT | 
হাসি হাসি পাচুনি gate ঘনে ঘন ॥ 
লখিতে না পারে কৃষ্ণে সব অনুচর | 
বুঝিতে পারিল! সব রাম দামোদর ॥ 

রাম শ্যাম দুইজন করে ঠারাঠারি (>) | 
খেলা-ছলে বিনাশ করিব এই অরি ॥ 
হাত ধরাধরি করি দৌহে চলি যায়। 
খেলিতে খেলিতে গেল ভাণ্ডীর তলায় ॥ 
দেও দেখি দেওয়ারির (২) হইল ZAN | 
সব সহচর মেলি করে পরামশ ॥ 

ন! জানি কেমন খেলা খেলিব সে আজি | 
খেলারসে পরাক্রম কার কত বুঝি ॥ 
কেহ কেহ বলে ভাই খেলিব কি খেল! | 
খেলিব cagal (৩) আজি কহে নন্দবাল! ॥ 


ভাল ভাল বলিয়ে সভাই সায় দিল। গেড় BL CT 
বনফুল তুলি সভে CHEM বানাল ॥ 

এস এস যুটে যুটে লহ সব খেলি | 

লুফিব ফুলের গেডু সব খেলি মেলি ॥ 
খেলিব গেডুয়া ভাই আগে কর পণ ।. 
কান্ধে করি বহিবেক হারিবে যে জন | 
যার খেলি (৪) এই cry লুফিতে নারিবে। 
লুফিতে নারিলে তারা সভাই হারিবে ॥ 
রাম শ্যাম প্রধান হইল দুই জন। 

ফলনাম রাখারাখি করে শিশুগণ ॥ 

বাটি বাটি শিশুগণ লইল সব যূথে | 
আপনি MCA নিল SATIS ॥ 


(>) পরস্পরের প্রতি চক্ষুর ইগ্গিত। (২) দৈত্য দেখিয়া দৈত্যারির । 
(৩) ফুলের বল তৈয়ার করিয়া তাহ! উদ্ধে ছু fea পুনরায় ধরা। 
(৪) খেলার সাথী | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
দাণ্ডাইয়ে শিশুগণ হয় দুই ভাগে। 
ছিদাম হইল খেলি বলরাম-দিগে ॥ 
মহাসুখে শিশুগণ আরস্তিল খেলা | 
ফুল গেডু লয়্যা সভে খেলিতে লাগিলা ॥ 
খেলিতে খেলিতে খেলা ভাবে ভগবাম। 
ভক্তের নিকটে আমি নহি বলবান্‌ ॥ 
আমিহ জিনিলে মোর হারিবে ছিদাম। 
অস্থর পাষণ্ড কি বহিবে বলরাম ॥ 
মোর অংশ বলরাম কিন্তু হয় জ্যেষ্ঠ । 
AM আমার ভক্ত আমা হৈতে শ্রেষ্ঠ ॥ 


ইহ! ভাবি খেলায় হারিল PET | 
বলাএর খেলিগণ পরম আনন্দ ॥ 
জিনিলাম খেলায় আমাদিগে কর SICH | 
ধড়া Sie দাড়াইল চাপিবার ছান্দে ॥ 
ভাবের অধীন প্রভু যাঙ বলিহারি | 
ছিদামেরে কান্ধ পাতি দিলেন শ্রীহরি ॥ 
লহু লহু হাসি হাসি কহেন ডাকিয়া | 
হারিলাম হারিলীম ভাই কান্ধে চাপাসিয়া (১)॥ 
কানু-কান্ধে আরোহণ করিল ছিদাম | 
অসুরের কান্ধে আরোহিল বলরাম ॥ 
আর সব শিশু দেখি নিজ নিজ জুটি | 
কান্ধে চাপিবার তরে করে ছুটাছুটি ॥ 
কত দূর বহিবার করিল নিয়ম | 

কান্ধে করি বেগে তথা করিল গমন ॥ 
কিবা সন্দ (২) ভাব ভাব Hal শিশুগণ। 
না জানে যশোদা-সুত পূর্ণ সনাতন ॥ 
তাহাদের ভাবে প্রভু রস যদি নয়। 
গোয়াল!-ছাওয়ালে কেন কান্ধে করি বয় ॥ 


নিয়ম পৰ্য্যন্ত গিয়া নাম্বিল সভাই । 
অস্থরের কান্ধে চড়ি ঠাকুর বলাই ॥ 


(>) আসিয়া চাপ | (২) সন্দেহ। 


ভাঁগবত-__-নরহরি দাস -- ১৬শ শতাব্দী | ৮১৫ 


অন্থরের FATS যেন মেঘের বরণ। 
তদুপরে বলরাম চাদের কিরণ | 
বলাএ লইয়ে কান্ধে হরিষে অসুর | 
মায় করি অন্তরীক্ষে উঠে কত দূর | 
তাহা দেখি বলভদ্র মানিল বিস্ময় । 
কোথাকারে লয়ে যার অস্থর দুৰ্জ্জয় ॥ 
তব্তে কারণ সব জানি হলধারী | প্রলম্বের মারা ও TBI 
গুরু ভর দিল নিজ-পরাক্রম করি ॥ 
ক্রোধেতে কম্পিত OF কম্পে ওষ্ঠাধর | 
মারিল মুষ্টিকাঘাত মস্তক-উপর ॥ 
শূন্যে Beale শব্দ হৈল বিপরীত | 
পর্বত উপরে যেন হৈল বজ্জাঘাত ॥ 
পড়িল অবনীতলে অসুর FAS | 
হেটেতে ALA পড়ে উপরে অন্ত ॥ 
IASA হাতেতে মরিল পাপাস্থুর | 
তাহা দেখি জয় জয় উঠে স্থরপুর ॥ 
মঘবা (১) FAA বৃষ্টি করে ঝরঝর | 
নানা মত বাগ নৃত্য ভুড়িল অমর ॥ 
অন্থর-পতন দেখি গোয়ালা-তনয় | 
মূরতি দেখিয়া ace মানিল বিস্ময় ॥ 
বলাএ-প্রশংসা শিশু করে পুনঃ পুনঃ । 
জগৎ ব্যাপক হৈল দুতাইএর গুণ ॥ 


তবে ব্রজ-শিশু রাম-দামোদর-সঙ্গে | 
বিপিন-বিহার করে পরম আনন্দে ॥ 
নিদাঘ-সময়ে তথা ভাস্কর প্রবল। 

সভার বদনে বহে ঘন ঘৰ্ম্মজল ॥ 

ভ্রমণ করয়ে শিশু কাননের মাঝে। 

নটগণ মধ্যে ভাল শোভে নটরাজে ॥ 

পর্বত উপরে বহে পর্বতের Fal | atatia | 
সে স্থানেতে বারি অতি সুশাতল পারা ॥ 


(১) Bw 


৮১৬ 


বালকগণের ত্রাস! 


দ্াবানল-ভক্ষণ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কোন কোন স্থানে হয় দিব্য সরোবর | 
বিকসে কমল তাহে গুঞ্জরে ভ্রমর ॥ 
রাজহংস লারি সারি সারস করে কেলি! 
মন্দ মন্দ বায়ু উঠে জলের হিল্লোলি ॥ 
চারি পাশে নানা বনপুষ্প বিকসিত। 
ভিতি ভিতি (১) সৌরভ করএ আমোদিত ॥ 
সঘনে নিনাদ করে কোকিল! কোকিলী | 
নিরখিছে তাহা সব শিশুগণ মেলি ॥ 
কাননে কাননে ACS চরায় গোধন। 

বন দাহে সঘনে কম্পিত ঘনে ঘন ॥ 
চমকি চমকি উঠে চারিপানে চায়। 
তাহ! সব জানিতে পারিল শ্যাম রায় ॥ 


যাও যাও stat পীয়ালী হাসী তাসী (2) | 
নাম ধরি ধরি ডাকে প্রভু হাসি হাসি ॥ 
শুনিতে পাইল cay শ্রীরুষ্ণের রব। 
উভপুচ্ছ তৃণমুখে ধেয়ে আইল সব ॥ 
অঙ্গে হস্ত বুলাইছে শ্রীকৃষ্ণ যুগল | 

শ্রীকৃষ্ণ পরশে CHR হইল শীতল | 

cag সস্তোষিয়ে হরি সখাগণ সঙ্গে | 
নান! খেলা লীলারসে ভ্রময়ে ভ্রভঙ্গে ॥ 


বনপোড়া সময়ে চৌদিকে বন পোঁড়ে। 
ভ্ৰমিতে ভ্রমিতে সব তার মাঝে পড়ে ॥ 

তা দেখি রাখালগণ করয়ে ব্যাকুলি। 
অগ্নিদাহে প্রাণ যায় রাখ বনমালী ॥ 

সাহ! দেখি ভগবান্‌ কহিছেন wife | 

ভয় নাঞ্জ ভয় নাঞি মোদ (৩) সভে আখি ॥ 
তাহ! শুনি শিশুগণ মুদিল নয়ন। 

দয়াময় দাবানল করিল ভক্ষণ ॥ 

মেলিএ নয়ন ATS চেয়ে দেখে HH (8) | 
কোথা অগ্নি কিসে নিবারণ কৈল কানু ॥ 


(৫৯) দিকে দিকে | (2) গরুর নাম। 
(৩) মুদ্দিত কর | (৪) পুনরায়। 


ভাঁগবত-_নরহরি দাস--১৬শ শতাব্দী | ৮১৭ 


কি দিয়ে শুধিব ভাই তোমাদের ধার । 
বিষম সঙ্কটে প্রাণ দিলি কত বার ॥ 
কি গুণ জানিস কানু কি গুণ জানিস। 
বিষম বিপদ নাশ কি করে করিস ॥ 


সব সখাগণ ACH কানাই বলাই। 
গোবতস লইএ নিজ নিকেতনে যাই ॥ গৃহে প্রত্যাগমন। 
হেরি ব্রজগোপীগণ পাইল প্ররানন্দ। 
কুমুদ প্রকাশ যেন নিরখিয়ে চন্দ ॥ 
নিমিখ অন্তর হৈলে কত যুগ বাসে। 
দিনান্তরে দরশনে রহে রসাবেশে ॥ 
Fete পদ্ম গোপী-আথি লুক্ধ Se | 
অনিমিখে পানে বাড়ে প্রেমের তরঙ্গ ॥ 
নিজ নিজ ঘরে সব গেল শিশুগণ। 
সমাদরে যশোদা লইল বাছাধন ॥ 

ক্ষীর সর ননী আদি AI দ্রব্য যত। 
গোপালে খাওয়ায় রাণী হয়্যা আনন্দিত ॥ 


প্রলম্ব-নিধন আর দাবাগ্রি-বারণ। 

নিজ নিজ মা বাপে কহিল শিশুগণ ॥ 
Beata গোপ-গোপী শিশু-বাক্য শুনি। 
যশোদা-রোহিণী-সুতে দেবতুল্য মানি ॥ 
হেন মতে ব্রজবাসী কৃষ্ণলীল-রসে | 
বাঢ়য়ে আনন্দ সব দিবসে দিবসে ॥ 

গুরু কৃষ্ণ বৈষ্ণব চরণ অভিলাষে। 
কৃষ্ণ-লীলামৃত দাস নরহরি ভাষে ॥ 


ঝতৃ-বর্ণন | 


নিদাঘ হইল গত বরিষ! আইসে ॥ 
রবিকর-তাপেতে তাপিত অষ্টমাস। 
তাপ দূরে গেল হৈল মেঘের প্রকাশ ॥ 
ঘন ঘন সঘনেতে মেঘের গর্জন | 
দমকে দামিনী দুরদুর বরিষণ ॥ 


৯৬৩ 


৮১৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ধারাধর-বরিষণে ধর! ভেল সুখী । 
সন্তোষে AKA নৃত্য করে সব শিখা ॥ 
কলকল করি ভেক করে কোলাহল। 
বেদগান-বক্তা যেন বিদ্বান সকল ॥ 

তরু লতা তাঁপেতে তাপিত ছিল দৈন্য | 
পুনঃ প্রীতি পাইল পল্লব পরিপূর্ণ ॥ 
মৃত্তিকা হইতে উঠিল বহু তৃণ। 

ব্যাপক হইয়া নিবারিল পদচিহ্ন ॥ 
পূরিল তড়াগ FA দিঘী সরোবর | 
নদ-নদীগণ CNS বহে খরতর ॥ 
স্রুপক্ষান্বিত ভেল কমল প্রকাশ | 
জলচরগণ ভেল পরম উল্লাস ॥ 

হংস বক শারী শুক ডাহুক ভাহুকী | 
কলরব করিয়া বেড়ায় সব পাখী ॥ 
Siar PAPÁ করয়ে কৌতুকে | 
শস্তাদি রোপিয়! জল বান্ধি বান্ধি রাখে ॥ 
কখন বা মেঘাকারে গরজে গগন। 
কখন বা ঝড় বুষ্টি প্রকাশে কখন ॥ 
বাণিজ্যের গণ করে বাণিজ্য SAN | 
বিহঙ্গম বিহঙ্গমী আসি করে বাস! ॥ 


বরিষায় গোষ্ঠে কৃষ্ণ চরায় গোধন । 
অবিরত জলধারে ভীত ধেনুগণ ॥ 
তিতয়ে গোধন অতি দুঃখ নাহি তায়। 
ঠাঞি ঠাঞ্চি off চরি উদর Say ॥ 
সঞ্চিত জলধর যখন বরিষয়। 
পর্বত-গুহায় কৃষ্ণ শিশু-সঙ্গে রয় ॥ 
ধবলী ফিরায় মেঘ হইল প্রসন্ন । 
পাষাণ ঘুচিয়া কভু খান দধি অন্ন ॥ 
এই মত গোষ্ঠলীলা দিবসে দিবসে | 
সকালেতে যান পুনঃ আইসে দিবাশেষে ॥ 
গোবৎস চরান সুখে সুন্দর FATS | 
CHP সব অধিক হইল দুগ্ধবতী ॥ 


ভাগবত-_-নরহরি দার্--১৬শ শতাব্দী | ৮১৯ 


পাকিল খেজুর জাম AFA কানন। 
পল্লব-সংযুক্ত সব তরু-লতাগণ ॥ 


হেন মতে ANIS করেন বিলাস। 
শরৎ ay আসি পুনঃ হইল প্রকাশ | 
মন্দ মন্দ বরিষণ করে ধারাধর । 
কু নিক্ষলে গরজে গরগর ॥ 

ক * * + 
কৃষিগণ জল বান্ধি রাখে চারিভিত ny 
সিন্ধু সমাগম সব নদনদী জল | 
তরঙ্গে বহিছে সব শব্দ কোলাহল ॥ 
প্রসন্ন গগনে চন্দ্রজ্যোতির প্রকাশ | 
তারাগণ প্রফুলিত যুড়িএ আকাশ ॥ 
FAT শরৎ WS সর্ব-স্থখোদয়। 

সর্ব মনোরথ-সিদ্ধি ব্যক্ত সুনিশ্চয় || 
সন্ন্যাসী তপস্বী করে তীথ AIDT | 
বিদেশে বাণিজ্যে চলে সাধু মহাজন ॥ 
দেশাচারী মতে গ্রামে উঠে SHAS | 
সিদ্ধ পুরুষ সব সাধে নিজ কাষ ॥ 
খতুগণ প্রসন্ন এ বড় কথা নয় | 
গোলোকের নাথ সদা যথা বিহরয় ॥ 
যে ব্রজে জন্মিতে ইচ্ছা বহ্মাদি দেবতা। 
প্রসন্ন হইবে খতু কোন্‌ তুচ্ছ কথা ॥ 
ধন্য ধন্ত বৃন্দাবন ত্রিজগৎ-সার | 
যাহাতে করেন কৃষ্ণ প্রকট বিহার ॥ 
শ্রীগুর-চরণ-পদ্ম বন্দিয়ে মাথায়। 
কেশব-মঙ্গল দাস নরহরি গায় ॥ 


fat | 


পরীক্ষিৎ বলে শুন শুক তপোধন। 
কিরূপে করিল! কৃষ্ণ রুক্সিণী-হরণ ॥ 
গুকদেব বলে শুন উত্তরা-কুমার। 
SMEA বাক্য শুনি eal দুরাচার ॥ 


৮২০ বঙ্গ-লাহিত্য-পরিচয় । 


TA কুবুদ্ধি। গোপালেরে ভগিনী দিব এ বড় সস্তাপ। 
জরাসন্ধ সহ কৈলা কুমন্ত্রণা পাপ ॥ 
পিতৃ-বাক্য রাখি যদি কুল-ধর্ম্ম ক্ষয়। 
তারে না কহিয়া কর হিত যেবা হয় ॥ 
পুনঃ সব নৃপগণে নিমন্ত্রি আনিল। 
দামুঘোষ-পুত্রে লিখি দূতে পাঠাইল | 
শিশুপালে আন হেথা বরসজ্জা করি। 
বিভা দিব ভগিনী মোর রুক্মিণী সুন্দরী ॥ 
কালি বঞি (>) পরশু হইব অধিবাসে। 
পত্র পড়ি দামুঘোষ পরম হরিষে ॥ 
শিশুপাল-চিত্তে বড় বাড়িল কৌশল | 
রুঝ্সি-সহ কুটুম্বিতা এ বড় মঙ্গল ॥ 
পরম আনন্দে করে বিভা-আয়োজন | 
হেথায় ভীম্মক-পুরে শুনহ কথন ॥ 


হেথায় ভীম্মক-পুরে ভীম্মক-তনয় | 

পরম উল্লাস-মনে আনি নৃপচয় ॥ 

নৃত্য গীত Vs করে বাজায় বাজন। 
নৃপগণ-সেবায় নিযুক্ত সেব্যগণ ॥ 
মহাঁকোলাহলধ্বনি সকল নগরে | 
বাত্রীগণে আজ্ঞা কৈলা ভীম্মক-কুমারে ॥ 
যাহ রুক্মণীর কর অঙ্গ সুমার্জন। 

এই লহ সৰ্ব্বাঙ্গে পরাহ আভরণ | 
রুক্সি-আজ্ঞামাত্রে ধাত্রী চলিল তুরিতে। 
রুক্মিণীর অঙ্গ কৈল ভূষায় ভূষিতে ॥ 


তী দেখি রুক্মিণী দেবী পরম উল্লাসী। 
বুঝি শুভ দিন যে উদয় হইল আসি। 
হর-পার্কতীর আজ্ঞা হইল উদয়। 
কতক্ষণে পাব ক্বষ্ণ-চরণ অভয় ॥ 
piaia কৃষ্ণানুয়াগ | না জানে রুক্সিণী দেবী ভেয়ের মন্ত্রণা | 
আপন স্বভাবে সদা আনন্দে মগনা ॥ 
কৃষ্ণের মহিমা গুণ সখীগণে কয়। 
দেখিবে আমার কৃষ্ণ কত দয়াময় ॥ 


(১) অতীত হইলে। 


সর... জার meg ee 


ভাগবত--নরহরি দাঁস-_১৬শ শতাব্দী | ৮২১ 


জগতমোহন রূপ পীতাম্বরধারী | 
রসের রসিক মোর রসিক মুরারি ॥ 
শুনি সব সখীবৃন্দ আননেতে ভাসি | 
তুমি প্রাণনাথ পাবে মোরা হব দাসী ॥ 
হেন মতে রহে সব পরম AAT | 
AFLI রূপ-গুণ-আলাপন-রসে ॥ 


তথা এক AA কহে কহিতে ডরাই। ERAT | 
sera চিরকাল শুনি তব ঠাঁঞি ॥ 

এই বড় সাধ ছিল আমাদের মনে | 
কৃষ্ণের সহিতে তোম! নিরখি নয়নে ॥ 
আজি সে শুনিলাম কথা শেল বাজে বুকে। 
তব ভাঞি শিশুপালে দিবেক তোমাকে ॥ 
তোমার পিতার বাক্য করিয়া লজ্ঘিত। 
বর আনিবারে Fat পাঠাল্য তুরিত ॥ 

এ কথা শুনিঞা মাত্র দেবী হরিপ্রিয়া | 
ছিন্ন কদলীর প্রায় পড়ে লোটাইয়া ॥ 

কি বলিলে কি বলিলে সখি কি বলিলে। 
বাক্য শুনি প্রাণ মোর উঠে জলে জলে ॥ 
IA হৈল যত সব করিলাম ভাবনা। 
হর-গৌরী মোরে কি করিল প্রতারণা ॥ 
যদি না পাইব আমি কৃষ্ণ রসরাজ । 

তবে আর ছার প্রাণ রাধিয়! কি কাষ ॥ 
অগ্নি প্রবেশিব কিম্বা বিষ করি পান। 
ইহা বলি হরিপ্রিয়| হইল অজ্ঞান ॥ 
রুক্সণী-হরণ-কথা শুনিতে আনন্দ। 
নরহরি দাস কহে ভাবি শ্ঠামচন্দ ॥ 


তবে দেবী হরিপ্রিয়া পড়ে AEST হয়া। 
গড়ি যায় অবনী-মগুলে। 

হেম অঙ্গ কমলিনী Sz প্রায় ফুল জিনি 
দেখি সখী ভাসে Spacey h 

যে কহিল সংবাদ তারে কহে কটুবাদ 
কেনে হেন কহিলে বচন। 


সধীনণের বিলাপ। 


৮২২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


aca কি করিব মোর! ঈশ্বরী হইলু হারা 
কেমনেতে করাব চেতন ॥ 

কেহ বলে শুন বাণী যাহার কারণে ধনী 
তার নাম কহ কর্ণমূলে। 

কৃষ্ণনাম | করি এই মন্ত্রণা যত সব বরাঙ্গণা 

শ্রবণেতে কৃষ্ণ কৃষ্ণ বলে ॥ 

শুনিঞা প্রভুর নাম দেহে সঞ্চারিল প্রাণ 
উঠে ধনী ছাড়ি হুহুস্কার | 

উন্মত্ত বাউলি যেন চমকি নেহারি পুনঃ 
নেত্ৰে বারি বহে অনিবার ॥ 


এক সখী কোলে করি বসি কহে ধীরি ধীরি 
কেনে হেন হইলে উন্মত্ত | 

ললাটে লিখন যাহা কে খগ্ডিতে পারে তাহা 
তুমিত জানহ সব তথ্য ॥ 

প্রবোধ-দান। কে না পূজে দেবী দেবা উত্তম না বাঞ্চে কেবা 

তাহে FB জগত-বল্লভ। 

অখিলজনার ভর্তা ব্ৰহ্মাণ্ডের এক কর্তা 
তারে প্রাপ্তি অতি সে দুর্লভ ॥ 

তুমি যদি হয় তার জন্মে জন্মে অধিকার 
থাকিলে শ্রীকঞ্ধনে পাবে | 

নহে যত কর আশ লোকে হয় উপহাস 
সভে মাত্র জীবন ঠারাবে ॥ 


শুনি প্রিয়-সখী-কথা কহেন ভীশ্বক-সুত৷! 
গদগদ বচন VATS | 
রুক্মিণীর বিলাপ। আমি রুষ্ণ-পদ-দাসী নহি অন্য অভিলাষী 
তবে কেন পড়ে আথাস্তর (১) ॥ 
মোর মন কৃষ্ণ চায় পিতা বৈল দিব তার 
বর দিল! মহেশ পার্বতী | 
ইথে যদি হৈল অন্য বুঝিলাম সব শৃন্ঠ 


প্রাণ রাখি এ কোন চরিতি ॥ 





পপ ৮ পপ -- শট তক ne টি শশা শি 


(>) বিপদ । 





ভাঁগৰত--_নরহরি দাস__১৬শ শতাব্দী | ৮২৩- 


সখী কহে স্থবদনা কর ইবে স্ুমন্থণা 
অচেতনে থাকিলে কি হবে। 
নরহরি কহে সার যে যাহার সে তাহার 


যজ্ঞত হবি কাকে কোথা পাবে ॥ 


তবে দেবী হরিপ্রিয়া সবী সব হেরি | 
স্থির হয়্যা নিবারিল নয়নের বারি ॥ 
কিকরি কি করি সই কি করি উপায়। 
কেমনে পাইব আমি প্রতু শ্যাম রায় n 
এ পক্ষেতে পিতা মোর না দিল সন্মতি | রুক্মিণীর দূত-প্রেরণ ! 
gaad কৈল মোর ভাঞি দুষ্টমতি ॥ 
কালি বঞি পরশু হইব অধিবাস | 

এ সব তদন্ত না জানিল শ্রীনিবাস ॥ 
হেন উপকারী মোর কেহ যদি SA | 
প্রভুর নিকটে সব সমাচার কয় N 
সংবাদ পাইলে যদি প্রভু না আইসে। 
মনেতে আছয়ে যাহা করিব তা শেষে ॥ 
এ সব ভাবিয়! দেবী হৃদয়ের মাঝে। 
citare (১) আনিল ডাকি পুরোহিত দ্বিজে ॥ 
দ্বিজবরে দেখি দেবী কৈল! TET | 
দ্বিজ বলে হউ তব পূর্ণ মনোরথ ॥ 
FRU কহে আশীর্বাদ করহ আমায় | 
কিন্তু এক নিবেদন করি তব পায় ॥ 
মোরে কিনি লয়ে এক কর উপকার | 
চিরদিন দাসী xan রহিব তোমার ॥ 
ছিজ কহে কেন মাত কহ অনুচিত। 
যে আজ্ঞা করিবে তাহা করিব তুরিত ॥ 
কৃপা যদি কৈলে ছ্বিজ দ্বারিকাতে যাহ | 
মোর নিবেদন এই AFTE জানাহ ॥ 


aga এক পত্র দেবী লিখিলা গোপ্ডেতে। রুক্মিণীর পত্র । 
স্বস্তি হের Sate নমে! জগৎপতে ॥ 


(>) গোপনে। 


৮২৫ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


জনম অবধি আমি Sa অন্ুগতা। 

Pa পদ বিনে চিত্ত নহে বিচলিতা ॥ 
দুষ্ট ভাঞি দিতে চাহে শিশু মহীপালে | 
নৃপগণে আসিবারে আনিতে পাঠালে N 
কিন্ত যদি দাসী প্রতি থাকে অনুগ্রহ । 
আমার মুখের কালী আসিয়া মুছাহ ॥ 
বিভা পুর্বে চণ্ডীপূজা আছে PAFI | 
সেই কালে দিব নৃপৰবন্দেরে সরম ॥ 
ইহা নিবেদন কৈলাম চরণ-রাজীবে | 
যা জান তা কর প্রভু হা প্রাণবল্লভে ॥ 


লিপি করি পত্র দিল! ব্রাহ্মণের করে। 
বিবরিয়া কহিল সকল সমাচারে ॥ 
চলিল ব্রাহ্মণ তবে পবনের গতি | 

বহু কষ্টে উত্তরিল! পুরী দ্বারাবতী ॥ 
দ্বারেতে নিষেধ নাই ব্রাহ্মণ WES | 
অবহিত গেল দ্বিজ কৃষ্ণের সাক্ষাতে ॥ 
দ্বিজে দেখি ঠাকুর (১) হইল অতি ব্যস্ত। 
পাদ্য অর্ঘ্য আসন যতনে FÍT DF |I 
আহ! মরি fea প্রভুর মহিমা প্রচুর | 
বিপ্র-পদ ধৌত করে আপনি ঠাকুর ॥ 
নান! উপহারে দ্বিজে করাল্য ভোজন। 
আচমন করি কৈল মুখের শোধন ॥ 


কুশল-ভিজ্ঞাস| | ay পালস্কে দ্বিজ শয়ন করিলা। 
পদ ছারি alfa প্রভু পুছিতে লাগিলা ॥ 
কহ কহ দ্বিজবর কুশল বারতা | 
কি কারণে আইলে নিবাস তব কোথা ॥ 
দ্বিজ কহে বাস মোর ভীম্মক-নগরে। 
রুক্মিণীর দূত হৈয়া আইলু হেথাকারে ॥ 
এই নেহ রুক্মিণীর আছে এক লিপি। 
পত্র লয়ে বক্ষেতে বুলাএ বহুপতি ॥ 


(১) Bre | 


ভাগবত - নরহরি দাস ১৬শ শতাব্দী | ৮২৫ 


Bata ভগবান্‌ কি না জানেন তথ্য | 
লিপি খুলি পত্র পড়ি জানিল সমস্ত ॥ 


পুনঃ জিজ্ঞাসেন দ্বিজে কহ দেখি eff | faita কথা জ্ঞাপন | 
কি কথা কহিয়াছেন ভীম্মক-নন্দিশী ॥ 

ব্রাহ্মণ কহেন হরি কর অবধান। 

wal বিনে রুক্সিণীর ব্যাকুল পরাণ ॥ 

OHS কহিতে সব নহে অবকাশ | 

আজি গোধুলিতে তার হবে অধিবাস n 

যে দেখিছি তাহার তোমাতে অনুরাগ | 

ত্বরা কর শরীর না করে যেন ত্যাগ ॥ 


ঠাকুর কহেন গুন বিপ্র সর্বারাধ্য। 

মোর প্রাণপ্রিয়া লবে ইহ! কার সাধ্য ॥ 

চল চল দ্বিজবর হয় অগ্রগামী । Agra আহ্বান বাণ । 
অতি ব্যন্তে ভীশ্মক-নগরে যাব আমি ॥ 

রুক্সিণীরে কবে বহু আশ্বাস করিয়া! | 

জনমে জনমে মোর CSS প্রাণপ্রিয়া ॥ 

RACHA পুজার্চনে রুক্মিণী যাইবে । 

দেখিবে নৃপতিগণ হরে লব তবে ॥ 

তোমার বিলম্ব আর নহে কদাচন। 

রুক্সিণীরে fan তথা কহ বিবরণ ॥ 


দারূকেরে আজ্ঞা কৈল প্রভু জগৎপতি। 

রথসজ্জ! করি ÀI যোগায় সারথি ॥ 

রথে আরোহিয়ে প্রভু চলিল একল। রুক্মিণীর উদ্দেশ্তে যা! | 
FR অন্বেষণ-হেতু রাম মহাবল | 

দ্বারীরে কহিল কিছু জানাহ ore | 

দ্বারী কহে কি জানিব তোমাদের অন্ত ৷ 
এক দ্বিজবর সহ কহে ভগবান্‌। 

পাচ সাতবার শুনি রুক্সিণীর নাম N 

এই মাত্র বচন শুনিছি আধো আধো। 

কারে আশ্বাসিলা প্রভু কারে কৈলা ক্রোধ ৷ 

বলাই কহেন কথ! বুঝিলাম সর্ব | 
রুক্সিণী-কারণে ভাই গেছেন বৈদর্ত ॥ 


১০৪ 


৮২৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তথায় বিপক্ষগণ নৃপতি-সমাজ। 
সৈন্ত-ছাড়া গেল একা ভাল নহে কায ॥ 
রথ গজ বাহিনী লইয়া কিছু কিছু। 
সহায়-কাঁরণে রাম চলে পাছু পাচু N 
শ্রীগুরু-চরণ-পন্ম ভরসা কেবল | 

কহে নরহরি দাস মনে FYRA ॥ 


হেথায় ভীম্মক-স্থতা বসি নিজ-বাসে। 
গদগদ স্বরে নিজ সথীরে জিজ্ঞাসে ॥ 
দেখ দেখি সখি পথ করি নিরীক্ষণ | 
কত দূরে আইসে মোর অমাত্য ব্রাহ্মণ ॥ 
রুক্মিণীর আশা! ও সখী কহে পথমধ্যে নাহি চলে |B | 
০ রুক্মিণী কহেন তবে না আইল কৃষ্ণ ॥ 
আমি সর্ধগুণহীন! হই কুরূপিণী। 
ব্রহ্মার was হরি জগতের মণি ॥ 
আমাধিক কত শত বাঞ্চে দাসী হৈতে। 
হেন প্রভুর পদ আমি পাইব কেমতে ॥ 
কিম্বা দ্বিজ যাইতে নারিল দ্বারাবতী। 
আমার সংবাদ না পাইল যছুপতি॥ 
পাঁচ সাত ভাবি দেবীর চিত্ত নহে স্থির | 
ঝরঝর যুগল-নয়নে বহে নীর ॥ 
সঘনে নিশ্বাস বহে মুখ শুষ্ক প্রায় | 
ছটফট করে প্রাণ পথ পানে চায় ॥ 
কভু কহে হে গো সখি এ ছিল FIN | 
কৃষ্ণ-দাসী হইয়া বসিব অন্ত-বামে ॥ 
দে গো অগ্নি জেলে পাঁপদেহ করি ত্যাগ | 
এ জন্মে না পাব অন্ত জন্মে পাব লাগ ॥ 
কৃষ্ণ লাগি কমলার ভাবনা প্রচুর | 
হেন কালে উপনীত ব্রাহ্মণ ঠাকুর ॥ 
তথাই গোণ্ডেতে হরি রহিল প্রকারে | 
রুক্সিণী-নিকটে শীঘ্র আইল দ্বিজবরে ॥ 


face দেখি বিধুমুখী পুছে সকাতরে | 
কহ দেখি মোর প্রাণনাথ কত দূরে ॥ 


ভাগবত-_নরহরি দাস__১৬শ শতাব্দী । ৮২৭ 


আইল feel না আইল না কবে চাতুরী। 

দ্বিজ কহে না চিস্তিহ আইলেন হরি ॥ 

তব পত্র লয়ে হরি বুলাইলা' অঙ্গে | ARANT | 
তব নাম করি ভাসে প্রেমের তরঙ্গে ॥ 
প্রাণপ্রিয়া বলি তোমায় কৈল সন্বোধন। 

কহে মোর প্রিয়া লবে হেন কোন্‌ জন ॥ 

মোরে যে আদর কৈল বসুদেব-স্থৃত। 

এক মুখে কি কহিব সে সব অদ্ভুত ॥ 


তদস্তরে কহিছেন ব্রাহ্মণ ঠাকুর | 

বৈস আমি বরে যাই আছি শ্রান্তাতুর ॥ 
দেবী কহে নিবেদন শুনহ গোসাঞ্চি। 
কি ধন তোমারে দিব কাছে হেন নাঞ্ি ॥ 
আনন্দ-সমুদ্রে মোরে করিলে মগনা। 
নিতান্ত জানিহ তুমি হইলাম কেনা ॥ 
ইহা বলি প্রণাম করিল দ্বিজ-পায়। 
দুঃখিত হইয়া দ্বিজ নিজালয়ে যায় ॥ 
পথে পথে যায় দ্বিজ ভাবে মনে মন। 
কেবল করিলা রুক্মিণী কথায় তোষণ ॥ 
যেমন উদ্বেগ আমি নাশিলু তাহার। 
কিছু না করিল! রাজকন্ঠা ব্যবহার ॥ 
ধনার্থ ব্রাহ্মণ কিছু না পাইল ধন। 
মনোদ্বেগে চলি গেলা আপন ভবন N 


নিরীক্ষণ করি দ্বিজ আপন আলয় ! 

প্রাচীর প্রভৃতি সব দেখে স্বর্ণময় ॥ 

তবে নিজ ভার্য্যারে করয়ে নিরীক্ষণ | 

পট্টাম্বর পরিধান রত্ব-বিভৃষণ ॥ ব্রাহ্মণের পুরস্কার । 
সালঙ্কার! দাসীগণ আজ্ঞা মাত্র খাটে। 

তা দেখি ভাবেন দ্বিজ মনের সম্পুটে ॥ 

অসম্ভব দেখি দ্বিজ wa হয়ে রয়। 

দিব্য জ্ঞান হদয়েতে হইল উদয় | 

ভীম্মক-তনয়! দেবী আপনি কমল! । 

FA করি coe বুঝি প্রসন্না হইলা ॥ 


৮২৮ 


প্জার পথে | 


হর-পার্বতী-পুগ1। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দ্বিজকুলে জন্ম মাত্র হই অচেতন। 
দেখি শুনি জানি তবে স্থির নহে মন p 
কটাক্ষেতে He দিতে যেই পারে। 
পুরী adaa হবে কি বিশ্য় তারে ॥ 
হইনু বিক্রীতা মোরে করিলেন দেবী | 
তাহাতে সম্পদ সব দেখিলাম ভাবি ॥ 
কিন্ত আমি মূর্খ ধনে হইলু' লুন্ধ মন। 
ভক্তিভাবে না NÍL তাহার চরণ ॥ 
তবে দ্বিজ যায়্যা তারে লৈল সমাদরে | 
পরম আনন্দে দ্বিজ আলয়ে বিহরে ॥ 


হেথা দেবী ভীম্মক-তনয়া হরি-প্রিয়া | 
AM আছয়ে রুষ্ণ-গত-চিত্ত হয়্যা ॥ 
ভীম্মক-তনয় ডাকি বৈল ধাত্রীগণে | 
রুক্মিণীরে লহ হর-পার্ধতীর স্থানে ॥ 
সংবাদ পাইলা যেই আইল! শিশুপালে | 
পুজা অস্তে অধিবাস কৈল তৎকালে ॥ 
আজ্ঞা মাত্রে ধাত্রী চলে রুক্মিণী-আলয়। 
শ্রীগুরু-চরণে দাস নরহরি কয় ॥ 


ধাত্রী বলে রাজকন্যা কর বেশন্ঠাস | 
দেবার্চনা অস্তেতে হইব অধিবাস ॥ 
ভূষায় ভূষিত হইয়া সখীগণ সাথে। 
চলিল রুক্মিণী হর-পার্বতী পৃজিতে ॥ 
গন্ধ পুষ্প ধূপ দীপ ষোড়শ উপচারে | 
কমল! দেবী পুজিলেন পার্বতী-শঙ্করে ॥ 
পূজা-শেষে রুক্মিণী দেবী করয়ে প্রার্থনা | 
অধিষ্ঠিত হইলেন ত্রিলোচন ত্রিলোচনা৷ n 
দোহো বর দিলা পূর্ণ হইব বাঞ্চিত। 
প্রণমিএগ গৃহে দেবী চলিলা তৃরিত ॥ 
হেথা সব নৃপগণ সমাজ করিয়া | 

নানা রাজ-আভরণ অঙ্গেতে ভূষিয়া ॥ 
হেন কালে সেই পথে চলে মহাদেবী 1° 
আচদ্বিতে হইল যেন কোটি চন্্র-চ্ছবি। 


ভাগবত__নরহরি দাস__-১৬শ শতাব্দী | ৮২৯ 


রূপ হেরি ভূপগণে লাগে চমৎকার । কু স্তরণীর রূপ। 
আপনি কমলা রূপের উপমা কি তার ॥ 
চাচর চিকুরে বেণী ফণী-বিনিন্দিত| | 
তাহে হেম ঝরি ঝাপা প্রবাল মুকুতা ॥ 
দলিত অঞ্জন পুনঃ রঞ্জিত কবরী | 
হেমশিখী তাহাতে মুকুতা সারি সারি ॥ 
চারুনেত্র কুরঙ্গিণী হেরিএ পাগল | 

নাসা তিল-কুন্থম মুকুতা ঝলমল ॥ 

দশন দাড়িষ্ব তার কিবা! মুক্তাপাতি | 
সুব্দনা অকলঙ্ক শশধর-জ্যোতি: ॥ 
কম্বুকণ্ঠে শোভে কত মণি BSA | 
তাহার শোভীয় যেন উদয় কিরণ ॥ 
পঙ্কজ-মৃণাল জিনি বাহু স্মুগঠন | 
বাজুবন্দ তাড় চুড়ি কঙ্কণ শোভন I 
অঙ্গুলি চম্পক-কলি SER জড়িত | 
করিকুস্ত জিনি উরু wate শোভিত i 
নিবিড় নিতম্বে পট্টান্বর ঝলমলি। 

তথি ক্ষুদ্ৰ ঘণ্টা আদি সহিত ত্রিবলি n 
কিবা সে-মাবুরী উরু রম্তা-বিনিন্দিত। 
TAI নূপুর TE রাজ-পুরোহিত ॥ 
শ্রচরণে শোভে দিব্য শোভিত আলতা | 
অঙ্গের HATS সর্ব-নাপিকা মোহিতা! ॥ 
মধুপান-লোভে অলি যূথে WA ধায়। 
হেরি নৃপগণ কহে কিমাশ্ধ্য হয় ॥ 

না দেখি al শুনি কতু এরূপ মাধুরী | 
যে অঙ্গে লাগএ দৃষ্টি অন্তেতে (>) না হেরি ॥ 


BITS রাজারে ALS ধন্য ধন্য বলে। 
হেথায় ভীম্মক-গৃহে আনন্দ উথলে ॥ 
মনে ভাবে যা কর হে প্রভু জগৎপতি। 
কন্যা-জন্মাবধি মোর যেই বাঞ্ছা অতি ॥ 


(১) সেই অঙেই দৃষ্টি বন্ধ হইয়া থাকে, অন্য অঙ্গে দৃষ্টি পড়িবার 
অবসর হয় না। 





৮৩০ 


ভীম্মকের প্রকৃষ্ণাগমন- 


atl শ্রবণ। 


piaia কাতর 
প্রার্থনা | 


হরণ | 


বাম। 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


রহিল অন্তরে শেল মৃত্যু ইবে ভাল। 
হেন মতে নৃপ-কাছে চারি দণ্ড গেল ॥ 
নৃপ-কাছে তখন কহিছে একজন | 

আর কি frag আইল দৈবকী-নন্দন ॥ 
বাক্য শুনি নৃপতি আনন্দে মাতোয়াল। 
বড় আরাধনে গোপ্তে পুজিল গোপাল ॥ 


হেথা Penta আইলা বরসজ্জা করি। 
নৃত্য গীত ata অতি কোলাহল সারি ॥ 
Si দেখি রুক্মিণী দেবী হৃদয়ে কাতর! | 
হা প্ৰাণ-বল্লত মোরে বিশ্মরিলে পারা ॥ 
এই ক্ষণে আসি কর মহত্ব প্রচার | 
দেখুক ifs সব বিক্রম তোমার ॥ 


হেন কালে বিমানে আইলা FEDT | 
কমলার নাসার প্রবেশে অঙ্গ-গন্ধ ॥ 
ভাবিলা রুক্সিণী দেবী আইলা প্রাণনাথ | 
পরম সানন্দে CH কৈল AT (১) হাত ॥ 
উদ্ধা পথে থাকি ভগবান্‌ অলক্ষিতে। 
কমলার হাতে ধরি তুলি নিল রথে ॥ 
সভা শূন্য হইল সভে ব্যগ্র হইয়া ফেরে | 
কিবা হৈল রাজকন্যা কেবা নিল হরে ॥ 
রুক্মিণী বন্দিলা পদ পাইয়া মাধব। 
সভা-মাঝে উঠিল বিষম কলরব ॥ 

কেহ বলে উৰ্দ্ধ পথে কেবা নিল হরি। 
কেহ বলে সাজ সাজ চোরে আনি ধরি ॥ 
সভা-মাঝে করে চুরি এত গর্ব কার। 
তারে ধরি করিব বিহিত প্রতিকার ॥ 


FR কহে শুন সভে নৃপতিমণ্ডলী | 
কোন্‌ দুষ্ট আসি মোর কুলে দিল কালী ॥ 
বিলম্ব না কর ÀI করহ সাজন! 
আজ্ঞা মাত্রে অগ্রে ধায় অনেক বাহন | 





ভাগবত-_ _নরহরি দাস--১৬শ শতাব্দী | ৮৩১ 


জরাসন্ধ কহে শুন আর কেবা হবে। 
নবনী-চোরার কাধ্য জানিলাম ইবে ॥ 
গোপনারী সঙ্গে সদা করিত বিহার । 
অগ্তাবধি না ঘুচিল স্বভাব তাহার ॥ 
স্বভাব যাহার যেই না৷ হয় খণ্ডন | রাজগণের যুদ্ধ-যাত্র।। 
জানে নাই এখানে সব কালাস্তের যম ॥ 
বেড়েছে বুকের পাটা করে ননী চুরি | 
আজি ভাঙ্গি দিব তার সব ভারিভুরি ॥ 
এত বলি দুষ্ট পক্ষগণ সবাহনে। 
শীঘ্বুগতি ধায় হস্তে করি শরাসনে ॥ 
রুক্সিণ-হরণ-কথা অতি সুমধুর । 
শ্রবণে আনন্দ হয় কলুষ আদি দূর ॥ 
এমদ্ধাগৰত-কথা ব্যাসের বর্ণিত। 
কহে নরহরি দাস শ্রীক্*চরিত ॥ 


শুকদেব-+ নে পুছে উত্তরা SAF | 
কি কর্ম করিলা তবে দুষ্ট পক্ষচয় ॥ 
pfa সহিত কি করিল! ভগবান্‌। 
কহ কহ মুনিরাজ না কর বিশ্রাম ॥ 
মুনি কহে পরীক্ষিত করহ শ্রবণ। 
কুষ্ণপাশে ধায় যত বিপক্ষের গণ ॥ 
দুষ্টের দমন লাগি চিন্তিলা ঠাকুর । 
FERA ঘেরিল সৈন্য হয়্যা শতপূর ॥ 
রথ গজ তুরঙ্গেতে Atal Afro | 
ধনু টঙ্কারিয়! করে বাণ নিক্ষেপণ ॥ 
মার মার ধর ধর এই মাত্র ধ্বনি। 
কেহ কৃষ্ণে গৰ্জ্জিয়া কহেন কটু বাণী ॥ 
মনেতে করেছ লয়ে যাব রাজ-ম্ৃতা | 
আজি বড় তব পর পড়িল বিতথা (১) ॥ 
যদি মনে বাঞ্চা কর আপন কল্যাণ। 
কন্তা রাখি প্রাণ লয়ে দেহ ভঙ্গিয়ান ॥ 


(>) বিপদ। 


৮৩২ 


বলাইএর যৃদ্ধ | 


বিপক্ষ রাজগণের 
পলায়ন । 


শিশুপাপকে প্রবোধ- 


দান ও রাজগণপের 
মনস্তাপ । 


বঙ্গ-সাঁহিত্য-পরিচয় | 


দুষ্ট গণ-চিত্ত-বাক্য শুনিয়া Seta | 
মারিতে আইল সভে ধনুর্বাণ ধরি ॥ 
কুপিয়া করিল ace বাণের প্রকাশ | 
অগণিত বাণে বাঁণে ছাইল আকাশ ॥ 
মেঘ-বরিষণ তুল্য বরিষয়ে বাণ। 

তা দেখি ভীম্মক-স্ৃতা কম্পিত পরাণ ॥ 
fat কাতর দেখি করেন ATTA | 
কিবা হেতু প্রাণপ্রিয়ে ভাবিছ তরাস ॥ 
দেখিবে আপনি দুষ্টে তিল এক বাদে। 
আমি কারে না হিংসিব বিনা অপরাধে ॥ 
এমন সময়ে হলধারী সসৈম্তেতে | 
আসি উপনীত হৈল শ্রাকৃষ্ণ-সাক্ষীতে ॥ 
দেখিল বিপক্ষগণ কৃষ্ণে মারে বাণ। 
ক্রোধে ছুই নেত্র যেন অরুণ-সমান N 
লাঙ্গল ঘুরায় আর মুষল ফিরায়। 
অবহেলা-রূপে গদা মারে CHD গায় ॥ 
একে তে বলাই তাহে মারে গদাবাড়ি। 
রাশি রাশি ভূমে পড়ি যায় গড়াগড়ি ॥ 
যার অঙ্গে ঠেকে গদা সেই তেজে প্রাণ । 
বড় বড় রথী পড়ে অশ্ব গজ যান ॥ 
গদাঘাতে কোটি কোটি রথ হৈল HT | 
করিবর অশ্বমুণ্ড হৈল ছিন্ন ভিন্ন। 

হস্ত পদ কাট! কার পড়ে রাশি রাশি। 
বহিছে শোণিত-নদী সব যায় ভাসি ॥ 
দন্তবক্র জরাসন্ধ মহা-পরা ক্রম | 

অনেক করিল যুদ্ধ বৃথা হৈল শ্রম ॥ 
যতেক নৃপতিগণ সৈম্ত-কাটা হৈয়া। 
বিদর্ভ-নগরে গেলা রণে ভঙ্গ দিয়া ॥ 
যথা শিশুপাল আছে হাতে বান্ধ! VW | 
দন্তবক্র জরাসন্ধ তথা উপনীত ॥ 
শিশুপালে কহে ফিরি যাহ faataa | 
দুঃখ না ভাবিহ মনে হারি পরাজয় ॥ 
কথন সংগ্রাম জিনি কখন বা হারি। 
ইহাতে সুবুদ্ধি লোক শোচন না করি | 


ভাঁগবত-_নরহরি দাস_-১৬শ শতাব্দী | ৮৩৩ 


সপ্তদশবার হারিলাম কৃষ্ণ হাতে | 

তবু একবার তারে না পারি জিনিতে ॥ 
তোমার কারণে যুদ্ধে হারিলাম সভাই। 
তবু দণ্ড দিব কভু লাগ যদি পাই ॥ 

কিন্ত এই তাপ জাগে হৃদয়-মন্দিরে | 

Sal লৈল বস্থ-স্থৃত (১) যেতে হলো ফিরে ॥ 
কন্যা বলে কন্তা লয় ত্রেলোক্য-মোহিনী। 
বিধির লিখন নাই ইথে অনুমানি ॥ 

গুনি দামুঘোষ-সৃত হৈল মৃত্যুপ্রায়। 

নাহি চাহে কারু পানে অধোমুখে রয় ॥ 


শুনিয়া ভীম্মক রাজা! নাচে ঘুরি ফিরি । রাজার আনন্দ 
সত্য সত্য কৃষ্ণ মোর বাঞ্চা-সিদ্ধকারী ॥ 

তবে ত ভীম্মক-ন্ুত FH মতি মন্দ। 

শুনিল রণেতে ভঙ্গ দিল নৃপবৃন্দ ॥ 

মোর ভগিনী লয়ে যায় গোয়ালা-নন্দনে। রুব্পীর প্রতিজ্ঞা! | 
এ দুঃখ সহ নাকি হয় মোর. প্রাণে ॥ 

শুনহ নৃপতিগণ প্রতিজ্ঞা আমার | 

রণে না জিনিলে দেশে না আসিব আর ॥ 

যদি কৃষ্ণে জিনি ভগিনী আনিবারে পারি । রুমীর যুদ্ধ। 
তবে নিজ-রাজ্যে আসি হব দওধারী ॥ 

রণে চলে FH এক অক্ষৌহিণী দলে । 

করিএ গভীর সজ্জা! মার মার বলে ॥ 

ক্রোধবলে গিয়ে করে বাণ-বরিষণ। 

বিদ্ধিতে কৃষ্ণের অঙ্গ চোক চোক বাণ ॥ 

কৃষ্ণে মারিবারে করে বাণ-বরিষণ। 

লীলায় গোবিন্দ করে বাণ-নিবারণ ॥ 

বহু পরাক্রম করি করিছে সংগ্রাম। 

তা দেখি হাসেন ছুই কৃষ্ণ বলরাম ॥ 

কৃষ্ণে মারিবারে যদি মনের প্রয়াস। 

একত্রে ধনুকে বাণ যুড়িল পঞ্চাশ ॥ 


(১) বস্থদেবের পুত্র । 


৯০৫ 


৮৩৪ 


FAI প্রাণ-রক্ষা। 


বঙ্গ-সাঁহত্য-পরিচয় | 


দশ দশ অশ্বপরে দশ সারথিরে । 
লাগালেকে দশ দশ কৃষ্ণের উপরে ॥ 
অবলীলারূপে হরি বাণ সম্বরিয়া। 
রুক্সীর করের ধনু ফেলিল কাটিয়া ॥ 
পুনঃ পুনঃ লয় ধন্থু কাটে দামোদর | 
দেখিয়া ভীম্মক-সুত হইল ফাফর ॥ 
শেল শূল জাঠা জাঠী পরিঘ TTT | 
যত নিক্ষিপএ FH কাটে জগদীশ ॥ 
পুনর্বার কৈল হরি বাণ অবতীর্ণ । 
তুরঙ্গ সারথি মৈল রথ হৈল চূর্ণ ॥ 
বিরথি হইয়া বীর athe ভূমিতলে। 
খড়গ লয়ে করে ধরি রণ করি বোলে ॥ 
রুক্সিণী-হরণ-কথ শুনিতে উল্লাস। 
শ্রীগুরু-চরণে কহে নরহরি দাস ॥ 


রথ অশ্ব সারথি বিহীন TÁTA | 
তথাপি ভীম্মক-স্থত ক্রোধেতে অজ্ঞান ॥ 
খড়া ধরি যায় রথ অশ্ব কাটিবারে। 
তা দেখি গোবিন্দ তখন কুপিল অন্তরে ॥ 


মারিব মারিব বলি করে লইল ate | 
তা দেখি ভীম্মক-স্ৃতা! কম্পিত পরাণ ॥ 
সকাতরে কৃষ্ণে কহে ধরিয়া চরণ। 

না বধ না বধ প্রভূ ভেয়ের জীবন ॥ 
যদি দুষ্টমতি তবু মোর সহোদর | 
প্রিয়া-বাঁক্যে নিধন না কৈল দামোদর ॥ 
অসি ot কাটি তারে বান্ধি নাগপাশে। 
খুরূপ! বাঁণেতে তার মুঁড়ীইল কেশে ॥ 


হেন কালে আইল তথা রেবতীরমণ। 
কৃষ্ণেরে গৰ্জ্জিয়া কিছু কহেন বচন ॥ 

শুনহ গোবিন্দ একি দেখি তব জ্ঞান। 
নূতন কুটুম্বে এত কর অসম্মান ॥ 


ভাগবত-_ কবিশেখর_ ১৭শ শতাব্দী । 


একে ত ভাম্মক-ন্থুত রণেতে AAA | 
পুনঃ AACS হৈল তোমার শ্যালক ॥ 
মুক্ত করি দিল রাম ভীম্মক-কুমারে | 
যাহ নিজালয় দুঃখ না ভাব অন্তরে ॥ 
বরঞ্চ মরণ ভাল ছিল কৃষ্ণ-বাণে। 
মরণ অধিক হইল শ্রীরাম তোষণে ॥ 
রুল্পী-সঙ্গে ছিল এক অক্ষৌহিণী সেনা | 
কৃষ্ণ সব বিনাঁশিল নাহি এক জনা ॥ 
কেবল একক FRY লজ্জায় আতুর | 
প্রতিজ্ঞা নিমিত্তে নাই গেলা নিজ পুর ॥ 
বসতি করিল গিয়া ভোজকট দেশে | 
এখানেতে জয়ী হৈয়ে রাম BACH ॥ 
রণজয়ী বাদ্য বাজে কৃষ্ণ জয় জয়। 
রুল্সিণী সহিত কৃষ্ণ চলে নিজালয় ॥ 
নৃপতি সকল গেল নিজ নিজ পুরে | 
শিশুপাল গেল যেন চোর যায় ঘরে ॥ 
যত যছুদল-সঙ্গে প্রবেশিল পুরী | 

চরণে শরণ মাগে দাস নরহরি ॥ 


কবিশেখরের কৃষ্ণ-মঙ্গল। 


শ্রীকৃষ্ণ₹-বিরহে গোপিকাগণের বিলাপ ও কৃষ্ণ- অন্বেষণ । 


এতেক বিলাপ করি বিরহ-সস্তাপে। 

সব তরু লতা! দেখি পুছয়ে প্রলাপে ॥ 
জাতী Tz মালতী সেউতি মালী কুন্দে। 
বিরহিণী গোপীরে কি হাস নানা ছান্দে ॥ 
হের একে একে করি সভার (১) IHA | 
কহ কে দেখিলা মোর নন্দের নন্দন ॥ 
মাধবী তুলসী সহ তোমারে WATE | 
তোমা সভা! অগোচর না যাব কানাই ॥ 


তরুলতার নিকটে 
প্রশ্ন | 


৮৩৬ 


কৃষ্ণপদ-চিহ দর্শন | 


রাধামাধব-মিলন-কুণ্ন। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


পূরব দেখিঞা রাখ লই যশোমান। 
কান্দিয়া অভাগী গোপী মাগে জীউ দান ॥ 
হেন বোলে সেই এক মাধবীর তলে। 
লক্ষণে চিনিল প্রভুর চরণ-কমলে ॥ 


প্রাণ পাইল করি পদচিহ্ন ভালে । 

দেখিতে না দেখে কেহো লোহের হিল্লোলে ॥ 
কৃষ্ণপদ-চিহ্ন ভালে সব গোপীজনে | 
লোটাঞা লোটাঞা কান্দে শ্রীকৃষ্ণ-ন্মরণে ॥ 
সে হেন কেশের রাশি ধূলাএ ধূসরে | 
NAT বসন CHR ভালে না AFTA ॥ 

সেই চরণের চিহ্ন কৃষ্ণ হেন মানি । 

বিরহে বিদহে গোপী বলে চাটু বাণী ॥ 
অভাগী গোপীরে দয়া করিলে কি লাগি। 
কি দেখি আপনে এত হইলে নিরপেখি (১) ॥ 
তুহি দেব-হুলভ গোপিনী বনচারী | 

তাহে দৌহে নেহা (২) যেন টাদ চকোরী ॥ 
ইথে পাএ পাএ গোপী তার হাত ঘাটি। 
বিচারিতে তোমাকে কোথাহ নাহি ত্বাটি। 
দয়া দেখি গোপীরে মোর সহ দোঁষ। 
ভাঙ্গিতে পারিলে নাহি ভাঙ্গি মধুকোষ ॥ 
এত নানা বিষাদ করিঞা গোপনারী। 
প্রাণপণে যায় কান্থুপদ অনুসারি ॥ 

সুবর্ণ ভূমিতে নানা কুন্থম-পরাগে । 

তাহে মকরন্দ-বিন্দু রহে লাগে লাগে ॥ 
তাহার উপরে শোভে কৃষ্ণের চরণে। 
রসের সাগর যেন কমলের বনে ॥ 


তবে ACS Walaa সেহ কুঞ্জ ঘরে। 
রাধিকা মাধব যথা! করিল বিহারে ॥ 
ঠাঞি ঠাঞ্চি দেখিল! বিরহ-উপচারে | 
দেখিঞা নবীন নানা কেলি পরচারে ॥ 


(১) উদাসীন | (২) C | 


(১) অহংকার দ্বারা। ৫) যাইতে। 


ভাগবত _কবিশেখর-_ -১৭শ শতাব্দী | ৮৩৭ 


হরিষ বিষাদে গোপী পড়িল! পাথারে ॥ 
রাধার-সোহাগ-কথ! সভাই বাখানে। 
নিশ্বাস ছাড়িয়া গোপী বসিল! গোপনে ॥ 
কহে কবিশেখর বিরহ অবতার | 

গরবে (>) না পাই কতু নন্দের কুমার ॥ 
গোপাল-বিজয়-কথা শুনিতে মধুর | 
বিরহ-নিকটে কৃষ্ণ রহে তাবপুর ॥ 


কেহো যবে কোথাএ শুনিল পিক রাএ। 
কৃষ্ণ-বেণুধবনি বলি ত্বরিতায় ধাএ ॥ 
পিক দেখি নিশ্বাস ছাড়িয়া পুছে বাত। 
এ পথে দেখিলে যাত্য! (২) মোর প্রাণনাথ ॥ 
তোমা হেন শ্যামল মধুর দরশনে। 
তোম! হেন বনপ্রিয় মধুর বচনে ॥ 

তুমি যেন মধুমত্ত অরুণ-নয়নে। 
গোপীর পরাণ নিঞা রহে! কোন বনে ॥ 
হেন বেলে (৩) কথো! দূরে দেখিল মধু তমালে। 
মলয়-পবনে ঘন পল্লব চঞ্চলে ॥ 

তাহে কুহরব শুনি হেন AACA | 
দয়ার গোপীরে প্রভু দেই হাতসানে ॥ 
এত আশে গোপী ধাএ বিরহের আলে | 
আলিঙ্গন দিঞা দেখি তরুণ তমালে ॥ 
হতাশ হইঞা গোপী পড়ে ভূমিতলে। 
আসপাশ ভাসি গেল লোহের হিল্লোলে ॥ 
রূপের উপমা নাহি গুণের নাহি সীমা। 
পহিল যৌবন তাহে অতুল মহিমা ॥ 
রসিক-সুকুটমণি নাগর-শেখর | 

তিন লোকে FHS সহজ মনোহর ॥ 

এত দেখি শুনি তাহে বাট়াইল নেহা | 
ন! দেখিল ঘর পর না দেখিল দেহা ॥ 
কারে কিবা দোষ দিব কর মধ্যে আই | 
হেন মতে না পাইল সে হেন কানাঞি ॥ 


oe 


(৩) CA = AATA = সময়ে | 


৮৩৮ 


প্রেমের পরীক্ষা | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


কিবা মনে পড়িল সে FIRT চরণ | 
হেন দুঃখ উঠে ঝাঁট হউক মরণ | 
আলতা-রসে WHT মৃদু পদতলে | 
পুলক কণ্টক ভয়ে না দিএ পয়োধরে ॥ 
সে হেন চরণ একেশ্বর ভ্রমে বনে। 
দুঃখের উপরে দুঃখ সহিব কেমনে ॥ 
না জীব না জীব সখি কান্গুর বিরহে | 
জানিল পরাণ আধ তিলেক না রহে ॥ 
এত বলি গোপীজন ভূমে ঢলি পড়ে | 
আপন আহুতি দিল বিরহ অনলে ॥ 


তরুণ করুণাময় দেব গোপী রাএ। 
কালা দূরে ত্রিভঙ্গ মধুর বেণু বাএ ॥ 
প্রেমের অধীন কৃষ্ণ পর খিল প্রেম | 
কষ্টিপাথরে যেন কষি নিল হেম | 
গোপাল-বিজয়-মাঝে এই বোল বড়। 
বিনি না দ্রবিলে ধাতু নাহি হয় যোড় ॥ 
আরতি-ইন্ধন জালে বিরহ-অনলে | 
ছান সোণা খাওইঞ শুদ্ধ কর জালে ॥ 
দৃঢ় প্রেম সোহাগে ঝালিহ ভাল মতে | 
তবে সে যুড়িহ কৃষ্ণ মনের সহিতে ॥ 
মন্দ সুবর্ণে কভু যোড় নাহি রহে। 

রায় শেখর তাহে দেখিল কথা কহে ॥ 


সাও সপ 


হরিদাসের মুকুন্দ-মঙ্গল | 


প্রায় ২০০ বৎসরের একখানি প্রাচীন পুথি হইতে Baw | 


শ্রীকৃষ্ণের বন-বিহাঁর | 
একদিন কৃষ্ণচন্দ্র জগন-জীবন। 
কানন-ভোজন লাগি করিলেন মন ॥ 
শিঙ্গা-রবে সঙ্গী সবে সঙ্গেতে ডাকিয়া | 
বার্যাইল ঘর হৈতে বৎস সব লয়্যা ॥ 


ভাঁগবত-_হরিদাস__১৭শ শতাব্দী | 


শুনিঞা শিঙ্গার রব জয় জয় বলি। 
চলিলা রাখাল সব হৈঞা কুতৃহলী ॥ 
শিকাএ ভরিয়া নিল বহু উপহার | 
মুরলী বিষাণ বেত্র বেণু বীণা আর ॥ 
সহস্র অধিক বৎস একেক শিশুর | 
চালাইঞা চলে বনে আনন্দ প্রচুর N 
অসংখ্য কৃষ্ণের বস সঙ্গে মিশাইল। 
BHT AKT বৎস সঙ্গে মিলি নিল ॥ 
চন্দ্রমণ্ডল হেন বৎসের বরণ। 
ক্কুর-ধুলি উড়ি উড়ি ঢাকিল গগন ॥ 
সহঅ সহস্র শিশু মেলি করিঞা। 
মদনমোহন চলে বাছুর লইঞ্ ॥ 
নীল পীত রাঙ্গা! ধলা! মনোহর অঙ্গ | 
বিনোদ রাখাল সব করে নানা রঙ্গ ॥ 
চরান বাছুর সভে করেন বিহার। 
কৃষ্ণ জয় কৃষ্ণ জয় বলে বার বার | 


নানা ফুল ফুটিয়া আছএ বৃন্দাবনে | 
তুলিয়া সভার বেশ করে শিশুগণে ॥ 
মাএ ANZA TF মুকুতার হার। 
আর কত আভরণ zat বিকার ॥ 
তাহার উপর পরস্পর শিশু মেলি। 
নবীন পল্লব ফুল ফল তুলি তুলি i 
চূড়ায় চম্পক কেলিকদন্বের কলি। 
শঁবণে পরিল সভে নবীন মঞ্জরী ॥ 
নানা ফুল গাঁথিঞা পরিল বনমালা। 
মদনমোহন-রূপে বন কৈল আলা ॥ 
অঙ্গের সৌরভ পায়্যা ধাএ মত্ত অলি। 
নব বেশে সখা সঙ্গে কৃষ্ণ করে কেলি ॥ 
শিকাদি করেন চুরি শিশু পরম্পরে | 
দেখিলে ফেলিয়া দেয় অতি দূরতরে n 
কৃষ্ণ যদি যাব বন-শোভা দেখিবারে | 
বালক সকল হেথা করেন বিচারে ॥ 


৮৪০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


কে আগু ছু ইতে পারে ইহা বলি sta | 
আমি ate cata বলি কেহো ধায়্যা ate ॥ 
বেণুবাগ্চ করে কেহ কেহে| শিঙ্গারব। 

SF সনে গান করে কেহ শিশু সব ॥ 
বকরূপ CLA কেহ FAQ গমন | 

* * * * 
মযুরের বেশ ধার কেহো কেহো নাচে। 
নটবর রঙ্গে কেহ নাচে কাছে কাছে ॥ 
বানর বালক গাছ উপর বসিঞা। 
উলমিছে (>) কেহো কেহো লাঙল ধরিয়া ॥ 
লাঙ্গল ধরিয়া কেহ গাছ-পর যায়। 
বানরের মুখ করি তারে আলিকায় (২) ॥ 
লাফালাফি করে cecal বানরের সনে। 
অল্প স্রোতে ঝাঁপ দেয় ভেকের সমানে ॥ 
নিজ-চ্ছায়। দেখি ভঙ্গী করে তার সনে। 
প্রতিশব্দ শুনি শব্দ করে ঘনে ঘনে ॥ 

কৃষ্ণ সনে কেহে! কেহো হাতাহাতি করি I 
নাচে গাএ শিশু সব আপনা পাসরি ॥ 


দৈবকীনন্দনের গোপাল-বিজয়। 


দৈবকীনন্দন সিংহের উপাধি ছিল “কবিশেখর”। উহার পিতার 
নাম চতুভু্জ এবং মাতার নাম হরাবতী। ইনি “গোপীল-চরিত” 
নামক মহাকাব্য, “কীর্তনামৃত” নামক সংগীতমালা এবং “গোপাল- 
বিজয়” নামক নাটক রচনা করেন। গোপাল-বিজয়ে তিনি ভাগবত- 
বহিভূর্ত অনেক কথারই অবতারণা করিয়াছেন বলিয়! নিজে ক্ষমা 


পা 


(১) অবতরণ করিতেছে। (২) ভেঙ্গচায়। 


=- ভাঁগবত__দৈবকীনন্দন সিংহ_-১৭শ শতাব্দী | 


(১) গোপাল-বিজয় প্রাচীন সাহিত্যে সন্মানিত স্থান 
পাইবার যোগ্য। যে পুথি হইতে নিয়ের অংশ নকল করা হইল তাহা 


চাহিয়াছেন। 


১৭০১ শকের ( ১৭৭৯ খৃঃ) লিখিত। 


(১) 


গ্রন্থ-সূচনা | 

একে একে দেবতার কত নিব নাম। 
নারায়ণচরণে আমার পরণাম ॥ 
এক zat যেন নান! অলঙ্কার । 
তেন নারায়ণ শব্দের অব্তার ॥ 
প্রসঙ্গে কহিব বেদ পুরাণের সার I 
পণ্ডিত মূরখে সব বুঝিহ বিচার ॥ 
যেন সব নদ নদী সমুদ্রকে যায় | 
তেন সব দেব-পূজ| নারায়ণে পায় ॥ 
মূরখের ঠাঞ্চি সব শ্লোক বিফল | 
বানরের হাতে যেন Ha নারিকেল ॥ 
জ্ঞান না থাকিলে সব বুঝয়ে পাষণ্ড | 
fafa দণ্ডে কি করিব সেই ইক্ষুদণ্ড | 
সহজেই কলিকালে মূরখ অপাঁর। 
পণ্ডিত জনের হব বিরল প্রচার ॥ 


“আর একখানি দোষ না লবে আমার | 
পুরাণের অতিরেক লিখিব অপার ॥ 
অবিচারে আমাতে না দিও দোষ-ভার। 
স্বপনে Sen দিল নন্দের কুমার ॥ 
তবে মহাকাব্য কৈল গোপাল-চরিত। 
তবে কৈল গোপালের কীর্তনামূত ॥ 
গোপীনাথ-বিজয় নাটক কৈল আর। 
তমু গোপাবেশে মন না পূরে আমার ॥ 
তবেই পাঁচালী করি গোপাল-বিজয়ে | 
বৈষ্ণবের পদরেণু করিয়া হৃদয়ে ॥ 
সিংহবংশে জন্ম নাম দৈবকীনন্দন। 
শ্রীকবিশেখর নাম বলে সর্ধ্বজন ॥ 

বাপ শ্রীচতুতূ'্জ মা হরাবতী । 

কৃষ্ণ যার প্রাণধন কুল শীল জাতি 1” 


১৪০৩৬ 


মঙ্গলাচরণ। 


৮৪১ 


৮৪২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


কলিযুগ। কলিতে বিদ্যায় oy (>) বাঢ়ায় অহঙ্কার । 
পুথিতে অভ্যাস করে ধন অর্জিবার ॥ 
সব পর ভাবিয়া আপন নাম করে। 
নানা পরকারে পোষে নিজ পরিবারে i 
হেন মত কলিকালে পণ্ডিতের ব্যবহার | 
নরদেহ ধরি যেন বুলে অহঙ্কার ॥ 
লোক রঞ্জিবারে করে আচার বিচার | 
মনশুদ্ধি নাহিক আটোপ (২) মাত্র সার 
একেতে অধিকার নাই ভাষার বিচার | 
বুঝিয়া মরম অর্থ করি ব্যবহার ॥ 


প্রাকৃত ভাষার গুণাগুণ। লৌকিক (৩) বলিয়া না করিহ উপহাসে। 
লৌকিক মন্ত্রে সিদ্ধ সাপের বিষ নাশে।॥ 
তেন (৪) কলি-বিষ নাশে লৌকিক কীর্তন | 
নাম দেব করিবা নিকট পরণামে ॥ 
পণ্ডিত সব যত পঢ়ে ভাগবত পুরাণে । 
কেবা না বুঝয়ে লোক লৌকিক আখ্যানে ॥ 
সে অর্থ বুঝিতে ফল পাই বা না পাই। 
সেই সব বিচার বুঝহ তার Sth ॥ 
যে জন পণ্ডিত বলি ধরে অহসঙ্কারে | 
পুরাণ ভাগবত তার আছে ভারে ভারে ॥ 
যে জনার অধিক নাহিক বিপত্তি | 
গোপাল-চরণে তার থাকুক ভকতি ॥ 
ভাঁষাদোষ না বাছে ভাবনা! (৫) মাত্র জানে। 
রসের বচন ছুই রহিয়া বাখানে ॥ 
কিবা মোর হেন যারা আছে গুণবন্ধে | 
তার লাগি করিব পাচালী প্রবন্ধে ॥ 
ভাবুকের পরায়ণ যোগীর সব রস। 
রসিক জনের যেন AGATA রস ॥ 


(>) feed | (২) গর্ব । 

(৩) লৌকিক (প্রাকৃত ) ভাষার এই গ্রন্থ লিখিলাম, বলিয়া 
উপহাস করিও না। (৪) সেই প্রকার | 

(৫) যিনি শুধু ভাব মাত্র পরিগ্রহ করেন। 


ভাগবত- দৈবকীনন্দন সিংহ__-১৭শ শতাব্দী । ৮৪৩ 


ইহলোকে পরলোকে হিত উপদেশ | 
গোপাঁলদেবের কেলি কৌতুক বিশেষ ॥ 
বিষয়ীর প্রাণধন বৈরাগীর ফল। 

বৈষ্ণব জনের SHS সভার সকল N 

পদ দুই শুনিলে মরম নাহি পাই। 

কি রস চিনির কোণা জিহ্বায় ছোয়াই ॥ 
রসিক জনেই জানে রসের OTSA | 

জিহ্বা বিনি কোন অঙ্গ না লয়ে মাধুরী ॥ 
যাকে যার অভিরুচি সেসি (>) তারে ভায়ে। 
পল্লব ছাড়িয়া SE কণ্টক চিবায়ে ॥ 

সব কালে সম্পদে কোথায়ও নাহি যায়। J 
সকল মধুরে কেহোঁ কিছু নাহি পায় ॥ 

সব ভাল ফুলে মাল! নাহি গাথে মালী। 
সৰ্ব্বক্ষণ মধুর না কুরুলে কোহিলি ॥ (২) 
সকল মধুরে এক ঠাঞি নাহি সিধি। 

অমৃত উগারি বিষ উগারে পয়োধি ॥ 

হেন মতে দোষ গুণ দেখিয়! সংসারে | 
দোষ আচ্ছাদিম্া গুণ করিবে প্রচারে ॥ 


মথুরা-বর্ণন । 


অচ্ছিদ্র মথুরা-পুরী নাম মনোহর । 

যাহার তুলনা নাহি ত্রেলোক্য ভিতর ॥ 

মরকত-মণিতে বান্ধিল ঘাট বাট। 

স্থবর্ণরচিত ঘর AHA কপাট ॥ 

চুড়ার কলসে পরশিল শশধরে । 

মেঘের বিআম-ধাম রজত প্রাচীরে ॥ 

সুগন্ধি RAT বলি যার নাম আছে । কংসের রাজধানী । 
সে সব রোপিল আবাসের কাছে কাছে ॥ 

স্কটিকে বান্ধিল কেলি-সরোবর কাছে। 

মালিকে রাখিল পারিজাত গাছে গাছে ॥ 


(>) তাহা সে তাহাকে | 
(২) সর্বদা কোকিল কুহরিলে তাহ! ধুর হয় না। 


৮৪৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কেতকী-কুন্থম-ধুলি দেখিয়ে নগরে | 

যে অঙ্গে দেখিএ সেই অঙ্গে অলঙ্কার | 

না জানি বিধাতা জানে কত পরকার ॥ 

না দেখিল গায়ে বিনি স্থগন্ধি-চন্দনে। 

কপূর তাম্বূল বিনি না দেখি বদনে ॥ 
স্থগন্ধি-কুন্থুম বিনি না দেখিএ কেশে। 

মদন সহিত কিছু না দেখি বিশেষে | 

সভেঞি সুন্দর আরো মনোহর ভাতি। 

বিনি না পুছিলে কারো না জানিএ জাতি ॥ (>) 


রজনীতে ভয় কিছু নাহি পুরজনে। 
হাতে HR নগরে জাগএ পাঁচ বাণে (2) ॥ 
পথের দোপাশে সারি সারি রামকলা | 
লন্বে হেম-কলস উপরে STATA ॥ 
কৌতুকে নাগরী সব দেখে চন্ত্রসারে । 
মদনে পাতিল যেন চান্দের পসারে ॥ 
যবে সে রাবণ যেন হএ দশমুখ | 

তবে কিছু অনুভই মথুরার সুখ N 

হাটে কলরব শুনি হেন লয় মনে | 
পুনরপি কেবা করে পয়োধি মথনে ॥ 
IRIS যতেক মনে করিবারে নারে | 
SF অন্ত নাই সব একেক পসারে II 
যেখানে পসরা লোক তার কাছে কাছে। 
মধুয়ে বেটিয়ে (৩) যেন মধুমাছি আছে। 
জন-কলরবে CECH] কারো না শুনে বচনে। 
আঁখরে লেখিয়া দেই যার যেই কামে ॥ 
মথুরা-মহিমা কেহে! কহিতে না জানি। 
কংসরাজার যেই খানে রাজধানী ॥ 


IALA যাহার ডরে জপমালা করে | 
কংস-ভয়ে দেবগণের 
TATA | মহেশ যাহার ডরে ভিক্ষুক আচরে ॥ 
(১) সর্বশ্রেণীর পরস্পরের প্রতি ব্যবহার দর্শনে কোন পার্থক্য বুঝা 
যায়না | (২) কামদেব। (৩) বেষ্টেয়া। 


ভাগবত-_দৈবকীনন্দন সিংহ-_১৭শ শতাব্দী | ৮৪৫ 


ইন্্র সে যাহার ডরে সুমেরু-শিখরে | 
দশদিগ ভালিতে সহস্র আখি ধরে ॥ 
যমের মহিষ বৃষ মহেশের নিঞা (>) | 
কুবেরের ধন আনে শকট SHAH N 
দান-পরিবাদ-ভয়ে বলি রসাতলে। 
মাথার মণির ভয়ে বাস্থকি পাতালে ॥ 
যাহার প্রতাপ-তাপে সমুদ্র শুধিল। 
নিজ মদ-গর্বজলে পুনঃ তা পৃরিল ॥ 
তেঞি সে আজিহে! নাহি হয় জল শুধি (২)। 
সভেঞি মলিন জল দেখিএ জলধি॥ 
কংসরাজ-ভয়ে বন্দি যথাবিধি জলে। 
বিনি ধূমে অগ্নি জ্বলয়ে ঘরে ঘরে ॥ 
অগ্নির যাতনা কহিতে al gata | 

যেই যেন মত বলে তেন মত হয় ॥ 
কুস্থম-পত্তন-ভয়ে WA উপবনে | 
চামরের বায় বিনি বহয়ে পবনে ॥ 
সর্বকাল WAL উজএ শশধরে | 

দেবে হো না খায় অংশ কংসরাজ-ভয়ে ॥ 
যার বন্দি জল নয়নাঞ্জন জলে। 
আজিহে! wy বলি ace ক্ষিতি-তলে ॥ 
উচারিল জলনিধি যার মথনের ভয়ে | 
হইয়া শরণাগত পরিখা বোলায়ে ॥ 
হিমালয় ধবল যাহার যশোরায়ে। 

যার যশ বর্ম্মবিন্দু ক্ষীরোদ বোলায়ে ॥ 
যার বল প্রতাপে পৃথিবী টলবলে। 
তাহার তুলনা দেউক মন বাউলে ॥ 


কথায় হাতের শঙ্খ দর্পণেতে দেখি। 
কংসের কথা শুনিলে আনের কথা লেখি | 
আর কি কহিব যার বধের কারণ। 
অন্ত SH ASIA কৈল নারায়ণ ॥ 


শী ee CC er ee" 


(>) যমের মহিষ এবং শিবের বৃষ লইয়া । (২) offi 


৮৪৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


গোপাল-বিজয় নর শুন মনোহরে | 

বিনি নায়ে পার হবে সংসার-সাগরে ॥ 
কহে কবিশেখর সংসার পরিহরি। 
মথুরার লোক দেখে আঁপন আখি ভরি ॥ 


অভিরাম দাসের গোবিন্দ বিজয় | 


( রচনাকাল সপ্তদশ শতাব্দী ৷ ) 
২০০ বৎসরের উদ্ধ কালের প্রাচীন পুথি হইতে নকল করা হইল। 
শ্রীকৃ্ণ-কর্তৃক দাবাগ্নি-নিবারণ। 
এমন শ্রীবুন্দাবন যমুনার মাঠে | 
রাম কানু প্রত্যহ চরান CHR CHT ॥ 
তপ্যানিল art নিদাঘ-খতু কাল। 
চরায় গোধন যত গোবিন্দ গোপাল ॥ 
দক্ষিণ আবর্তে বায়ু বহে সেই বনে | 
দাঁবাগ্সি। আচন্বিতে দবদাহন জন্মিল কাননে ॥ 
চারিদিগে দাবানল পুড়ি ধায়। 
মধ্যে গোপাল সব গোধন BATA ॥ 
প্রতপ্ত প্রচণ্ড অগ্নি বড়ই বিপক্ষ | 
প্রাণ-ভয়ে বন-জন্ত ধাএ কত লক্ষ | 
ব্যাল বৃষ্টি মর্কট মহিষ থনক্ষ CHAT | 
ত্ৰাসে ধায় উভে পুচ্ছে সভয় CARA ॥ 
উৰ্দ্ধ মাথে উভ হাতে কৃষ্ণ পানে চাঞা। 
মুখে না নিঃসরে কথা কাদে দূরে IA ॥ 


কৃষ্ণ TH কৃষ্ণ রক্ষ অগ্নি লএ প্রাণ | 


ঠাকুর কৃষ্ণ মোর কর পরিত্রাণ ॥ 
শিশুদিগের সকাতর যত যত গোপ-শিশু ধেনু লাখে লাখ। 
প্রার্থনা। পালাইতে পথ নাই পড়িল বিপাক ॥ 

চারিদিগে বেড়ায় অগ্নি পালাইতে নাঞি। 


এবার কেমনে ভাই রাখিবে কানাঞি॥ 


ভাগবত- অভিরাঞ্ণ দাস_-১৭শ শতাব্দী । 


বিষ জল Aten! প্রাণ গেল সভাকার | 
ন! জানি কেমন মন্ত্রে করিলে উদ্ধায় ॥ 
অজাগর গরাসিলেক তাহে জীয়াইলে। 
এবার !বিষম ভাই সঙ্কটে পড়িলে ॥ 
চারিদিকে অনল-পর্ধৃত ভয়ঙ্কর | 
পালাইতে পথ নাই পড়িল পাথর ॥ 
এত দিনে অনলে পুড়িয় প্রাণ যায়। 
তোমা বিনে গতি নাই না দেখি উপায় ॥ 
অনলে foal মরি নাই দুঃখ হৃদি। 
তোমা হেন আর নাথ না মিলাব বিধি ॥ 
ন! জানি কানাই ভাই কিবা মায়া জানে। 
প্র গুণে পুড়্যা মরি না পুড়ি আগুনে ॥ 
আমর! পুড়িঞা মরি তার নাঞি দায়। 
পাছে আগুনের আভা লাগে তোমার গায় ॥ 


কি জানে বনের পণ পীরিতি কি বুঝে | 
তবে কেনে তোমার পীরিতে মন মজে ॥ 
হের দেখ CH সব বাচ্ছা Ae] কোলে। 
তোম] পানে চাঞা! সব কান্দিছে আকুলে ॥ 
তের দেখ বন-জস্ত SS মুখ EP] | 
কান্দিছে সকল পণ্ড তোমার মুখ চাঞা ॥ 
মরি মরি sty ভাই তারে নাঞি যাই। 
মইলে (১) তোমার লাগ পাছে নাঞি পাই ॥ 
অনেক জনম তপ কর্যাছিলু দেখি। 
তোমা হেন ঠাকুর পাইল এই তার সাথী ॥ 
যে হৌক সে হৌক কৃষ্ণ আমা সভাকার। 
তুমি মেনে প্রাণ লঞা যাহ আপনার ॥ 
নন্দ-যশোদার প্রাণ গোকুলের চান্দা। 
সভাকার প্রাণ তোমার ঠাঞি বান্ধ! ॥ 
বলিতে বলিতে কানু আইলা নিকট। 
তরাসে বরঙ্গ-শিশ্ড করে ছটফট ॥ 


(১) মরিলে। 


কংসের ABSA | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


শিশুর কাতর দেখি কমললোচন। 
লাফ দিয়! ঝাঁপ দিল অনলে তখন ॥ 


ধরিঞা! অনল কৃষ্ণ করিল অগ্রলি। 
পাঁবক করিল পান দেব বনমালী ॥ 
নির্বাণ হইল অগ্নি নির্মল সকল। 
অমর-মগুলে হৈল গোবিন্দ-মঙ্গল ॥ 
অনিঃসর-বচন (১) হইল গোপ-শিশু | 
আনন্দে সিঞ্চিত হৈল কাননের পণ্ড ॥ 
তৃপ্ত হৈল গগনে স্বয়স্ত, নির্জর 
দেবগণ পুষ্পবৃষ্টি করে নিরন্তর ॥ 
গোবিন্দ-পদারবিন্দ-মকরন্দ-পানে | 
গোবিন্দ-বিজয় অভিরাম দাস ভণে ॥ 


প্রলন্বের উদ্যোগ | 


কৃষ্ণের মহিমাঁকথ! গোপাল বালকে । 
প্রতি ঘরে ঘরে কহে গোকুলের লোকে ॥ 
গুনিঞা আশ্চর্য্য কথ! সভার IN | 
মনুষ্য-শরীর কৃষ্ণ কদাচিৎ নয় ॥ 

এমন বিষম অগ্নি কেবা করে ATA | 
কাহার সাহস ভাই এমন বন্ধান ॥ 


দাবাগ্রি-মৌক্ষণ কথা শুনি রাজা কংস। 
ক্ষণে ক্ষণে সচকিত ভোজরাজ-বংশ ॥ 
জানিল নিকট মৃত্যু নাহিক অন্যথা | 

কি আর সাধিব StH কারে কব কথা ॥ 
আপনার ভূজ-পরাক্রম বলবানে। 

জয় কৈল VATA রক্ষ নাগগণে | 

হেন রাজ-চক্রবর্তী কংস নাম ধরি | 
রহিল এ দুঃখ মনে গোপ-হাঁতে মরি ॥ 
ধিক্‌ ধিক্‌ আমার যতেক অনুচরে | 

ধিক্‌ মোর পাত্রমিত্র পুরজনকেরে ॥ 


(১) অনিঃসর = যাহা নিঃসরিত হয় না। KE 


ভাগবত-_ অভিরাম দাস-_১৭শ শতাব্দী | ৮৪৯ 


যত কৈল পুরুষার্থ গেল সে বিপথে । 
অপমৃত্যু হয় কিনা গোয়ালের হাতে | 
এতেক স্মঙরিঞা রাজা কান্দয়ে অধীর | 
দেখিয়া সলজ্জ পাত্র মিত্র নতশির ॥ 


হেনকালে SEY উঠিল যোড়হাতে। 
অবধান নরপতি কি হেতু মন We ॥ 
শুনিলে তোমার ভয় শক্ত পায় আশ। 
কার ভয় এ জগতে আমি যার দাস ॥ 
পাইলে আদেশ যাই গোকুল-নগরী | 
অবহেলে মারিব সাধিয়া দিব বৈরি (>) n 
“ae মারিবারে বল বুদ্ধি দুই চাঞি। 
মহাবলবান্‌ হৈলে শত্রুকে না পাই ॥ 
যার বুদ্ধি আছে তারে বলবান্‌ গণি। 
নির্বদ্ধিজনার বলে কতু না বাখানি ॥ 
আজি মোরে প্রসাদ করহ কংসানুর | 
surg মারিয়া ভয় দিব তিন পুর ॥ 
প্রলম্ব-আরম্ত-দস্ত শুনি কংসরাজা | 
নান! বস্তু অলঙ্কারে কৈল তার পূজা ॥ 
যামিনী জাগিয়! দুষ্ট রহে নিকেতনে। 
কৃষ্ণ-ভাবে রহে রাত্রি পোহায় কেমনে ॥ 
মৃত্যুকালে যে পুরুষে যে ভাবনা উঠে। 
পুনর্জন্মে সে জনার সেই রূপ ঘটে | 
গোবিন্দ-পদারবিন্দ-মকরন্দ পানে। 
গোবিন্দ-বিজয় অভিরাম দাস গানে ॥ 


(১) শক্রতা সাধন করিব। 


নরসিংহ দাসের হৎস-দূত। 
( রচনা-কাল খৃঃ সপ্তদশ শতাব্দী । 
TINA দাস ভাগবত অবলম্বনে সংস্কৃত হংসদূত প্রণয়ন করেন। 
নরসিংহ দাস তাহারই অনুবাদ করিয়াছেন | 
এই মত দঢ়াইয়া (>) সব গোপীগণে। 
রক্ত Fae ধীরে ধীরে যান সভে সেই বৃন্দাবনে ॥ 
যমুনার তীরে গেলা সব সখীগণে। 
সেই স্থানে শিশু বৎস দেখিল নয়নে ॥ 
কোন শিশু ভায়া বলি ডাকে Coats | 
কেহ কেহ কৃষ্ণের মহিমা-গুণ গায় ॥ 
হান্বারব করে CHS দস্তে তৃণ করি। 
তা দেখিয়া আকুল হইলা! ব্রজনারী ॥ 
সেই বন ছাড়ি গেলা নীপ- (২) তরুতলে। 
শূন্য দেখি সেই স্থান আপনা পাসরে ॥ 


সে স্থানে বসিয়া গোপী করে অন্ুমানে। 
এই খানে দেখিলাম রূপ বিকাল বিহানে ॥ 
পদের উপরে পদ ত্রিভঙ্গ হইয়া। 
আর al শুনিব বাঁশী জলেতে আসিয়া ॥ 
পীত-ধড়া পরিধান গলে বনমাল]। 

সেই নীপ-তরুতলে কে হরিল কালা ॥ 
শিখিপুচ্ছ ছুড়ে তায় উড়ে মন্দ বায়। 
বিধি নিদারুণ হইয়! থুইল মথুরায় ॥ 
ধিক্‌ ধিক্‌ যাউক মোর এ ছার জীবনে । 
পীরিতি এমন হবে জানিব কেমনে ॥ 
এই মত গোপী সব ভাবে কৃষ্ণ-কথা | 
কদন্বের তলে আসি পাইল বড় ব্যথা N 
সেই স্থান ছাড়ি যান অনেক যতনে | 
কুঞ্জবনে যায়্যা তবে দিল দরশনে ॥ 
সেই সে বনের কথা কহনে.না-যায়। 
তাহাতে বসন্তকাল হইল উদয় ॥ 


গোপিকাগণের বিরহ | 


(১) দৃঢ় সংকল্প করিয়া। (২) FT | 


ভাগবত__নরসিংহ দাঁস--১৭শ শতাব্দী | 


হংসদূত-কথা৷ ভাই কেবল বিরহের শোকে | 
দাস গোস্বামী ইথে করিলেন শ্লোকে ॥ 


সেই শ্যাম বন্ধু বিশু বনবাসী BEI 
হৃদয়ে জাগিছে সেই শ্যাম-রূপগুণ ॥ 
মধুমাস পেয়ে তরুগণ বিকশিত | 
নূতন AAA বন অতি স্থশোভিত ॥ 
কাঞ্চন পলাশ ফুল নানা জাতি TAT | 
চম্পক নাগেশ্বর আর পুষ্প নানা জাতি ॥ 
নানা জাতি পুষ্পে বন হইয়া বিকশিত। 
ভ্রমর বুলয়ে তাথে হয়্যা আনন্দিত ॥ 
সকল বিরহিগণ্‌ হইয়! নঅবান্‌। 

মন্দ মন্দ মকরন্দ সদা করে পান ॥ 
মলয় পবন বহে অতি স্থশীতলে। 

নান! পুষ্পে অলিগণ মধু খায়্যা বুলে ॥ 
দেখি সখীগণ সব করি অনুমানে | 
এক কথ! কহি সখি যদি লয় মনে | 
হেন কালে ভৃঙ্গ উঠি অন্ত বনে CNA | 
অকস্মাৎ আসি তথা মেঘ উপজিল | 
তাহা দেখি ময়ূর ময়ূরী নৃত্য করে | 
দুহে দুহ! প্রেমে মাতি আপন! পাসরে 1 
ময়ূরের নৃত্য দেখি বলে গোপীগণে । 
বিরহ বাঢ়ল গোপীর কৃষ্ণ পড়ে মনে ॥ 
হা কৃষ্ণ হা প্ৰাণনাথ বত নিদারুণ । 
তোমার কারণে মোরা ফিরি বনে বন ॥ 
আমরা! অবল! জাতি তাহে বিরহিণী। 
তোমার বিচ্ছেদে দেহে না ATR পরাণী ॥ 
মেঘের বরণ দেখি কান্দে গোপীগণ । 
চক্ষু মেলি না দেখিব কালিয়া-বরণ ॥ 


হেন কালে কোকিলের শব্দ আচম্বিতে । 
শুনিঞা রাধিকা দেখি হইলা afters ॥ 
চতুর্দিগে বেঢ়ি সখী আকুলিত teat | 
কেহে! জল আনি দিছে মুখেন্ডে ঢালিয়! ॥ 


শ্রীমতীর E | 


৮৫২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


রাধা রাধা করি কেহ ডাকে তার কাণে। 
কেহ বলে রাইর বাহির হল্য প্রাণে ॥ 
অগুরু চন্দন চুয়া দেখি ATT | 
পদ্মপত্রে করি কেহ আনি দেয় জল ॥ 
ললিতা বসিল! তারে কোলেতে করিয়া | 
কেহ বা HATA তার Fld হাত দিয়া ॥ 
ধিকি ধিকি করে কণ্ে শ্বাস মাত্র আছে। 
কেহ বা বাতাস করে রয়্যা তার কাছে ॥ 
সতত আছিল! রাই বিরহিণী হঞা। 
কুকার্য্য করিলু' মোরা বনেতে আসিয়া | 
একে সে নিকুঞ্জ তাথে কোকিলের ধ্বনি। 
তাহাতে কেমনে প্রাণ ধরে বিরহিণী ॥ 
বিধি কৈল অবলা যে তাহে কুলবতী | 
কৃষ্ণের বিচ্ছেদে মোর হল্য হেন গতি ॥ 
এই মতে গোপীগণ চৌদিকে বেড়িয়!। 
APES রহে সবে রাই-মুখে চাক়্যা | 
ললিতা ইঙ্গিত কৈল সব সখীগণে | 
একখানি কুড়্যা ঘর করহ নিম্মীণে ॥ 
তাহার আদেশে কাষ্ঠ আনিল তুরিতে। 
নিরমাঞা কুড়্যা ঘর ছাইল পদ্মপাতে ॥ 
পদ্মপাঁতের শয্যা তাথে শোয়াইয়া। 
পুষ্প আচ্ছাঁদনেতে রাখিল রাই লইয়া ॥ 


পল্সপত্রের FOA | 


তবেত ললিতা উঠি করিলা গমন | 
যমুনার তীরে গিয়া দিলা দরশন ॥ 
দাণ্ডাইয়। যমুনার তরঙ্গ দেখিতে। 

হেন কালে হংস বক আইলা আচন্বিতে 1 
অতি মনোহর রূপ দেখিতে সুন্দর | 
সেই মুখে আইসে হংস গমন মন্থর ॥ 
আসি উত্তরিলা সেই ললিতা-সন্মুখে। 
যমুনার জল দেখি পান কৈল সুখে ॥ 


হংল-দর্শন। 


কুড়্যা এক নিরমাঞ্া Bice আইলাঙ শোয়াইয়া 
সব সখী al তার পাশে | 


ভাগবত-_নরসিংহ দাস--১৭শ শতাব্দী | 


জল নিতে আইলাঙ আমি আসি দেখা দিলে তুমি 
বিরহিণীর AA অভিলাষে ॥ 

ব্রহ্মার বাহন তুমি তোরি নিবেদিয়ে আমি 
কৃপা করি করহ আরতি | 

দুঃখের বারতা লয়্যা কহ্‌গা শ্যামেরে যায়্য! 
বনবাসী হৈল কুলবতী ॥ 

তোমা সঙ্গে প্রীতি করি যত গোপ-কিশোরী 
কুল শীল সব তিয়াগিয়া। 

সুধাইবে যতন করি কি দোষে ছাড়িলে হরি 
দেখা দেহ বারেক আসিয়া ॥ 


যেখানে যে কৈল লীলা বালকের সঙ্গে খেলা 
তাহা দেখি ফিরে গোপীগণ। 

যেঞি তোমা মনে পড়ে ধৈরষ ধরিতে নারে 
হেন বুঝি হারাই জীবন ॥ 

সেই সে শরৎশশী সদাই থাকিয়ে বসি 
তোমা রূপ করিএ ধেয়ানে। 

বিষম পীরিতি করি বধিলে আভীর নারী 
BATS হইল ভুবনে ॥ 

মলিন বদন সদা কিবা রাত্রি কিব! দিবা 
ফিরে তার! আকুলিত হৈয়া। 

তুমি নিদারুণ হলে গোপীগণে পাসরিলে 
সুখে আছ AAA আসিয়া ॥ 


মনের যে দুঃখ যত তাহা বা কহিৰ কত 
কহিতে মরমে লাগে ব্যথা। 

পীরিতে ছাড়িলে ঘর BY হইল জরজর 
ভাবিতে গুণিতে গুণ-কথা | 

বার মাসের যত দুঃখ কহিতে বিদরে বুক 
গুমরি গুমরি উঠে ata | 

বিধি কৈল অবলা তাহে সহে এত জাল! 
পীরিতি বিষম বলবান্‌ ॥ 

বিরহ-যাতন৷-কথা হংসে কহে Anfas 
আপনার বিরহ-কারণ। 


৮৫৩ 


গংবাদ-প্রদান। 


৮৫৪ বঙ্গ সাহিত্য-পরিচয় | 
জনম গোঙাব সুখে কখন না পাব দুঃখে 
একে একে শুন বিবরণ ॥ 
কুলের আমর] নারী প্রাণ কি ধরিতে পারি 
শ্যাম বন্ধুর না শুনি বচন। 
ললিতা৷ কহেন শুন শুন ভাই সর্বজন 
নরসিংহ দাস বিরচন ॥ 


গোপিকার বারমাসী । 
কহিয় কান্ুরে হংস SRI FIXA | 
অভাগিনী গোপী তার মনে নাহি স্বরে ॥ 
শুন হংসবর তোরে করি নিবেদন। 
বার মাসের সুখ দুঃখ PIS শ্রবণ ॥ 
পাইল অগ্রাণ মাসে নবীন পীরিতি। 
কাত্যায়নী ব্রত করি পাইল কৃষ্ণপতি ॥ 
একে একে গোপীগণ বন্দিল চরণ ॥ 
সেই মাসেতে হইল প্রেমের অঙ্কুর | 
এত কি জানিব দুঃখ দিবেক অক্তুর ॥ 


আইল পৌষ মাস হিমের প্রভাবে | 

শীত বলি নাহি জানি কৃষ্ণের উন্মাদে ॥ 
সখী চারি পাঁচ মেলি কাখে কুম্ভ করি | 
যমুনায় ভরিতাঙ জল চাদ-মুখ হেরি ॥ 
জলকেলি গতাগতি করি. এ ছলে। 
সখী সব হইতাঙ জড় কদন্বের তলে ॥ 
শীত বলি না জানিতাড় শ্যাম সঙ্গে রয়্যা। 
এই পৌষে মরে তার! কান্দিয়া কান্দিয়া ॥ 
একে সে বিরহ-জালা হিম করে SH | 
কহিয় শ্তামেরে তার! বড় দুঃখ পায় ॥ 


মাঘ মাসে থাকিতাঙ নানান কৌতুকে । 
আপনি হইয়! দানী রহিত রাজপথে | 
শ্যাম সঙ্গে মাঘ মাসে রহিতাঙ বসিয়া। 
দধি দুগ্ধ TS ঘোল পসরা সাজিয়া ॥ 
অই ছলে কৃষ্ণে বেড়ি রহিতাম. বসিয়া। 
কত রসকথা কৃষ্ণ কহিত হাসিয়া ॥ 


ভাঁগবত--নরসিংহ দাস__-১৭শ শতাব্দী । ৮৫৫ 


ক্ষীর ছান! নবনী দিতাঙ টাদ-মুখে | 
এই রূপে বিহার করিতাঙ নানা সুখে ॥ 
এই মাঘ মাসেতে কান্দিয়ে দিবা নিশি। 
আর al শুনিব বাঁশী কদম্বতলে আসি ॥ 
সুখদ কদম্বতলা কালিন্দীর FA | 
প্রাণনাথ বিনে দেখি আন্ধার গোকুল ॥ 


সেই সে ফাগুন মাসে সখী সব সঙ্গে । 
দিবা নিশি নাহি জানি থাকি নানা রঙ্গে ॥ 
সেই শ্যাম বন্ধুরে বেঢ়িয়া গোপীগণে। 
আবির FA pal সুগন্ধি চন্দনে ॥ 
দৌলনীতে বসাইয়! দোলায় শ্যাম রায়। 
কোন কোন গোপী অঙ্গে চামর চুলায় ॥ 
বীণা আদি নান! যন্ত্র করিয়া সুতান। 
আনন্দে মাতিয়। গোপী কৃষ্ণগুণ গান ॥ 
সে সব সুখের দিন ইবে গেল দূরে । 
ফাল্তুনেতে fea করে শ্যাম মধুপুরে ॥ 
সেই সব লীলারস যেঞ্ মনে পড়ে | 
নিভান অনল যেন ফুক দিয়া জালে ॥ 


মধু মাসের কথা কি কহিব আর | 
এই ত দ্বাদশ বনে করিতাঙ বিহার ॥ 
নানা পুষ্প বিকশিত বসন্ত-সময় | 
নবীন পল্লব তরু নত্রবান্‌ হয় ॥ 
মধুমাসে মত্ত ভৃঙ্গ কোকিলের eater | 
শ্যাম সঙ্গ বিনে আর কিছুই না জানি ॥ 
নান! ফুল তুলি মাল! গাথিতাঙ সদাই । 
ইবে মাল! কারে দিব কৃষ্ণ হেথা নাঞি॥ 
তখন ছিল মধু মাস ইবে পাপ হল্য। 
কৃষ্ণ বিনে মধুমাস কান্দি গোঙাইল ॥ 
এই সব কথা হংস কহিয় তাহারে | 
বিরহিণী রাধা পোড়ে বিরহ-অনলে ॥ 


বৈশাখের তাপ অঙ্গে সহা নাহি stay 
অগুরু চন্দন আদি দিয়ে শ্যাম গার ॥ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কৃষ্ণ সঙ্গে ক্রীড়া করি যমুনার জলে | 
পদ্ম-উৎপল-মালা দিতাঁঙ তার গলে ॥ 

ছুই চারি সখী কৃষ্ণে কোলেতে করিঞা। 
গম্ভীর যমুনা জলে দিথাঙ ভাসাইয়! ॥ 

আড়ি ভুড়ি (১) খায় গোপী মনে ভয় পায়্যা। 
পুনরপি যান কৃষ্ণ দয়াবান্‌ হইয়া ॥ 

জনে জনে তোলে গোপী বাহুতে ধরিয়া । 
সাতারিয়! যান কৃষ্ণ কৌতুক করিয়া ॥ 

এই রূপে গ্রীষ্মকালে করি জলকেলি। 
কৃষ্ণের বিহনে মোর! জল নাহি হেরি ॥ 


জ্যৈষ্ঠ মাসের VA এইত কাননে | 

নানা ফল আদি কৃষ্ণে করাথ্যাম ভক্ষণে ॥ 
নারেঙ্গ ছোলেক্গ bral আর নারিকেল। 
আপনি গোপীর মুখে দিথেন সকল ॥ 
সেই জ্যৈষ্ঠ মাসে মোর! ফল পানে চায়্যা | 
হেট মুখে রহি মোরা মরণে মরিয়া ॥ 


আইল আষাঢ় মাস বরিষা-উদয়। 
সদা থাকি কৃষ্ণ সঙ্গে নাহি কোন ভয় ॥ 
নব্‌ মেঘ আচ্ছাদিয়া সদা হয় জল। 
গোবর্ধনের গুহাতে নির্মাণ কৈল ঘর ॥ 
মনোহর শয্যাতে শয়ন গুণমণি। 
চৌদিকে বেড়িয়া রহে সকল গোপিনী ॥ 
কেহ বা বাতাস করে কেহ চাপে গা। 
তাম্বূল যোগায় কেহ চাপি রাঙ্গা পা॥ 
এ সব সুখেতে গোপী বঞ্চিত হইল। 
আম! সভা তেয়াগিয়া প্রাণনাথ গেল ॥ 
আধাটের মেঘ দেখি মনে করি দুঃখ । 
হেদেরে দারুণ বিধি ঘুচাইলি সুখ ॥ 


শ্রাবণ মাসেতে সব সখীগণ সঙ্গে | 
দোলনীতে বসাইয়! দোলায় নানা রঙ্গে ॥ 


(১) খাবি; পূর্বববঙ্গে “হাবি ডুবি” | 


ভাঁগবত-_নরনিংহ দাস__-১৭শ শতাব্দী | ৮৫৭ 


কখন গোপিকা বৈসে কতু শ্যাম রায় | 
চৌদিগে বেড়িয়া গোপী পঞ্চরস গায় ॥ 
সেইত শ্রাবণ মাসে শোকেতে নিদান। 
আম! সভার প্রাণ za লয়্যা গেল শ্যাম ॥ 


তাদ্র মাসের সুখ কি কহিব আর | 
যমুনার তীরে নাথ করিতা বিহার ॥ 
একদিন মোর! সব করি অনুমান | 
বড়াই প্রমাণ করি সাধি নিজ কাম ॥ 
মাধবী তরুর তলে লয়্যা গুণমণি। 
সদাই আনন্দে থাকি কিছুই না জানি n 
সেইত ভাদর মাস পাপ হৈল মোরে | 
সব সুখ দূরে গেল কৃষ্ণ নাই ঘরে ॥ 


আইল আশ্বিন মাস শরৎ সময় | 
একদিন face যাই তেজি কুলভয় ॥ 
রাধা আদি গোপী বড়াই সঙ্গেতে করিয়া। 
যমুনার কূলে সতে উত্তরিল! গিয়া ॥ 
যমুনা গভীর দেখি প্রাণ কাপে OTA | 
চল চল অগো সই ফির্য! যাই ঘরে ॥ 
গোঠে থাকি কৃষ্ণচন্দ্র জানিলা কারণ। 
নৌকা লঞা গোঠ হতে দিলা দরশন ॥ 
একে একে গোপীরে যমুনা কৈল পার। 
আমা সভা দয়া করি হৈলা কর্ণধার ॥ 
এমন পীরিতি ওরে সেই গেল! ছাঁড়ি। 
শৃন্ত হৈল ব্রজের অভাগী গোপনারী ॥ 


যমুনার জলে যাত্যে যোঁঞ মনে পড়ে | 

এ সব সংবাদ BH কহিও বন্ধুরে ॥ 

আইল BSH মাস পুণ্যের সময় | 

শরৎ পূর্ণিমাশশী হইল উদয় ॥ 

বৃন্দাবনের নিকুঞ্জে অতি রম্যস্থানে। 

মুরলীতে ডাকে শ্যাম ধরি রাধা নামে ॥ 

রহিতে al পারি ঘরে গেলাঙ সেই স্থানে | 

একে একে জড় হৈলাঙ সব গোপীগণে ॥ 
১০৮ 


৮৫৮ বঙ্গ সাহিত্য-পরিচয়। 


শ্যামরূপ হেরি আখি পালটীতে নারি | 
আনন্দে ফিরিয়! বুলি সব গোপীগণে ॥ 
এক গোপী এক কৃষ্ণ হৈল! সেই স্থানে | 
রাস আদি লীলা করে করি আলিঙ্গনে ॥ 


অবলার সঙ্গে প্রেম অধিক বাড়ায়্যা। 
তাহারে উচিত নহে গেলেন ছাড়িয়া ॥ 
দুকুল ছাড়িয়া মোরা লইলু' শরণ। 
তাহারে সঁপিলু মোরা এ রূপ-যৌবন ॥ 
অনাথিনী হইলু' মোরা প্রাণনাথ fax | 
বিরহিণী হইয়া ফিরি লইয়া ex তন্তু ॥ 
নিশি গেলে চন্দ্র যেন হয়ত মলিন। 
কৃষ্ণবিনে তেমতি ফিরিয়ে গোপীগণ ॥ 
জল গেলে হয় যেন মীনের মরণ | 

কৃষ্ণ fog তেমতি হইল গো পীজন ॥ 
প্রাণ গেলে হংস হে শরীরে কিবা করে। 
গৃহস্থ ছাড়িলে যেন WT হয় ঘরে ॥ 

এই তাপে বনবাসী কহিবে AFA | 
তোমার কারণে গোপী সদাই বিকল ॥ 
হংসদূত ইতিহাস গোপীর বচন। 
নরসিংহ দাস কহে শুন সর্বজন ॥ 


শুন হংস কি দোষে ছাঁড়িলা গুণমণি। 
কহিতে সে সব কথা উঠয়ে আগুনি ॥ 
কেলি-কদন্ব গাছ আছে সারি সারি | 
মল্লিকা মালতী যূথী নানা আদি করি ॥ 
রাস বিহারেতে মত্ত হৈলা সখীগণে | 
অঙ্গের বসন খসি পড়ে সেই স্থানে ॥ 


কৃষ্চে বেড়ি নৃত্য করি ছিল! গোপীগণে । 
সেই নৃত্যে AMAA হইলা তরুগণে॥ 

যেই বৃক্ষে হেলান দিয়া ছিলা চন্দ্রাবলী। 
গুল্ম লতা দেখি তবে দেখিবে সাতলি (১) ॥ 


(১) পর্বতের নাম। 


ভাগবত-_নরসিংহ দাস_১৭শ শতাব্দী | ৮৫৯ 


আর সব সখীগণ ছিল! যত জনে | 
কৃষ্ণের বরণ বৃক্ষ দেখিবে সেই স্থানে ॥ 


দেখিবে পুতনা রাক্ষসীরে সেই স্থানে 
পুষ্পের সৌরভে আমোদিত হয় SHCA ॥ 
দেখিবে কৃষ্ণের পদচিহ্ন মনোহর | হংসের পথ fada 
ধবজ-বস্তান্কুশ-রেখা তাহার উপর ॥ 
তার পিছে রাই-পদ দেখিবে মন দিয়া | 
আর সব গোপীগণ চৌদিকে বেড়িয়া ॥ 
মধুপানে মত্ত হৈয়া GACT ভ্রমর | 
কোকিলের ধ্বনি তথা হয় নিরস্তর ॥ 
শুন হংসবর তোমায় কি কহিব আমি | 
ক্ষণেক বিশ্রাম করি Ae যাবে তুমি ॥ 
সতত বহয়ে তাথে মলয় ATA | 

দেখি পাসরিবে তবে ae পরিশ্রম n 


অতি সে নিগুঢ় স্থল কহিল তোমায় | 
বসস্ত-বাতাস তাহে বহয়ে সদায় ॥ 
আপন মনের কথা! কহিল যে আমি | 
বুঝিয়| করিবে কাৰ্য্য চতুর বট তুমি ॥ 
অনেক যতনে যাবে সেই বন ছাড়ি। 
তাহ! বই দেখিবে আভীর-€১) বুন্দ-নারী ॥ 
রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে দিবানিশী। 

কৃষ্ণ বিনে তাহার মলিন মুখশশী ॥ 

নন্দ যশোদা আদি দেখিবে সেই স্থানে | 
রামকৃষ্ণ বিনে তারা অন্ত নাহি জানে ॥ 
নিরবধি থাকে তারা পথ পানে DTD | 
কবে আর দেখিব FR নয়ন ভরিয়্যা ॥ 
দেখিবে সে নন্দরাণী আছে দাওাইয়া। 
অস্থিচম্দ্-সার তার কৃষ্ণের লাগিয়া ॥ 
দেখিতে না পায় রাণী নয়নের জলে। 
ক্ষণে কত বার ডাকে কানাই কত দূরে ॥ 





(১) CAT | 


৮৬০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
আর তাহে রোহিণী ছাড়িল ব্রজপুরে | 
দ্বিগুণ বাড়িল শোক নিবারিতে নারে | 
তা সভারে দেখিয়া কহিবে প্রিয়বাণী। 
কৃষ্ণের সংবাদ গো আনিয়া দিব আমি ॥ 


সেই বন ছাড়িয়া যাইবে অন্য বনে। 
যেখানে বালক সঙ্গে কর্যাছেন ভোজনে ॥ 
সেখানে মলয়-পত্র আছএ পড়িয়া | 
দ্বিজপত্রী-স্থানে অন্ন আনিলা মাগিয়া ॥ 
তবেতে যাইহ তুমি সেই বন ছাঁড়ি। 

তার পরে দেখিবে গোপের পূর্ববাড়ী ॥ 
সপ্ত দিবস ইন্দ ঝড় বৃষ্টি কৈল। 

তথির কারণে নন্দীশ্বরে বাড়ী কৈল ॥ 
এইত পথের দিশা ললিতা কহিল। 
হংসদূত-ইতিহাস নৃসিংহ রচিল ॥ 


আআ 


অচ্যুত দাসের কৃষ্ণ-লীলা। 
এই গ্রন্থের একখানি মাত্র খণ্ডিত পুথি পাওয়া গিয়াছে। উহাতে 
৪-১৫২ পত্র (প্রত্যেক পত্রে ২ পৃষ্ঠা, সুতরাং মোট ২৯৮ পৃষ্ঠা) পর্য্যন্ত 
আছে। পুথি প্রায় ২৫০ বৎসরের প্রাচীন হইবে। 
অক্রুরের আগমন | একদিন APT নামেতে এক জন। 
LIA (১) আইল করি রথ আরোহণ ॥ 
ব্রজপতি নন্দেরে দিলেন রাজ-লিখা। 
শিরোধার্য্য করিঞা নিলেন সেই সখা ॥ 


অক্রর-দর্শনে নন্দের কহিল কি ভাগ্য আজি হইল আমারে | 
আনন্দ | অনেক দিনেতে তোমা দেখি মোর ঘরে ॥ 
চরণ পাখাল আসন্ন মহশিয়। 
তবেত পুছিব আমি কার্যের নিলয় ॥ 


ধন্য ধন্য আমায় এইত ব্রজপুরে | 


ভাগবত-_অচ্যুত দাস_-১৭শ শতাব্দী । ৮৬১ 


ইহ! বলি নন্দঘোষ পত্র আউল্লাইল (>) | ঘশোদ! ও নন্দের 
পড়িয়া মনের তাপে মু্ছিত হইল ॥ রি 

fe কি বোল বলিয়া ধাইল সর্বজনি'। 

চেতন করান নন্দ সভে পুছে বাণী ॥ 


ডাকিয়া কহেন নন্দ শুনহ ATT | 
নরসানি (২) কাটারি দিয়! মার আগে মোরে ॥ 
তবে দুই শিশু লইয়া যাহ তুমি। 

নিশ্চয় জানিল ইবে মজিলা আমি ॥ 
যশোদা! শুনিঞা ধায় আউদড় চুলে | 

কে লব আমার শিশু অতাগ্য কপালে ॥ 
ক্রোধ দৃষ্টি AH CAA চাহেন যশোমতী | 
তুমি ছার নিতে চাহ আমার শ্রীপতি ॥ 
তোর কংসরাজ! মোর কি করিতে পারে। 
অধিক হইলে al থাকিমু ব্রজপুরে ॥ 
আমার ছুঃখের ধন সেই রাম FTE | 

কি কাৰ্য্য তাহার সঙ্গে মাঠে রাখে ধেনু ॥ 


আর যত গোকুলে মাছিল.ব্রলবাল। বালকগণের কাকুতি। 
অক্রুরে দেখিয়া আইল তৎকাল ॥ 

কহে! তুমি মোর সখা নিঞা যাবে কোথা। 

না করিহ সাধ মনে মোরা আছে| এথা ॥ 

CAS অক্র.রে মোর! কৈলু কাকুবাণী। 

না লইহ মথুরারে মোর চক্রপাণি ॥ 

তোমার প্রশংস! মোর! গুনিলু বহুতে। 

এই নিবেদন করি তোমার পদেতে 1 


CHS হইতে রামকৃষ্ণের প্রত্যাবর্তন | 
সেইত সুশব্দ ধ্বনি অক্র.র শুনিল। 
প্রেমেতে গদগদ হইএ। দেখিতে চলিল 1 
সঘনে গলিত ধারা দুইত চক্ষুতে | 
কম্পিত শরীর হই! না পারে চলিতে ॥ 


(১) (কংসের পত্র) খুলিল। (২) এক প্রকার কাটারির 
নাম। প্রাচীন কোন কোন পুথিঙে “নরসিংহ কাটারি” পাওয়া গিয়াছে। 


৮৬২ 


রামকৃষ্ণ-দর্শনে 
অক্ররের পরম 
আনন্দ | 


AHA SA | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 
পড়িঞ্| গড়িঞা গিঞা রহে কথো দূরে । 
দেখে রাম কৃষ্ণ ছুই বালক ভিতরে | 
সর্বাঙ্গে গোখুর (>) রেণু পুরিছে দুহার | 
হেরিঞা অক্র.র মনে করিল বিচার ॥ 
কেবল পতিত হেতু জন্ম ক্ষিতিতলে। 
দণ্ডবৎ করে পড়ি হইয়া কুতৃহলে ॥ 
দেখিয়! অক্র,র কৃষ্ণ তোলে কর ধরি | 
আলিঙ্গন দিতে দুহে বহে প্রেম-বারি ॥ 
আনন্দ-সাগরেতে দুহে ডুবে সেই ATA | 
বালক সকল দেখি চাহে ঘনে ঘনে ॥ 
এইরূপে রাম কৃষ্ণ ABCA লইঞা | 
গৃহেতে প্রবেশ করে অচ্যুত ভাবিঞা ॥ 


কানাঞ্ঞ বড় রঙ্গিঞা নাগর | 
মথুরা যাবেন মনে প্রফুল্ল বিস্তর ॥ ধুয়া ॥ 


তবেত গোধন সর্ব তোলাইঞ্| HATS | 
বসিলা নন্দের কোলে হাসিতে হাসিতে ॥ 
দেখিল বিমনা মাতা পিতা ছুই জনে। 
পুছিল কি বোল আজি দেখি হেন মনে ॥ 
সঘন চিন্তিত আজি দেখি সৰ্ব্বলোকে | 
ইহার কারণ পিতা কহ একে একে ॥ 
শোকেতে আকুল নন্দ নাহি স্ফুরে বাণী। 
সঘন নিশ্বাস বহে আকুল পরাণী ॥ 

বদন ধরিঞা কৃষ্ণ কহে পুনঃ পুনঃ । 

কহ কহ পিতা তুমি ইহার কারণ ॥ 
কান্দিঞা! কান্দিঞ নন্দ কহেন কৃষ্ণেরে। 
রাজ-আক্তা লইঞা আজি আইল অক্র,রে ॥ 
তোমা Bal যাইতে রাজা লিখিল যতনে। 
ধনুৰ্ম্ময় যজ্ঞ তথা করিল আরম্তণে ॥ 

হাট বাট নগর করিল পুরদ্বারে | 
লুবর্ণকলস স্থাপে দুয়ারে দুয়ারে ॥ 


গরুর ক্ষুরের ধূলি। 


ভাগবত-_অচ্যুত দাস__১৭শ শতাব্দী । ৮৬৩ 


নেত পাট দিয়া সৰ্ব্ব ঘর আশচ্ছাদনে। 
এমন কখন বাপু না শুনিল কাপে N 
ঘরে ঘরে পতাকা বান্ধিল শত শত। 
এমন না কৈল কেহ রাজা! হৈল যত ॥ 
সেইত কুটিল-বুদ্ধি জানি সর্ব দিনে। 
এইত নিমিত্তে তাপী হইলু বড় মনে ॥ 
আর এক কথা মুঞি কহিলু অক্র,রে। 
সেইত হইল বড় মনের ভিতরে ॥ 
চানুর মুষ্টিক নামে দুই মহাবলে। 
থুইল আপন কাছে সেই কূটছলে ॥ 


রাম Fe কহে পিতা না কর বিচারে | 

ধনুম্্ময় যজ্ঞ চল যাই দেখিবারে ॥ 

তাহার কুটিল বুদ্ধি নাহি কোন ভয়! 
ত্ৰৈলোক্য আমার বশ জানিহ নিশ্চয় ॥ 

সকল গোকুলে তুমি দেহত ঘোষণা । রাসকৃফের মধুরাগমনে 
কালি চল যাব দেখা করি সর্বজনা ॥ ইচ্ছা ও উদ্োগ। 
দধি দুগ্ধ FS ক্ষীর লহ ভার শত। 

সতে মেলি চল যাব ব্ৰজে আছি যত ॥ 

নন্দ বলেন শুন বাপু না MES তথারে। 

লুকাইয়া থোব তোম! চল অন্তত্তবরে ॥ 

আমা সভাকার প্রাণ তোরা দুই ভাই। 

কোন বিদ্ব হইলে মোরা মরিব সভাই ॥ 

দধি দুগ্ধ FS ক্ষীর আর রাজকর | 

তোমা বিনে যাঙ পাছে রাজার গোচর । 

তবে যদি COTM দোহা চাহে ATANA । 

তখন যে জান তাহা করিহ বিচার ॥ 


রাম কৃষ্ণ কহে কিছু না করিহ মনে। 
সর্বথা যাইব মোর! রাজ-দরশনে ॥ 
তবেত জানিল নন্দ বচন নিশ্চয় | 

অবশ্য যাইব কৃষ্ণ যজ্ঞ Hy ॥ 
ডাকিঞা বাইতি রাজ্যে দিলেক ঘোষণা | 
কালি যাব কর লইঞা আইস সর্বজনা ॥ 


ব্রাহ্মণীর নিকট গোগীর 
অবস্থা বর্ণন। 


বঙ্গ-লাহিত্য-পরিচয় | 


রাম oe আদি করি যত FHT | 
বিহানে মথুরা চল AH আছে যতে ॥ 
এইত রাজার আজ্ঞা পড় আপি ACS | 
সভে মুদ্রা দিবে সেই যেবা ঘরে রবে ॥ 
আর এক ভার দধি নিবে ঘরে ঘরে | 
এইত নন্দের আজ্ঞা তোমা সভাকারে ॥ 
এইরূপে ঘোষণা দিলেন SHS | 
ব্যাকুলী হইলু শুনি যতেক যুবতী ॥ 
কহিলু ব্ৰাহ্মণী এই কৃষ্ণের ইচ্ছাতে। 
বাজিল সভাকার মন AYA যাইতে | 
ডাকিঞ! অচ্যুত দাস কহে কৃষ্ণপদে | 
অনুক্ষণ থাকি যেন তোমার আমোদে ॥ 


কেমনে রাখিব কৃষ্ণ কহ মোরে সার | 
মধুপুরী গেলে কৃষ্ণ না আসিব আর ॥ 
তবেত, ত্রাঙ্গণী সব শুনি কৃষ্ণলীলা | 
পুনরপি কৃষ্টেরে পুছেন রসকলা ॥ 
কহ গোপী প্রিয়া যদি জানিলে নিশ্চয়। 
মথুরা যাইব কৃষ্ণ যজ্ঞ CT | 

SAS কেমনে তোরা ধরিবি পরাণে। 
অবশ্য কহিবি Stal শুনিব শ্রবণে ॥ 
গোপী কহে শুন ঠাকুরাণী কহি সার। 
ওকথা সুধাইহ না করি নমস্কার | 
যেমনে সে নিশি দিশি বঞ্চিলু আমর] | 
কহিতে মরিব সভে না পুছ তোমরা | 
আমার শকতি নাই তাহাত কহিতে। 
সুধাএ যে গোপী ছিল তাহার পীরিতে ॥ 
তবে সেই গোপী-কর ধরিল ব্রাহ্মণী। 
কহ কহ গোপী তুমি কৃষ্ণের কাহিনী ॥ 
হরিষে সেইত গোপী হইঞা আাগুয়ান। 
কহিতে লাগিলা কথা পরম সন্ধান ॥ 


যখন শুনিব কৃষ্ণ যাব মথুরারে | 
সেইক্ষণে সর্ব সখী পড়িলু অন্তরে ॥ 


ভাগবত__অচ্যুত দাস--১৭শ শতাব্দী | 


করুণা করিঞা! মোরা কান্দি জনে জনে | 
কোন গোপী মূরছিঞা হয় অচেতনে ॥ 
কোন গোপী ভূমে পড়ি গড়াগড়ি যায়।- 
নীকৃষ্ণ Age বলি কান্দে উভরায় ॥ 
কোন গোপী বলে চল রহি গিয়া পথে । 
ধরিঞা রাখিব কৃষ্ণ মধুর! যাইতে ॥ 
কোন গোপী বলে তারে কেমনে রাখিব | 
রথে চড়াইঞা কৃষ্ণ অক্তুরে লইঞা! যাব ॥ 
সেইত পাপিষ্ঠ AHA কংস-অনুচরে |. 
করুণা করিঞা সভে বলিৰ তাহারে ॥ 
চরণে ধরিব তার লজ্জা তেয়াগিয়া | 

দাসী হইলু তোমার মোরা যাহ কৃষ্ণ ধুঞ | 
তবে যদি সেই কথা না গুনে NFTA | 
গলাতে কাটারি দিয়! মরিব সত্বরে ॥ 


এইরূপে AH গোপী হদে করি মনে। 
নিশি জাগরণ করি AFP ধেয়ানে ॥ 
এবেত VAS SRM সর্ব গোপনারী | 
পথেত রহিল গিঞা এইত বিচারি ॥ 
কহিল অচ্যুতদান শুনহ গোপিনী | 
নিজে agata পথে ধান চক্রপাণি॥ 


গুনিঞ ব্ৰাহ্মণী বাণী cay চরিত্র-ধ্বনি 
হৃদি মধ্যে হইল আনন্দী। 

ধরিঞ! গোপীর করে পুনঃ কহে কহ মোরে 
তোমার চরণ মোর! বন্দি ॥ 

গোপী কহে ঠাকুরাণী এইত অধোগ্য বাণী 
তব দাসী আমরা AKETA | 

না বলিহ এই কথা মনেতে পাইল ব্যথা 
বড় তাপ হইল এ বচনে ॥ 

তবে আসি দ্বিজনারী গোপিকারে কোলে করি 
এই বোলে না কর বিচার | 

ক্ষুধার্ত দরিদ্র যেন CRRA মোর মন 
থাইবারে চাহে বারেবার ॥ 

১০৯ 


গোপ-বালকগণের 
সজ্জা । 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


শুনি এইরূপ কথা মনেতে ঘুচিল ব্যথা 
প্রেমেতে পুরিল দুই আখি | 

ব্রাহ্মণী-চরণ-ধুলি শিরে লইল গোপনারী 
FRG কহে হইঞা সুখী ॥ 

তবেত প্রভাত-কালে সকল বালক মেলে 
আইল সভে নন্দের দুয়ারে | 

সাজিআঁ| বিবিধ বেশ উভছান্দে বান্ধি কেশ 
শিখিপুচ্ছ তাহার মাঝে ধরে ॥ 

নব নব গুঞ্জা-হার চৌদিকে বেষ্টিত তার 
দেখিতে সুন্দর সেই শোভা | 

কপালে তিলক ধরে সেই পূর্ণ ইন্দুবরে 
দামিনী জিনিঞ যার আভা ॥ 

কজ্জল লইল রঙ্গে মৃগমদ তার সঙ্গে 
সুবাসিত শোভিত সুসারে | 

থঞ্জন-যুগল নয়ন নাচএ তাহার হেন 
সেইরূপ দেখি আখিবরে ॥ 

শ্রবণে রতন-ঝুরি মাণিক খিচনি সারি 
অপরূপ সেই সব নির্মাণে | 

গলাতে পরিল হার অমূল্য রতন-সার 
প্রশংসা করএ জনে জনে ॥ 

সব্বাঙ্গে চন্দন-গন্ধে লেপিল গোপ-নারীবৃন্দে 
আনন্দিত পুরিছে সৌরভে। 

সেইত স্বচ্ছন্দগতি দেখিঞ্া অবনীপতি 
আলিঙ্গন দিল ধরি সভে ॥ 

তবে হঞা কুতৃহলি সকল বালক মেলি 
রাজাএ বিবিধ বাক্য-সারে। 

ফিরি ফিরি ঘনে ঘনে নাচএ রাখালগণে 
হরিষ যাইতে মথুরারে ॥ 

কেহে! শিঙ্গ! বেণু বায় মধুর শব্দেতে গায় 
কেহ বংশী বাজায় সুনাদে । 


কেহো ভাবে বশ হৈঞা মন্দিরা পাখাজু (>) লইঞা 
ডুবে কেহে! কৃষ্ণের আমোদে ॥ 


(১) পাখোয়াজ। 


ভাগবত-_অচ্যুত দাস--১৭শ শতাব্দী | 


কোন শিশু অবহেলে কাংস্ত-বাগ্চ করতালে 
নাচে কেহো উভবাহ করি। 

কোন গোপনারী আগে বান্ধিয়া মাথার পাগে 
সঘনে বলিছে হরি হরি ॥ 


তবে দধি ভার কত আনিল গোপাল TS 
রাখিল নন্দের আঙ্গিনাতে। 

vo আনি বারাবারা হিরণ্য-কিরণ-পারা 
দেখি FR হইলা হরিতে ॥ 

ডাকিঞ নন্দেরে তবে কহেন গোলোক-লারে 
এই TS MANA হয়। 

বস্তু অলঙ্কার ধনে ইবে সর্ব গোপগণে 
Sa কর আমার ইচ্ছায় ॥ 

কুষ্ণ-আজ্ঞা নন্দ শুনি বস্ত্র অলঙ্কার আনি 
দিল ACS প্রশংসা করিঞা। 

ধন্য তোরা গোপ পুরে যেন FS কর ভারে 
এত দিন না জানি থাকিঞা ॥ 

হরযিত গোপগণে পাইঞ! বসন ধনে 
নাচে ACS আনন্দিত Sep} | 

হরি হরি ঘন ঘন ডাকিছে রাখালগণ 
প্রেম-জলে নয়ন পূরিঞা ॥ 

এইবূপে কৃপানিধি বিহরিল নানাবিধি 
আপনি সাজিতে কৈল মন। 

কহিল অচ্যতদাসে কৃষ্ণ পদ অভিলাষে 
শুন ভক্ত হইঞা সচেতন | 


শুন সনি গো! কানাই মখুরা যাইবেন নিশ্চয়। 


নিজ প্রাণ রাখিতে মোরে হইল সংশয় ॥ ধুয়া ॥ 


তবেত সাজিল! কৃষ্ণ পরম হরিষে। 
তাহাত wae সভে কহিব বিশেষে ৷ 
পরিল নেতের ধড়া হেমের বরণে। 
শ্রামসুন্দর অক্ষ করিল শোভনে | 


৮৬৭ 


৮৬৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ক্ষুদ্র ঘন্টিক! তাহে বান্ধিল আমোঁদে। 
চলিতে বাজএ নানা যন্ত্রের শবদে ॥ 
তবেত বান্ধিল চূড়া কপালে Hy fel | 
সুগন্ধি-কুঙ্ুম-দাম তাহাতে বেড়িঞা ॥ 
তাহার qars মণি-মাণিকের পাতি। 
রবির কিরণ হেন দেখি সেই জ্যোতিঃ ॥ 
তবেত দিলেন মত্ত শিখি-টাদ মাঝে। 
সঘনে উড়িছে বায় অধিক বিরাজে ॥ 
ললাটে তিলক দীর্ঘ অতি মনোহর | 
নাঁসিকা AOS শোভা দেখিতে সুন্দর ॥ 
তাহার মধ্যেতে বিন্দু চান্দের কিরণে। 
না জানি সে কিবা নিধি কহিলু চরণে ॥ 
মকর-কুগুল কর্ণে করে দোলমাল। 
মদনমোহন বেশ সাজিলা গোপাল ॥ 
কণ্ঠে কৌন্তভ-মণি দিল রঙ্গে তুলি। 
CAMA মেঘে যেন চমকে বিজলী ॥ 
আর নানাবর্ণ ফুলে গাথি এক মালা | 
কৌতুকে ধরিল অঙ্গে সেই প্রাণ-কালা ॥ 
কুঙ্কুম চন্দন-গন্ধ লেপিল ANF | 
ভুবনে তুলনা নাই সেই শোভা সঙ্গে ॥ 
করেতে কঙ্কণ হেম রতন জড়িতে। 
পরিল নাগর কানু AYA যাইতে ॥ 
চরণে নূপুর পিন্ধি নাচে পাক Mel 
ভাই বলরাম বলে ঝাঁট সাজ গিয়া ॥ 
কহিলু ব্ৰাহ্মণী এই কৃষ্ণের সাজনে | 
অনুক্ষণ সেই রূপ পড়ে মোর মনে ॥ 
ভাবিঞা অচ্যুতদাস কহে সেই শোভা | 
ভজহ ভকত লোক সেই কৃষ্ণ-আভা ॥ 


রাজারাম দত্তের ভাগবত | 


এই পুস্তকের অনেক প্রাচীন পুথি আমরা দেখিয়াছি। “শ্রীরামপ্রসাদ 
দেএ”র হস্তলিখিত একখানি পুথি সোসাইটির লাইব্রেরীর জন্ত আমরা 
সংগ্রহ করিয়াছিলাম। সেখানি ১৭০৭ শকের (১৭৮৫ খৃঃ) লিখিত। 
১২৩৭ বাং সনের (১৮২৯ খ:) হস্তলিখিত একখানি পুথি হইতে নিমের 
অংশ নকল করা হইল। 


দণ্তীরাঁজার উপাখ্যান | 


উর্বশী দুর্কাসার শাপে ঘোটকী হইয়া পৃথিবীতে অবতীর্ণ হয়। ঘোটকী 

দিবাভাগে শাপগ্রন্ত থাকিত, কিন্ত নিশাগমে স্বদেহ প্রাপ্ত হইত। অবস্তীর 
দণ্ডীরাজ। এই ঘোটকী লাভ করেন। নিশাকালে ঘোটকী উর্বশী হইয়া 
রাজার সঙ্গে আমোদ প্রমোদ করিত। নারদ FIF এই সংবাদ প্রদান 
করেন। FB দণ্ডীরাজার নিকট ঘোঁটকীটি চাহিয়া পাঠান। নানা প্রকার 
গ্রীতিহ্চক বাক্য এবং ভয়-প্রদর্শন উভয়ই তুল্যরূপ উপেক্ষা করিয়া দণ্ডী 
কৃষ্ণের অনুরোধ রক্ষা করিতে অসন্মত.হন। কৃষ্ণ Sq হইয়া দণ্ডীর 
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দণ্ডী এরূপ প্রবল শত্রর সঙ্গে যুদ্ধ করিতে 
নিজকে অসমর্থ জ্ঞান করিয়া আশ্রয় ভিক্ষা করিয়া ঘুরিতেছেন। পরবর্তী 
প্রসঙ্গ নিম্নের বিবরণে দৃষ্ট হইবে | 

অশ্বেতে চড়িয়! রাজা করিল গমন | 

আপনার রক্ষা হেতু সত্যের কারণ ॥ 

প্রথমেতে গেল রাজা সমুদ্রের স্থানে | 

দণ্ডীকে দেখিয়া রাজা জিজ্ঞাসে আপনে | 

কি কারণে আইলে রাজা কহ বিবরণে | 

রাজা বলে সিন্ধুরাজ করি নিবেদনে ॥ 

এই তুরঙ্গিণী আমি পাইয়াছি বনে। 

নিভৃতে রাখিয়াছিলাম কেহ নাহি জানে | 

নারদ কহিল গিয়া কৃষ্ণ-বিদ্মানে | 

দূত পাঠাইল কৃষ্ণ নিতে তুরঙ্গিণী। 

TA না পাঞ! ক্রোধ কৈল চক্ৰপাণি ॥ 

বলেতে অশ্বিনী নিতে চাহে নারায়ণ | 

অতএব এসেছি আমি লইতে শরণ-॥ 


সমুদ্রের Sas । 


৮৭০ 


বিভীষণের নিকট 
বিফল প্রার্থনা । 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
এমত রাজার বাক্য সমুদ্র শুনিয়া | 
কহিতে লাগিল সিন্ধু রাজা সম্বোধিয়া ॥ 
শুন রাজা তুমি না করিলে ভাল কর্ম্ম | 
কৃষ্ণের সহিত বাদ বড়ই অধর্ম্ম | 


সেই প্রভু নারায়ণ ত্রিভুবন-পতি। 

তার সনে বৈরিভাব বড়ই কুমতি ॥ 
দেখহ পৃথিবী-ভার দূর করিবারে। 

যুগে যুগে হয় প্রভু কত অবতারে ॥ 
সত্যযুগে ছিল দৈত্য হিরণ্যকশিপু। 
নরসিংহ-রূপে প্রভু হৈল তার রিপু॥ 
নখে বিদারিয়! প্রভু করিল farts | 
সীতা মহানেবী রাম করিল উদ্ধার || 
তাহাতে পাইলাম আমি দুঃখ অতিশয় (>) | 
BAA সে সব কথা মনেতে আছয় ॥ 
পৃথিবীর দৈত্য কৃষ্ণ করিতে সংহার | 
সেই রিপু যদুবংশে হৈল অবতার ॥ 
কুবুদ্ধি হয়্যাছে তব শুন দরপতি | 

অশ্ব লাগি বৈরিভাব তাহার সংহতি ॥ 
হিত উপদেশ তোরে বলি নৃপমণি। 
কৃষ্ণ মনঃপূত কর দিয়া তুরঙ্গিণী ॥ 
নতুবা তোমারে আমি নারিব রাখিতে | 
আমার অসাধ্য রণ তাহার সহিতে ॥ 


সমুদ্রের মুখে তবে এতেক সুনিল | 
যতেক ভরসা ছিল সব দূরে গেল ॥ 

ধন হারাইয়! যেন ধনী যে কাতর | 
সেই মত হইল দুঃখী দণ্ডী নুপবর ॥ 
বড় হেন জানি আইলাম সমুদ্রের স্থানে | 
সমুদ্রের বল যত জানিল এখনে ॥ 
অতএব এথা থাকি নাই প্রয়োজনে | 
লঙ্কাপুরী যাব যথা রাজা বিভীষণে ॥ 


এত বলি দর্তীরাজা ত্বরিতে চলিল। 
তুরঙ্গেতে আরোহিয়া লঙ্কাপুরে গেল ॥ 


চি সি ee) i 


(>) সমুদ্রের বন্ধন-জনিত কষ্ট ৷ 


০) চিন্ধ। 


ভাঁগবত- রাঁজাবরাম দত্ত_-১৭শ শতাব্দী | ৮৭১ 


যেই স্থানে বসিয়া আছেন রাজা ব্ভীষণ। 
তথা fatal দণ্ডী রাজা দিল দরশন ॥ 
তবে রাজা বিভীষণ দণ্ডীকে দেখিয়া! | 
বসাইল অতিশয় আদর করিয়া ॥ 
বিভীষণ বলে রাজা কহ বিবরণ। 

কি কারণে তোমার হেথায় আগমন ॥ 
এতেক শুনিয়া কহে দণ্ডী নরপতি। 
আমার যে কণা তাহা শুন মহামতি ॥ 
এই তুরঙ্গিণী আমি পাইয়াছি বনে। 
বলে ইহা নিতে চায় দেব নারায়ণে ॥ 
আপনি লইন্্ আমি তোমার AAA | 
বড় ভয় পাইয়াছি করহ রক্ষণ ॥ 
বিভীষণ বলে দণ্ডী তুমি বুদ্ধিহীন। 
কৃষ্ণ-সঙ্গে বাদ কর মরিবার চিন (>) ॥ 
ত্রেতাযুগে হৈল প্রতু রাম অবতার | 
দশস্কন্ধ হেন রাম করিল সংহার ॥ 
তার সঙ্গে বাদ কর কেমন সাহস। 
ঘুড়ী দিয়া! Fars থণ্ডায় অপযশ ॥ 
দণ্ডী বলে বুঝিলাম তোমার বিক্রম | 
এতেক বলিয়া দণ্ডী করিলা গমন ॥ 


মনে তাবে BCA কার লইব AAA | সুমেরু আশ্রয়-দানে 
কে আছে এমন জন করিব রক্ষণ ॥ iá 

এই মত দণ্ডী রাজা ভাবে মনে মন। 
তুরঙ্গে চড়িয়া যায় আকাশে গমন ॥ 
সুমেরু-পর্ব্বত যদি বড় বলবান্‌। 

সে যদি রাখিতে পারে যাব তার স্থান ॥ 
এত বলি স্থমেরু-পর্বত স্থানে CHT | 
আপন বৃত্তান্ত রাজা কহিতে লাগিল ! 
শুনহে পর্বতরাজ মোর নিবেদন। 
FRSA লইলাম তোমার শরণ ॥ 

বনে পাইয়াছি ঘুড়ী শুনহ কারণ। 
বলে ধরি নিতে চায় দেব নারায়ণ ॥ 


৮২২ 


বাম্কির উত্তর। 


বঙ্গ-সাঁহিত্য-পরিচয় | 


এইত শরণাগত হইলাম তোমার | 
আমারে রাখিলে ধর্ম হইবে তোমার ॥ 


এমত বচনে দণ্ডী বিনয় করিল। 
স্থুমের শুনিয়া তবে ক্রোধযুক্ত হৈল ॥ 
শুনিয়া কৃষ্ণের কথা মহাভীত FAN । 
কহিতে লাগিল তবে দণ্ডী সন্বোধিয়। ॥ 
শুন রাজা তুমিত কৃষ্ণেতে অপরাধী | 
অখিলের নাথ foz বিধাতার বিধি ॥ 
কেমনে শরণ দিয়া রাখিব তোমারে | 
কৃষ্ণ সহ বাদ করে কে আছে সংসারে ॥ 
কৃর্মরূপে পৃথিবী ধরিল নারায়ণ | 
কিঞ্চিৎ লড়িতে কাপে এ তিন ভূবন I 
আমিহ তাহাতে না পারি স্থির হইতে | 
কেমতে করিব যুদ্ধ তাহার সহিতে ॥ 
অতএব ভাল চাহ যদি আপনার । 

ঘুড়ী দিয়! তার স্থানে মাগ পরিহার ॥ 
ভকতবৎসল হরি জানে AMSA | 
শরণ লইলে দয়! করিব আপনে ॥ 


স্থমেরুর বাক্য শুনি দণ্ডী নৃপবর | 
নৈরাশ হইয়া দণ্ডী উঠিলা সত্বর ॥ 
OATH চড়িয়া যায় মহাভীত মনে | 
বাস্ুকির স্থানে গেলা পাতাল-ভূবনে ॥ 
বাস্থকিরে দণ্ডী রাজা নোঙাইল মাথ!। 
বিনয় ARCH বলে আপনার কথা ॥ 
বড়ই ত্রাসিত হইয়া আছি নাগরাজ। 
গোবিন্দের সঙ্গে বাদ বিপরীত কায ॥ 
অরণ্যে পায়্যাছি আমি এই তুরঙ্গিণী। 
aata করিয়া চায় দেব চক্রপাণি ॥ 

তে কারণে নিতে চাহি তোমার শরণ | 
গোবিন্দের ভয় হইতে করহ রক্ষণ ॥ 
ataf বলেন রাজা কি বলহ তুমি। 
গোবিন্দের শত্রু যে রাখিতে নারি আমি ॥ 


ভাগবত-_বু'জারাম দত্ত--১৭শ শতাব্দী | 


বিলম্ব না কর রাজ! শুন মোর বাণী। 
যথ! গেলে এ পায় তথা যাহ তুমি ॥ 


বান্কির বোলে রাজা চিন্তিত হইল। 
fang বদন হয়্যা মৌনেতে উঠিল ॥ 
মনেতে ভাবেন লব কাহার শরণ। 
কৃষ্-ভয় মোরে নিবারিব কোন্‌ জন ॥ 
ধাতার চরিত্র কেবা বুঝিবারে পারে । 
এই তুরঙ্গিণী শক্ত হইল আমারে ॥ 
কেন বা SAM গেল ইন্দ্রের ভবনে | 
কেন না! উর্বশী যাইল ইন্দ্রের সদনে 4. 
কেন বা! দুর্বাসামুনি শাপ দিল. তারে। 
তুরঙ্গিণী VM আইল বনের. ভিতরে ॥ 
মৃগয়তে.কি কারণে গেলাম আমি বনে। 
কেন দরশন হইল তুরকঙ্গিণী-সনে ॥ 
কেন বা নারদ মুনি কৃষ্ণকে কহিল। 
তাহার কারণে মোর প্রমাদ ঘটিল ॥ 
যখন গোবিন্দ ঘুড়ী চাহিল মোর স্থানে । 
বিপরীত বুদ্ধি মোর হৈল কি কারণে ॥ 
কেন বা না দিল অশ্ব কৃষ্ণের আজ্ঞায়। 
কি বুদ্ধি করিব আমি না দেখি উপায় ॥ 


বড় বড় মহতের লইল শরণ | 
হেন জন নাই মোর করিতে রক্ষণ ॥ 
এখন লইব আমি কাহার শরণ। 
রক্ষাহেতু নাই দেখি এ তিন ভুবন 
মহাবল-পরাক্রম CT মহারাজা। 
বীর সব আছে তার. রণে মহাতেজ্জ! ॥ 
সে জনে শরণ নিলে রাখরে আমারে 
প্রবন্ধ করিয়। বদি রাখিবারে পারে ॥ 
এত বলি নরপতি ofS তুরঙ্ধিণী। 
হস্তিনায় ma কুক-নৃপযণি ।॥. 
দর্ঘ্যোধন দেখিল MSTA আগমন্‌। f 
সভাতে আনিল রাজা করি সম্বোধন ॥ 
১১৩ 


৮৭৪ 


ছুষ্যোধনের Sez | 


বর্গঈ-সাহিত্য-পরিচয় ! 
দুৰ্য্যোধন বলে কথ শুন নরপতি ৷ 
কি কারণে তোমার বিষণ্ণ হইল মতি ॥ 
অতিশয় ভয়যুক্ত দেখি যে তোমারে | 
আপন বৃত্তান্ত রাজা কহত আমারে ॥ 


দণ্ডী বলে'মহারাজ করি নিবেদন। 
বড় ভয় হইল আমি তোমার শরণ ॥ 
এই তুরঙ্গিণী আমি পাইয়াছি বনে। 
ঘুড়ী চাহি পাঠাইল দেব নারায়ণ ॥ 
না দিমু কারণে দুঃখী হইল আমারে | 
বলে ঘুড়ী নিতে চাহে দেব গদাধরে ॥ 
্যায়পক্ষে তুরঙ্গিণী নিতে না পারিয়া। 
বলে নিতে চাহেন FE আমারে মারিয়া ॥ 
বড় বড় মহতের শরণ AVA | 

কেহ না শরণ দিয়া আমাত রাখিল ॥ 
কুরুবংশে রাজ! তুমি সভার প্রধান। 
পৃথিবীতে রাজা নাই তোমার সমান ॥ 
অতএব তোমার শরণ নিলু আমি | 
কষ্ণ-ভয় হইতে রাজা রক্ষা কর তুমি ॥ 


দণ্ডী রাজার'বচন শুনিয়া দুর্য্যোধন। 
উত্তর না দিল রাজা বিষাদিত মন ॥ 
শুন কহি দণ্ডী রাজা আমার বচন। 
FRAT বাদ কর কুমতি কথন ॥ 
ত্রিভূবনের' নাথ কৃষ্ণ জানহ যে তুমি ! 
আমার ঈশ্বর কৃষ্ণ তার দাস আমি ॥ 
কৃষ্ণ বিনে যদ্যপি হইত অন্য জন। 
অবশ্য করিতাম রক্ষা শুনহ রাজন ॥ 
কৃষ্ণের সহিত বাদ করিতে না পারি। 
তন্ স্থানে যায় রাজা তুমি শীঘ্র করি 
এমত বচন শুনি কৌরব রাজার। 
বড়ই বিস্ময় মনে হইল তাহার ॥ 


ভাগবত- রাঁজারাম দত্ত-_-১৭শ শতাব্দী | woe 


তৰে দণ্ডী তয় বড়.মনেতে ভাবিয়া | 
কোথা গেলে রক্ষা আমি পাইব বাইয়া ॥ 
এই মোর মনেতে ভরসা ছিল অতি | 
অবশ্য করিব TH কৌরবের পতি ॥ 
দর্য্যোধন নৃপতি করিব প্রতিকার. |. 
সেই বলে কৃষ্ণদেব তাহার ঈশ্বর ॥ 
এখন কাহার আমি লইব শরণ। 

নাহি দেখি আমারে রাখিব কোন্‌ জন ॥ 
যুধিষ্ঠির নরপতি ধর্ম্ম-অবতার।। 
atata আছে তার বিক্রমে অপার ॥ 
রাখিতে পারিবে মোরে হেন লয় মনে। 
এত ভাবি গেল রাজা যুধিষ্ঠির-স্থানে ॥ 
ধর্মরাজ-স্থানে গিয়া কৈল নমস্কার । 
কহিতে লাগিল দণ্ডী কথা আপনার ॥ 
শুন et নরপতি মোর নিবেদন | 
কৃষ্ণ-তয়ে লইলাম তোমার শরণ ॥ 
দণ্ডী বলে অবধান কর ধর্ম্মরাজ | 

এই ঘুড়ী পাইলাম অরণ্যের মাঝ ॥ 
বনে হইতে ঘুড়ী আমি এন্তাছি ধরিয়া | 
কৃষ্ণ তাহা নিতে চাহে Sata করিয়া ॥ 
এই হেতু লইলাম তোমার শরণ | 
শরণাঁগতে রাজা তুমি করহ রক্ষণ ॥ 
শরণাগতেরে দয়! যে জন FAQ| 

সকল দানের ফল সেই জন পাএ॥ 

ধর্ম হেন খ্যাতি রাজা আছয়ে তোমার | 
তোমা বিনে মোরে রক্ষা কে করিব আর n 


এমত দণ্তীর বাকা শুনিয়া বিনয় 1 

কহিতে লাগিল তবে ধৰ্ম্ম মহাশয় ॥ 

শুন দণ্ডী রাজ তুমি বড়ই অজ্ঞান | যুধিষ্ঠির তথৈবচ | 
ত্রিতুবন-কর্ত! সেই প্রভু ভগবান্‌ ॥ 

সংসারের সার সেই দেব নারায়ণ। 

তাহার অধীন আমি eas রাজন ॥ : 


MAY 


আত্ম-হত্যার চেষ্টা । 


রা 
ype 
1 I~ 


“J 
(2, 


বঙ্-সাহিত্য-পরিচয় ১75 


সংসাঁরের সার প্রভু অনাথের বন্ধু। 
যাঁর নাম স্মরণে তরএ ভবসিন্ধু ॥ 

সকল কৃষ্ণের মায়া যত আছে যার | 
আমরা সকল কৃষ্ণের যত পরিবার ॥ 
কৃষ্ণের চরণ সেবি দিবস রজনী। 
কৃষ্ণ নাম বিনে আমি অন্য নাই 'জানি ৷৷ 
কৃষ্ণ-স্থানে অপরাধী হইতে না পাঁরি। 
গুন আমি কৃষ্ণের হই আজ্ঞাকারী ॥ 
অতএব নাহিক আমার প্রয়োজন | 
অন্য স্থানে যায় যথা পাইবে শরণ ॥ 


এমত বচন ধৰ্ম্ম-রাজার শুনিয়া | 

বলিতে লাগিল দণ্ডী বিষাদ ভাবিয়া ॥ 
একে একে বিচারিয়! চাহিল'সংসারে | 
কেহ ত শরণ দিএ না রাখিল মোরে ॥ 
ষত যত মহাজন প্রধান AYTA | 

শরণ লইলাম কেহ নাই দিল স্থান ॥ 
সমুদ্র wae আদি রাজা বিভীষণ। 
নাগরাজ বাসুকি আদি রাজা দূর্যোধন ॥ 
ধর্মরাঁজ যুধিষ্ঠির বলএ সংসারে | 

কেহত শরণ দিয়া না রাখিল মোরে ॥ 
afer করেছি আমি মনে হেন জানি | 
প্রাণ যায় তথাপি না দিব তুরঙ্গিণী l 


কৃষ্ণ-স্থানে অপযশ হয়েছে. আমার | 


কুন (১) মুখে কৃষ্ণ স্থানে যাৰ আমি আর ॥ 
এত বলি দণ্ডী রাজা চড়ে তুরঙ্গিণী। 

বথ! গঙ্গাদেবী তথা যায় নৃপমণি | 

তুরঙ্গিণী সহিত আমি তেজিব শরীরে ॥ 


স্থথদা মোক্ষদ! গঙ্গ! পতিতপাবনী । 
মুক্তিপদ গল্গাদেবী ব্রেলোক্য-তারিণী ॥ 


(১) কোন 


ভাগকত- রাজারা ঈভ--১৭শ শতাব্দী । 


ত্রিপথ-গামিনী sind দেবা সুরেশ্বরী ॥ 
গঙ্গায় তেজিলে প্রাণ পাই arene । 
HOTA সকল HI যতেক আপদ t 


এন্ড বলি নরপতি eA aa 

স্নান করি প্রণমিঞা ভক্তিযুক্তি হঞা | 
BAER লয়্যা রাজা:করাইল স্নান | 
গঙ্গাতে নান্বিয়| যায়-তেজিতে পরাণ ॥ 
তাহ] শুনি সেই স্থানে wo cate fea | 
কৌতুক দেখিতে ACS একত্র RIA I 
বিধাতা-নির্বন্ধ কৰ্ম্ম খওলে-বা যায়।- 
কপালেতে যেই MTF HS হইতে চায় ॥ 
বলভদ্রসহোরী (O) AP সমাচার: 
গা এ রএ-এক-পুকুয় সুন্দর ॥--' 
এক ঘুড়ী লইয়া নান্বিল-গঙ্গা-মাঝে। 
মরিতে নান্বিয়াছে সে না জানি কি কাষে ॥ 


এতেক বচন যদি Foul শুনিল। 

সৰুরুণ চিত্ত হয়্যা সেই স্থানে গেল ॥ 

প্রাণ তেজ কেবা তুমি কহত. আমারে ॥ 
yeu বলিল কহ ইহার কারণ ॥ 

TA রাজা বলে কথা শুনহ্‌ সুন্দরি | 
দু আমি বনেতে পাইলাম । 

নিজ দেশে আনি তারে গুপ্তেতে রাখিলাম ॥ 
ইহার বৃতান্ত কেহ না জানিল আন 

FRCS বৃত্তান্ত নারদ গেলে কহিবার ॥ 

THA কারণে কৃষ্ণ দূত পাঠাইল। 


-~ 


(১) FSH | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


প্রাণ রক্ষা করিতে উপায় al দেখিয়া | 
গঙ্গায়'মরিতে আইলাম তুরঙ্গিণী লয়্যা ॥ 
কে তুমি সুন্দরী বট পুছ কি কারণ। 
আমার কারণে কেন শোকাকুল মন ॥ 
কাহার নন্দিনী তুমি কাহার বনিতা। 
যদি চিত্ত লয় আপনার মোর কথা ॥ 


সুভদ্রা বলিল আমি কৃষ্ণের ভগিনী | 
বলভদ্র-সহোঁদরা অজ্জুন-ঘরণী ॥ 
বন্দেব-তনয়া আমি শুন নরপতি। 
অর্জন আমার পতি পাণ্ডব সন্ততি ॥ 
তোমারে দেখিয়া মোর হইল করুণা | 
অবশ্য করিব আমি ইহার মন্ত্রণা ॥ 
শুন দণ্ডী রাজা ভয় ন! করিহ মনে। 
তোমারে রাখিব ভীম শুনহ বচনে ॥ 
আমার SAA হন ধর্মের কনিষ্ঠ । 
ভীমসেন মহাবীর বড়ই বলিষ্ঠ | 

সে তোমা শরণ দিয়! রাখিবে নিশ্চয় । 
শুন তুমি মহারাজা না ভাবিহ ভয়। 
এত বলি রাজাকে রাখিয়া সেই স্থানে । 
চলিল! সুভদ্রা দেবী ভীমের সদনে ॥ 
আগুবাড়ি আসি নিল পুরনারীগণ ॥ 


নারীগণ দেখি জিজ্ঞাসিল ভীমসেনে (১)। 
অভিমন্ধ্য-জননী আইল কি-কারণে | 
নারীগণ সম্বোধিয়া বলে সুভদ্রীয় | 

বড় কাৰ্য্য হেতু আমি আইলাম হেথায় ॥ 
দণ্ডী নামে এক রাজা অবস্তী দেশের | 
মরিবারে আসিয়াছে ভয়ে গোবিন্দের ॥ 
TACT পেয়েছে ঘুড়ী ইহার কারণ | 

না দিল কৃষ্ণেরে তেই ক্রোধ অকারণ ॥ 


(১) ভীমসেন নারীগণকে জিজ্ঞাসা করিলেন | 


ভাগবত-_রাঁজারাম দত্ত_-১৭শ শতাব্দী | ৮৭৯" 


ঘুড়ী লইতে চাহে কৃষ্ণ তাহারে মারিয়া | 
কৃষ্ণ-ভয়ে Sea রাজা সংসার ভরিয়া ॥ 
মহ! মহা! নরপতির শরণ নিয়াছিল। 
কেহ ত শরণ দিয়! তারে না রাখিল ॥ 
এমত জনেরে রক্ষা যে জন করয়। 
ইহার ফলের কথা সংখ্যা নাহি হয় ॥ 
ক্ষত্রিয়ের SÉ এই বেদের বিধানে। 
শরণাগতেরে রক্ষা করি প্রাণপণে | 
ক্ষেত্রী হয়্যা শরণাঁগতে না করি পালন | 
বড়ই অধৰ্ম্ম বেদে শাস্বের লিখন ॥ 
যদ্যপি এহারে রক্ষা কর মহাশয় । 

বড় ধৰ্ম্ম হয় মোর বাক্যের পালয় ॥ রি 
ইহা না করিলে বড় হইব অপমান | 
ইহার নিমিত্তে আইলাম তব স্থান ॥ 


ভীম-স্থানে কহে তবে যত নারীগণ। 
youl কহিল আসি যত বিবরণ ॥ 

এ সকল বৃত্তান্ত শুনিয়া বুকোদর | 
কিঞ্চিৎ হইল foal মনের ভিতর ॥ 
ভীম বলে যদি রাখি দণ্ডী যে রাজন। 
ঘরে আনি বিষ যেন করয়ে ভক্ষণ | 
না রাখিলে হয় মোরে বড় অপযশ । 
ইহা হৈতে নাই মোর ক্ষেত্রীর পৌরুষ ॥ 
ক্ষেত্রীর বংশেতে জন্ম লভে যেই জন। 
শরণাগতেরে CHa না করে পালন ॥ 
তাহাতে ক্ষেত্রীর ধর্ম না রহে কিঞ্চিৎ। 
লোকে অপযশ হয় শুনিতে কুৎসিত n 
নিত্য of শাস্ত্র মত এইত আছয়। 
প্রাণ দিয়া রাখিব শরণ-ষেবা লয় ॥ 
এত বলি আপন দূত দিল পাঠাইয়!। 
দণ্ডী বূপতিরে ভীম আনিল ডাকিয়া ॥ 


তবে HST নৃপতি ব্যাকুলিত চিতে। 
উপনীত হৈল আসি ভীমের বিদিতে ॥ 


Maj i oe j {è qX- -AYTRS [-পারিচয়.। AE 


ভীমকে AGS তবে নমস্কার; ক্লৈ । 
সাদর করিয়া ভীম-আলিঙগন-দিল |. 
ভীমসে্নে জিজ্ঞা সিল গুন দণ্ডীরাজ । 
আপন. GAB তুমি কহ কুন কায I, 

FORA সহিত তোমার বিসম্বাদ কেনে L; 
কি হেতু তোমারে ক্রোধ. কৈল ATATIA 


শুনিয়া বৃপতি ভয়ে বলিল বচন। 
SONS কহেন আপন বিবরণ ॥ 
প্রাণ রক্ষা কর.মোর শুন ভীমদেন। 
মিথ্যা ক্রোধ আমারে করেন নারায়ণ ॥ 
WAS ভীমের অভয়- রাজার বচন শুনি কহে বুকোদর | 
নী শুন দণ্ডী রাজা তুমি না করিহ ডর ॥ 2 
অভয় বচন রাজা দিলাম তোমারে | p 
কিছু ভয় না করিহ আমার গোচরে ॥ 
TOU MATS কথা হইল সকল | 
চিত্ত স্থির হয়্যা থাক না হয় বিকল ॥ 
ভীমের অভয় Aa দণ্ডী যে কহিল। 
শুনিয়া সুভদ্র! দেবী মহাতুষ্ট হৈল ॥ 
সকল মৰ্য্যাদা আজি আমার রহিল ॥ 
ভীমেরে TES স্তুতি সুভদ্রা করিয়া । 
আপনার, পুরে গেল TIR হইয়া ॥ 
শ্রীভাগবতের কথা অমৃত সমান৷ 
রাজারাম দত্ত বলে শুনে. পুণ্যবান্‌ ॥ 
রদ্ধা,করিয়া যেবা করএ শ্রবণ। 
TENT মুক্ত হয় সেই মহাজন ॥ 


vh 


p id 

পরীক্ষিত:বনে fef নিবেদন Ls 
তার পর কি: হইল কহ তপোঁধন:):.. 
মুনি বলে শুন রাজা SRV 
একাদশ স্কন্ধের Fel শুনিতে অদ্ভুত ॥ 
এইর ছুই রি দিবস যে CAT - 
ুধিটিব রাজা তবে সুকল শুনিল ॥ 


ভাঁগবত-__রাঁজারাম দত্ত _১৭শ শতাব্দী | 


শুনিয়া হইল রাজা বড়ই চিন্তিত । 
কুকৰ্ম্ম করিল ভীম বড় অনুচিত ॥ 
জনাৰ্দ্দন আমার কর্তা তার আমি দাস। 
তার সঙ্গে বাদ কৈলে জীবনের নাশ ॥ 
সৃষ্টি-স্থিতি-প্রলয়ের কর্তা নারায়ণ। 
রাজ্য-ন্থখ ভোগ মোর তাহার কারণ ॥ 
হেন প্রভু সনে বাদ করিবার চায়। 
বিপরীত করেছে ভীম না দেখি উপায় ॥ 
এত বলি নৃপতি মাএর স্থানে গেল। 
ataa গোচরে গিয়া সকলই কহিল N 


শুন মাতা ভীমসেন প্রমাদ করিল। 
গোবিন্দের সঙ্গে ভীম বিবাদ বাড়াইল ॥ 
ঘুড়ীর কারণে দণ্ডী রাজার AT | 
Fea বিসম্বাদ হৈল উপস্থিত ॥ 
পৃথিবীর মধ্যেতে অবস্তী-নরবরে | 
কেহ ত শরণ দিয়া না রাখিল তারে ॥ 
ভীম তারে রাখিয়াছে দিয়াত অভয় । 
রুষ্ণ-সঙ্গে বিসম্বাদ হইল নিশ্চয় ॥ 
রুষ্ণের সহিত যদি বিসম্বাদ হৈল। 
ভীমসেন ওগো মাত৷ প্রমাদ ঘটাইল ॥ 
অতএব মাতা তুমি ভীম স্থানে যায় । 
আপনি যাইয়! তুমি ভীমেরে বুঝায় ॥ 
দণ্ডীরে রাখিলে মাতা হইবে প্রমাদ । 
গোবিন্দের সঙ্গে তবে হইব বিবাদ ॥ 
সত্বরে তাহারে ভীম দেউক ছাড়িয়া | 
যথা Foal তথা আপনে যাউক চলিয়া ॥ 


ধর্মরাজ-মুখে শুনি এতেক বচন। 
ভীমের নিকটে গেলা কুস্তী ততক্ষণ ॥ 
কুস্তী সহ একত্র হইয়া তিন ভাই। 
শীপ্রগতি উত্তরিল ভীমসেন-ঠাই ॥ 
মাত! দেখি ভীমসেন সন্ত্রমে উঠিল। 
সম্ভাষণ করিয়া আসন আনি দিল n 


১১ 


৮৮১. 


অর্জুন ও কুস্তার 
নিষেধ। 


৮৮২ 


ভীমসেন প্রতিজ্ঞায় 
Bea | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


অর্জুন বলিল তবে ভীমসেন ভাই | 
আমরা সকল আসিয়াছি তব ঠাঁই ॥ 
SAN, CHAT এই তোমার গোচরে। 
দণ্ডীকে শরণ দিয়া রেখেছ আপনে | 
অপরাধী হৈলে ভাই গোবিন্দের স্থানে ॥ 
of কি না জান কৃষ্ণ ত্রিভুবন-পতি | 
জানিয়া শুনিয়া তোমায় হইল কুমতি ॥ 
আম] সভাকার কর্তা দেব নারায়ণ। 
কত কত সঙ্কটেতে করিল তারণ ॥ 
হেন কৃষ্ণ সঙ্গে কেন করি বিপরীত | 
AMA না হয় ভাই এ SH উচিত॥ 
মাএর আদেশ আর ধর্মের WA | 
Aa উচিত নাহি করিতে লঙ্ঘন ॥ 


SG-AA ভীম বড় ক্রোধ হইল। 
চক্ষু পালটিঞ। তবে গঙ্জিএ উঠিল ॥ 
কি নীত বুঝাহ তুমি কি না আমি জানি। 
ক্ষেত্রি ধৰ্ম্ম ছাড়ি কহ কাপুরুষ-বাণী ॥ 
যতেক HAE WE সংসার তাহার | 

কত কত সঙ্কটেতে কর্যাছে উদ্ধার ॥ 
সর্বত্র বান্ধব আমি কৃষ্ণ হেন জানি । 
অতুল ভরসা তার চরণ দুখানি ॥ 

যে করে স্থজন TÈ সে করে পালন। 
সর্ধত্রেতে আত্মারূপে আছেন নারায়ণ ॥ 
বড় বড় বিপত্তির সময় আমার | 

তাহার প্রসাদে আমি পয়্যাছি নিস্তার ॥ 
হেন কৃষ্ণ সঙ্গে আমি দণ্ডীর কারণে | 
অবশ্য করিব আমি যুদ্ধ তার সনে ॥ 


এতেক বলিল যদি বীর বৃকোদর । 
ভীম সন্বোধিয়া SST করিল উত্তর ॥ 
এ কথা উচিত নহে শুন YS মোরে। 
ইহাতে আছয়ে দোষ জানহ বিস্তরে ॥ 


ভাগবত__রাজীরাম দর্ভ-১৭শ শতাব্দী । oes 
অগ্নির সমান ক্রোধ ভীমসেন হৈল। 


ক্ষত্রিয় শরণাগতে না করে রক্ষণ | 
তাহার জীবন থাকে কুন প্রয়োজন ॥ 
দণ্ডীকে রাখিলাম Ha কহিলাম তোমারে | 
যত শক্তি থাকে কৃষ্ণ করিবে আমারে ॥ 
ভীমের এতেক বাক্য কুস্তী দেবী শুনি | 
চলি গেলা যথা আছে ধৰ্ম্ম-নৃপমণি ॥ 
যুধিষ্টির-স্থানে গিয়া সকলি কহিল। 
শুনিয়া নৃপতি মনে চিন্তিত হইল ॥ 

অৰ্জ্জুন বলিল পুনঃ শুন মহাশয় | 

কৃষ্ণের সহিত বাদ উচিত না হয় ॥ 

ভীম বলে কণ্ঠে প্রাণ যাবৎ SBT | 
দণ্তীকে না ছাড়ি দিব রাখিব নিশ্চয় ॥ 
যদি মোর প্রাণ যায় ইহার নিমিত্তে। 
তথাপি না ছাড়ি wel কহিলাম তোমাতে ॥ 
অন্যায় করিয়া! কাধ্য করিল! নারায়ণ | 
তে কারণ প্রাণভয়ে লইল শরণ ॥ 

এমত শরণাগতে ত্যাগ করিবারে । 

কুন শাস্ত্রে কহি আছে এমত বিচারে ॥ 
যদ্যপি গোবিন্দ আইসে আমারে মারিতে। 
তোমরা সহায় হয়্যা না আইস তাহাতে ॥ 
কৃষ্ণ few বধে মোরে তারে আমি fafa | 
ai তেজিব দণ্ডী কতু বলিলাম বাণী ॥ 


ভীমসেন অজ্জুনেতে হইল উত্তর | 
শুনিয়া আইল তবে ধর্শ-নৃপবর ॥ 
যুধিষ্ঠির ভীমেরে বহুত বুঝাইল। 
ক্রোধভাবে ভীমসেন কিছুই al বলিল ॥ 
তবে তীম কখন ভাবেন মনে AH | 
ধর্্রাজ-স্থানে কহে বিনয় করিয়্যা ॥ 
গুন শুন ধর্দশরাজ মোর নিবেদন | 
আপনে এমত বাক্য কহ কি কারণ ॥ 


OCA দৌত্য ! 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তোমার বচন আমি বেদ-তুল্য মানি। 
কদাচিৎ aR নাই শুন নুপমণি ॥ 
জ্ঞানে বা অজ্ঞানে আমি এ কর্ম করেছি। 
অবশ্য রাখিব আমি মনেতে ভেবেছি ॥ 
কণ্ঠেতে যাবৎ মোর প্রাণ যে থাকিব | 
নিশ্চয় কহিলাম আমি দণ্ডী না ছাড়িব ॥ 
যদি মোর প্রাণ যায় তাহার কারণ | 
তথাপি তাহারে না ছাড়িব কদাচন ॥ 
চরণে ধরিয়া কহি করিয়া বিনয় । 

আর আজ্ঞা না করিহ্‌ et মহাশয় ॥ 
এই অপরাধ রাজা ক্ষমা কর মোরে | 
যে করিতে পারে Se করিবে আমারে ॥ 
ভীমের শুনিয়া রাজা KAS ভারতী | 
মনে মনে ভাবে রাজা হৈল বিপরীতি ॥ 
বিধাতা বিপাকে মোর কৈল উপস্থিত। 
ভাবিতে ভাবিতে রাজা মনেতে চিন্তিত 1 
এত ভাবি wiate নিঃশব্দ হইল | 
ভ্রাতগণ-সঙ্গে রাজা মন্ত্রণা করিল N 
অজ্জুন প্রভৃতি সঙ্গে লএ ভ্রাতৃগণ। 
TaN করয়ে রাজা কি করি এখন ॥ 


হেথায় কৃষ্ণের দূত দণ্তীদেশ হোতৈ। 
দ্বারকা নগরে গেল কৃষ্ণের সাক্ষাতে ॥ 
কহিল কৃষ্ণের স্থানে সকল বৃত্তান্ত 

যে সকল হইল কহিল MATIN ॥ 
তুরঙ্গী লাগিয়া সেই দণ্ডী নৃপমণি। 
পাত্র মিত্র যত ছিল যত রাঁজরাণী ॥ 
পুত্ৰে রাজ্য দিয়া রাজ! তুরঙ্গী লইয়া | 
সে দেশ হইতে দণ্ডী গেল পলাইয়া ॥ 
শুনিএগ কহিল কৃষ্ণ কথা এ যাইব। 

যথা গেছে তথা গিয়া খুজিয়া মারিব ॥ 
স্বর্গে বা পাতালে কিবা থাকে পৃথিবীতে | 
আকাশে থাকয়ে কিম্বা থাকে সমুদ্রেতে ॥ 


ভাগবত রাজারাম দর্ত_১৭শ শতাব্দী | ৮৮৫ 


অবশ্য পাইব লাগ ইহার ভিতর | 
মারিয়া আনিব ঘুড়ী সভার গোচর ॥ 


এই মতে, তথা হইতে কত দিন গেল। 
দণ্ডীকে রেখেছে ভীম গোবিন্দ শুনিল ॥ 
WAY রাজা ভীমের শরণ লইয়াছে। 
ভীমহ শরণ দিয়া তাহারে রেখেছে ॥ 
যুধিষ্ঠির আদি করি বাক্য না শুনিঞা। 
রাখিলেন ভীম তারে আশ্বাম করিঞা ॥ 
ত্ৰিভুবন মধ্যে যত সংসার ভিতর | 
যতেক বৃত্তান্ত সব জানে গদাধর N 
জানিয়া সকল তত্ব বলে যদুপতি | 
বুঝিলাম পাওবের হইল কুমতি ॥ 

মোর স্থানে অপরাধ করে যেই জন। 
তাহারে অভয় দিয়া করয়ে রক্ষণ ॥ 
আমি তাহাদিগে অনুগ্রহ করি ITA | 
বন্ধু হেন আমায় জানহ সর্বজনে ॥ 

এ কারণে Te তাবে রাখে সভাকারে। 
অব্য Tool দূর করিব তাহারে ॥ 


এমত ভাবিয়া কৃষ্ণ সভাতে বসিয়া | 
প্রহ্যয়-কুমারে কৃষ্ণ আনিল ডাকিয়া ॥ 
কৃষ্ণ বলে ADI পুত্র শুন মোর বাণী। 
হস্তিনাতে যাহ ধুধিষ্টির-রাজধানী ॥ 
APTI স্থানে কহ আমার সংবাদ I 
কেনে চাহে আমা সঙ্গে করিতে বিবাদ ॥ 
পাণ্ডব আমার বন্ধু সর্বদায় জানি। 
মোর বড় প্রিয় যুধিঠির নৃপমণি ॥ 
ধনঞ্জয় বীর মোর প্রিয় অতিশয়। 

কোন দিন পাণ্ডবের সনে অপন্তায় (P) ॥ 
ইহাতে অন্তথা বড় হইবেক জানি। 
আমার পরম শক্ত দণ্ডী নৃপমণি ॥ 

সেই WAY ভীমের শরণ লইয়াছে। 
অভয় বচনে ভীম তাহারে রেখেছে ॥ 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


পৃথিবীতে কেহ তারে না দিল শরণ | 
তাহাকে রেখেছে তীম কুন প্রয়োজন ॥ 
অতএব বুঝিলাম চরিত্র তাহারে | 

মোর সঙ্গে চাহেন বিবাদ করিবারে | 
যুধিঠির রাজাকে কহিল দ্রুত (১) বাণী। 
দণ্ডীকে পাঠা এ দেহ সহ তুরঙ্গিণী॥ 
তবে তার সঙ্গে প্রীত করিবে আমার | 
নতুবা পাঁগুবকুল সবংশে সংহার ॥ 
আমার বিক্রম কি না জানে নরপতি | 
কুন মতে বলে যুঝিবেক আমার সংহতি ॥ 
এই কথা কহিয়া ICH পাঠাইল । 
তুরিত চলিয়া তবে হন্তিনাতে গেল ॥ 


ঘুধিষ্টির-চরণে foal দণ্ডবৎ কৈল | 
হাতে ধরি যুধিষ্ঠির আসনে বসাইল ॥ 
যুধিষ্ঠির নৃপতি পুছিল সমাচার । 

কিবা হেতু আগমন হয়েছে তোমার ॥ 
কহ কামদেব আগে কৃষ্ণের কুশল | 
তাহার প্রসাদে মোর সর্বত্র মঙ্গল ॥ 
বলভদ্র আদি কহ সভার বৃত্তান্ত | 
আর সকলের কথা কহ আদ্যোপান্ত ॥ 
এমত রাজার কথা শুনি বারে বার। 
কহিতে লাগিল তবে কৃষ্ণের কুমার ॥ 
শুন রাজা কৃষ্ণ আছেন সর্বত্র কুশল। 
দ্বারকাতে আছে রাজ! অতি সুমঙ্গল ॥ 
দ্বারকাতে আছেন আনন্দ যে সকল। 
কিন্তু এক BG বড় দেখি অমঙ্গল | 
কৃষ্ণের সহিত কেন বাড়ায় জঞ্জাল। 
এই হেতু মোরে কৃষ্ণ পাঠাইয়া দিল ॥ 
সে সকল কথা কহি শুন মন দিয়া। 
আদ্যোপান্ত কহি আমি শুন বিবরিয়! ॥ 


পা আজ আর সপ পপ, পপ পাপ পা পর “এ এপ্স. সস _্, » ০ _ 


(১) aPN | 


ভাঁগবত__রাজারাম দত্ত_১৭শ শতাব্দী | ৮৮৭ 


অবস্তীদেশের রাজ! দণ্ডী দুরাচার | 
FLA সহিত হৈল শক্রতা তাহার ॥ 


শরণ না পাইল সেই সকল ভুবনে | 
তারে আশ্বাসিয় রাখিয়াছে ভীমসেনে ॥ 
এ কথা গোবিন্দ দেব আশ্চর্য্য শুশিয়! | 
আমাকে তোমার স্থানে দিল পাঠাইয়া ॥ 
ঘুড়ী সঙ্গে দণ্ডীকে যে পাঠাইয়া দেউক । 
নতুবা অনৰ্থ বড় পশ্চাতে হবেক ॥ 
ইহাতে কল্যাণ রাজা নাহিক নিশ্চিত | 
কৃষ্ণের বিক্রম যত তোমাকে বিদিত ॥ 
জানিয়া করহ্‌ কাধ্য উচিত যে হয়। 
এই আমি কহিলাম শুন মহাশয় ॥ 
AQT বাক্য সব এমত শ্ুনিয়া। 
নিঃশব্দ হইল রাজা মৌনত্রত হয়্যা ॥ 
তাহা! শুনি কুপিত হইল ভীম বীর | 
উত্তর দিলেন বীর নির্ভয়-শরীর ॥ 


শুনহ ATA তুমি আমার বচন | ভীমের উক্তি | 
রাজায় দেখাহ ভয় কিসের কারণ ॥ 
দণ্ডীকে রেখেছি আমি আপনার বলে। 
যে করিতে পারে কৃষ্ণ করুন গোপালে ॥ 
দণ্ডীকে বলহ তুমি অপরাধী করি। 
কোন্‌ পক্ষে অপরাধ বুঝিতে না পারি ॥ 
বনেতে পেয়েছে অশ্ব তার কিবা ভয়। 
কি কারণে করে কৃষ্ণ Best আশ্রয় ॥ 
তে কারণে আসিয়াছে আমার ARTA | 
আমি রাখিয়াছি তারে অভয় বচনে ॥ 
ন্যায় পক্ষে রাখিয়াছি wet রাজ! আমি | 
অন্যায় করিতে চাহ কি কারণে তুমি ॥ 
কহ গিয়া কামদেব কৃষ্ণের গোচরে | 
যত শক্তি আছে Se করুন আমারে || 


কাসদেবের Seq | 


মীন। 


নরসিংহ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ভীমের বচন কাম এতেক শুনিএ। 
কহিতে লাগিল তবে ভীমেরে বুঝাঁএ ॥ 
শুন ভীম ভাল বুদ্ধি নহিল তোমারে | 
কৃষ্ণ প্রতি এত ক্রোধ কর বারে বারে ॥ 
যেই নারায়ণ হন সর্বভূতে প্রাণ | 
স্থষ্টি-স্কিতি-পালনের কর্তী ভগবান্‌ | 
তুমি দর্প কর ভীম তাহার সহিতে। 
কৃষ্ণের মহিমা-গুণ শুন আম! হৈতে ॥ 
প্রথমে ধরিলা প্রভু মীন-অবতার | 
জলেতে মজ্জিল বেদ করিল উদ্ধার | 
বেদ বিনে ধৰ্ম্ম কথা নাশ হয়ে ছিল। 
হেন বেদ Catan ধর্ম রক্ষা কৈল ॥ 
ছিতীয়েতে saint ধরি নারায়ণ | 
পৃষ্ঠেতে ধরিলা প্রভূ সকল ভূবন ॥ 
তাহার উপরে দেখ সংসারের ভার। 
মানসে মানবদেহ হৈল নৈরাকার ॥ 
সেই প্রভূ গোবিন্দেরে কর মন্দ জ্ঞান। 
কুমতি হয়েছে তোমার বুঝিলাম মন il 
তৃতীয় বরাহরূপ ধরিয়া শ্রীহরি | 

জলে হৈতে তোলে YA দন্ত-অগ্রে করি ॥ 
দশনের অগ্রে প্রভু পৃথিবী ধরেছে। 
করিতে এ সব কর্ম্ম কার শক্তি আছে ॥ 
হিরণ্যাক্ষ হিরণ্য দৈত্যের নন্দন | 
ইঙ্গিতে জিনিল সেই এ তিন ভূবন ॥ 
ইন্দ্র জিনিল স্বর্গে হৈল পুরন্দর | 
TEACH গেল তবে সকল অমর ॥ 
মহাদুষ্ট হিরণ্যাক্ষ মহাবলবান্‌। 

যুদ্ধ করিবারে ভূমি চাইল নানা স্থান ॥ 
ইঙ্গিতে লইল প্রভু তাহার জীবন। 
সেই প্রভু জগত-ঈশ্বর ভগবান্‌ ॥ 

হেন গোবিন্দেরে ভীম কর অনল্পজ্ঞান। 


# * 


হিরণ্যকশিপু দৈত্য হৈল তার পরে | 
কশ্তপ-ওরসে জন্ম দিতির Baca I 


ভাঁগবত-_রাঁজারাম দত্ত_১৭শ শতাব্দী । ৮৮৯১ 


স্বর্ণে যুদ্ধ করিয়! যে ইন্দ্র খেদাইল। 
বহুকাল স্বর্গে সেই ইন্দ্রত্ব করিল ॥ 
তাহার তনয় হৈল প্রহলাদ যে নাম। 
বিষু-ভক্কি বড় সেই বৈষ্ণব গুণবান্‌ ॥ 
অস্বুরের ধর্ম বিষ্ণুর নিন্দার বিষয়। 
পুভ্রেরে বৈষ্ণব দেখি বড় ক্রোধ হয় ॥ 
মারিবারে চেষ্টা পাইল অনেক প্রকারে | 
গোবিন্দ-প্রসাদে মৃত্যু না হৈল তারে ॥ 
প্রহলাদেরে বলে তবে হিরণ্যকশিপু। 
শুন রে পাপিষ্ঠ পুত্র তুমি মোর রিপু ॥ 
কৃষ্ণ কৃষ্ণ সর্বদা বলহ কি কারণে। 
আমার পরম শক্ত সেই নারায়ণে ॥ 
তোর সেই নারায়ণ থাকযে কথায়। 
কিরূপ ধরয়ে সেই FES আমায় ॥ 
প্রহলাদ বলেন রাজা শুন মোর tH | 
সর্বভূতে আছে প্রভু সেই চক্রপাণি৷ 
সর্ধভূতে তার গতি আছে সর্ব ঠীই। 
পরম পুরুষ সেই জগত গোসাঞি ॥ 
রাজা বলে এই স্তম্ভ দেখি বিগ্ধমান। 
ইহাতে কি আছে তোর প্রভু ভগবান্‌ ৷ 
প্রহলাদ বলেন দৈত্য শুন মোর বাণী। 
সর্বদা সর্কের মধ্যে থাকে চক্রপাণি ॥ 
এত শুনি হিরণ্য যে দৈত্যের ঈশ্বর | 
অমনি তীক্ষু খড় লয়্যা উঠিল সত্বর ॥ 
ভক্তের যে কাধ্য রক্ষা করিতে নারায়ণ | 
স্তম্ভ হৈতে বাহির হইল ততক্ষণ | 
মহাভয়ঙ্কর মুর্তি ধরিয়া শ্রীহরি | 
বাহির হইল তবে দেবতা মুরারি ॥ 
হিরণ্যকশিপু দৈত্য প্রচণ্ড দুর্বার | 
ইঙ্গিতে নথেতে চিরি করিল বিদার ॥ 
দেবশক্তি ধরে সেই দেব ভগবান্‌। 
এমত জনারে ভীম কর অপমান ॥ 


৯৯২ 


৮৯০ 


পরশুরাম | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বলি-রাজা ছিল দেখ বিরোচন-স্থুত। 
সমরে HSH দৈত্য বিক্রমে অদ্ভুত ॥ 
ইন্্রকে জিনিঞা কৈল স্বর্গ অধিকার | 
নানা মতে অবজ্ঞা করিল দেবতার | 
দেবতার উপকার করিতে নারায়ণ। 
দুই পদে পৃথিবী জুড়িল ততক্ষণ | 
নাভিদেশ হৈতে এক পদ বাহির হৈল। 
সেই পদে স্বর্গ মপ্ভ্য পৃথিবী জুড়িল ॥ 
হেন মতে বলিকে পাতাল পাঠাইয়া। 
স্বর্গেতে স্বাপিল তবে ইন্দ্রকে লইয়া ॥ 
হেন শক্তি ধরে সেই প্রভু ভগবান্‌। 
এমত জনাকে ভীম কর অল্পজ্ঞান | 


পৃথিবী ক্ষত্রিয়-ভারে আক্রান্ত হইল। 
জমদপ্নি-ঘরে প্রভু জনম লভিল ॥ 
রামরূপে পরশুরাম হৈল অবতার | 
নিঃক্ষেত্রী করিল! ক্ষিতি তিন সাত বার ॥ 
MEIG রাজা ছিল ক্ষিতির প্রধান। 
FRCS বাহু ছিল মহাঁবলবান ॥ 
পরশুরামের সঙ্গে যুদ্ধ যে হইল। 
HAF বাহু তাঁর কুঠারে কাটিল ॥ 
কাটিয়া শরীর তার খণ্ড খণ্ড কৈল। 
ক্ষেত্রী মারি পরশুরাম নিঃক্ষেত্রী করিল ॥ 
নদ নদী বহাইল ক্ষত্রিয়-রুধিরে | 

হেন প্রভূ নারায়ণ জগত-ঈশ্বরে ॥ 

কেন বুদ্ধি অক্পজ্ঞান কর বৃকোদর | 

এমত তোমার কার্য নহে বীরবর ॥ 


ত্রেতাযুগে রামরূপে দশরথ-ঘরে | 
জন্মিলেন নারায়ণ কৌশল্যা-উদরে | 
শুনিয়াছি রাব্ণ-রাজার সমাচার | 
দশ মুণ্ড কুড়ি বাহু আছিল তাহার ॥ 
হরিল রামের সীতা সেইত রাবণ। 
সমুদ্র বান্ধিল রাম এইত কারণ ॥ 


ভাগবত- রাজারাম দত্ত-_-১৭শ শতাব্দী । 


পর্বত-পাথরে বান্ধে শতেক যোজন। 
কটক লইএ পার হৈল নারায়ণ ॥ 
সবংশে রাবণে রাম করিল সংহার। 
দেশেতে আনিল সীতা করিয়া উদ্ধার ॥ 
আর TS FY কৈল রাম-অব্তারে | 
কতেক কহিএ আমি বুঝাব তোমারে ॥ 
সেই প্রভু নারায়ণ সংসারের সার। 
তারে অল্পজ্ঞান কর কুবুদ্ধি তোমার ॥ 


পূর্বে সেই নারায়ণ ক্ষীরোদ-সাগরে | 
নিদ্রায় আছেন প্রভু যোগ-অনুসারে ॥ 
ব্রহ্মার কর্ণ-মল হৈতে এক হইল বাহির | 
তাহে মধু কৈটত জন্মিল ছুই বীর ॥ 
Hehe শরীর সেই মহাবল ধরে। 
সন্মুখে দেখিয়া যায় wal মারিবারে ॥ 
পলাইয়! যায় ব্ৰহ্মা অসুর দেখিয়া । 
বিষু-নাভি-কমলেতে প্রবেশিল গিয়া ॥ 
নিদ্রার্ূপে ভগবতী জগত-জননী | 
আজ্ঞা দিয়া মোহিত করিল চক্রপাণি ॥ 
প্রজাপতির কাতর শরণে নারায়ণ | 
জানিলেন মহাপ্রভু জগত-কারণ ॥ 
দেখিয়া অস্থুর চাহে ব্রহ্মা মারিবারে । 
মহাক্রোধ BIN প্রভু বধিল তাহারে ॥ 
তার সম অস্ুরেতে ব্লবন্ত নাই | 
লীলায় মারিল প্রভু জগত-গোসাঞি ॥ 


সেই প্রভু নারায়ণ জগত-কারণ। 
FRAY অবতার হইল এখন ॥ 
মহাবলবান্‌ কংস-রাজ! মথুরাতে | 
TIAA অধাস্থুর পতন! সহিতে ॥ 
SUIS কংসান্থুর প্রলম্বাদি করি | 
বালককালেতে হরি সকল সংহারি ॥ 
উরু ভাঙ্গি মারিল নৃপতি PATTA | 
করেছিল দর্প সেই গেল-যম-ঘরে ॥ 


মধু কৈটভ-শাসন। 


৮৯২, 


ভীমের Sez | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


ত্রিশ অক্ষৌহিণী সেনা সংহতি করিয়া | 
জরাসন্ধ নৃপতি তবে মথুরাতে গিয়া ॥ 
বারে বারে কৃষ্ণদেবে করেন বা জয়। 
মারিয়া অনেক সৈন্য করিলেক ক্ষয়। 
হেন জন সঙ্গে চাহ বিবাদ করিতে | 

ন! হয় উচিত ভীম কহিলাম তোমাতে ॥ 
মত্ততা হইয়া তুমি না দেখ এখনে | 
সঙ্কটে পড়িবে যবে জানিবে তখনে ॥ 


ভীম বলে যে বলিলে প্রদ্যান্ন কুমার | 
ইহাতে তিলেক ভয় নাহিক আমার ॥ 
যাহ তুমি কহিবা গিয়া গোবিনের স্থানে । 
দণ্ডীকে রেখেছি আমি শুনহ বচনে ॥ 
যত শক্তি থাকে কৃষ্ণ করুন আসিয়া | 
দণ্ডীকে নেউন কৃষ্ণ আমারে জিনিয়া ৷৷ 





গদাধর দাসের জগন্নাথ-মঙ্গল। 


গদাধর দাস সিপ্গিগ্রাম-নিবাসী প্রসিদ্ধ মহাভারতকার কাশীদাসের 
কনিষ্ঠ ভ্রাতা। ইনি ১৬৪৫ খৃষ্টাব্দে জগন্নাথ-মঙ্গল রচনা করেন। বিশেষ 
বিবরণ কবি স্বয়ং জগরাথ-মঙ্গলের ভূমিকায় দিয়াছেন, তাহা পাদ-টাকায় 
উদ্ধৃত হইল। (১) 
কৃষ্ণ-বন্দন! | 
mAT AKANA প্রণমহ ভগবান্‌ 
শ্রীনন্দ-নন্দন সুরেশ্বর | 


অতি আদি পুরাতনে নিন্দি ইন্দু নবঘনে 
সদা নর-সুর-মনোঁহর ॥ 


(১) তাগীরথী তীরে বটে ইন্দ্রায়ণী নাম। তার মধ্যে প্রতিষ্ঠিত গণি 


সিঙ্গিগ্রাম ॥ অগ্রদ্বাপের গোপীনাথের বাম পদতলে । নিবাস আমার 
দেই চরণ-কমলে ॥ তাহাতে শাণ্ডিল্য গোত্র দেব যে দৈত্যারি। 


ভাঁগবত-__-গদাধর দাঁস__১৭শ শতাব্দী | 


তড়িৎ্নিন্দিত পীত রবি-বক্ষ সুশোভিত 
চির-শোভা সঘন চপলা। 

প্ৰফুল্লিত সর(সিজ মুখ-শোতা কিবা তেজ 
ভালে fre সিন্ধ-যশঃ-কলা ॥ 

দাক্ষায়ণী-বংশ-ধ্বংস সজ্জন-অব্তংশ 
গুঞ্জা মুক্তা তবক রচিত | 

নুটাচর কেশ-ভাতি মল্লিকা মালতী যূথী 
ভুঞ্জে চক্ষু বিকচ তড়িত ॥ 

Sgad আদি চিহ্ন শ্রেষ্ঠ সব সুলক্ষণ 
ভক্তজনে জাতি প্রাণ ধন! 

শীবৃন্দাবন ধাম ত্ৰিজগতে অনুপম 
চিন্তামণি সুখদ সুন্দর | 

তথি মধ্যে FAROF শ্রীযুনি-মণ্ডন চারু 
বিরাজেন নন্দকুমার ॥ 


দামোদর পুত্র তার সদা ভজে হরি ॥ হছুবরাজা স্থুবরাজা তাহার নন্দন | 
ছুবরাজ পুত্র হৈল মিলএ Wall তাহার নন্দন হয় নাম ধনঞ্জয়। 
তাহাতে জন্মিল শুন এ তিন তনয় ॥ রঘুপতি ধনপতি দেব নরপতি। 
রঘুপতির পঞ্চপুত্র প্রতিষ্ঠিত মতি ॥ প্রসন্ন রঘু দেবেশ্বর কেশব সুন্দর | 
চতুর্থে Aaga পঞ্চমে শ্রীধর ॥ প্রিয়স্কর হৈতে এ পঞ্চ উদ্ভব। 
অনু সুধাকর মধুরাম যে রাঘব ॥ সুধাকর নন্দন যে এ তিন প্রকার । 
ভূমেন্দু কমলাকান্ত এ তিন কুমার ॥ প্রথমে Avent Are fess | 
রচিল! কৃষ্ণের গুণ অতি মনোহর ॥ দ্বিতীয় শ্রীকাশীদাস ভক্তি ভগবানে। 
রচিল! পাঁচালির ছন্দ ভারত-পুরাণে ॥ জগত-মঙ্গল কথা করিলা প্রকাশ । 
তৃতীয় কনিষ্ঠ দীন গদীধর দাস ॥ 


স্কন্দ-পুরাণের যত শুনিয়া বিচিত্র। কত ব্রহ্ম-পুরাণের প্রভুর চরিত্র ॥ 
না বুঝয় পুরাণেতে ইত্যাদি লোকেতে। তে কারণে রচিলাম পাচালির 
মতে ॥ ইহা! শুনি কৃতাৰ্থ হইব সর্বজন। ইহলোকে Aq অস্তে গতি 
নারায়ণ AA শকাবা! সহ পঞ্চ শতে। সহস্র পঞ্চাশ সন দেখ লেখা 
মতে ॥ নরসিংহ নামে দেখ উৎকলের পতি। পরম বৈষ্ণব জগন্নাথ ভজে 
নিতি ॥ জগন্নাথ-সেব! বিনে নাহি জানে আন । রাজ্য হরি রাজ্য 
প্রাণ ধন॥ অনেক করিল aH প্রভু জগন্নাথ । দুষ্টজন দলন afew 
জন তাত ॥ ASAT পালে প্রজা! রাজ্য প্রজাগণ। জিনিঞা চম্পক-পুষ্প 


৮১৩ 


৮৯৪" 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 

ত্ৰিভঙ্গ ললিত শ্যাম কেশব রসের ধাম 
মিথ্যা ব্যর্থ কি দিব উপাম | 

যত বিদগধ-ধবজে বিরাজে Sate মাঝে 
লাজে পালাইল সব কাম ॥ 

গোপ-গোপিকা সঙ্গ নানাবিধ ক্রীড়ারঙ্গ 
সমাপিত নিকুঞ্জ পুলিন। 

নানারূপে বিহঙ্গম শ্তাম-মন-মনোৌরম 
তরু দ্রম তমাল নবীন ॥ 

বিকশিত কোকনদ কৃষ্ণকুঞ্জে সুখপ্রদ 
অলিগণ era কুঞ্জে পুঞ্জ। 

বিকচ কমল পরে মন্দবায়ু ক্রীড়া করে 
বৃন্দাবন অনিন্দ্য নিকুঞ্জ ॥ 

অবতার সে মুনি ধ্যায় ভব পল্মযোনি 
উদ্ধারিল জঙ্গম স্থাবর । 

অশেষ দুঃখের FG] অক্ষয় নিশ্চয় দাতা 
না বুঝে অবোধ গদাধর ॥ 


অঙ্গের বরণ ॥ Aarts সেই উৎকলের পতি। ধর্ম্ম-ন্তায় তোষণ 


করিল বসুমতী ॥ মহালয়া তাপি হয় বেরিজ সহর। উৎকল উত্তম শুনি 
মিকট নগর ॥ মাখনপুরেতে গ্রাম তাহার ভিতর । বিশ্বেশ্বরের বাটী 
চিহ্নিত সেই স্থানবর ॥ দুর্গাদাস চক্রবর্তী পড়িল পুরাণে। শুনিয়৷ পুরাণ 
ধড় ইৎসা হৈল মনে ॥ পীচালির মত af শ্রীকৃষ্ণ-কীর্ভন। নাহি সন্ধি- 
জ্ঞান মোর না পড়ি ব্যাকরণ ॥ আমি অতি মুঢ্মতি করিম রচন। 
ভাগবন্ত-গ্রস্থ করে শ্রীহরি-কীর্ভন ॥ পণ্ডিত যে জন দোষ ইহার না লবে। 
যদি বা অশুদ্ধ হরি-প্রসঙ্গ জানিবে ॥ শ্রীরাধারষ্-পাদ-পদ্ম যে করে 
আশ্রয়। ভব আদি পাদ-পদ্ম মাগয় অভয় || দীন হীন চাহি আমি সে 
পদ-শরণ। চন্দ্র পরশিতে য়েন মণ্ড কের মন ॥ সভে মাত্র ভরসা আছএ 
এক আর। পতিত-পাবন দীনবন্ধু নাম যার ॥ সেই নাম বিমে নাই 
আমার নিস্তার। গদাধর করিয়াছে ভরসা যাহার ॥ তার মনোরম্য অর্থ 
কষ্টেতে বিস্তার | জগত-মঙ্গল কহে দাস গদাধর ॥ 


ভাগবত-_গদীধর দাস--১৭শ শতাব্দী । 


জগন্নাথ-বন্দন] | 


ধরণী লোটায়ে মাথা পরম মঙ্গলদাতা 
প্রথমে প্রণাম জগন্নাথ | 

পরম পুরুষ ব্রহ্ম প্রকৃতি অব্যক্ত কৰ্ম্ম 
সর্ব ধর্ম এক প্রণিপাত ॥ 

জান পাদপন্র-মন্্ পতিত-পাবনী জন্ম 
শিরে সদা! ধরে সদানন্দ I 

অনাদি-নিদান-দাতা অখিল ব্রহ্মাণড-কর্তা 
অনন্ত AES আদি বন্ধ ॥ 

লীলায় কন্ধর নীল্যে লনণ-জলধি-কুলে 
চারি চারু চারি কলেবর | 

নীলমণি-কলেবর নীলচক্রে বরকর 
সহিত নীলাক্ষি নীলাম্বর ॥ 

ধন্য Apate ত্রিতুবনে নাহি সম 
যথায় বিরাজে দেবরাজ | 

যাহার উচ্ছিষ্ট অন্ন শমন দমন চূর্ণ 
ব্ৰহ্মা বিষ্ণু ব্ৰত যজ্ঞ কাষ। 

নয়ন নলিনী-পত্র অরুণ বসন ফত 
অধরোষ্ঠ পীষৃষ-সমুদ্র | 

আহার প্রাণের আশে আইসে মানববেশে 
ব্ৰহ্মা আদি রবি car Sar ॥ 

নবঘন কুঞ্জ আতা শশী কোটি সুখ-শোভ। 
শরদিন্দু-তিলক ললাটে | 

এ মুখ-দর্শনে নরে নরক FIT তরে 
ঘোর দ্বন্দ মায়াবন্ধ কাটে ॥ 

ভকত-আরত-খও তুলি দুই gare 
THATS আশ্রয় যার ছায়া। 

লেপিত চন্দন পীত বনমালা বিভূষিত 
অঙ্গদাদি কঙ্কণ বলয়া ॥ 

জগত মঙ্গল ধাম জয় জগরাথ নাম 
যমতয় শ্রবণে বিনাশে। 

সে নাম ভরসা করি এ ভব দুস্তর তরি 
আচ্ছাদন গদাধর দাসে॥ 


১৮৯৫ 


৮৯৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


চৈতন্য-বন্দন! | 


অবনীতে অবধোত কৃষ্ণ পূর্ণরূপ-যুত 
চূড়ামণি সন্তাসী-আকার । 

সঙ্গে প্রভু নিত্যানন্দ আর যত SHIH 
চরণে করিয়া পরিহার ॥ 

ক্ষিতি জন্ুদ্বীপ ধন্য যাহে নবদ্বীপ রম্য 
ধন্য ধন্য মিশ্র পুরন্দর | 

যাহার ঘরেতে জন্ম সন্তাসীর রূপ ব্রহ্ম 
TAF কৌপীন দণ্ডধর | 

ধন্য শচী গুণরতী গুপ্তেতে কৌশল্যা qf 
arya আকৃতি অদিতি | 

দৈবকী দেবহুতি ধার্মিক! যশোমতী 
রোহিণী রেণুকা সত্যবতী ॥ 

ধন্য সে জঠর ধন্য যাহে বসে চৈতন্য 
ক্ষিতিতলে অঞ্জলি অঞ্জন | 

তীর্থ হেম অতি আভা শশী কোটি মুখ-শোভা 
বার বেলা পাষও-দলন I 

সঙ্গেতে অদ্বৈত প্ৰভু বৈষ্ণব-প্রধান শত 
সীতা ঠাকুরাণী হৈমবতী | 

অজরূপে হরিদাস দেবধষি শ্রীনিবাস 
মুরারি ভূপতি রঘুপতি ॥ 

সুন্দর গোপী আনন্দ গৌরীদাস ভবানন্দ 
পুরুষোত্তম দাস অনুপাম | 

ভক্ত উদ্ধারণ দত্ত পরম শান্ত্রেতে জ্ঞাত 
সদ! গোবিন্দের গুণগান ॥ 
বিনোদিয়া কালিয়া কানাই। 

সংসার আছিল যত কৃষ্ণে ভক্তিহীন WS 
বিষয়ী বিষয় মৃত্তিমান্‌। 

জগাই মাধাই আদি যতেক পাষণ্ড বাদী 
হরিগুণে সদাই বিড়ম্বন ॥ 

দেখি গোরা হৈল ধৃষ্ সংসার হৈল নষ্ট 
গ্রাসে কলি হইল ভুজঙ্গ । 


ভাগবত--দিজ পরশুরাম__১৭শ শতাব্দী | ৮৯৭ 


গৌরাঙ্গ গৌড়পতি কালসর্প ছননমতি 
শিবা যেন দেখিয়! মাতঙ্গ ॥ 

Bere অরুচি বড় তাহে মত্ত গদাধর 
নাহি হেতু অন্য প্রতিকার | 
শ্রীকৃষ্ণচৈতন্য বিনে কেবা তারে হেন জনে 
পতিত-তাঁরণ বল যার । 

es 





দ্বিজ পরশুরামের ভাগবত | 


স্থদাম-চরিত্র | 
বাং ১২৩১ ( ১৮২৩ খৃঃ ) সালের পুথি হইতে উদ্ধৃত করা হইল। 


রাজ! পরীক্ষিতে যদি ব্ৰহ্মশাপ হইল। 

গঙ্গার তীরেতে গিয়া মঞ্চার বীধিল ॥ 

মঞ্চের উপরে বৈসে রাজা পরীক্ষিত। 

চৌদিকে বসিলা তার wos পণ্ডিত ॥ 

শুকদেব আদি করি বলিল! সর্বজন | 

হেন কালে পরীক্ষিত করে নিবেদন ॥ 

কহ কহ শুকদেব পরীক্ষিত বলে। 

যে যে কর্ম্ম গোবিন্দ করিল! কুতৃহলে ॥ 

সেই বাক্য যাহাতে কৃষ্ণের গুণ গাথা | 

সেই শ্রবণে যাহাতে শুনি কৃষ্ণ-কথা ॥ ee দিতে 
সেই হস্ত যাহাতে কৃষ্ণের FÉ করি। আনন্দ! 
মন্তকের সার্থক হয় প্রণাম নারায়ণে। 

চক্ষুর সার্থক বলি কৃষ্ণের দর্শনে ॥ 

এতেক বলিল যদি রাজা পরীক্ষিত। 

কৃষ্ণ-কথায় শুক মুনি হৈলা আনন্দিত ॥ 


গুন শুন পরীক্ষিত হয়্যা একমন। 

আছিল! কৃষ্ণের সখা fast একজন ॥ 
সুদামা তাহার নাম জগতে বিদ্দিত। 
সর্বশাস্ত্র জানে সে বিচারে পণ্ডিত ॥ 


১১৩ 


৮৯৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


লোভ মোহ নাহি তার নাহি অভিমান | 
সংসারে দরিদ্র নাহি তাহার সমান ॥ 
অতি বড় পতিব্রতা তাহার রমণী | 
স্বামী-পরায়ণে CAS বড়ই স্থখিনী ॥ 
হদামার দীরিপ্র্য। MARA দুই জনে বড় দুঃখ পায়। 
অনায়াসে যেবা WS (১) তাহা মাত্র খায় ॥ 
জীর্ণবস্ পরিধান ভৃণশূন্য ঘর | 
অস্থিচন্্-সার মাত্র দেখি কলেবর ॥ 
অন্নাভাবে ছুই জনার অঙ্গ হৈল দড়ি। 
তৈলাভাবে ছুহার গায়ে উড়ে খড়ি | 
এই রূপে ছুই জনে করে গৃহবাস । 
অনলে বসিয়া যেন ছাড়য়ে নিশ্বাস ॥ 


একদিন বিপ্রপত্বী স্বামীর সাক্ষাতে | 
ক্ষধাএ অজ্ঞান হৈয়া দাণ্ডাইল যোড়হাতে ॥ 
শুন শুন প্রাণনাথ সকরুণ বাণী। 
fagta মোর সম নাহিক ছুঃখিনী ॥ 
অন্ন অভাবে শরীর রক্ষা নাহি পায়। 
উদর পুরিয়া অন্ন খাইতে ইচ্ছা যায় ॥ 
উদ্রের অন্ন হইল রজত কাঞ্চন। 
যদি কথা রাখ মোর করি নিবেদন ॥ 
কৃষ্ণ হেন AA তোমার দ্বারকা-নগরে | 
লক্ষ্মী যার পদ সেবা অবিরত করে I 
হেন সখা বিদ্ধমানে এত ছুঃখ পাই | 
সব ছুঃখ দূর হব যাহ তার ঠাঁঞি ॥ 
তোমারে দেখিয়া ধন দিবেন প্রচুর | 
ব্রাহ্মণীর এত বোল শুনিঞ1 ব্রাহ্মণ | 
হাঁসিয়া বলিল বিপ্র শুনহ বচন ॥ 


মথুরাগমনের পরামর্শ | 


গুরুকুলে কৃষ্ণ সঙ্গে পড়িতাঙ যখন | 
সখা বলি Fw মোরে বলিতেন তখন ॥ 


বাদ-প্রতিবাঁদ | 





(১) যাহা বিনা পরিশ্রমে লব্ধ হয় তদ্দারাই জীবিকা নির্বাহ করে । 
অর্থলোভ বা অর্থচেষ্টা ইহাদের ছিল at | 


ভাগবত-দ্বিজ পরশুরাম_-১৭শ শতাব্দী | 


আজি তেঁহ লক্ষ্মীকান্ত দ্বারকা-ভুবনে। 
আর নাকি আমাকে তার পড়িবেক মনে ॥ 
অখিল ব্রন্জাগুপতি শিরোমণি cA | 
কেনে মোরে ধন দিবেন আমি তার কে ॥ 
শুনিঞ! Spa কহেন স্বামীর সাক্ষাতে | 
শুন শুন প্রাণনাথ করি নিব্দেন ॥ 
তাহার চরণারবিন্দ যে করে TAN | 
তাহারে আপন! দেন প্রভূ নারায়ণ ॥ 

বড় তুষ্ট হব প্রভু তোমা বন্ধু দেখি | 
আপনাকে দিবেন প্রভূ ধন কিসে লিখি ॥ 
লক্ষ্মীকান্ত নারায়ণ জগতের ATT | 

তাহা fag দয়ার ঠাকুর নাই আর ॥ 


পুনঃ পুনঃ ব্ৰাহ্মণী কহিল যদি as 
শুনিঞা সুদামা বিপ্র হইল! সন্ত ॥ 
এমন পরম ভাগ্য হইব আমার | দ্বারকা যাত্রা। 
দেখিব সাক্ষাতে আজি দৈবকীকুমাঁর ॥ 
এতেক শুনিঞ! বিপ্র ব্রাহ্মণীকে কয় | 
ঘরে কিছু আছে যদি দিব্য উপায়ন ॥ 
এ মোর পরম ভাগ্য FB হেন সখা | 
রিক্ত হস্তে কেমনে করিব তারে দেখা! ॥ 
শুনিঞা ব্রাহ্মণী এত স্বামীর উত্তর | 
ভিক্ষা মাগিবারে গেলেন নগর ভিতর ॥ 
চারি মুষ্টি ক্ষুদ ভিক্ষা পাইল চারি ঘরে | 
প্রথমতঃ হেন গুলি লইল সাদরে ॥ 
ভগ্নবস্তরে বাঁধিয়া আনিল ক্ষুদের পুটলি। 
স্বামীর আগে আনি দিল zal কুতুহলী n 
ক্ষুদের পুটলি বিপ্র নিল কাখে করি। 
SR দরশনে যান দ্বারকা-নগরী ॥ 


পথে পথে ধান বিপ্র ভাবে মনে মন। 
CERTS হইব মোর কৃষ্ণ-দরশন ॥ 


৮০৯৯ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


যে পদ অর্থয়ে ব্রহ্মা ভবানী দেবতা | 
যে পদে জন্মিলা six মুক্তিপদ-দাতা ॥ 
গোপী সব পুজা কৈল যমুনার কুলে । 
তপস্তার ফলে পাইল কদন্বের তলে ॥ 
হেন কৃষ্ণ কেমনে পাইব আমি দেখ! | 
ন! জানি কপালে মোর কিবা আছে লেখা ॥ 
এতেক বলিয়া বিপ্র যান পথে পথে 
প্রবেশ করিল গিয়া সেই দ্বারকাতে ॥ 
গোবিন্দ ভাবনা করি যান দ্বারকাপুরী | 
দেখিব সাক্ষাতে আমি দেবতা শ্রীহরি ॥ 
সচিস্তিত হইলা তবে সুদামা ব্রাহ্মণ । 
সুখময় পুরীখান দেখিল তখন ॥ 

এ ভব-সংসারে প্রভু মোরে কর পার। 
দ্বিজ পরশুরাম গান কৃষ্ণ সখা যার ॥ 


ক্ষুদের পুটলি কক্ষে কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে 
কোথা কৃষ্ণ দৈবকীকুমার | 

পৃর্কেতে আছিলে সখা ইবে যদি পাই দেখা 
তবে জানি মহিমা তোমার ॥ 

এত বলি দ্বিজবর প্ৰবেশিলা এক ঘর 
সেই ঘরে প্রভু নারায়ণ। 

লক্ষ্মীর সহিত হরি আছিল! শয়ন করি 
সখা দেখি উঠিল| তখন ॥ 

আইস অহে প্রিয় সখা চির দিনে হৈল দেখা 
আজি মোর দিবস সফল | 

ভাগ্যের নাহিক লেখা বন্ধুজনের সঙ্গে দেখা 
স্থদামারে AG দিলা কোল ॥ 

তবেত ব্ৰহ্মাওনাথে ধরিয়া বিপ্রের হাতে 
বসাইল পালঙ্ক উপরে | 

প্রেমে অঙ্গ গদগদ ব্রাহ্মণের দুই পদ 
ধুয়াইলা প্রভূ গদাধরে ॥ 


বিপ্রের পাদোদক লঞা আপন মস্তকে দিয়া 
তবে দিল লক্ষ্মীর মন্তকে | 


ভাঁগবত_-দ্বিজ পরশুরাম-_-১৭শ শতাব্দী | 


নান! দ্রব্য উপহারে তোজন করান তারে সখা-সন্বিলন। 
মুখ শুদ্ধি তাম্বূল FAA | 

তবে aS চক্রপাণি অগুরু চন্দন আনি 
ভূষিত করিল! দ্বিজবরে ॥ 

গোবিন্দ ব্রহ্মণ্য দেবে ব্রাহ্মণের পদ সেবে 
লক্ষী দেবী চুলা এ চামরে | 

তাহা দেখি লোকজন বিস্ময় হইল মন 
পরস্পর কহে সভাকারে ॥ 

শুন গুন ভক্ত লোক কৃষ্ণগুণ মোহে শোক 
হরি-কথা অমৃতের ধার। 

দ্বিজ পরশুরাম গায় ভজিএ সে রাঙ্গা পায় 
ভব-সিন্ধ কিসে হব পার ॥ 


বসিলা সুদাম! বিপ্র পালঙ্ক উপরে 
ক্ষিতিতলে বসিলেন প্রভু গদাধরে ॥ 

কল্যাণ কুশল কহ কহ আগে সখা | 

চির দিনে আমার সহিত হইল দেখা | 
গুরুকুলে আমর! পড়িতাম যখন। 

মনে কিছু পড়ে সখ! সে সব কথন ॥ 

একদিন গুরুমাঁতা কহিল আমা সভাকারে | 
তৃণ কাষ্ঠ বাছা সব কিছু নাই ঘরে ॥ 

রন্ধনের কষ্ট পাই তৃণ SYS বিনে | বাল্যস্থৃতি । 
কাষ্ঠ ভাঙ্গি বাছা সব আন গিয়া বনে ॥ 
গুরুমাতার আজ্ঞায় আমরা যত শিষ্যাগণ | 
কাষ্ঠ ভাঙ্গিবারে গেলাম গহন কানন ॥ 

গহন কাননে গিয়া সে পরিলাম মোরা | 
আচস্বিতে সভার দিশা Cex হারা ॥ 

পথহারা হৈয়া মোর! ত্রমি বনে বনে। 

কোন পথে কোথা আইলাম জানিব কেমনে | 
কোনরূপে পথের করিতে নারি দিশা | 
রাত্রি উপস্থিত হৈল অন্ধকার নিশা ॥ 


দৈবষোগে বিধাতা হে বিপাকে লাগিল । 
অকন্ছাৎ ঝড় বৃষ্টি কোথা হৈতে আইল ॥ 


৪০১ 


৯০২ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


বিপরীত ঝড় বৃষ্টি হইল অকম্মাৎ। 
ঝঞ্চনা চিকুর পড়ে ঘন ব্জাঘাত ॥ 
পরস্পর ATS সভার হাতে হাতে ধর্যা | 
হাতাহাতী করে ATS বন-মধ্যে ফির্যা ॥ 
কাতর হইয়া মোরা যত শিম্যগণ। 
এই মত পথ চেয়ে ভ্রমি বনে বন I 


হেথা গুরু কান্দেন কান্দেন গুরুমাতা | 

ঝড় বৃষ্টি শিশুগুলি বধ হৈল কোথা | 
নিশি অবশেষ হৈল হৃর্য্যের প্রকাশ । 
গুরুদেব আইলেন করিতে তল্লাস II 

হেন কালে আমর! সব আইসি সেই পথে। 
আমা সভায় দেখি গুরু লাগিলা কান্দিতে ॥ 
আইস আইস পুত্র সব আইসহ নিকটে | 
কত দুঃখ পাইলে তোমরা বিষম সঙ্কটে ॥ 
হায় হায় ভাগ্যে সভার রক্ষা হৈল প্রাণ | 
গুরুদেবে মোরা ATS করিলাম প্রণাম ॥ 
তবে গুরুদেব মোরে হরিষ অন্তরে | 
অনেক আশিস কৈল আমা সভাকারে ॥ 
তবে গুরুমাতাকে করিলাম নমস্কার | 
লজ্জায় সে আশীর্বাদ না কৈল অপার ॥ 
আর কত FH করিলাম গুরু-শিকেতনে। 
তাহা কথা কহি সখা সব আছে মনে ॥ 
তবে তুমি কহ সখা আপন কুশল | 

দ্বিজ পরশুরাম গান পুরাণের ATA | 
কিসের অভাব তার কৃষ্ণ সখা যার ॥ 


যে প্রস্তাবে আসিয়াছেন সুদামা ব্রাহ্মণ । 


সর্ব-আত্ম! ভগবান্‌ জানেন কারণ ॥ 
ভগ্নবস্ত্রে ক্ষুদণ্ডলি এনেছে মোর GCA | 
লজ্জার কারণে ক্ষুদ নাহি দেন মোরে | 
সুদামার দারিদ্র্য ভঞ্জাতে চক্রপাণি। 
ঈষৎ হাসিয়া কহে সুদামারে বাণী ॥ 


ভাগবত-দ্বিজ পরশুরাম-_-১৭শ শতাব্দী | 


শুন শুন অহে সা সুদামা! ব্ৰাহ্মণ । 
কি এনেছ মোর তরে দিব্য উপায়ন ॥ 
অল্প বুঝি হেন বলি নাই দেন মোরে | 
oe আনি দিলে আমি লইত সাদরে ॥ 
পত্র পুষ্প ফল জল দেয় ভক্ত লোকে। 
অভক্তের অন্নে মোর নাহি হয় ইচ্ছা | 
তুমি কি এনেছ সখা না কহিয় মিথ্যা ॥ 
এতেক ভাবিএ তবে দেব বনমালী | 
কাড়িয়া লইল কৃষ্ণ ক্ষুদের পুটলী ॥ 
ক্ষুদ দেখিয়া HSE হইলা বনমালী | 


আহা অহে। প্ৰিয় সখা লজ্জা কর কেনে । 
বড় WBE আমি এই উপায়নে ॥ 

এত বলি কৃষ্ণ সুদামার ক্ষুদ লইয়া! | 
এক মুষ্টি খাইলা কৃষ্ণ বড় তুষ্ট হৈয়া ॥ 
আর এক মুষ্টি যেই লইলা খাইতে | 
হেন কালে লক্ষ্মীদেবী ধরিলেন হাতে ॥ 
যে খাইলে সেই ভাল না খাইও আর | 
কত দিনে শুধে যাবে সুদামার ধার ॥ 
বিপ্রের বিষম ধার বলিলাম তোমারে | 
কত কাল খাটিব গিয়া সুদামার ঘরে ॥ 
Fe বলেন লক্ষ্মীদেবি জানিছি সকল | 
শুনেছে আমার নাম ভকতবৎসল ॥ 
সুদীমার ক্ষুদ প্রভু খাইলা নারায়ণ 
তবে ত সুদামা বিপ্র আনন্দিত মন | 
হরিষে শয়নে রহিল! কৃষ্ণের মন্দিরে | 
অনুক্ষণ মনে ভাবেন দেব গদাধরে ॥ 
দ্বিজ পরশুরামে গান পুরাণের সার | 
কিসের অভাব তার FP AA যার ॥ 


শয়নে রহিল! দ্বিজ কৃষ্ণের মন্দিরে | 
হেন কালে লক্ষ্মীদেবী চিস্তেন অস্তরে ॥ 
ভিক্ষুকের Fe খাল্যা নারায়ণে। 
সুদামার ধার আমি শুধিব কেমনে i 


aod 


৪১০৪ 
খণ-দায়। 


বিশ্বকন্ার প্রতি 
আদেশ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


সংসারের মধ্যে AIME যেই জন। 
ভাবিতে চিস্তিতে কালী তাহার জীবন | 
খণ বৈ পাপ নাই সংসার-ভিতরে | 

তিন জন্ম সঙ্গে গোঙায় বলিল সভারে ॥ 
একে সেই খণ আরে সুদামা ব্রাহ্মণ। 
কেমতে যাইব শোধ করিব কেমন ॥ 
এতেক বলিয়া লক্ষ্মী ভাবে মনে মন | 
বিশ্বকর্শমী বলি তবে কৈল স্মরণ | 
আসিয়া সে বিশ্বকর্মা হেট কৈল মাথা | 
কি কারণে স্মরণ কৈলে জগতের মাতা ॥ 


লক্ষ্মী বলে বিশ্বকৰ্ম্মা শুনহ Aba | 


শীত্রগতি যাহ তুমি স্দামার ভবন | 
উত্তম বন্ধানে কর তার মধ্যে FA | 
তাহার কাছেতে রাখ দিব্য সরোবর ॥ 
ইঙ্গিতে বিশ্বকৰ্ম্মা জানিল কারণ। 
ahs গেলা সেই সুদামা-ভবন ॥ 


স্বর্ণের ঘর দ্বার অতি মনোহর | 
সুবর্ণের কলম শোভে চালের উপর ॥ 
চৌদিগে বেড়িয়া দিল মনোরম গড় । 
গোধন বেড়ায় গৃহে কত পালে পাল ॥ 
তাহার কোণে সরোবর দেখিতে সুন্দর | 
ভ্রমর ভ্রমরী সব করে কলরব | 

ধশ্বধ্যের সীম! নাই দাস দ্াসীগণ। 

হস্তী ঘোড়া দেখি যেন ইন্দ্রের ভূবন ॥ 
নানা আভরণ অঙ্গে দিতে নাই সীমা। 
সরোবরে AIA করে কতেক অঙ্গন ॥ 


ছুঃখিনী ব্ৰাহ্মণী হইল লক্ষ্মীর সমান। 
তপস্তার ফলে দয়া কৈল ভগবান্‌ | 
স্বর্ণের ঘর দুয়ার স্বর্ণের পিড়!। 

জরা মৃত্যু রোগ শোক কার নাহি পীড়া ॥ 
এই সব বিশ্বকন্থ্া করিয়া নির্মাণ । 

চারি দিকে চাহিয়। দেখে নিশি অবসান ॥ 


ভাঁগবত-_দ্বিজ পরশুরাঁম_-১৭শ শতাব্দী | ৯০৫ 


কোকিলের কলরব ডাকে কাকগণ। 
বিপ্রের স্থান হইল যেন বৃন্দাবন ॥ 
লক্ষ্মীর আজ্ঞায় হইল সকলি নিৰ্ম্মাণ | 
বিশ্বকৰ্ম্মা সহায় গেলা নিজ স্থান ॥ 

হেথা অন্তরে জানিয়া লক্ষ্মী করিল গমন। 
চক্রের কিরণ দেখি বিপ্রের ভবন ॥ 

এক রূপে লক্ষ্মী দেবী কৃষ্ণের সাক্ষাতে | 
আর রূপে রহিলেন বিপ্রের গৃহেতে ॥ 
SAAR মহাশয় কেমনে হব ATS | 

দ্বিজ পরশুরাম গান গোবিন্দ ভকতি ॥ 


রাত্রি প্রভাত হইল উঠিলা ব্রাহ্মণ | 
গোবিন্দ সহিত যে করিল আলিঙ্গন ॥ 
বিপ্র বলেন প্রভু আমি যাই নিজ্-বাস। 
জন্মে জন্মে না ছাড়িব রাঙ্গাপদ আশ ॥ 
এতেক বলিয়া দ্বিজ হইলা বিদায় | 
প্রণাম করিল! কৃষ্ণ ব্রাহ্মণের পায় ॥ 
লজ্জা হেতু বিপ্র কিছু না মাগিল ধন। 
বিদায় হইয়! বিপ্র যান নিকেতন | 
পথে পথে যায় বিপ্র ভাবেন অন্তরে | 
স্ত্রী আমারে পাঠাইল ধন মাগিবারে ॥ 
লজ্জার কারণে আমি না মাগিল ধন। 
স্ত্রীকে কি বলিব গিয়| নিকেতন ॥ 
সর্ব-আত্ম! ভগবান্‌ জানেন সকল | 
কেনে ধন নাঞি দিলেন ভকত-বৎসল ॥ 
ধনে লুব্ধ হয়্যা পাছে পাসরিতাম তারে । 
এই হেতু ধন কৃষ্ণ নাই দিলেন মোরে ॥ 
অতএব বুঝিলাম কৃষ্ণ বড় দয়াময় | 
এতেক আদর কৈল FP মহাশয় ॥ 
অপূর্ব প্রভুর মায়া বুঝিলাম কারণ। 
ভাবিতে চিস্তিতে দ্বিজ আইলা নিকেতন ॥ 
রতুময় AMAA দেখেন ACA | 

দ্বিজ পরশুরাম গান শুন সর্বলোকে ॥ 


৯১৪ 


৯০৬ 


yatata farang | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


দাঁড়াইয়! সুদাম! RA দেখে পুরীখান। 
হুধ্য-সমান আভা শোভিত বিমান ॥ 
বিচিত্র উদ্যান উপরে মনোহর | 
কোকিলের কলরব গুঞ্জরে ভ্রমর ॥ 
চতুদ্দিগে শোভা করে দিঘী সরোবর | 
প্রফুল্ল কুমুদ কহলার তাহার উপর ॥ 
অনুক্ষণ দাস দাসী অপূৰ্ব্ব অঙ্গনা | 
সরোবর-ঘাটে করে অঙ্গের মার্জনা ॥ 
পুরীখান দেখিয়া ভাবেন দ্বিজবর | 
কোন রাজা আসি মোর নিল বাড়ী ঘর ॥ 
এইখানে ছিল মোর ঘরের কুড়্যাখানি। 
কোথাঁকারে গেল মোর ছুঃখিনী ব্রাহ্মণী ॥ 
হেন ITAI পুরী কে করিল না জানি । 
উদর-জালায় কিবা তেজিল পরাণী ॥ 
মাতা পিতা! নাই কেহ ভাই সহোদর | 
ত্ৰিভুবনে নাহি কেহ যাবেন কার ঘর ॥ 
গিয়াছিলাম কৃষ্ণের ঠাঁঞি মাগিবারে ধন। 
এই হেতু মোরে বিড়ম্বিল নারায়ণ ॥ 
কেমনে জানিব বিড়ম্বিব নারায়ণ ॥ 
কেমনে জানিব বিড়ম্বিব যে গোবিন্দে। 
দাড়াইয়া ধরিতাম তার চরণারবিন্দে ৷ 
দাণ্ডাইয্য! সুদামা বিপ্র ভাবে মনে মন। 
তাহা দেখি যত সব দাস দাসীগণ ॥ 
যাইয়া! কহিল সব ব্ৰাহ্মণীর কাছে। 
দুঃখিত ব্ৰাহ্মণ এক দাগাইয়া আছে ॥ 


এত গুনি বিপ্রনারী হইল! সন্বিতি। 
দুঃখিত ব্ৰাহ্মণ নয় মোর প্রাণের পতি ॥ 
দাস দাসী সহিতে যান স্বামীরে আনিতে! 
লক্ষ্মী যেন চলিলেন কৃষ্ণ সম্ভাষিতে ॥ 
বাড়ীর বাহির হৈল! বিপ্রের রমণী | 
চিনিতে না পারে বিপ্র আপনার ব্ৰাহ্মণী ॥ 
স্বামীর চরণে fatal কৈল নমস্কার । 
বিপ্র বলে কে তুমি কহ সমাচার ॥ 


ভাগবত-দ্বিজ পরশুরাম--১৭শ শতাব্দী। ৯০৭ 


এখানেতে ছিল মোর খড়ের কুড়্যাখানি। 
তোমার সম্পদ সব ঘরে আইস তুমি ॥ 
তখন সুদামা fast বুঝিলা নিশ্চয় । 

এ সব সম্পদ দিল কৃষ্ণ মহাশয় ॥ 
ব্ৰাহ্মণী সহিত তবে প্ৰবেশিলা সেই ঘরে। 
লক্ষ্মী নারায়ণ যেন হইল STA ॥ 
স্বর্ণের ঝারিতে দাসী আনিলেক জল। 
আপনি ধুইলা প্রভুর চরণ-কমল ॥ 


সেই পাঁদোদক-জল লয়ে আপনার মন্তকেতে দিল: 
আন্ন্দ-সাগরে ভাসি সীমা না পাইল ॥ 

দিব্য বস্তু আনি দিল পরিবার তরে। 

অগুরু চন্দন দিল সকল শরারে ॥ 

নানা দ্রব্য উপায়ন করিল ভোজন | 

সুবৰ্ণময় পুরী দেখি ইন্দ্রের ভূবন | 

এত বলে মত্ত হৈলা সুদামা ব্ৰাহ্মণ | 

অনুক্ষণ মনে সেই গোবিন্দ-চরণ ॥ 


হুন শুন সর্ব লোক EI একমন। 
মুদামার দারিদ্র্য ভঞ্জিল্যা নারায়ণ ॥ 
একথা শুনিবেক CAL হয়ে একমন | 
তাহাকে তো দয়া করেন লক্ষ্মী নারায়ণ ॥ 
এই উপাখ্যান বেবা লিখে রাখে ঘরে। 
তাহাকে যে দয়! করেন লক্ষ্মী গদাধরে ॥ 
বিপ্র পরশুরাম গায় পুরাণের সার। 
কিসের অভাব তার কৃষ্ণ সখা যার | 
এতদূরে স্থদামা-চরিত্র হৈল সায়। 

হরি হরি বল সতে অমর সভায় ॥ 


শঙ্কর দাসের ভাগবত | 


( রচনা-কাল খ্বষ্টীয় অষ্টাদশ শতাব্দী । ) 
দোল-লীল!। 
স্বৰ্গ-গঙ্গাজল তবে ব্রহ্মাএ লইয়া | 
কৃষ্ণকে করায় স্নান আনন্দিত হুইয়া ॥ 
সানোদক শিরে নিল সর্ব দেবগণ। 
Apra বেশ ও কৃষ্ণেরে করায়ে সর্ব অঙ্গ-মার্জন ॥ 
দোলায় আরোহণ | ইন্্র পরায় তবে বিচিত্র বসন। 
সর্বাঙ্গে লেপন কৈল অগুরু চন্দন ॥ 
চরণে নৃপূর দিল রশনা কোমরে । 
নানা acy নিরমিত বলয় দুই করে II 
ভুজযুগে তাড় দিল অতি মনোহর | 
রন্বের POA কর্ণে দেখিতে সুন্দর ॥ 
নানা রত্বে নিরমিত গজমতি হার | 
আজানুলন্বিত দিল গলে বনমাল ॥ 
ভালে গোরোচনা দিব্য করি ফোটা i 
নীল মেঘেতে জেন বিজলীর ছটা ॥ 
মস্তকে মুকুট দিল বিচিত্র নিৰ্ম্মাণ | 
তুলনা দিবার নাহি তাহার সমান ॥ 
শ্রীকৃষ্ণের বেশ কৈল দেব পুরন্দর | 
মহেশ থুইল নাম দেবের ঈশ্বর ॥ 
কহিল anita শিব শুনহ বচন। 
দোলে চড়াইল কৃষ্ণ করিয়া শুভক্ষণ | 
শুভক্ষণে দোলে চড়েন দামোদর | 
পুষ্পবৃষ্টি করিলেন দেব পুরন্দর ॥ 
দেব-দেবেশ্বর কৈল দোলে আরোহণ | 
সকল দেবতা! কৈল চরণ বন্দন ॥ 
রুদ্র পিতামহ শক্ত আর দিবাকর । 
দোলের গীড়িতে তার! উঠিল সত্বর ॥ 
চারি কোণে চারি দেব আসন ধরিয়া! | 
কৃষ্ণকে দোলান তারা আনন্দিত হৈয়! ॥ 


ভাঁগবত--শঙ্বর দাঁস__রচনা-কা'ল 3s ১৮শ শতাব্দী | ৯০৯ 


লক্ষ্মী সরস্বতী ছুহে চামর চুলায় | 
গন্ধর্ধেরে স্থররাজা ডাকিয়া আনায় ॥ 


শুন শুন গোপ ভাই আমার বচন। 
ete খেলিবারে কৃষ্ণ গেল! বৃন্দাবন ॥ 
দধি দুগ্ধ কলা চিনি চিড়া নারিকেল। 
নানাবিধ উপহার আনিহ সত্বর ॥ 
অপূর্ব তাম্থল ete wen আবির | 
চালাহ শকট ভরি যমুনার তীর ॥ 
সকল গোপে চলে যেন দুই সারি করিয়া | 
নৃত্য গায়েন ডাকিয়া আনে বাজনিয়া ॥ 
নন্দের দুয়ারে বাদ্য উল্লাস বাজিল। 
দোলা ঘোড়া পদাতিক সকল সাজিল ॥ 
সকল গোপেরে নন্দ আদেশ করিল ॥ 
চল চল ভাই সব যাই বুন্দাবন। 
প্রাতঃকালে নন্দঘোষ করিল গমন ॥ 
নাটুয়৷ গাঁওন বাষ্য আগে চালাইয়া। 
তার পিছে নন্দ যায় * ক্ষ | 


* s আমলকী লইয়া কুস্তল ঘসিল। 
সান করে বিষুতৈল অঙ্গেত মাখিয়া। 
কিশোরী করয়ে বেশ চিরুণী লইয়া ॥ 
TSF চন্দন চুয়া FHT FFA | 

অঙ্গে অনুলেপন করেন পত্রাবলী ॥ 

পায়ের অঙ্গুলির মধ্যে পিছিয়া (১) পরিল। 
কনক নূপুর ছুই চরণেতে দিল | রাধিকার বেশ। 
দিব্য বস্ত্র পরিলেন সকল রমণী | 

তথির উপরে দিল কনক-কিন্কিণী ॥ 
গজ-দস্ত-শঙ্খ দেখিতে সুন্দর | 

সুবর্ণ-কঙ্কণ ছিল দিল তথির উপর ॥ 
নানা-রত্ু-নিরমিত বাঞ্জবন্দ সাজে | 
বিচিত্র নির্মাণ তাড় ভুজমাঝে ॥ 


(>) পাশুলি শব্দের অপত্রংশ (5) | 





'বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
করের অঙ্গুলি মধ্যে রতন অঙ্কুরী | 
হৃদয়ে পরিল সবে লক্ষের (১) কীচুলি ৷ 
Fel কনকপাতা৷ পরিল সুন্দর | 
সাতলরী হার পরে অতি মনোহর | 
রজত কাঞ্চন গজ-মুকুতা প্রবাল | 
গাঁখিয়া পরিল হার দিব্য রত্ব-মাল ॥ 
নাসিকাতে নাকস্বান! বিচিত্র গঠন। 
শ্রবণে পরিল সভে স্বর্ণের ভূষণ ॥ 
নয়ন খঞ্জন যুগে পরিল কজ্জল। 
ললাটে সিন্দুর তার করিছে উজ্জল ॥ 
সিন্দুরের চারিদিকে চন্দন শোভর | 
স্বধাকর-মধ্যে যেন অরুণ উদয় | 
কাঞ্চন নির্মিত fice মুকুট পরিল। 
লক্ষের জাদ (2) fea কুন্তল বান্ধিল ॥ 
নিতম্বে দোঁলরে বেণী দেখিয়ে সুন্দর | 
বিচিত্র স্কৃতলী দিল মস্তক উপর ॥ 
করিল অঙ্গের বেশ সব ব্রজ-রামা | 
ত্ৰিজগতে দিতে নাহি তাহার উপমা ॥ 
কৃষ্ণে ভেটিবারে চলে রাধা ঠাকুরাণী। 
নন্দ-যশোদার কিছু গুনহ কাহিনী ॥ 


জীবন চক্রবত্তীর STATS | 


বাং ১১০৩ সনের (১৭৯৫ খৃঃ ) পুথি হইতে উদ্ধৃত হইল। 
যমুনার তরঙ্গ-দর্শনে গোগীগণের উৎকণ্ঠা | 


গোপীরে করিতে পার চলে কৃষ্ণ কর্ণধার 
নায়্যা হৈয়া রহিলা আপনি। 
জানিঞ প্রভুর ছল যমুনা অগাধ জল 


অতি বেগে চলে তরঙ্গিণী ॥ 


(১) কীচুলী শব্দের পূর্বে “লক্ষ” শব্দ প্রায়ই প্রাচীন কাব্যে পাওয়া 


যায়। “লক্ষ” অর্থ “লক্ষ টাকা মূল্যের” বলিয়া মনে হয়। 
(২) লক্ষ টাকা মূল্যের fag মণিখচিত ফিতা | 


ভাগবত জীবন চক্রবর্ভী-_১৮শ শতাব্দী । ৯১১ 


মধুরায় গোপনারী A বেচা কেনা করি 
ACS বলে চল যাহ ঘর। 


যাইতে অনেক দূর আছে বৃকভানু-পুর 
বেল! হইল তৃতীয় প্রহর ॥ 
বুড়ি বলে চল সভে বিলম্ব না কর তবে 
এত বলি গমন BITS | 
পরিহাস সখী-সঙ্ষে হাসিতে খেলিতে রঙ্গে 
যমুনার কূলে উপনীত ॥ 
যমুনার জল দেখি গোপী বলে ওগে সখি সহস। যমুনার জল- 
আজি বড় বিপরীত হয়। বৃদ্ধি-দর্শনে গোপীদের 
মথুরা-গমন কালে যাই এক হাটু জলে TER 
আসিতে AFA জলময় ॥ 


কি করি কোথায় যাই উপায় না দেখি রাই 
কেমনে হইব মোর! পার। 
কি ক্ষণে আপনা খাইয়া আইলাঙ বাহির হইয়া 


ঘরে যাইতে না পাইল আর ॥ 

প্রথমে আসিতে পথে ঠেকিলাউ ডানির হাতে 
বড়াই করিল বিমোচন। 

বিচারিয়া কহ মোরে এইত বিষম ঘোরে 
পার করে নাহি হেন জন ॥ 

বেচিতে আইলাঙ দধি পথে এত ঠেক যদি 
জানিলে আসিতাঙ মোরা কেনি। 

বড়াই (১) সকল জান তবে না বলিলে কেন 
এবে পার করহ আপনি ॥ 

হাঁসিয়া বড়াই বলে পার হৈয়া যবে গেলে 
না বুঝিলে তখন এমন | 

আসিতে বাঢ়িল জল নাজানি কি করি ছল 
মোরে দোষ দেহ অকারণ ॥ 


(>) বড়াই = বৃন্দাবনের Fal রমণী, ইনিই যোগমায়া, রাধা-কৃষ্ণ- 
মিলনের কারণ | 


৯১২ 


CARA STARA | 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


তোমার যৌবন দেখি কেবা মনে হৈয়া সুখী 
পথে করে এ সব জঞ্জাল | 

agata বেচি কিনি পথে ঠেক্‌ নাঞি জানি 
মোরা আসি যাই এত কাল ॥ 

ACS বলে ওগো বুড়ী উপায় বল পাএ পড়ি 
কেমনে হইব মোরা পার | 

তুমি না করিহ রোষ সকলি আমার দোষ 
তোমা বিনে কে আছে আমার ॥ 

বুড়ী বলে দেখ চায়্যা অবশ্য থাকিব নায়্যা 
দূরে আমি দেখিতে না পাই। 

শুনি বড়াইর Fal গোপীগণ হরষিতা 
ভাল ভাল বলিলা বড়াই ॥ 


নৌকা-খণ্ু | 


গোপীগণ দূরে চায় তরী দেখিবারে পায় 
নায়্যা বলি ডাকে ঘনে TA | 

কেহ দেই করসান মনে হরষিত কান 
তরী লইয়া আইলা তখন ॥ 

কথো দূরে রাখি তরী গোপীর বদন হেরি 
বলিতে লাগিলা কর্ণধার | 

ডাকিলে কিসের তরে কেনে নাহি বল মোরে 
কোথা ঘর কি নাম তোমার ॥ 

গোপী বলে শুন নায়্যা আমর! গোপের মায়্যা 
ঘর মোর গোকুল-নগরে | 

গিয়াছিলাঙ মধুপুরী দধি বেচা কেনা করি 
পুনরপি সভে যাই ঘরে ॥ 

আপনার দান (>) লেহ সভা পার করি দেহ 
বিলম্ব না করহ কর্ণধার | 

শুনিঞা গোপীর বাণী হাসিলা রসিক-মণি 
বলিতে লাগিলা পুনর্বার ॥ 


(১) পারিশ্রমিক | 


ভাঁগবত- জীবন চক্রবর্তী-_-১৮শ শতাব্দী । ৯১৩ 


আমার বচন গুন মোরে ডাক কি কারণ 
বিবরিয়া কহিবে সকল। 

চক্রবর্তী নারায়ণ তন্তু পুত্র জীবন 
রচিলেন শ্রীরুষ্ণ মঙ্গল ॥ 


আমার বচন শুন গোপের অঙ্গন | নেয়ের সঙ্গে বিতর্ক 
আসিতে যাইতে কত পাইলে যন্ত্রণা ॥ 

বেলা হৈল অবসান দূরে আছে ঘর | 

ছুই চারি নহ গোপী দেখিএ বিস্তর ॥ 

পুরাতন তরী মোর নাহি সহে ভার। 

কেমনে করিব আমি এত গোপী পার ॥ 
আজিকার মত যদি থাক এইখানে | 

কালি পার করি দিব বড়ই বিহানে ॥ 

পুরুষ নাহিক সঙ্গে যদি বাস ভয়। 

আমি নাঞি যাৰ ঘর কহিল নিশ্চয় ॥ 

তবে যদি না থাকিবে আমার বচনে | 

বস্থপণ (>) কর্যা কড়ি লব জনে জনে ॥ 

যে করিতে পারি (2) তাহা আজি করি পার। 
প্রভাতে করিব পার al থাকে আর ॥ 
তরঙ্গিণী-তরঙ্গ দেখিতে লাগে SF | 

কেমনে সকল গোপী আজি পার হএ ॥ 


শুনিঞ! সকল গোপী যত যত জন | 
চাতুরাই (৩) করি সভে ভাবে মনে মন ॥ 
ঠেকিল দানীর হাতে কিবা পুনর্বার | 
সেই মত যত কথা কহে কর্ণধার ॥ 

রূপ শোভা দেখি যেন নবীন যৌবন। 
কেহ বলে নায়্যা কিবা করিল এমন ॥ 
অন্তর জানিঞা৷ কেহ না করে প্রকাশ। 
বড়াইরে বৈল গোপী হইল জাতিনাশ ॥ 
আজি কর্ণধার যদি নাই করে পার। 
ভবনে গমন তবে না হইবে আর ॥ 


(১) আট পণ। (২) যতটিকে আজ পার করিতে পারি। 


(৩) চাতুরী। 


১১৫ 


৯১৪ বঙ্গ-সাহিত্য-পারিচয় | 


এই স্থানে মোর! যদি আজি রাত্রি রই। 
কুলটা রমণী বলি নাই লবে কোই ॥ 
শুন গে! বড়াই আমি কহি ইতিহাস ৷ 
যেন মতে wEtle সীতার বনবাস ॥ 


সীতার কাহিশী। এক রজকের নারী অযোধ্যা-নগরে | 
বস্ত্র দিতে লয়ে গেল গৃহস্থের ঘরে ॥ 
দেবতা আইল বৃষ্টি এমন সময় | 
কত নিশি গেল ঝড় বরিষণ হয় ॥ 
নিশিকালে রজকিনী আইল ভরনে 
রজক দেখিয়া তারে করএ তর্জনে ॥ 
এত রাত্রি কোথা ছিলি তুঞি একাকিনী। 
তোরে আর ন! লইব দূর হ পাপিনি ॥ 
রাম যেন সীতা eal রাখিলেন ঘরে | 
তেমত পাইলি মোরে তুঞিত আমারে ॥ 
লোকের চরিত্র রাম জানিএা আপনি ৷ 
নগরে কিরিতেছিল! শুনিল! কাহিনী ॥॥ 
রজকের বাণী শুনি কলঙ্কের ভয়৭ 
সীতা-সতী বনে পাঠাইল! মহাশয় ॥ 


প্রথমে যখন যাই মথুরার AC | 
ঠেকেছিলাউ মুঞি এক গোঙারের হাতে ॥ 
গুনিরাছি লোক মুখে হেন সব কথা I 
রজনী fers মোরা নারিব সর্বথা ॥ 
বিপাকে পড়িয়া যদি থাকে এইখানে | 
ঘরের বান্ধবগণ ইহা নাঞি জানে ॥ 

বস্ুপণ মাগে AAA গ্রহপণ (১) R 
আজি দিক পার করি শুন গোপের রী ॥ 


এত শুনি বুড়ী বলে শুন গোপীগণ। 
কর্ণধারে দেখিয়া কেমন করে মন ॥ 
নাহিক যৌবন মোর কি করিব আর | 
দেখিয়! থাকিব রূপ মরুক মেনে পার ॥ 


(>) নয় পণ। 


ভাঁগবত__জীবন চক্রবত্তী--১৮শ শতাব্দী | ৯১৫ 


হাসিয়া বড়াই পুনঃ কহিল কথন | 
কর্ণধারে বলে কিছু বিনয় বচন ॥ 

পায় হইতে তোমা সভার যদি থাকে সাধ। 
না কর নায়্যার সঙ্গে তোমরা বিবাদ ॥ 
সাধিতে আপন কায কিবা নাই করি । 
বিবাদ ea পাছে লয়্যা যায় তরী ॥ 
তোমারে মরম কহি নায়্যা যাহা চারু | 
পার হৈয়া চল সবে আমি দিব দায় ॥ 
as শুনি বিনোদিনী কহিল তখন | 
শ্রীকৃষ্ণ-মঙ্গল-গীত জীবন রচন ॥ 


শুন ভাই কর্ণধার গোপীগণে কর পার 
ধর্ম্মপথে তুমি দেহ মন! 

আমর! অবলা হই নিশি যদি এথা রই 
ছাড়িব সকল বন্ধুগণ ॥ 

শাগুড়ী ননদী কাল কথায় মারয়ে শাল 
কত দুঃখ কহিব তোমারে | 

আমর! বরজ-নারী মাথায় পসর! করি 
দধি বেচি নগরে নগরে ॥ 

এমন TAS কালে বিধাতা লেখিল ভালে 
নশর ভ্রমিয়ে ঠাঞ্ডি ঠাঞি। 

নারীগণ দুঃখ যত তাহা বা কহিব কত গোগীগণের বিনয় 
এ দুঃখ জানিতে কেহ নাই ॥ 

শিশু যুবা বৃদ্ধ কালে পিতা পতি পুত্র পালে (১) 
নারী স্বতন্তরা FS নয়। 


সকল জানহ তুমি কি আর বলিব আমি 
বেল! অবসান মহাশয় ॥ 
দয়া কর ওহে নাথ পুরুষ নাহিক সাথ 


বেল! দেখ হইল অবসান | 
যেই ইচ্ছা পালিহ পাছে ঠেকিলাঙ তোমার কাছে 
পার করি কর পরিত্রাণ ॥ 


(>) “পিতা রক্ষতি কৌনারে ভর্তা রক্ষতি ফৌবনে ৷ পুক্রশ্চ শ্বিয়ে 
রক্ষেং fari নাহি varvi ।” 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 

তরী পুরাতন দেখি নদীর তরঙ্গ সখি 
আজি মোর না দেখি নিস্তার | 

রক্ষার কারণ তায় আপনি রসিক রায় 
তুমি হইয়াছ কর্ণধার ॥ 

শুনহ রসিকমণি পার না করহ কেনি 
বধভাগী হইবে আপনি | 

মহীতলে নখে লেখি পুনঃ কহে শশিমুখী 
কপ কর মোরে চক্রপাণি ॥ 

ওহে কর্ণধার শুন ঘুষিব তোমার গুণ 
আমরা বাঁচিব যত দিন। 

লোকে যশ নাই যার বিফল জনম তার 
সেই জন বড় কর্মহীন ॥ 


শুনিএ] বিনয় বাণী হাসিয়া নাবিকমণি 
বলিতে লাগিল পুনর্বার | 

পথে করে যদি ঠেক বেলা নাই অতিরেক 
তেকারণে নাঞি করি পার ॥ 

শুনিঞ। তোমার কথা TACT লাগয়ে ব্যথা 
নারী-নিন্দা না করিহ আর | 

এই যত ঘর দ্বার নারী বিনে অন্ধকার 
নারী লইয়া সকল সংসার ॥ 

এ রূপ যৌবন যার কোন্‌ অনুতাপ তার 
নিরূপমা ভুবনমোহিনী। 

আমার পুণ্যের ফলে দধি বেচিবার ছলে 
দেখা দিবে আসিয়া আপনি ॥ 

শত শত একবারে তরী আরোহণ করে 
দেখিয়াছি মোর! কত বার | 

সকল জানহ তুমি বিপরীত কর কেনি 
তবে কেনে নাঞি সহে ভার ॥ 

মন দিয়া কর পার আর দিব মণিহার 
আর দিব অমূল্য রতন | 

এত বলি নায়্যা বলে তরী ঠেকাইল জলে 
চক্রবর্তী রচিল জীবন ॥ 


ভাগবত__জীবন চক্রবর্তী-_-১৮শ শতাব্দী | ৯১৭ 


কপট না করি আমি শুন গোপীগণ। 
এই তরী বটে মোর অতি পুরাতন ॥ 
অতি বেগবতী নদী দেখি লাগে Sa | 
জলের তরঙ্গ দেখ অতিশয় হয় ॥ 

ঈষৎ পরাণ কাপে এই মোর তরী। কৃফের অবস্থা | 
একে একে আনিবারে কত ভয় করি ॥ 
সাতারিতে নাঞি জান তোমরা অবলা | 
মেঘের তরঙ্গ দেখ অবসান বেল! ॥ 
যমুনা করিব পার এমন সময় | 

দেখিয়া তোমার রূপ মনে বাসি ভয় ॥ 
সাহস করিতে পার তবে বিনোদিনী | গু 
যদি নায়ে পার হবে বৈস একাকিনী ॥ 
স্থখময়ী এত শুনি কহিল তখন | 
কর্ণধারে কহে কিছু বিনয় বচন ॥ 
ঠেকিলাঙ মুঞি এক গোঙারের হাতে। 
বিলম্ব করিয়া দানী দিলেক যন্ত্রণা | 
তেঞি এত কষ্ট পাইল সকল অঙ্গনা ॥ 
করিবে আপনি যদি একে একে পার। 
বিলম্বি sacl যেন নাঞি পাই আর ॥ 
ata বলে শুন গুন বিনোদিনী রাই। 
দুঃখ দেখি নারী পার করিয়া বেড়াই ॥ 
পার হৈতে ইচ্ছ! যদি থাকয়ে তোমার। 
আগে বিনোদিনী নায়ে চাপহ আমার ॥ 
গোপীর প্রধান রাধা চাপিলেন নায়। 
হাসিয়। নাবিক-মণি মন্দ মন্দ বাএ ॥ 
হেন কালে মায়া-মেঘ গগনে উদয় । 
প্রবল পবন-গতি মন্দ মন্দ বয় II 

অগাধ সলিলে নৌকা নিল কর্ণধার । 
জীবন বলেন শুন কৌতুক বিস্তার ॥ 


কো দূরে রাখে তরী কৌতুক বিস্তার করি 
খেয়া রাখিলেক কর্ণধার | 

তোমার যৌবন ভরে তরী টলমল করে রাধার সঙ্গে TES | 
কেমনে করিব আমি পার |: 


৪১১৮৭ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
গগনে উঠিল মেঘ বায়ু বহে অতিরেক 
তরী ফিরে কুমারের চাক | 
বিষম তরঙ্গ দেখি মনে ভয় হৈল সখী 
আজি বড় হইল বিপাক ॥ 
বড়াই হইল পার তরী-অঙ্গে নাহি ভার 
তেঞ্ দ্রুত লৈয়া গেলা তরী | 


তোমার অঙ্গের ভরে তরণী আমার ঘোরে 
বল দেখি উপায় কি করি ॥ 


নায়্যা যদি এত কয় অন্তরে লাগিল ভয় 
হাসিয়া কহেন বিনোদিনী | 

আমি সে গোপের মায়্যা শুনহ সুন্দর নায়্যা 
কি বলিব আমি কিবা জানি ॥ 

মোর অঙ্গে এত ভার কোথা হৈতে আইল আর 
এই দেখ সব BHAT | 
তরী কেনে নাহি সহে ভার ॥ 


কর্ণধার বলে রাই শুনহ আমার ঠাঞি 
ভাল তুমি কহিলে আঁপনি। 

কুশ দেখি কলেবর যা হৈয়াছ এত ভার 
ইহা আমি স্বপনে না জানি ॥ 

শুনহ নাবিক-মণি পার না করিবে কেনি 
নৌকা কেনে নাহি সহে ভার। 

এবে নমস্কার করি কেমনে বঞ্চিবে নারী 
মিছা কেনে কহ কর্ণধার ॥ 

নবীন কাঁণারী তুমি এখনে জামিল আমি 
ন! পারিলে রাখিতে তরণী। 

নাহি দেখ নিজ দোষ কহিতে করহ রোষ 
নানা কথা. কহত আপনি ॥ 

তুমি Fe ata কথা বিপাকে ঠেকিল এথা 
সকলি সহিতে আমি চাই | 


ভাঁগবত-__জীবন চক্রবতাঁ_-১৮শ শতাব্দী । 


যত সব দোষ মোর পার রুর এই ঘোর 
তব পুণ্যে পাঁর হৈয়া ফাই ॥ 

দিনে হৈল অন্ধকার দেখিতে না পাই আর 
বায়ু বহে বড়ই প্রবল | 

অগাধ সলিলে তরী যতনে রাখিতে নারি 
পাছে নৌক্ক! Ate রসাতল ॥ 

শুনিঞা নায়্যার কথা কহে বৃক্ভাঙ্গু-মুত! 
রুর্ণধার কর 'অবধান | 

বিধি মোহে দিল ভার তাহে কি করিব আর 
অঙ্গ দূর না হএ eta ॥ 

বলয়াদি কর্ণধার জলে ফেলি অলঙ্কার 
ইহা! বিনে না দেখি উপায় । 

নায়্যা বলে রাই শুন ফেলিরে সক্ষল কেন 
দেখি আগে কত ভার তায় ॥ 

কানুর বচন শুনি মনে ভাবে বিনোদিনী 
নিশ্চয় মাগিল এই বর । 

জীবন বলেন মাতা মনে না ভারিহ ব্যথা 
এখনি হইবে Aa পার ॥ 


অঙ্গের বসন আগে খসাহ আপনি । 
কত আভরণ আগে দির বিনোদিনি ॥ 
বসনে নাহিক ভার শুন কর্ণধার | 

যত ভার সব মোর এই অলঙ্কার ॥ 
আভরণ খসাইয়| দিল আগে করি | 

ন! fre যন্ত্রণা তুমি না কর চাতুরী ॥ 
চাতুরী না করি রাই শুনহ বচন। 
মোরে তুমি দোষ দেহ কিসের কারণ ॥ 
তরী টলমল করে নাঞ্জ দেখ তুমি। 
নৌকা ডুবে মোর দোষ নাই বিনোদিনি। 
দিবসে হইল মোর ঘোর অন্ধকার । 

al পারি রাখিতে তরী নাহিক নিস্তার n 
দেখিয়! শহুনিঞা রাই হইল! কাতর । 
গদগদ বলে বাণী কাপে কলেবর ॥ 


৯১৬ 


৯২০ 


বঙ্গ-সাঁহিত্য-পরিচয় । 


ata ধরি কর্ণধার রাখ এইবার | 
জাতি কুল শীল ছিল ন! রহিল আর ॥ 
নায়্যা বলে শুন রাই আমার ISA | 
সকল পাইবে আগে রাখহ জীবন ॥ 
বসন ভূষণ রাখি ধর মোর FTA | 
যদি তরী ডুবে তবে ঝাপ দিব নীরে ॥ 
তোমাকে করিব আমি সীতারিয়! পার । 
উপায় না দেখি রাই ইহা বিনা আর ॥ 
তবে যদি লাজ কর শুন বিনোদিনি। 
আপনি বাহিয়া আন আমার তরণী ॥ 
জলে ঝাঁপ দিয়া আমি পালাইয়া যাই। 
তরণীর ভাল মন্দ তুমি জান রাই ॥ 
বহু টাকা মোর লাগিয়াছে এই নায়। 
তরণী ডবিলে তুমি দিবে তার দায় ॥ 


কত শত ইন্দু জিনি বদন সুন্দর | 

চমকে দামিনী কিবা অতি মনোহর ॥ 
নয়নে নয়নে কিবা সুধা বরিষয় | 

চাদের উপর চাদ করিল উদয় ॥ 

জলধর কিবা শোভা! সৌভাগ্য দামিনী | 
শ্যাম-অঙ্গে শোভা তেন পাইল বিনোদিনী ॥ 
যমুনায় অপরূপ দু হার মিলন। 

সুখের নাহিক সীমা মোহিত মদন | 


ভবানন্দ সেনের ভাগবত | 


( ভাগবত__-তবানন্দ সেন_-১৮শ শতাব্দী |) 
ঘুঘু-চরিত্র | 
বাং ১২১১ সালের (১৮০৩ খৃঃ) হস্তলিখিত পুথি হইতে উদ্ধৃত হইল | 

Races বিরহ-বিলাপ। 

কহ কহ ওরে পক্ষ (১) ব্রজের বারতা | 

কেমনে আছেন মোর যশোমতী মাতা ॥ 

কেমনে আছেন মোর পিতা নন্দঘোষ | 

বিবরিয়! কহ পক্ষ চিত্তের সন্তোষ ॥ 

ধবলী শ্যামলী মোর আর যে পিউলী। 

কেমনে আছেন মোর রাধা চন্দ্রাবলী ॥ 


কেমনে আছেন মোর স্থুবল আদি সখা | 
কেমনে আছেন মোর ললিতা বিশাখা ॥ 


পক্ষ বলে শুন প্রভু মোর নিবেদন | 
বিবরিয়া কি কহিব ব্রজের কথন ॥ 
তুমি ব্রজের জীবন ব্রজেন্দ্রনন্দন। 
জীবন ছাড়িলে তন্থু কোন প্রয়োজন ॥ 
মৃত তনু AST আছে যত গোপীগণ। 
তব মাতা পিতা আছয়ে অন্ধ-সম ॥ 
শাঙলী ধবলী গাই বহু ক্ষীরবতী | 
তোমার বিহনে দুপ্ধ না cra এক রতি ॥ 
রাধিকার বার্তা জিজ্ঞাসিলে ঘন কাল! | 
সতত তোমার নাম তাহার জপমালা ॥ 
রাধিকার কিবা গুণা হইল! দেব হরি। 
কি লাগিয়া তাহারে আইল! পরিহরি ॥ 
তবানন্দ দেন বলে প্রতু-পদতলে | 
বৃন্দাবন ছাড়ি কেনে মথুরায় রহিলে ॥ 


(১) MAI 


৯৯৩ 


৯২২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


রাধার অবস্থা | এত যদি জান হরি ছাড় কেন কিশোরী 

কিবা দোষ হইল রাধার । 

শুন ওহে ঘনশ্যাম সদ! জপে অবিশ্রাম 
তব নামে অস্থিচম্-সার ॥ 

জল বিনে যেন মীন সদা হয় অতি ক্ষীণ 
শেষ বিনে যেমন সংসার 1 

কাম বিনে যেন রতি সদা কান্দে দিবা রাতি 
তোমা বিনে রাধার কে আর ॥ 

সীতার শোকে রঘুনাথ বানর লইয়া সাথ 
পাঠাইলা বীর হনুমানে | 

যাইয়া পবন-সুত রণ কৈল অদভুত 
মারিল বহুত চরগণে ॥ 

কনক-লঙ্ক। ছারখার রাক্ষস করে হাহাকার 
কান্দে রাজা শিব শিব স্মরি। 

সেই মত গোপ-নারী কান্দিয়া আকুল হরি 
ছারখার হইল ব্রজ-পুরী ॥ 


দৈত্যকুলে বলি রাজা তোমায় করিল পূজ! 
তারে নিলে পাতাল-ভুবন | 

তোমার শরণ লয় তার দশা এই হয় 
কি করিব ব্রজ-নারীগণ ॥ 

নল পুণ্য-শ্লোক রাজা ত্ৰিভূবনে মহা-তেজা 
তারে তুমি কৈলে বনচারী। 

যে জন শরণ লয় তার দশা এই হয় 
কান্দাইলে যত গোপনারী ॥ 

সমুদ্র-মথন-কালে দেব দৈত্যে সুধা তুলে 
বিভাগ চাহিলা দৈত্যগণ। 

হয়্যা তুমি মোহিনী সভার হরিলা প্রাণী 
মধ্যস্থ করিল আচরণ | 

দেবতা সহায় হরি দৈত্যগণে পরিহরি 
দেবে সুধা দিলে শ্রীনিবাস। 

বিশ্বাসঘাতকী করি দেবেতে (১) অমর করি 
দৈত্যগণে করিলে নৈরাশ ॥ 


(১) দেবতাদিগকে | OO 


ভাগবত-__-উদ্ধবানন্দ__-১৮শ শতাব্দী | ৯২৩ 


সুধা দিয়া Aa তুণ্ডে রাহু-দৈত্যের কাট মুণ্ডে 
তুমি কর ব্যাধের আচার | 

পঞ্চম বরষ কালে পূতনা বধিলে হেলে 
নারী-বধের কি তয় তোমার ॥ 

শঙ্খান্ুরের নারী পতিব্ৰতা সুন্দরী 
তাহারে হরিলে ছল করি | 

মারিয়া তাহার পতি মস্তকে রাখিলে সতী 
সকল পার আপনি শ্রাহরি ॥ 

তোমায় চিনে ate শনি পর্বত কাট গুণমণি 
সেই বটে তোমার * * * 

যুক্তি করে যত নারী যদি না আইসে হরি 
শনির করিব আরাধন । 

তাহারে বশ করি দুঃখ দিবেক হরি 
তবে পুরে মনের বাসনা | 

যে যার শরণ লয় তাহারে এমন হয় 
অবিরত কান্দে ব্রজাঙ্গনা ॥ 

সদা কানে ব্রজনারী যমুনায় পড়ে বারি 
সবে ক্ষীণ প্রবল যমুনা | 

তোমারে জান্ঠাছি দঢ় কাল-বরণ খল বড় 
কত কব তব BIFA | 

ভবানন্দ সেনে কয় বলিতে উচিত হয় 
কহিবারে মনে পাই ব্যপা ॥ 


উদ্ধবানন্দের রাধিকা-মঙ্গল। 
মহেন্দ্ৰনাথ বিস্যানিধির প্রবন্ধ হইতে উদ্ধৃত হইল (সন ১৩০৩ সালের 
পর্নিষংপত্রিকা, ২২৫ পৃষ্টা) | 
রাধিকার বেশ-বিন্যাস। 
SSH বলেন তবে বুকভাগু রাজে। 
আভরণ দিব আমি যেখানে ঘে সাজে ॥ 
কামিল! (১) আনিয়া আভরণ Aa কর (২)। 
কটিমাঝে পরাইব সোণার ঘুজ্য,র ॥ 











i cS ———_ 


(১) সেক্রা। (২) ADAP প্রস্তুত কর 


৯২৫ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কামিল আনিঞ! রাজা আদেশ করিল। 
রাজ-আজ্ঞ পাইয়া আভরণ Ha কৈল। 
আভরণ দিছে রাজা বহু যতন করি | 
টাচর কেশে সোণার ঝাঁপ পিছে দোলে ঝুরি ॥ 
সুন্দর সরল পদ্ম কত চিত্র তায়। 

কনকের চুড়ি রাণী যতনে পরায় ॥ 

চরণে ধরিয়া রাণী নূপুর পরার | 

বাহুতে ধরিয়া রাণী রাধারে নাচায় ॥ 
বুকভানু-পুরের লোক ডেকে ডেকে ACA | 
গগন coun চান্দ কিবা ভূমি চলি ভুলে ॥ 
বরণ-কিরণ এ রাইর ঘেন কাঁচা সোণা । 
রাধিকা-মঙ্গল উদ্ধবানন্দের রচনা ॥ 

অগাধ সমুদ্র লীলা কহনে ন! যায়। 

এত দূরে রাধিকা-মঙ্গল হৈল সায় ॥ 


ঈশ্বরচন্দ্র সরকারের প্রভাস-খগ্ড | 


( রচনা-কাল ১৯শ শতাব্দীর প্রথমার্ধ । ). 
বটতলার পুথি হইতে উদ্ধৃত হইল। 


মথুরায় FW BEF রজক-বদ | 


বলরামের প্রতি AFET কয়। 

এ বেশে কংসের বাসে যাওয়া যোগ্য নয় ॥ 
ংস সভা করি বসিয়াছে সিংহাসনে । 

কেমনে যাইব বল এমন বসনে ॥ 

কোন্‌ লাজে সভার মাঝে করিব প্রবেশ । 

সকলে হাসিবে দেখে রাখালের বেশ ॥ 

চূড়া ধড়া! ব্রজের ভাব করিয়া গোঁপন। 

রাজসভা-যোগ্য চাই উত্তম বসন ॥ 

বিশেষ মাতুল হন কংস নরপতি | 

আমর! হব রাজার ভগ্নীর সন্ততি | 

লোকাচার বেদাচার বল কিসে ঢাকে। 

এই বেশে গেলে সব হাসিবেক লোকে ॥ 


ভাগবত ঈশ্বরচন্দ্র সরকার -১৯শ শতাব্দী | ৯২৫ 


বেদাচারে কংস শক্ত লোকাচারে মাতুল। 
বল দাদা কিসে হয় ছুিক প্রতুল ॥ 
লোকাচারে বেদাচারে করিব গোপন | 
বল কোথা পাই দাদা! উত্তম বসন ॥ 


এই কণা কৃষ্ণচন্দ্ৰ বলিল যখন | 
হেন কালে কংসের রজক দিল দরশন ॥ 
রাজ-সভায় যায় রজক বসন লইয়! | 
ধোপাকে ডাকেন হরি বিনয় করিয়া ॥ 
ংস রাজার রজক তয় নাই মনে | 
যত ডাকে তত বায় শুনেও না শুনে ॥ 
তাহা দেখি ক্রোধ করে হইয়া অনিষ্ট । 
ধোপার বস্ত্রের মোট কেড়ে. লন কৃষ্ণ ॥ 
রজক বলে কেরে তুই বালক HSA | 
জাননা! যে কংস রাজ দ্বিতীয় শমন ॥ 
তাহার রজক আমি জান ন! কারণ | 
জোর করে কেড়ে লও রাজার বসন ॥ 
অজ্ঞান বালক তুই এ কি অসঙ্গত। রঞ্কের TRIE | 
কটিদেশে ধটি আটা:রাখালের মত ॥ 
মরা ময়ূরের পাখা বাধিয়া মাথার | 
WIA কর্তে বেটা এসেছ হেথায় ॥ 
এমনি অতিশয় দুষ্টমি তোর দেখে। 
কোন্‌ দ্বিজ পদাঘাত কৈল তোর বুকে ॥ 
বামন হইয়া চন্দ্র ধরিবারে মন | 
রাখাল হয়ে AS চাও রাজার বসন I 


এতেক Se Hel বদি রজক করিল। 

অনিষ্ট হয়ে Ase গৰ্জ্জিয়া উঠিল ॥ 

দক্ষ (>) করে রজকেরে করিয়া ধারণ। রজক-বধ। 
চপেটাঘাতে. কৈল তার মস্তক ছেদন ॥ 


রজক বধ করি হরি লইল বসন। 
কে পরাৰে বস্ত্র চিন্তা করেন তখন | 


(১) দক্ষিণ। 


৯২৬ 


কৃষ্ণের শ্যারপরতা- 
সম্বন্ধে প্রশ্ন | 


ব্লঙ্গকের জন্মান্তরের 
seq] i 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


জন্মেজয় রাজা বলে কহ তপোধন। 
এত অবিচার কেন কৈল নারায়ণ ॥ 
কি দোষে বধিল রজক কহ তপোধন । 
রজকে বধিয়া কেন লইল বসন ॥ 
রাজার রজক কাচে রাজার Tat | 
বন্ধ হরণ কৈল তার বধিয়া জীবন ॥ 
পরধন-হরণে অনেক অত্যাচার | 
জগৎ-ই কৃষ্ণ হয়ে কৈল অবিচার ॥ 
কি কথা eater মুনি অতি অত্যাচার । 
রজকে বধিল হরি করি অবিচার ॥ 
কোন দোষের দোষী রজক তার AT | 
দয়াময় হয়ে কেন এতেক নিদয় ॥ 
TAS SOSA দেব নারায়ণ । 
তিনি কেন হরিলেন পরের বসন ॥ 
হরির বসনে যদি ছিল প্রয়োজন। 
SHCA করিলে আজ্ঞা যোগাত বসন ॥ 
Sal মহেশ্বর আদি যার আজ্ঞাকারী | 
দেবের BAS ধার কুবের ভাণ্ডারী | 
পরম লক্ষ্মী গৃহিণী যার বিরাজমান । 
বিনা দোষে রজকের বধিলা জীবন ॥ 
ইহার তদন্ত কহ মুনি মহাশয় | 
শুনিতে WRI করে শুনাতে আজ্ঞা হয় ॥ 


মুনি বলে নৃপমণি করহু শ্রবণ । 

কেন অবিচার করিলেন নারায়ণ ॥ 
বন্ত্-উপলক্ষে কৈলা৷ রজক-উদ্ধার। 
যেহেতু ব্বজক-বধ শুন OF তার ॥ 
ত্রেতাযুগে হৈল হরি রাম-অবতার । 
অযোধ্যায় আইলে করি সীতার উদ্ধার ॥ 
অযোধ্যায় শ্রীরাম যে রজকের ভাষে। 
পঞ্চ মাসের গর্ভ সীতা দিল বনবাসে ॥ 
লোক-মুখে শুনিয়া রজক গুণধাম। 
যোড়করে আইল যথা আছেন শ্রীরাম ॥ 


ভাঁগবত-_ঈশ্বরচন্দ্র সরকার--১৯শ শতাব্দী । ৯২৭ 


রামের নিকটে রজক আইল তখন | 
গলে বাস দিয়া বলে শুন নারায়ণ ॥ 
আমি অতি দুরাচার পাপিষ্ঠ gSa | 
আমার কথায় হৈল জানকীর বন ॥ 
কত অপরাধ CHR না যায় ITA | 
নিজ-হন্তে কর মম মস্তক ছেদন ॥ 
পাপে মুক্ত হই আমি দেহ পরিহরি। 
স্বহস্তে মস্তক ছেদ কর ধনুর্ধারী ॥ 
শ্রীরাম বলেন যদি বধিব তোমাকে | 
নিন্দুকের অপরাধ ভূগিবেক কে ॥ 
মম হস্তে দেহত্যাগ করে যেই জন। 
অপরে গোলোকে কিন্বা বৈকুণ্ডে গমন 1 
এই হেতু বলি তোমায় রজক-কুমার | 
বর fra FERA করিব উদ্ধার ॥ 

বর পেয়ে রজক-পুত্র অতি সমাদরে | 
দ্বাপরে জন্মিল আসি মথুর1-নগরে ॥ 
বস্ত্-উপলক্ষ মাত্র শুনহ AGA | 

এই হেতু করিলেন রজক-নিধন ॥ 
সংক্ষেপে Sey রাজা শুন তব তার। 
ঈশ্বরচন্দ্র রচিল রজক-উদ্ধার ॥ 


AFB ISS কংস-বধ | 


এখানেতে কংস কি যজ্ঞ আরম্ভণ । 
সিংহদ্বারে শঙ্খচূড় কৌবল (>) বারণ ॥ 
স্থানে স্থানে আয়োজন ঘ্বতের কলসী | 
পট বস্ত্রাদি মধু তুল রাশি রাশি ॥ 
SAA স্থানে স্থানে কদলী-রোপণ। 
আতপ তুল স্থানে ঘট-সংস্থাপন ॥ 
পাঠ করে দ্বিজগণ হোমে দিল TA | 
ষজ্ঞ-মন্্ পাঠ কত করে জনে জন ॥ 


(১) কুবলয়াপীড় নামক হস্তী | 


৪১২৮" 


কুবলয়াগীড়-ব্ধ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


চন্দন ঘর্ষণ আদি করি রাশি রাশি। 
বেদীমঞ্চে রাখিয়াছে মিশায়ে তুলসী ॥ 
যজ্ঞ-রক্ষার্থে আছে CAI বহুতর | 
IM বান্ধব কত পুরীর ভিতর ॥ 
নন্দ উপানন্দ আছে ব্রজবাসিগণ। 
যজ্ঞস্থলে বসিয়াছে হরযিত মন ॥ 


att করি পট্র-বন্ত্র করিয়ে ধারণ। 
চন্দন তুলসী অঙ্গে করিল লেপন ॥ 
সুগন্ধি-পুষ্পের মাল! গলদেশে পরি | 
আছেন যজ্ঞ-মঞ্চে সুশোভন করি ॥ 
এইরূপে কংস রায় বসি মঞ্চোপরে | 
যজ্ঞে আহুতি দিতে অনুমতি করে ॥ 


হেন কালে উপনীত দেব নারায়ণ | 
সিংহদ্বারে আসি হরি দিল দরশন ॥ 
দ্বারের অনতিদুরে ছিল সে কৌবল। 
রাম কৃষ্ণ প্রতি আসি করিলেন বল ॥ 
কৌবলের বল দেখি দেব নারায়ণ | 
ক্রোধভরে কুপ্তরের ধরিল দশন ॥ 
দশন ধরিয়ে হরি মারিল আছাড় | 
মরিল রাজার হস্তী চূর্ণ হৈল হাড় ॥ 
হস্তীর ছুই দত্ত উপাড়ি নারায়ণ। 

ছুই ভাই হস্তে দন্ত করিল ধারণ ॥ 


কৌবল পড়িল রণে করিয়! চীৎকার | 
সভা-সহিত সবে হৈল চমৎকার ॥ 
অতি অসম্ভব সবে করে নিরীক্ষণ। 
কৌবল বধিল সেই শিশু ছুই জন ॥ 
কেহ বলে দুজনে নহে বধে এক FA | 
নব কলেবর জিনি মেঘের বরণ ॥ 
তাহার প্রমাণ দেখ রুধির কলেবরে | 
দিগন্বরী আসি যেন রণেতে বিহরে ॥ 


ভাঁগবত- ঈশ্বরচন্দ্র সরকার--১৯শ শতাব্দী | 


শঙ্খচূড় বলে আমি দেখেছি নয়নে । 

ধ কাল শিশু বধেছে কৌবল-জীবনে ॥ 

A কাল শিশু হয়ে পর্বত-আকার | 
কৌবলের দত্ত ধরি করিল বিদার ॥ 
স্বচক্ষে দেখেছি আমি শুন হে রাজন। 
হস্তী বধি শিশুরূপ করেছে ধারণ ॥ 

ওঁ কালটি দুষ্টের শেষ শুন নরবর | 

ও কালটা বধেছে তব কৌবল FAA ॥ 
অতি শান্ত দান্ত শিশু শ্বেতবর্ণ fafa | 

@ কালটার প্রায় ছুষ্টের শিরোমণি ॥ 

এই কথা! শখচুড় বলিল যখন | শব্খচূড়-বধ। 
ক্রোধতরে বলেন তখন দেব নারায়ণ ॥ 
শ্রীহরি বলেন শুন ওরে NAPY | 
JENTE তোমার এবার দর্প করিব চুর ॥ 
ইহ! বলি ক্রোধভরে দেব গদাধর। 
ুষ্ট্যাঘাত করে তার মস্তক উপর ॥ 
পড়িল যে শঙ্খচুড় ভূতলে লোটায়। 
শঙ্খচুড়-বধ-গীত সরকার গায় ॥ 


শঙ্খচূড় বধ করে দেব হৃষীকেশ | 
যজ্ঞস্থলে কৃষ্ণ করিলেন প্রবেশ ॥ 
ব্সিরাছে কংসরায় হন্ত ভাবি হৃষ্ট । 
কংসের সভায় গিয়া দাণ্ডাইল কৃষ্ণ ॥ 
দর্শনার্থে দরশন উভয়ের হইল। 

কংস FV দেখিল কৃষ্ণ কংসে দেখিল ॥ 
কংস বলে শুন ওরে পাগল FEA | 
কৌবল-বধে কার বল করেছ ধারণ ॥ 
রাজার কৌবল বধ ভয় নাই মনে৷ 
এখনি পাঠাব তোরে মের সদনে ॥ 
পৃতনা ATS বধ করেছ দুরাচার । 
সেই পাপ আসি তোরে করিল সঞ্চার ॥ 
কারাগারে ভূমিষ্ঠ হইয়! ছুরাচার । 
আমার ভয়েতে তুমি যমুনা হৈলে পার ॥ 


৯১৯৭ 


or 


2y 


৯১৩০ 


কংস-বধ। 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


নরের মধ্যেতে তোরে নাহি করি গণ্য | 
গোকুলে খাইলি তুই গোপ-গৃহে অন্ন ॥ 
মাঠে মাঠে গোঠে গোঠে রাখালের সনে। 
চরালি গোধন গরু গিয়া বৃন্দাবনে ॥ 
এতেক S Aal যদি Sars করিল | 
মহাক্রোধ-ভরে কৃষ্ণ গর্জ্জিয়া উঠিল ॥ 
ক্রোধ-তরে কংসরাজার ধরি ছুই কর। 
হস্তি-দন্তীঘাত মারে মস্তক উপর ॥ 
শিরভঙ্গ হইয়া! সে কংস মহাবীর | 
কুঞ্জরের দস্তাখাতে ত্যজিল শরীর ॥ 


TAN SB দাসের ভাগবত | 


( রচনাকাল ১৯শ শতাব্দী । ) 
দ্বারকা-বিলাস। 


যে পুথি হইতে এই অংশ উদ্ধত হইল তাহ! ১০০ বৎসরের VE 
কালের। এই কবিতার উপরে যে সকল গণ্য হেডিং দেওয়া আছে, 
তাহাও গ্রন্থকারের রচিত | 


নারদগোস্বামী শীকৃষ্ণের নিকটে লক্ষমীরূপা রুক্মিণীর 


AAF PTEN | 


নারদের স্তবে তুষ্ট হয়ে নারায়ণ | 

মুনি প্রতি সাধুবাদ দিলেন তখন ॥ 
উভয়ে উভয়ে পেয়ে মনে তুষ্ট অতি। 
কহেন শ্রীকুষ্চচন্দ্র নারদের প্রতি ॥ 

কহ কহ গুণাকর দেব-খবিবর | 
গমনাগমন তব আছে চরাচর ॥ 
দেখিয়াছ মুনিরাজ ইন্দ্র-চন্দ্রলোৌক | 
শিবলোক ব্ৰহ্মলোক CAPD গোলোক ॥ 


ভাগবত-_ রাধাকুষ্ণ দাঁস_-১৯শ শতাব্দী | ৯৩১ 


স্বর্গ মৰ্ত্য রসাতলে গমন তোমার | 
হেরিয়াছ রম্য স্থান বিবিধ প্রকার ॥ 
আমিহ করেছি পুরা দ্বারক! নামেতে। 
কিরূপ হয়েছে শুনি তোমার মুখেতে ॥ 


শ্রীপতির শ্রীমুখেতে শুনে এই বাণী | 
উত্তর করেন দেব-খধি মহামুনি ॥ 
মুনি বলে শুন হরি সংসারের সার | 
তুলনার স্থান-দান নাহি দ্বারকার ॥ 
অতুল্য দ্বারক-পুরী এ তিন ভূবনে। 
জনমিয়া হেন স্থান না দেখি নরনে ॥ 
যথা! তুমি আবির্ভাব ত্রিজগং-পতি | 
সেই সে পরম স্থান প্রশংসিত অতি ॥ 
উত্তম হয়েছে পুরী শুন হে মাধব | 
কিন্তু এক বিহীনেতে শ্রীহীন এ সব ॥ 
শুনিয়া বিস্ময় হয়ে কহে fated | 
Hala কহিলে কেন কহ বোগি-বর ॥ 
এত মণি মুক্ত! দিরে সাঞ্জাএছি পুর | 
তথাচ AFA কেন কহিলে ঠাকুর ॥ 


মুনি বলে শুন ওহে কমলার ATS | 
সামান্ত মণিতে কিহে শোভে দ্বারাবতী ॥ 
কত শত মণি মুক্তা প্রবাল কাঞ্চন | 
বার কটাক্ষেতে লোক পায় নানা ধন ॥ 
এ হেন কমল! লক্ষ্মী নাহি যার ঘরে। 
লক্ষ্মীহীনা দেখি পুরী দুঃখিত অন্তরে ॥ 
সেই দুঃখে দুঃখ বড় হতেছে হে AA | 
লক্ষ্মীহার! হয়ে হরি আছহ কেমনে ॥ 
বিদর্ত-নগরে ot ভীম্মক-ছুহিতে। 
জন্ম লয়েছেন লক্ষ্মী রুক্সিণী-রূপেতে ॥ 
বিবাহ করিয়া লক্ষ্মী আন নারায়ণ | 
তবে হবে দ্বারকার পরম শোভন ॥ 
কমলাঙ্গী কমলা নাহিক গুহে বার | 
Afa Aaa তেই বলি ছারকার ॥ 


৯৩২ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


কমলার কথ! Fe করিয়া শ্রবণ | 
সজল হইল দুটি কমল-লোচন ॥ 
কমলা-কারণে নীল-কমল অস্থির | 
সুস্থির না মানে মন হইল অস্থির ॥ 
রুঝ্সিণীর নাম আসি অন্তরে পশিল। 
নিৰ্ব্বাণ বিচ্ছেদ-অগ্নি জলস্ত হইল ॥ 
aia নারদ প্রতি কহেন গোবিন্দ | 
ঘটক হইয়া মুনি করহ সম্বন্ধ ॥ 
আটক কি আছে বলে MIAR কয়। 
কল্য বিদর্ভেতে foal করএ বিষয় ॥ 
এত বলে দেব-খধি হইল বিদায় | 
পয়ার প্রবন্ধে রাধাকৃষ্ণ দাস গায় | 


নারদগোস্বামী ভীম্মক-রাজার নিকট উপস্থিত হইয়! 
শ্রীকৃষ্ণের সহিত রুক্মিণীর বিবাহের কথা কহেন। 


আনন্দে গোবিন্দ-গুণ করিয়া কীর্তন | 
বিদর্ভে নারদ মুনি করিল! গমন ॥ 
সভামাঝে Sats বসেছে বার দিয়! | 
তথায় নারদ-যুনি উতরিলা গিয়া ॥ 
নিরখিয়া নারদেরে নরেন্দ্র সত্বরে | 
সভান্ুদ্ধা উঠে রাজা অভ্যর্থনা করে ॥ 
বন্দনা করিয়া! রাজ! যোগীর চরণ | 
ND অর্ঘ্য পদে শীঘ্র করিলা অর্পণ ॥ 
যোগাইয়৷ কুশাসন যোগীরে TAT | 
স্বাগত কুশল কথা জিজ্ঞাসেন রায় ॥ 


রাজা বলে মুনি অস্ত মম শুভক্ষণ। 
ভাগ্যগুণে দেখিলাম তোমার চরণ ॥ 
ধন জন রাজ্য মোর সফল হইল। 
তব দরশনে মনে সন্তোষ বাড়িল ॥ 
মুনি বলে তুমি রাজা ধর্ম্মশীল অতি। 
পরম বৈষ্ণব তুমি বিষুণপদে মতি ॥ 
শান্ত দান্ত সুশীল সুধীর গুণধাম। 
প্রজার পালনে তুমি অযোধ্যার রাম ॥ 


ভাগবত-_রাধাকৃষ্ণ দাস--১৯শ শতাব্দী | ৯৩৩ 


দেব-দ্বিজ-অনুরক্ত তুমি হে ভূম্বামী | 
দেখিলে তোমায় বড় তুষ্ট হই আমি ॥ 
অপরে কহেন মুনি শুন দণ্ডধারী। 
শুনেছি তোমার আছে অদত্তা কুমারী ॥ 
পরম-লক্ষণ কন্তা রূপে ধন্যা অতি। 

বর পাত্র স্থির কোথা করেছ নৃপতি ॥ 


ভূপ বলে ভাল কথা কহিলে গোসাই। 
দুহিতার তুল্যপাত্র দেখিতে না পাই ॥ 
তুবন-মোহিনী Fai কারে করি দান। 
কহ কহ যোগি-রাজ ইহার বিধান ॥ 
মুনি বলে শুন হে বিদর্-অধিপতি। 
পাইয়াছ যে Fal সে অতি ভাগ্যবতী ॥ 
সকল কারণ আমি জেনেছি যোগেতে। 
স্বয়ং লক্ষ্মী অবতীর্ণ তোমার গৃহেতে ॥ 
সে SH সামান্ত SH নহে নরেশ্বর | 
তার তুল্য একমাত্র আছে পাত্রবর ॥ 
যদু-বংশে জন্ম বস্দেবের কুমার | 
ঘবারকা-নগরে বাস FP নাম তার ॥ 
ধনে মানে কুলে শীলে শ্রেষ্ট সকলেতে। 
AFR প্রদান কর আপন ছুহিতে ॥ 


শ্রীকৃষ্ণের নাম শুনে নারদের মুখে। 
ডুবিল SITE ভূপ পরম পুলকে ॥ 
রাজা বলে হেন দিন হবে কি গোসাই। 
জগৎ-পতি কৃষ্ণ হবে আমার জামাই ॥ 
যার নাম করে জীব ভব পার হয়। 

সে কৃষ্ণ জামাতা হলে মের কি ভয় ॥ 
মূঢমতি আমি অতি কুমতি কুজ্ঞান । 
হবে কি আমায় হরি করিবেন ত্রাণ ॥ 
মুনি বলে যবে তব হয়েছে কুমারী 1 
তখনি জামাতা! কৃষ্ণ হয়েছে তোমারি ॥ 
গুন শুন মহীপ্তি বলিহে তোমারে | 
নারায়ণ বিনা লক্ষ্মী কে লইতে পারে ॥ 


৯৩৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


জন্ম জন্ম কত পুণ্য করেছ রাজন। 
সেই ফলে লাভ হল লক্ষ্মী-নারায়ণ ॥ 
অতঃপর বিলম্বেতে নাহি কিছু কায। 
লগ্ন পত্র দিন স্থির কর মহারাজ ॥ 
এত বলি মুনিরাজ হইল বিদায় | 
দবারকা-বিলাস রাধার দাসে গায় ॥ 


রুক্মিণীর জনৈক সখী শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করিয়! 
রুক্মিণীর নিকটে কহেন ॥ 


রাজার সভায় শুনে কৃষ্ণের প্রসঙ্গ | 
কোন সখী রুক্সিণীরে কহে করি রঙ্গ ॥ 
শুন ওগো MSE ঠাকুর কুমারী | 
অতঃপর বিধি বিভা ঘটালে তোমারি ॥ 
এতদিনে ভগবতী হৈল ALTA | 
ফুটাইল প্রজাপতি বিবাহের ফুল ॥ 
আসিয়া! নারদমুনি রাজার সভায় | 
সম্বন্ধ নির্বন্ধ কথা কহিল রাঁজায় ॥ 
রূপবতী ওগো সতি আপনি যেমন | 
কৃষ্ণ নামে CAB রূপে কে আছে একজন ॥ 
তার সঙ্গে হল তব সম্বন্ধ নির্বাহ। 

সেই বরে JAIA দিবেন বিবাহ ॥ 
যেরূপ কহিল কথা নারদ গোসাই । 
তার তুল্য পুরুষেতে সুপুরুষ নাই ॥ 
প্রসন্ন হএছে বিধি তোমার উপর | 
ভাল হল ঘটে গেল মনোমত বর ॥ 

FP নাম শুনে দেবী সখীর WATS | 
ডুবিল ভাম্মক-ম্থতা পুলক রসেতে ॥ 
মনে মনে ভাবে দেবী হেন SAT হবে। 
পুরাইব মন-সাধ পাইব মাঁধবে ॥ 


দাসী বলে শ্রীরুষ্ণ কি রাখিবে চরণে। 
সাঙ্গাইব সেই পদ তুলসী-চন্দনে ॥ 
এত ভাবি আখি-পন্মে প্রেম-অক্রু বয়। 
FH নাম শুনে AAT গ্রকাশয় | 


ভাগবত-__রাধাকৃষ্ণ দাস_-১৯শ শতাব্দী | ৯৩৫ 


মানসে সপিল দেবী কৃষ্ণপদে TA । 
মনে মনে মাধবেরে করিলা বরণ ॥ 
উদ্দেশে কৃষ্ণের প্রতি কহেন রুল্ষিণী। 
দেখ কৃষ্ণ wal কর দেখিয়া দুঃখিনী ॥ 
নাম শুনে শ্রীচরনে সপিলাম প্রাণ | 
ভেবে দাসী কাল শশী কর কৃপা দান ॥ 
এত ভাবি অশ্রজলে নয়ন পূরিল। 
কৃষ্ণনাম-রূপ অশ্রু অন্তরে পশিল ॥ 
রুক্মিণীর ভাব দেখে কোন AAT কয়। 
SSP শুনে মাগেো| কান্না ভাল নয় ॥ 
বিবাহ শ্রবণে নারী হয় হৃষ্ট TA | 
তোমার বিরস ভাব এ আর কেমন ॥ 
আর সখী বলে সখী তা নয় তা নয় 
হয়েছে বয়স্থাকাল বিবাহ না হয় ॥ 
সেই জন্য রাঁজ-কন্ঠা দুঃখিত! অন্তরে | 
গলে সুধা! দিলে ক্ষুধা তৃপ্ত নাহি করে ॥ 
হেন রূপে সখী সবে রঙ্গ আরম্ভিল। 
রাধাকষ্ণ দাস fae ভাষায় রচিল ॥ 


রুক্মিণীর বিবাহ-কারণ ভীম্মক-বাঁজার স্বীয় 
পুজের সহিত পরামর্শ | 


কহেন বিদর্তপতি আপন অপত্য প্রতি 
শুন বাছ! FH গুণাকর | 

তব ভগ্নী মম FF| STAN রূপেতে ধন্তা 
তার acy চিন্তিত অন্তর ॥ 

কন্তাকাল হল তার PUNT পাওয়া ভার 
রুক্মিণীরে কারে করি দান। 

রূপে গুণে কুলে শীলে হেন পাত্র নাহি মিলে 
কি করিব ইহার বিধান ॥ 

শুন শুন বাছা ধন অগ্যকার বিবরণ 
হয়েছিল নারদ-আগমন। 

বিবাহের কথা যত করিলাম অবগত 
শুনিয়া কহিল তপোধন ॥ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


রুক্মিণী লক্ষ্মী-রূপিণী নহে সামান্ত কামিনী 
এ কন্যার পতি-যোগ্য বর । 

WRIT পাওয়া ভার sere faa আর 
বন্থদেব-পুল্র গুণাকর ॥ 


নিরমল যদ্ু-কুল তাহে শ্ৰীকৃষ্ণ অতুল 
অনুকূল হলে ভগবান | 

কৃষ্ণে করি Fal দান বাড়াব কুলের মান 
চরণে চরমে পাব স্থান ॥ 

সামান্ঠ পুরুষ নয় সেই কৃষ্ণ বিশ্বময় 
বেদে বলে সংসারের সার। 

জামাতা করিয়া তারে কাটা দিব যম-দ্বারে 
ভবে ফিরে আসিব না আর ॥ 

সেই কন্া-তুল্য বর বুঝ রাজা তবাস্তর 
তবে লগ্ন পত্র করি স্থির । 

যেমন মম নন্দিনী জামাতা হইলে তিনি 
তবে ঘুচে মনের তিমির ॥ 


কৃষ্ণের পরম শত্রু দুষ্ট FA রাজ-পুক্র 
হরি নাম করিয়া শ্রবণ। 

শ্রবণেতে দিয়া কর কহে একি নরেশ্বর 
কট্ত্বর কহিলে বচন ॥ 

নারদের মন্ত্রণায় একি তব ভ্রান্তি রায় 
কৃষ্ণে কন্তা দিতে চাহ দান। 

করিলে এমত কায লজ্জা পাবে মহারাজ 
হইবে কুলের অপমান ॥ 

তব সুতা সে রুক্মিণী আমার কনিষ্ঠ ভগ্নী 
গোপ-স্থতে করিলে অর্পণ | 

কুল-ধৰ্ম্ম দূর হবে রাজাগণে কুচ্ছা (>) কবে 
DS হবে নোয়াএ বদন ॥ 

কি কহিব নারদায় এ কথ! কৈলে আমায় 
সমুচিত করিতাম তার | 


(১) কুৎসা _দুর্ণাম | 


ভাগবত _রাধাকুঞ্ দাস_-১৯শ শতাব্দী | 


ক্ষান্ত হও মহারাজ কর না কুৎসিত কাষ 
sfata পাত্র আছে আর ॥ 

রাধাকৃ্ণ রাঙ্গা পায় বিক্রীত করিয়া কায় 
মনে ভেবে যুগল-চরণ। 

সেই TER দাস এই দ্বারকাঁ-বিলাস 
স্থভাষায় করিল রচন ॥ 


যুবরাজ PAT শ্রীকৃষ্ণ-নিন্দ] | 


FH কহে ওগো তাত করহ শ্রবণ | 
কৃষ্ণের কুলজী কই শুন দিয়া মন ॥ 
শুনেছ গোকুল-গ্রামে আহীর (১) একজন | 
নন্দঘোষ নাম ধরে করে গোচারণ H 
যেই FCB শ্রেষ্ঠ বলে নষ্ট লোকে গণে। 
স্পষ্ট CAS নন্দ-সুত TÈ (২) জগজনে ॥ 
নীচ মধ্যে গণি তারে গোপ-কুলে জন্ম | 
রাখালি ঘেটালি করে বেড়ায় আজন্ম ॥ 
কৃষ্ণের বিনষ্ট PÉ কৈতে অঙ্গ জলে। 
গোকুলে গোয়ালা-বধূ হরে ছলে বলে ॥ 
চৌধ্যকার্য্যে সেই কৃষ্ণ অতি চমৎকার | 
চুরি করে ননী খেত গোপ-গোপিকার ॥ 
গোপ-কুলে জাতি-কুল করিল নির্শ্মল। 
কৃষ্ণ সম কষ্টদাতা দিতে নাহি তুল ॥ 
রাখালের অগ্রগণ্য Ay গোক্সালার | 
ক্ষিতিতলে ক্ষেত্রি-দলে গণ্য নহে তার ॥ 
বীরত্ব মহত্ব তার পেয়েছে AST | 
জরাসন্ধ-শঙ্কাতে করিল সিন্ধু-বাস ॥ 
বিন্দুবৎ বলবুদ্ধি নাহি তার ঘটে। 

কপট লম্পটতায় পটু ভাল বটে ॥ 


ধর্ম PÉ নাহি মানে পর-হিংস! FTA | 
বিনি অপরাধে বধে কংস নৃপবরে ॥ 
দেখ দেখ মহারাজ কৃষ্ণের FFG | 
গোকুলে স্ত্রীহত্যা আদি করেছে আজন্ম ॥ 


(১) গোপ। (২) রাই = প্রকাশ । 
১১৮ 


০১৩৭ 


১৩৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


লোকে বলে কৃষ্ণ বসুদেবের কুমার | 
সে সম্পর্কে কংসরাজা মাতুল তাহার ॥ 
মাতৃ-ত্রাতা মাতুল পরম গুরুজন। 

ধন জন্য গুরু-বধ করিল দুৰ্জ্জন | 

এমন পাপিষ্ঠ কৃষ্ণ দুষ্ট কদাচারী | 
কতগুল! মূর্খলোক ব্যাখ্যা করে তারি ॥ 
বলিতে বলিতে রুক্মী ক্রোধে হুতাশন | 
ছুই চক্ষু হৈল যেন মধ্যাহ্ৃ-তপন ॥ 
তঞ্জন-গঞ্জনে FH পিতা প্রতি কয় | 
রুক্মিণীর তুল্য পাত্র আছে মহাশয় ॥ 
আপনি দেখিয়া আমি সম্বন্ধ করিব। 
ধনী মানী বীর দেখে রুক্নিণীরে দিব ॥ 
চিন্তা ত্যজ মহীপতি ভেব না অন্তরে | 
সম্বন্ধ করিতে আমি চলিগো সত্বরে ॥ 
এত বলি যুবরাজ করিল গমন। 

দেশ দেশাস্তরে বর করে অন্বেষণ ॥ 
রাধাকৃষ্ণ দাস বলে দোষ নাই আমার। 
স্তুতি নিন্দা নারায়ণ সমান তোমার ॥ 


যুবরাজ শিশুপালের সহিত PAA সম্বন্ধ করেন। 


হেন মতে রাজপুত্র ভীম্মক-নন্বন। 
দমঘোষ-গৃহে FRI করিল! গমন ॥ 
রুক্মীরে দেখিয়া দমঘোষ রাজ্য-পতি | 
আইস আইস বলে করে অভ্যর্থনা অতি ॥ 
তবে বাপু আছ সুখে রাজ্যের কুশল | 
FR কহে BANAT কুশল মঙ্গল ॥ 
দমঘোষ বলে বাছা কহ বিবরণ। 
কি লাগিয়া এ পর্য্যন্ত হল আগমন ॥ 
রাজপুত্র বলে কিছু প্রয়োজন আছে | 
সেই জন্ত আগমন আপনার কাছে ॥ 
ara কনিষ্ঠা এক আছএ আমারি | 
উপযুক্ত বর পাত্র না পাই তাহারি ॥ 
অতএব অন্তরে করেছি অনুমান | 
তব স্থত শিশুপালে ভগ্নী দিব দান 


ভাগবত-_রাধাকৃষ্ণ দাস-_১৯শ শতাব্দী । 


সর্বাংশে সুন্দর তব পুত্র শিশুপাল। 
ধনে মানে কুলে শীলে বিক্রমে বিশাল ॥ 
অনুমতি ইথে যদি করহ আপনি। 

লগ্ন পত্র লেখাপড়া করিগো এখনি ॥ 


এত শুনি দমঘোষ সন্তোষ অন্তর | 
হেসেও সে বলে এত করণীয় ঘর ॥ 
অকর্তব্য নহে ইহা কর্তব্য নিশ্চয় | 
বিদর্ভেতে কুটুম্বিতে সুখের বিষয় ॥ 
এত শুনি rat অতি প্রফুলিত মন। 
লগ্রপত্র নিধাৰ্য্য করিল ততক্ষণ ॥ 
পণ গণ দান আদি নিল্লয় (>) হইল। 
মিষ্টান্ন সন্দেশ FR বহু বিলাইল ॥ 
TAGS WSEAS আসিয়! স্বস্থানে। 
সমুদয় কহে নিজ পিতা-বিদ্যমানে ॥ 


শ্রবণে বিদর্তপতি অতি ছুঃখ-মন | 
কুরব (২) শ্রবণে রায় নীরব বদন ॥ 
মনে মনে বলে কৃষ্ণ তুমি ইচ্ছাময় | 
মম ইচ্ছা পূর্ণ কর হইয়া সদয় ॥ 
বাসনা তোমায় আমি করি কন্তাদান। 
সে খেতে দুঃখ দেয় মূর্খ FATTA ॥ 
নিজে বৃদ্ধ অশক্ত অপত্য ভাল নয়। 
মম সত্য পূর্ণ কর হইয়া! সদয় ॥ 

এত ভাবি মহীপতি মৌনেতে থাকিল। 
PH গিয়া অস্তঃপুরে রাণীরে কহিল ॥ 
কল্য মাতা ছয় দণ্ড পরে SSR | 
রুষ্সিণীর গাত্রে কর হরিদ্রা-লেপন ॥ 
শিশুপাল-সঙ্গে হল সম্বন্ধ নির্ববাহ । 
পরদিনে গোধুলিতে হইবে বিবাহ ॥ 
এত শুনি রাজরাণী তুষ্ট অতিশয় | 
পয়ার প্রবন্ধে রাধাকঞ্চ দাস FA N 


(>) নির্ণয় । (২) FE | 


৪৯৪০ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


রুক্মিণীর জনৈক দাসী শিশুপাল-সহিত সম্বন্ধ শুনিয়! 
রুক্মিণীর নিকট কহেন। 


রাণীর মহলে এত করিয়া শ্রবণ | 

কোন সখী PANA কহিছে তখন N 
শুভ সমাচার শুন ঠাকুর কুমারী । 
আজি কালি মধ্যে বিভা ঘটাবে তোমারি ॥ 
মিলেছে কুলীন বর অতি চমৎকার | 
ঠাকুর জামাই পাল ঘোষের কুমার ॥ 
বড়ই সুন্দর বর শিশুপাল নাম | 
সুথেতে পূরাও দেবি নিজ মনস্কাম ॥ 
শিশুপালের কথা শুনে সখীর ITA | 
করে আচ্ছাদিল দেবী যুগল-নয়নে ॥ 
চিন্তিতা হইল! মনে অচিস্ত্যরূপিণী । 
মনে মনে বলে রক্ষা কর চিন্তামণি ॥ 
দাসী বলে পীতান্বর দেহ পদাশ্রয়। 

দূর কর শিশুপালে হও হে সদয় | 
তোমা ভিন্ন অন্ত মতি নাহিক আমার | 
ছঃখিনীরে ছঃখ-নীরে কর কৃষ্ণ পার ॥ 
বাঞ্চা-কল্পতরু তুমি বেদাগমে বলে। 

মম বাঞ্ছা পূর্ণ কর রাখ পদতলে | 


এত বলি মৌনে রহে ভীশ্মক-নন্দিনী । 
কাণাকাণি করে দেখে যতেক সঙ্গিনী ॥ 
কেহ কহে ওম! ওমা এ আর কেমন। 
বিবাহের নামে কেন বিরস বদন ॥ 
বিবাহ শ্রবণে নারী হয় আনন্দিতা। 
Regal ঠাকুরাঁণী হলে যে ছুঃখিতা ॥ 
কোন সখী বলে সখী তা নয় তা নয়। 
বিবাহের নামেতে অমন লজ্জা হয় ॥ 
নির্লজ্জ কহিবে লোকে সলজ্জ না হলে | 
সেই হেতু মুখে লাজ মন রসে টলে ॥ 
কোন সখী বলে ভাব বুঝেছি অন্তরে | 
শিশুপালে ঠাকুরবীর মনে নাহি ধরে ॥ 


ভাগবত-_রাধাকৃষ্ণ দাস__১৯শ শতাব্দী ! ৯৪১ 


মনে মনে কারে বুঝি সঁপেছেন মন | 
সেই ভাবে রাজবাল! সচঞ্চল মন ॥ 
হেন রূপে রঙ্গ করে যত সখীগণে। 
দ্বারকা-বিলাস TASS দাসে ভণে ॥ 


pat গাত্র হরিদ্রা | 


হয়ে আনন্দিত ভীক্মক-বনিতা 
স্থির করি শুভক্ষণ | 

মহা আনন্দেতে FINA AAS 
করে হরিদ্রা লেপন ॥ 

প্রতিবাসিগণ পায়্যা নিমন্ত্রণ 
হয়ে ACS আনন্দিত! | 

ভূপতি-ভবনে চলে রামাগণে 
ভূষণে হয়ে ভূষিতা ॥ 

যত নারীগণে গজেন্দ্র-গমনে 
নিমন্ত্রণে সুখে যায়। 

মধুর বচনে যত রামাগণে 
রাণী বিনয় জানায় ॥ 


গিরীবানী যারা সভে মেলে তারা 
করে মঙ্গল আচরণ | 

সুখে কোন ধনী করে শঙ্খ-ধ্বনি 
উল্লসিত নারীগণ ॥ 

যত কুল-বালা আনন্দে বিভোলা 
কমলা লইঞা রঙ্গে | 

হুলু হুলু দিয়! হরিদ্রা লইয়া 
পরশে রুক্মিণীর অঙ্গে ॥ 

পুলকিতা হয়ে গন্ধ-তৈল লয়ে 
মাথাইল অঙ্গময়। 

তাহাতে shah বিশেষ দুঃখিনী 
বিষ-প্রায় জ্ঞান হয় | 

পরে যত মেয়ে দেবীরে লইয়ে 
বসায়ে SHASTA | 


৯৪২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । 


পরম যতনে জাহৃবী-জীবনে 
নাওয়াইল কুতুহলে ॥ 

বিচিত্র বসন পরায় তখন 
কাচলি বিজলী-প্রীয় | 

বিনাইয়া কেশ করিল বিন্যাস 
PIA শোভিত তায় ॥ 

কনকে বেষ্টিত রতনে জড়িত 
মণিময় আভরণ। 

রুক্মিণীর অঙ্গে পরাইল রঙ্গে 
যেথা সাজে যেমন ॥ 

আখি নীলোৎপল তাহাতে কজ্জল 
উজ্জল করিয়া দিল। 

কোন স্ত্রী রসিকা চন্দন-কলিকা 
নাসিকায় প্রকাশিল ॥ 

অতি চমতকার মালতীর হার 
পরাঁয়ে দিল গলেতে। 

এস মা রুক্সিণি বলে নাপিতিনী 
অল্ক্ত দিল পদেতে ॥ 

একে ছুটি পদ জিনি কোকনদ 
অলক্ত পরিল Sty | 

শোভিল এমন প্রভাত-তপন 
উদিত ঘেন দু পার ॥ 

একান্ত মনেতে গুর-চরণেতে 
সমর্পণ করি মন। 

রাধাকৃষ্জ দাঁদ ছাঁরকা-বিলাস 
ভাষাতে করে ACS II 


কৃষ্ণের উদ্দেশে রুক্মিণী স্তব FTI | 


দেবী রুক্মিণী দুঃখিনী হয়ে মনে | 
বলে হে হরি হে মরি হে জীবনে I 
আমি কৃষ্ণ-প্রাণী সদ! কৃষ্ণে মৃতি। 
করুণা কর কিঞ্চিৎ দীন-পতি | 


ভাগবত-_রাঁধাকৃ্চ দাস — ১৯শ শতাব্দী । 


তার বিপদে শ্রীপদে ভিক্ষা করি। 
রাখ দাসীজনে দীন-বন্ধু হরি ॥ 
জেনে অসীম মহিমা ও নামেতে। 
প্রাণ সঁপেছি হে তোমার প্রেমেতে ॥ 
নাহি অন্ত গতি তোমা ভিন্ন হরি | 
যদি না তার হে তবে প্রাণে মরি ॥ 
হে শ্রীকান্ত নিতান্ত অধিনী বলে। 
দেহ কৃপাবারি মনোছঃখানলে ॥ 
তোমা বিহনে স্বপনে নাহি জানি। 
দুঃখে ত্রাহি মে ত্রাহি মে চক্ৰপাণি n 
শুনি ভক্তজনে তুমি হিতকারী | 
ভাবি ভক্তিভাবে তার হে মুরারি ॥ 
আমি নিশ্চিত বিক্রীত শ্রীপদেতে। 
কর পূর্ণ আশা মরি ছুর্গমেতে ॥ 
কু্পা-সিন্ধু তুমি পুরাণে শুনেছি। 
যতনে চরণে শরণ লয়েছি ॥ 

কর হিত উচিত হে বংশাধারী । 
শরণাগত হে আমি যে তোমারি n 
ASB দাসে বিনয়েতে ভাষে। 
হরি তার হে তার হে দীন TITA n 


রুক্সিণী পত্র লিখিয়া দ্বারকায় শ্রীকৃষ্ণের নিকটে প্রেরণ 
করেন। 


হেনরূপে ভাবান্তর ভীম্মক-ছুহিতা । 
লক্ষ্মীকান্ত বিনে লক্ষ্মী অন্তরে হুঃখিতা ॥ 
কৃষ্ণ ধ্যান FL জ্ঞান কৃষ্ণ নাম HA | 
কৃষ্ণ ভিন্ন অন্ত মনে ধরে না যে আর ॥ 
চিন্তামণি বিন! দেবী চিন্তাযুক্ত মনে | 
কিরূপে পাইব কৃষ্ণ আখির Sara ॥ 
ভাবিয়া চিন্তিয়| যুক্তি করিল নিশ্চিত। 
আত্মপত্র দ্বারকায় পাঠান উচিত n 
কারে পাঠাইৰ তথা কে আছে ATA | 
গোপনে লইয়া লিপি যাবে কোন্‌ জন ॥ 


৯৪৩ 


১৪৪ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


এরূপে অচিন্তাময়ী অন্তরে চিন্তিয়া | 
প্রতিবাসী এক দ্বিজে আনে ডাকাইয়া ॥ 
সমুদায় বিবরণ কয়্যে দ্বিজবরে | 

কান্দে দেবী ব্রাহ্মণের দুটি পদে ধরে ॥ 
গদগদ ভাষে দেবী প্রীতি করে কয়। 
এক উপকার কর দ্বিজ মহাশয় ॥ 
একবার দ্বারকায় যাইতে হইবে। 
আমার এই পত্রখানি কৃষ্ণেরে সঁপিবে ॥ 
বহু পুরস্কার কৃষ্ণ করিবে তোমায় । 
জন্মের মত আমি তব বিকাইব পায় ॥ 
ধনের প্রসঙ্গ গুনে নির্দন ব্রাহ্মণ | 

বলে মা অবশ্ত তথা করিব গমন ॥ 
রাখিব তোমার বাক্য দ্বারকায় যাব। 
তব হিত করে ধন সমুচিত পাব ॥ 

এত শুনি রুক্মিণী হইয়া তুষ্ট-মন। 
AATA লিখিলেন আত্ম-বিবরণ | 
সংগোপনে সেই পত্র ব্রাহ্মণে সপিল। 
পত্র লয়ে দ্বিজবর দ্বারক1 চলিল ॥ 

দিবা রাত্রি যায় দ্বিজ বিশ্রাম না করে। 
অপরেতে উত্তরিল দ্বারকা-নগরে ॥ 


দেখি দ্বারকার শোভা চমকে ব্রাহ্মণ | 
কোন স্থানে আইলাম ভাবয়ে তখন ॥ 
শুনেছি অমরাবতী ইন্দ্রের আলয়। 
সেই বুঝি এই স্থান হইবে নিশ্চয় | 
fea ব্ৰহ্মলোক হবে ব্রহ্মার আবাস। 
অথবা cage কিন্বা শিবের কৈলাস ॥ 
পৃথিবীতে নান! রাজ্য করেছি ভ্রমণ | 
কুত্রাপি এমন স্থান করিনে দর্শন ॥ 
ধন্য ধন্য FWA বড় ধনী বটে। 

বহু অর্থ পাব আমি কৃষ্ণের নিকটে ॥ 


এত বলি পুর-মধ্যে করিল গমন | 
দ্বিজ দেখি প্রণতি করেন নারায়ণ ॥ 


ভাঁগবত-_-রাধাকৃ্জ দাস-_-১৯শ শতাব্দী | ৯৪৫ 


মিষ্ট aay কৃষ্ণচন্দ্র দ্বিজ প্রতি কয় | 
কোথা হৈতে আইলেন দ্বিজ মহাশয় ॥ 
Ra বলে বাস করি বিদর্ভ-নগরে I 
পত্র লয়ে আসিয়াছি কৃষ্ণের গোচরে ॥ 
SISA বুঝি কৃষ্ণ হইবে আপনি। 
আসিয়াছি দিতে তোমায় এই পত্রখানি n 
কৃষ্ণ বলে আমি কৃষ্ণ শুনহে ব্রাহ্মণ | 
প্রদান করহ AG পড়ি বিবরণ ॥ 
শুনিয়া ব্রাহ্মণ কৃষ্ণহস্তে পত্র দিল। 
vrata পত্র হরি পড়িয়া বুঝিল ॥ 
পাইয়া পবিত্র পত্র কৃষ্ণ পুলকিত | 
পয়ার প্রবন্ধে দ্বিজ করিল রচিত ॥ 


কৃষ্ণের বিদর্ভে যাত্রা | 


যাইতে বিদর্ভ-রাজ্যে কৃষ্ণ কৃপাবান্‌ 
আজ্ঞা দিল! সারথিরে সাজাতে বিমান ॥ 
শ্রীমুখের আজ্ঞা শুনে দ্বারুক AWA | 
যতনে গরুড়-ধ্বজ রথ সজ্জা করে ॥ 
পবন-গমন অশ্ব রথেতে যুড়িল। 

গদ! খড় xe অস্ত্র রথেতে তুলিল ॥ 
অপরেতে সুসজ্জিত হয়্যে নারায়ণ। 
চক্রোপরি চক্রধারী উঠিলা তখন ॥ 
SAC সঙ্গেতে করি যতনে লইল। 
রঙ্গেতে fase শ্যাম বিদর্ভে চলিল ॥ 
দারুক চালায় অশ্ব পবন-সমান। 
চকিতে আকাশ-পথে উঠে রথখান ॥ 
দেখিয়! দ্বিজের মনে ত্রাস উপজিল। 
হাতে হৈতে জল-পাত্র অমনি পড়িল ॥ 
কানিয়া ব্রাহ্মণ বলে হল সর্বনাশ । 
লত্য যাকু পূর্ব ধন হইল বিনাশ ॥ 
কৃষেন্ম নিকটে না মিলিল কড়া কড়ি। 
পৈত্রিক বিষয় গেল আসি রড়ারড়ি (>) ॥ 
এত ভাবি কহে দ্বিজ শ্রীকৃষ্ণের প্রতি । 


(১) দ্রতগতি। 


১১৯ 


৯৪৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 
এত ভাবি কহে দ্বিজ শ্রীকৃষ্ণের প্রতি | 
ওহে কৃষ্ণ রাখ রথ করিহে মিনতি (>) ॥ 
উঠিয়া তোমার রথে প্রমাদ ঘটিল। 
পূর্ব ধন জল-পাত্র মাটীতে পড়িল ॥ 
তুমিত আমার হস্তে বহু ধন দিলে। 
সঞ্চিত ধনেতে শেষ বঞ্চিত করিলে ॥ 
কি আশ্চর্য্য এ GI TART YA | 
কিছু ব্যয় নাই মাত্র মধুর বচন ॥ 
ভাগ্যবস্ত দয়াবস্ত জান্তে বাকি নাই। 
জলপাত্র তুলি দেও ফিরে ঘরে যাই ॥ 
ব্রাহ্মণের বাক্যে কৃষ্ণ লজ্জিত হইল। 
রাখ রথ সারথিরে কহিতে লাগিল ॥ 
শুনে WS বলে যথা পাত্রটি পড়িল। 
তথা হৈতে রথ এক যোজন আইল ॥ 
ছাড়াইয়া চারি কোশ আগে এল রথ । 
ফিরে যাওয়া এখন আর ভার এত পথ ॥ 
সে উত্তর দ্বিজবর শ্রবণ করিয়!। 
বলে আমি রথ হইতে পড়ি ঝাপ দিয়া ॥ 
অতি ভ্রান্ত ব্রাহ্মণের অতি ভ্রান্ত মন। 
তুচ্ছ ধনে বাসনা ত্যজিয়। কুষ্ণধন ॥ 
ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ দিতে সাধ্য যার। 
সামান্ত লাগয়া তারে করে তিরস্কার ॥ 


হাসিয়া কহেন কৃষ্ণ ব্রাহ্মণের প্রতি | 
স্থিরচিত্ত হও মনে বিপ্র মহামতি | 

ধনের HIS তুমি হওনা ছুঃখিত। 
তুষিব তোমার চিত্ত্য দিয়া সমুচিত ॥ 
চল আগে বিদর্ভেতে করিহে গমন | 
কষ্ট যাবে তুষ্ট হবে পাবে বহু ধন॥ 

এত বলি প্ৰবোধিয়া দরিদ্র space | 
বিদর্ভে চলিল! হরি রুক্মিণী-হরণে ॥ 
রাঁধাকৃষ্-পাদপদ্ম হদে করি আশ | 
দ্বিজবর বিরচিল দ্বারকা-বিলাস ॥ 


(১) বিনয়। 


ভাগবত-_বাঁধাকৃ্ণ দাস__১৯শ শতাব্দী । 
AFHI বিদর্ভে গমন | 


হেনরূপে হৃষীকেশ বেড়াইয়া নানা দেশ 
উত্তরিয়া বিদর্ভ-নগরে। 

থাকি অতি সংগোপনে বার্তা দিতে প্রিয়াজনে 
পাঠাইল! Ge দ্বিজবরে ॥ 

হরিষে বিষাদ মন হয়্যে চলিল ব্রাহ্মণ 
যেখানেতে ভীশ্মক-নন্দিনী | 

নিরক্ষিয় সে ব্রাহ্মণে কমল! প্রফুল্ল মনে 
প্রণমিয়া কহেন SPAT ॥ 

কহ দ্বিজ মহাশয় গিএছিলে যে আশয় 
সে বিষয় হল কি ANA | 

কি হইল মম পক্ষে কি উত্তর কৃষ্ণ-পক্ষে 
প্রাণ-রক্ষে হবে কি আমার ॥ 


সেই কৃষ্ণ বিদর্ভে এসেছে ॥ 

এত শুনি ছ্বিজমুখে শ্রবণ জুড়ায় সুখে 
সুসংবাদ করিয়া শ্রবণ। 

আনন্দে অঙ্গ অবশ উপজিল প্রেমরস 
নিভিল বিচ্ছেদ-হুতাশন ॥ 


at অতি তুষ্ট মনে বিনয়ে কহে ব্ৰাহ্মণে 
ওহে দ্বিজ যে কৰ্ম্ম করিলে। 

কি দিব সামান্ত ধন জন্মের মত হে ব্রাহ্মণ 
বিনি মূলে আমারে কিনিলে ॥ 

দ্বিজ বলে একি দায় তুল্য দেখি দুজনায় 
তিনিও বলেন এঁ কথা। 

একি জ্বালা ভাবি তাই দেওয়া থোয়া কারু নাই 
মধুর বচন মাত্র বৃথা ॥ 

এত ভাবি ছঃখ-সনে ব্ৰাহ্মণ চলে ভবনে 
ওখানেতে শুন চমৎকার | 


৯৪৭ 


৪৮ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


লক্ষ্মী দিয়াছেন বর ঘুচেছে পত্রিকা-ঘর 
মনোহর হয়েছে আগার ॥ 

দ্বিজের বনিতা যিনি ভূষণে ভূষিতা তিনি 
দাস দাসী হয়েছে বিস্তর | 

না দেখিয়া নিজ-ভর্তা দুঃখে ব্ৰাহ্মণী উন্মত্ত 
কোথা কর্তা বলে নিরস্তর | 

হেন কালে দ্বিজবর al দেখিয়! নিজ-ঘর 
প্ররতিবাসিগণে জিজ্ঞাসয়। 

মম গৃহ কি হইল ব্ৰাহ্মণী কোথায় গেল 
কে লইল আমার বিষয় ॥ 

রাধাকষ্ণ-রাঙ্গা-পায় বিক্রীত করিয়া কায় 
মনে ভেবে যুগল-চরণ। 

সেই রাধারুষ্ণ দাস এই দ্বারকা বিলাস 
ADCS করিল রচন ॥ 


ব্রাহ্ষণীর সহিত ব্রাহ্মণের পরিচয় | 


ব্রাহ্মণ আপন ভবন অন্বেষণ না পাইয়া অত্যন্ত অশাস্ত-্রান্তযুক্ত হইয়া 
নগর-পথে ভ্রমণ করিবাতে ভগবদিচ্ছায় এ ব্রাহ্মণের ব্রাহ্মণী বসন ভূষণ 
পরিধান পূর্বক দাসীগণ সমভিব্যাহারে অট্টালিকার উপরিভাগে আরোহণ 
পূর্কক স্বপতি অভাবে @ সতী অতি সকাতর! হইয়া পতির জন্যে gets: 
করণে রাজপথ বিলক্ষণরূপে নিরীক্ষণ করিতেছেন। এমত কালে আপন 
ভর্তা ত্রাঙ্মণকে সন্দৰ্শন করিয়া অত্যন্ত হর্ষ পূর্বক জনৈক দাসীকে কহিজেন_- 
হে দাসী এ ব্ৰাহ্মণকে আমার নিকটে ডাকিয়া আন। যে আজ্ঞা বলিয়া 
দাসী ত্বরিত গমনে দ্বিজ-সন্নিধানে আগমন পূর্বক বিনয় বাক্যের দ্বারায় 
ব্রাহ্মণের প্রতি কহিতেছেন-_হে ঠাকুর মহাশয় আমাদিগের Fat ঠাকুরাণী 
আপনাকে স্মরণ করিয়াছেন । ব্রাহ্মণ কহিল হে দাসী আমি ভিক্ষুক দরিদ্র 
নির্ধন ব্রাহ্মণ আমাকে তোমার ঠাকুরাঁণীর কি প্রয়োজন। দেখিতে পাই 
তুমি ভাগ্যবস্ত ব্যক্তির বাঁটাতে থাক এবং ভাগ্যবতী নারীর প্রেরিতা 
আমি কি ভরসায় নারীর কথায় যাই, তথাপি দাসী সে সমস্ত কথা অন্যথা 
করিয়া ব্রাহ্মণের করগ্রহণ পূর্বক বাটার মধ্যে লইয়া গেল। SAT 
ব্াহ্ণকে অবলোকন করিয়া ety বদনে পতির চরণে শিরঃ সংস্থাপন 
করিবাতে ব্রাহ্মণের আশীর্বাদ-_-এস বাছা পুভ্রবতী ভব । ব্ৰাহ্মণী ব্রাহ্মণের 
ফুরব শ্রবণে লঞ্ঞিতা হইয়! বলে সে আবার কি কথা, চিনিতে বুঝি পার না, 


ভাগবত-_রাধাকুঞ্ণ দাস-_-১৯শ শতাব্দী | 


আমি যে তোমার ত্রাঙ্গণী। ব্রাহ্মণ বলিল যগ্পি তুই আমার ব্রাহ্মণী তবে 
কিরূপে এরূপ বিভব প্রাপ্ত হইয়াছিস এবং নানারূপ মণি মাণিক্য রজত 
কাঞ্চন বসন ভূষণ অপূর্ব ভবন কার দ্বারায় সঞ্চয় করিয়াছিস, অনুমান 
করি কএক দিবস বাটাতে না থাকাতে আমাকে তুচ্ছ বোধ করিয়া! 

রা * রা * * | 
ব্ৰাহ্মণী কহিল হে স্বামিন আপনি শিষ্ট বিশিষ্ট ব্যক্তি হইআ নষ্ট লোকের 
যায় দুষ্ট কথা কহিবেন না, আমি পতিব্রতা পতিভক্ত! পতি-প্রেমাসক্তা। 
নিজ ভর্তা ভিন্ন অন্ত পুরুষ পরেশ হইলেও দর্শন ব! স্পর্শন করি না। তবে 
যেরূপে এরূপ বিষয় প্রাপ্ত হইয়াছি তাহ! কহি শ্রবণ কর-_গত রাত্রে 
Te পত্র-কুটার-মধ্যে শয়নে থাকিয়া Waa সন্দর্শন করিয়াছি-_যেন জনৈক 
ভুবনমোহিনী গৌরাঙ্গী কমলাসনা কমল-বদনা কমল-নয়না আমার শিররে 
বসিয়। বলিতে লাগিলেন_ ওগো ব্ৰাহ্মণী তোমার ব্রাহ্মণের গুণে আমি 
কমলা বাধিতা হওত অচল! হইয়া তোমার গৃহে চিরবাস করিলাম, এই 
স্বপ্ুতঙ্গে আশ্চর্য্য aay দেখিয়া চমৎকার জ্ঞান করিয়াছি । ত্রাহ্গণী এই 
কথা কহিবাতে atmeta কোন মতে বিশ্বাস হইল না। পরে দৈববাণী 
শ্রবণে বিপ্র বিশ্বাস মানিয়! স্বনারীর কর গ্রহণাস্তর স্বর্ণময় পুরীতে প্রবেশ 
করত পরম সুখে কাল যাপন করিতে লাগিলেন ॥ 


রুক্সিণী আদ্য! শক্তি দেবীকে পুজা করিয়! চৌত্রিশ 
অক্ষরে স্তব করেন। 


এখানেতে রুক্মিণীর শুন বিবরণ। 
কৃষ্চ-আগমন শুনে প্রফুলিত মন ॥ 

বসন ভূষণ পরে হয়ে আনন্দিতা | 

সুস্থির হইলা মনে ভীম্মক-ছুহিতা ॥ 
অপরেতে রাজরাণী কহে নারীগণে ! 
রুল্সিণীরে লয়ে যাও দেবী-দরশনে ॥ 
কুলের দেবতা কালী আইস পুজা কোরে | 
এত শুনি নারীগণ চলিল সত্বরে ॥ 

দেবীর আলয়ে গিয়া রুন্সিণী তখন | 
পূঞ্জিয়া পার্ধতী-পদ করয়ে স্তবন ॥ 


জয় জয়.জয়কালী কালাস্ত-রূপিণী। 
কালাঠাদে পতি দে মা কাল-সীমস্তিনী ॥ 


৯৪৯ 


৯৫০ বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


থডনী খর্পর-ধরা খলহাস্ত-মুখী | 
খেদে মরি কৃষ্ণধনে দিয়া কর সুখী ॥ 
গিরিজা গণেশ-মাতা গতি-প্রদায়িনী। 
গোলোক-নাথেরে মোরে দেহগো জননী ॥ 
ঘোরবনে দৈত্যগণে করিলে নির্শ্মল। 
ঘনশ্যামে পতি দে মা হয়ে ARFA ॥ 
উকার-র্ূপিণী কালী উকার-রূপিণী। 
উৎকণ্ঠা ঘুচায়ে দেও কৃষ্ণ গুণমণি ॥ 
BOS বধে চামুণ্ডা হয়েছে তব নাম। 
চিন্তামণি দিয়া মোর পুরাও মনস্কাম ॥ 
সুষ্টি-স্থিতি-প্রলয়ের তুমি সে কারণ। 
ছলনা ছাড়িয়া মোরে দেহ কৃষ্ণধন ॥ 
জগদন্বে জগন্মাতা জগতের গতি। 
জগৎপতি কৃষ্ণ যেন হয় মম পতি ॥ 
ঝরঝর রসনা হইতে সুধা ঝরে | 
ঝটিতে গ্রীকৃষ্ণে দেখা জুড়াই অস্তরে ॥ 
একার-রূপিণ৷ মাগো একার-রূপিণী। 
ইঙ্গিতে কৃষ্ণেরে দে মা ঈশান-মোহিনী ॥ 
টলটল করে ধরা পরশে চরণ। 
টেনে ফেলে শিশুপালে দে মা কৃষ্ণধন | 
ঠাকুরাণী কর পার ঠকঠকি-হাঁতে। 
ঠাকুর ত্রিভঙ্গে দে মা ধরি চরণেতে ॥ 
ভূম্থুরেতে সদাশিব ভব গুণ গান। 

ora মরি কৃষ্ণে দিয়া কর পরিত্রাণ ॥ 
ঢলঢল স্থধাপানে নয়নের CTA | 
ঢেকে মেরে শিশুপালে FTE দে মা তারা A 
পকার-রূপিণী দুর্গে ণকার-রূপিণী। 
নন্দ-সুতে পতি দে মা নন্দের নন্দিনী N 
ত্ৰৈলোক্য-তারিণী তুমি তুল্য দিতে নাই। 
তব পদে ধরি তার! কৃষ্ণে যেন পাই ॥ 
থাকিতে জননী তুমি দুঃখ পাই মনে। 
স্থির হই স্থান পেলে কৃষ্ণের চরণে ॥ 
দুর্গা নামে হূর্গতি pte তিন পুরে | 
দীনবন্ধু কষে দে মা দুঃখ যাকু ছুয়ে ॥ 


ভাগবত- রাধাকফ্ণ দীস--১৯শ শতাব্দী | ৯৫১ 


ধনেশে করেছ ধনী ধন বিতরিয়া। 
ধন্য কর এ দাসীরে Feya দিয়া ॥ 
নিত্যময়ী নিরঞ্রনী নির্বাণদায়িকা। 
নারায়ণে পতি দে মা নগেন্্-বালিক! | 
পশুপতি পবিত্র পাইয়া! তব পদ | 
পীতাম্বরে পতি দিয়! ঘুচাও বিপদ ॥ 
ফুৎকারে ব্ৰহ্মাণ্ড VE ফুৎকারেতে লয় | 
ফাঁপরে পড়েছি দে মা কৃষণ-পদাশ্রয় ॥ 
বিশ্ব-আছ্| কালী তুমি বেদে শুস্তে পাই। 
বংশীধর হয় বর এই বর চাই ॥ 
ভব্দার! ভয়হর! ভূধর-অঙ্গনা। 
ভগবানে পতি দিয়া Gore Stal ॥ 
মহামায়া মহেশ্বরী মহিষ-মর্দিনী | 
মাধবে মিলায়ে দে মা মহেশ-মোহিনী ॥ 
যশোদা-কুমারী যোগমায়া যোগেশ্বরী | 
যহুনাথে পতি দে মা মনোহঃথে তরি a 
রুদ্রাণী বধির-ধারা বহে কলেবরে | 
রমানাথে পতি দিয়! রক্ষা কর মোরে ॥ 
লক্ষ্মীকান্তে পতি দে মা হুঃখ যাকু দূর ॥ 
বগলা বরদা বাম! বিভু-বিশ্বেশ্বরী | 
বৈকুষ্ঠনাথেরে মোরে দে মা কৃপ! করি ॥ 
শক্তিরুপা শ্যামা তুমি এ তিন সংসারে | 
সুস্থ কর শ্ঠামটাদে সঁপিয়া আমারে | 
হংসরূপা হংসেশ্বরী হেমন্ত-নন্দিনী। 
হরি দিয়া হর দুঃখ হরবিলাসিনী ॥ 
ক্ষেমস্করী তব পদে এই অভিলাষ। 
ক্ষীরোদশায়ী কৃষ্ণে পাই পূর্ণ কর আশ। 


রুক্সিণী-হরণ। 
হর-সীমন্তিনী পূজিয়া Fa 
স্তব করি ভক্তিরূপে । 
সহচরী সঙ্গে চলিলেন রঙ্গে 
মজিতে ব্রিভঙ্গরূপে ॥ 


ATR, 


বঙ্গ-পাহিত্য-পরিচয় | 


পথে যেতে যেতে বলে অন্তরেতে 
কোথা হে দয়াল হরি । 

প্রাণে মরে দাসী দেখা দেও আসি 
কোথা আছ পরিহরি ॥ 

না হেরে তোমায় ধৈৰ্য্য ধরা দায় 
সহা নাহি হয় ক্লেশ I 

কর পরিত্রাণ তবে থাকে মান 
নহে প্রাণ অবশেষ ॥ 

এসেছ আপনি শুনি গুণমণি 
অধিনী জীবনে আছে। 

কর হিতাহিত কর না বঞ্চিত 
তবে যাব কার কাছে ॥ 


এত ভাবি মনে সখীগণ সনে 
দেবী করেন ATA | 

বলে কোন মেয়ে হের দেখ চেয়ে 
মেঘে আচ্ছন্ন গগন ॥ 

ত্বারত গমনে চলগো ভবনে 
বিলম্বেতে নাহি ফল। 

আচম্বিতে একি ঘোর মেঘ দেখি 
চল চল এল জল ॥ 

সে কথা শুনিয়া fri হইয়া 
দেখেন দেবী রুক্মিণী | 

নহে জলধর রথের উপর 
FERA কাদন্বিনী ॥ 

দেবীমনে তুষ্ট বলে এল কৃষ্ণ 
কষ্ট ঘুচাতে আমারি | 

এতেক ভাবিয়া চলিল চলিয়! 
PA রাজ-কুমারী ॥ 

অপরে শ্রীহরি আসি ত্বরা করি 
রথ AAT নিকটেতে। 

রুক্সিণীর কর ধরি পীতাঘর 
তুলিল আপন রথে | 


তাঁগবত = রাধাকৃষ্ণ দাস - ১৯শ শতাব্দী | ৯৫৩ 


রুক্সিণীরে হরি যদি লন হরি 
প্রহরী যতেক ছিল। 

হয়্যে ক্ষোধাস্তর করে উচ্চেঃস্বর 
ধর ধর আরম্তিল ॥ 

হন্যে কোপবস্ত যতেক AAS 
শ্ামাঙ্গে বারষে বাণ। 

বলে ওরে চোর  আমুঃ শেষ তোর 
আজি হারাইলি প্রাণ ॥ 

পাছু না বুঝিয়! মুষিক Real 
সিংহ-গৃহে কর জোর I 

গাহি ত্রাণ পাবে আজি শান্তি হবে 
ঘোর ভেঙ্গে যাবে চোর ॥ 

এতেক্ষ বলিয়া সকলে রুষিয়া 
যুড়িয়া ধনুকে শর | 

কৃষ্ণের উপরে অস্ত্র বৃষ্টি করে 
যেন বর্ষে জলধর ॥ 


হাসি নারায়ণ ধরি সুদর্শন 
রিপু-অন্ত্র নিবারিল। 

স্ব-অস্ত্র কেশব নাশে Oe সব 
ত্রাসে কত পলাইল ॥ 

হযে হঃখ-যুত গিয়ে ভগ্রদূত 
ধায়ে PRIA গোচরে | 

বহে স্ব্পশ্বাস বলে সর্বনাশ 
fat হরিল চোরে ॥ 

দূতের বচন করিয়া শ্রবণ 
FH ক্রোধানলে জলে। 

যত রাজা ছিল গর্জিয়া উঠিল 
রাগে মার মার বলে ॥ 

হয়ে সুখ-যুত হাতে বান্ধি সত 
শিশুপাল এসেছিল | 

রুক্িপীশ্ছরণ শুনিয়া তখন 
শিরে হন্ত দে বসিল ॥ 


২২৬ 


১১৫৪. বঙ্গ-সাহিত্য-পরিচয়। 
শ্রীগুরু-চরণ করিয়! স্মরণ 
বিকাইয়া সে চরণে। 
রাধাকষ্চ দাস দ্বারকা-বিলাস 
পয়ার প্রবন্ধে ভণে ॥ 


PA রাগান্বিত হইয়] শ্রীকৃষ্ণের সহিত যুদ্ধ করিতে যায়। 


Fal বলে কে করিল সাহস GFA I 
কে হরিল রুক্সিণীরে কেবা সে SFA ॥ 
যাইতে WaT ঘরে কে আসি ইচ্ছিল। 
জলন্ত অনলে আসি কেবা ঝাপ দিল ॥ 
দূত বলে যুবরাজ নিবেদন করি। 
জন্ম যার চৌধ্যবৃত্তি নাম চোর! হরি ॥ 
সেই কৃষ্ণ লম্পট কপট আগমনে | 
রুক্মিণী হরিল পথে বধে সৈম্তগণে | 
কৃষ্ণনাম শ্রবণেতে করিয়। শ্রবণ | 
অধিক জলিল কোপে কৃষ্ণ-দ্বেষিগণ ॥ 
SINS ভূপতি শুনে এ সব সংবাদ | 
বলে কৃষ্ণ পূরালে কি মোর মনসাধ ॥ 
বাঞ্চা-কল্পতরু তুমি বাহ্-সিদ্ধিকারী। 
অতএব বাঞ্ছা! পূর্ণ করিলে আমারি ॥ 


ডুবিল ভীম্মক-ভূপ আনন্দ-সাগরে। 
BATH ANA PA চলে ক্রোধভরে ॥ 
জরাসন্ধ শিশুপাল আদি ক্ষেত্রিগণে। 
কোপ করি ধনু ধরি চলে সভে রণে ॥ 
সসৈন্যে ভূপতিগণে কৃষ্ণেরে ঘেরিল। 
মাতিঙ্গ ধরিতে যেন পতঙ্গ ধাইল ॥ 
আতঙ্ক ত্যজিয়া বলে জরাসন্ধ রায় | 
এখানে মরিতে কেন আইলি ছুরাশয় ॥ 
লোভে ক্ষোভ পাপে মৃত্যু ঘটিল তোমার । 
জান না যে জরাসন্ধ সাঁপক্ষ ইহার ॥ 
পালাইয়া বেঁচে আছ লুকায়ে সাগরে । 
অদ্থ AG পাঠাইব যমালয় তোরে ॥ 


ভাগবত-_রাঁধাকৃষ্জ দাস_-১৯শ শতাব্দী I 


শিশুপাল বলে একি সহ হয় আমার । 
করিল আমার হস্তে হুতা-বান্ধা সার ॥ 
মম সঙ্গে সম্বন্ধ হইল পাকাপাকি। 
স্বচ্ছন্দে করিল চুরি মোরে দিয়া ফাকি ॥ 
কি কব দুঃখের কথা খেদে ফাটে FF | 
কোন লাজে দেশে গিয়। দেখাইব মুখ ॥ 
এত বলি Penta অতি রাগান্তরে | 
বাণ বরিষণ করে কৃষ্ণ-কলেবরে ॥ 
অন্ত অন্য যত রাজ! যুদ্ধে প্রবেশিল। 
কৃষ্ণের উপরে অস্ত্রবৃষ্টি আরম্তিল ॥ 
সমূহ বিপক্ষে যদি আরস্তিল রণ। 
ক্রুদ্ধ হয়ে যুদ্ধে প্রবত্তিল নারায়ণ ॥ 
শারঙ্গ ধনুকে কৃষ্ণ গুণ চড়াইয়া! | 
খরসান নানা বাণ এড়েন রুষিয়া! ॥ 
FRAY অন্বরে হইল অন্ধকার | 
বিপক্ষের বাণ বাণে করিল সংহার ॥ 
AFET বাণ খেয়ে শত্রুর সামন্ত । 
পড়িল অনেক জন হইল প্রাণাস্ত ॥ 
যত রথী সৈম্তপতি হইল মুর্ছিত। 
বিষু-বাণে বীরগণে ব্যথায় ব্যথিত ॥ 
রাধাকষ্-পাদপদ্ন হদে করি আশ । 
রাধাকষ্ণ দাসে ভাষে দ্বারকা-বিলাস ॥ 


শ্রীকৃষ্ণের স্মরণে বলরাম আসিয়া যুদ্ধ করেন। 


হেন রূপে রাজাগণে করে বিসম্বাদ। 
মনে মনে THN করেন কালাচাদ ॥ 
শত্রগণ সঙ্গে মোর সমর বাজিল। 
দাদা বলরাম বার্তা কিছু না জানিল ॥ 
এত বলি বলরামে করিল ম্মরণ। 
SCAT শ্বরণে রামের চিত্ত উচাটন ॥ 
যোগ-পথে অবগত হইয়া AFA | 

|| বিদর্তে চলিল রাম সমরে অটল ॥ 


৫৬ 


বঙ্গ-সাহিত্য-পরিচয় | 


FAT সহিত কৃষ্ণ যুদ্ধ করে যথা। 
করিয়! মৃগেন্দ্র-ধ্বনি উত্তরিল তথা ॥ 


বলভদ্রে দেখি কৃষ্ণ তুষ্ট অতি মনে | 
মধুপানে মত্ত রাম প্রবর্তিল রণে ॥ 
লাঙ্গল মুষল ACH রাম করে রণ। 
সৈন্য নাশে অগ্নি যেন দহে উলুবন ॥ 
এক মুষলের ঘাতে শত শত AF | 
রিপুচয় পায় ভয় হাহাকার করে ॥ 
দেখে রণ রাজাগণ শিরে হস্ত দিল | 
বলে আর বাচা ভার লাঙ্গলা আইল ॥ 
ত্রাস ভেবে P সবে করে হায় হায়। 
কেহ কহে রক্ষা ভার অগ্যকার দায় ॥ 
BG নাই চল ভাই কেহ কহে কারে। 
যুদ্ধ করে লাঙ্গলারে কে জিনিতে PATA ॥ 


কেহ বলে যা বলিলে পালান মঙ্গল। 
নহে প্রাণ অবসান হইতে মুষল ॥ 
হেন মতে সকলেতে করএ বিচার । 
সমরে সংহারে রাম সামন্ত অপার ॥ 
ক্রোধ-যুত রাজ-সুত FH হয়ে মনে। 
দর্প করে যুদ্ধ করে শ্রীকৃষ্ণের সনে ॥ 
করে বাণ সুসন্ধান যত জানা ছিল। 
সে সমস্ত হল ব্যর্থ কৃষ্ণ নিবারিল ॥ 
হয়ে ত্রস্ত নিজ অস্ত্র এড়ি ভগবান। 
খানখান করিল! রিপুর রথথান ॥ 
কৃষ্ণচন্দ্র অর্ধচন্ত্র-অস্ত্র প্রহারিয়া | 
বিরথী করিল! তার সারথি কাটিয়া ॥ 


সমর ছাড়িয়া FH পলাইতে চায় । 
ধরে কেশ হৃষীকেশ রথে বান্ধে তায় ॥ 
PALI বন্ধন যদি করিলেন হরি | 
পায়ে ভয় ভঙ্গ দেয় রণে যত অরি.॥ 
হেন রূপে কঞ্চপক্ষে হয় জয় জয়। 
বিপক্ষে ক্মুখ হয় হয়ে পরাজয় ॥ 


ভাগবত-_রাধাকৃচ দাদ_১৯শ শতাব্দী 


FRA বন্ধন দেখে বলেন বলাই । 
বলি তাই একি ভাই করেছ কানাই ॥ 
সম্বন্ধে গৌরব SR BTS তোমার | 
বন্ধন-মোচন শীঘ্র করহ উহার ॥ 
এত বলি নলদেব বন্ধন এলায | 
THEA হয়ে দুঃখে FAT গৃহে যায় ॥ 
রাধাকুষ্ণ-পাদপন্ন হদে করি আশ। 
MATHS দাসে ভাষে দ্বারকা-বিলাস ॥ 


দ্বারিকাবাসিনী নারীগণ রুক্মিণীরে নিরীক্ষণপূর্ববক রূপ- 


aq করেন। 


কম্নলারে সঙ্গে লয়ে কষললোচন। 
উদয় হইল আসি দ্বারকা-তুবন ॥ 
রুক্মিণীরে হেরে যত পুরবাসি-নারী ! 
বলে দিদি এ রূপের তুল্য দিতে নারি ॥ 
বর্ণিতে ইহার বর্ণ হারি মানে বর্ণ। 

এ বর্ণ নিকটে মরি কি ছার স্বর্ণ | 
স্বর্ণ বুঝি কেমনে এ বর্ণ দেখেছিল। 
তেই সে বিরাগে দীপ্ত অনলে দহিল ॥ 
মুখচন্ত্র যেন পূর্ণচন্দ্র-বিনিন্দিত। 
তাহে আখিপদ্ম নীলপদ্ম প্রকাশিত ॥ 
কুস্সম-কোদণ্ড যেন fate করিয়া। 
তুরু- মাঝে মদন রেখেছ প্রকাশিয়া ॥ 
গৃধিনীর গর্ব খর্ব দেখে শ্রুতি-মূল। 
নাসায় মিশায় ast আর তিল-ফুল ॥ 
সীথিতে সিন্দুর-বিন্দু কি শোভ! করেছে। 
প্রভাতের ভানু যেন উদয় হয়েছে ॥ 
এ নারীর GBT না হেরেছে CHE | 
তুচ্ছ AS বিশ্বকে প্রশংসা করে সেই ॥ 
সাগরে মুক্তার স্থিতি শুনিগো শ্রবণে। 
এবে কি করেছে বাস ইহার দশনে ॥ 
হেরে বুঝি FDAT পদ্ম লাজভরে | 
মনহুঃখে সদা থাকে সলিল-ভিতরে ॥ 


বঙ্গ-সাহিত্য-পরিচয়। 


চাচর চিকুর কিবা দেখি চমংকার | 
হেন জ্ঞান যেন নব মেঘের সঞ্চার ॥ 
কি কব কটির কথ! আহা মরে যাই। 
হেরে বুঝি লাজে সিংহ বনবাসী তাই ॥ 
ইহার নিতম্ব বুঝি করিয়া দর্শন। 
থেদে ক্ষিতি মাটি হল হেন লয় মন ॥ 
জিনি রামরস্তাতরু উরু মনোলোভা | 
A-A হতে স্থলপদ্ম নহে শোভা ॥ 
এইরূপে রামাগণে রূপ প্রশংসয় | 
পয়ার প্রবন্ধে রাধাকুষ্ণ দাসে কয় ॥ 


রুক্মিণীর সহিত শ্রীকৃষ্ণের মিলন। 


হেন রূপে নারীগণ প্রশংসিল সর্বজন 
অপরেতে_-করহ শ্রবণ । 

বেদ-বিধি-অনুসারে কমলাঙ্গী কমলারে 
বিবাহ করিল নারায়ণ ॥ 

রতনে রতন পায় মনের বেদনা যায় 
কৃষ্ণ-বামে বলিল রুক্সিণী। 

তমাল-বৃক্ষেতে যেন স্বর্ণলত! শোভেছেন 
মেঘ-আড়ে যেন সৌদামিনী ॥ 

যতনে রত্তনাসনে বসিলেন দুই জনে 
দাসীগণে FAQ WHA | 

লক্ষ্মী পেয়ে নারায়ণ পরম সন্তুষ্ট মন 
কমলার AFA বদন ॥ 

মিলনে যুগল রূপ সুশোভিত অপরূপ 
সেরূপ বর্ণন নাহি হয়। 

হেরে করি অনুমান মনে হেন হয় জ্ঞান 
রবি শশী একত্রে উদয় ॥ 

নিত্য রূপ-নিরী ক্ষণে TAS সামন্ত সনে 
TAF হইল! তথায়। 

দেখিবারে নিত্য লীলা প্রকাশিত ষোল কলা 
কোকিল পঞ্চম স্বরে গায় ॥ 

মিলিয়া ভ্রমর সবে গুন গুন গুন রৰে 
ঝঙ্কার করয়ে নিরন্তর | 


ভাগবত-_বরাধাকুষ্ণ দাস__১৯শ শতাব্দী | 


উভয়ের পাদ-পদ্ম জ্ঞান করি স্থলপদ্ধ 
মধু লোভে ধায় মধুকর ॥ 

রাধাককষ্ণ-রাঙ্গা-পায় বিক্রীত করিয়া কায় 
মনে ভাবি যুগল-চরণ | 

সেই ATT HS দাস এই দ্বারিকা-বিলাস 
পত্ব-ছন্দে করিল রচন ॥ 


বৈশম্পায়ন জন্মেজয়ের প্রতি কহিতেছেন-_ শুন মহারাজ শ্রহরি অষ্টাদশ 
সহস্র একশত অষ্ট মহিষী লইয়া RAA দ্বারকা নগরে সকৌতুকে 
পরম সুথে স্বচ্ছন্দ পূর্বাক.বিহার করেন। প্রত্যেক মহিষীর গর্ভে শ্রীহরির 
দশ পুত্র দশ কন্যা হয়। প্রধান মহিষী রুক্সিণীর সন্তান aga প্রভৃতি এবং 
aes সন্তান ay প্রভৃতি সত্যভামার সন্তান সারণ প্রভৃতি ইত্যাদি 
শ্রীহরির সন্তানদিগের নাম এবং শ্রীহরির কুমারদিগের এক এক ব্যক্তির 
এরূপ দশ দশ পুভ্র ও দশ দশ কন্যা হয়। এমত প্রকারে শ্রীহরির ছাগ্নান্ 
কোটি পুত্র cia পৃথিবী পরিপূর্ণ হইল, তাহারা মহাবল পরাক্রান্ত 
দোর্দও প্রতাপান্ষিত হইয়া দ্বারকায্ন কালযাপন করেন। শ্রীহরির বংশ- 
বৃদ্ধি প্রসঙ্গ যে ব্যক্তি একান্ত চিত্তে শ্রবণ করে সে ব্যক্তি নিঃসন্তান থাকিলে 
সন্তান প্রাপ্ত হয়েন ॥ 


৪9৫০১ 


